আল্লামা মুফতি তাকি উসমানি 





সম্পাদনা 


আন্লামা আবদুল কুদ্দুস (দৌ.বা.) 
মুহতামিম ও শাইখুল হাদীস: ঢাকা নগরীর এঁতিহ্যবাহী ছ্বীনী বিদ্যাপীঠ 
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলৃম ফরিদাবাদ মাদরাসা 
খলীফা: ভারত উপমহাদেশের স্বনামধন্য বুযুর্গ 
আল্লামা আবরারুল হক সাহেব (রহ) এবং 
জামেয়ে শরীয়ত ও ত্রীকত, শাইখুল ইসলাম, 
শা 





ইত 
আযহার 


১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০। 
মোবাইল : ০১৭১৫০২৭৫৬৩, ০১৯১৩৬৮০০১০ 








প্রথম প্রকাশ শ্রি মে ২০১১ 
দরসে তিরমিযী (তৃতীয় খণ্ড) 
মূল 2 আল্লামা মুফতি তাকি উসমানি 
অনুবাদ [7 মুহসিন আল জাবির 
মুহাদ্দিস- বাঘারপাড়া মুহিউসসুন্নাহ্‌ কওমী মাদরাসা যশোর; 
লেখক ও গবেষক- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।) 
প্রকাশক 7 মাওলানা আনোয়ার হোসাইন 
আনোয়ার লাইব্রেরী, ১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০ 
স্বত্ 2 প্রকাশক কর্তৃক সংরক্ষিত 
1973: 978-984-33-3161-8 


মূল্য 2 ৫২০.০০ টাকা 


পা ক গা সা সা 


অর্পণ 


হজরত ওমর ইবনুল খাত্তাব রা. 
ইসলামের দ্বিতীয় খলিফা । 

হে প্রিয় সাহাবি! তোমার ন্যায় বিচারের 
জৌলুস আবার কখনো কি ফিরে আসবে! 


বৈশিষ্ট্যাবলি 
দরসে তিরমিষীর সংগে পূর্ণ মিল রেখে ছাত্রবোধ অনুবাদ করা হয়েছে। 
ইমাম তিরমিযীর বক্তব্য দেওয়া হয়েছে। 
ইমাম তিরমিযীর বক্তব্য ভিন্ন শিরোনামে লেখা হয়েছে। 
দরসে তিরমিযী ভিন্ন শিরোনামে লেখা হয়েছে। 


পরীক্ষার্থীদের সুবিধার্থে জটিল স্থানগুলোতে আপত্তি জবাব 
কিংবা প্রশ্নোত্তরে চিহিত করে দেওয়া হয়েছে। 


হাদিসের নম্বর দেওয়া হয়েছে। 
শিরোনামের নম্বর দেওয়া হয়েছে। 
অধ্যায় এবং অনুচ্ছেদের সংগে সংগে মতনের পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে। 


1০ 4৬ 
সম্পাদকের কথা 


পে 
$ পা পাটি ভি তা 


পা এ ৯৫৫ ৮ ৯ ৮ ৫ ০৯০৫ ক জিতল ₹ি চল লি ভি পি ৪৯০ + ২০ + 4৯0৮ ৮৮ ১ সন্তিপী 2 
০৬ ০ 1, আ ভি এজ্পতা3 এ ৮) £2শ9১৮১ ৬৬ (১৩59 ৪১০০3 0৬ 3 2০ 


বি পারি সত পৈ টা 5 রে চি ৪ গে টি ০৫ ১৪৬৫৫ ভব, পা ছি টি পপ এ ৬৫4৯ রি চিনে পলি রত % পর ৪৬ 
2৮০) ৮৭৬ (০93 হা শত 53 তা এ দল ৬ ৫5 95 ০05 3 55 ৩৩ এ 
তে ৮১৪৩ চি ক ৬ পা তালি 


আল্লাহ্‌ তা'আলার অশেষ মেহেরবানী যে, তিনি আমাদের জন্য দ্বীনের শিক্ষাকে অনেক সহজ করে 
দিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা এখন উলামায়ে কিরামের দ্বারা বাংলা ভাষার মাধ্যমেও দ্বীনের অনেক 
খেদমত নিচ্ছেন। 


“তিরমিযী শরীফ" গ্রন্থখানা রচনা-কাল থেকেই অন্যান্য হাদীস গ্রন্থ সমূহের সংগে সংগে তার 
অনন্যতাকে ধরে রাখতে সক্ষম হয়েছে । হাদীসের অন্যসব গ্রন্থগুলোর মতো তারও রয়েছে আলাদা 
গুণ- আলাদা বৈশিষ্ট । আল্লাহর রহমতে সেই গুণ আর বৈশিষ্টগুলোর জোরেই হয়তো কিতাবখানা 
আমাদের দরসে অন্তর্তৃক্ত হয়েছে। তাছাড়া সিহাহ্‌ সিত্তাহ্‌ গ্রন্থগুলোর একটিও এই “তিরমিযী শরীফ' । 
কিতাবখানার গুণ আর বৈশিষ্ট মুগ্ধ হয়েই হয়তো পাকিস্তানের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতী 
তাকী উসমানী সাহেব দা. বা. কিতাবখানার উপর লিখেছেন "দরসে তিরমিধী”র মতো একটি অনন্য 
গ্রন্থ। গ্রহ্খানা ছাত্রদের জন্য অত্যন্ত গুরুতৃপূর্ণ। মাদরাসার ছাত্রদের অনেকেই উদ্দু ভাষায় দূর্বল 
হওয়ার কারণে এই অমূল্য গ্রহ্খানা থেকে পূর্ণ উপকৃত হতে পারছেন না বলেই জামিয়া আরাবিয়া 
ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার সুযোগ্য শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন এর বাংলা 
অনুবাদ প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন। তিনি দ্বীনের খেদমতের উদ্দেশ্যে আনোয়ার লাইব্রেরী” নামে 
একটা প্রকাশনা প্রতিষ্ঠান খুলেছেন ৷ সেখান থেকেই দরসে তিরমিযীর বাংলা বের করছেন । অনুবাদের 


কপিখানা আমি নিজে দেখেছি। আমি আশা করি দরসে তিরমিধীর এই বাংলা অনুবাদখানা সবার 
জন্য উপকারী হবে। 


সবার উপকারার্থে আল্লাহ তা'আলা এই গ্রন্থখানাকে কবুল করুন। আমীন! 


১০1৩ 9] 2০৯১৯: 


আবদুল কুদ্দুস 
১০/০৪/২০১১ইং 


আওলাদে রাসূল আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর অন্যতম খলীফা, 
বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়-এর মহা পরিচালক, 
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান, 
জামেয়ে শরীয়ত ও ত্রীকত, শাইখুল ইসলাম, হযরতুল আল্লাম, 
মাওলানা শাহ্‌ আহ্মদ শফী সাহেব দো.বা.)-এর 


দোয়া ও বাণী 


এলি চির লে জা পি 


১: রি ০১০৬579০০91 59013. 726৩৭) 3 58) $2৮ ৬০ (9 ৬ 3৫৬ ৩১" 11 
6 4120- ০৩5০4261 (54500 64 ৫? 05০০ 2৯) 2৬ 181202018০0) &। ০৮ 


পতি দিলি 


৭৯ (0০ 6 ৩! 2০০ নিশি ৩০) ৮০-০/এা ০7 0255 


অস্থায়ী এ পৃথিবীতে মানুষ চিরদিন টিকে থাকার জন্য আসেনি। কারণ তাকে স্থায়ী বসবাসের জন্য 
প্রেরণ করা হয়নি । তাকে প্রেরণ করা হয়েছে অস্থায়ী বসবাসে শুধুই আল্লাহর উপাসনা করার জন্য । তাই 
আল্লাহ তা'আলা একেক যুগে একেকজন নবী-রাসূল প্রেরণ করেছেন মানব জাতিকে তার উপাসনা রীতি 
জানিয়ে দেওয়ার জন্য । এই সিলসিলায় সর্বশেষ যিনি এসেছেন, তিনি হলেন- আখেরী নবী, সরদারে 
দু'জাহান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তিনি মানব জাতির জন্য নিয়ে এসেছেন 
শান্তির বার্তা আল কোরআন এবং তার সুন্নাত আল হাদীস। তাই কোরআনের সংগে সংগে হাদীসের 
গুরুত্ব অপরিসীম । কোরআনের সংগে সংগে মুসলিম জ্ঞানী-গুণীগণ তাই যুগ যুগ ধরে হাদীসের সেবাও 
করে আসছেন। কেউ মাদরাসা-মকতবে বসে দরস্‌ ও তাদরীসের মাধ্যমে আর কেউ বা লেখালেখির 
মাধ্যমে । হাদীসের প্রধান তাসনীফাতগুলোর মর্যে “ছিরমিধী শরীফ' অন্যতম । এটি একটি ৮4৯ । 
এতে ইসলামের বিধিবিধান সম্বলিত অনেক হাদীস রয়েছে যা হাদীসের অন্যসব গ্রন্থগুলোতে সচরাচর 
পাওয়া যায় না। তাই হাদীসের ছাত্রদের কাছে গ্রহ্খানার গুরুত্ব রয়েছে অনেক বেশী। আল্লামা তাকী 
উসমানী সাহেব দা.বা, সেই দিকেই লক্ষ্য করে তিরমিষী শরীফের ওপর “দরসে তিরমিযী' নামক 
একখানা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন! তিরমিযী শরীক. করার জন্য গ্রহখানার গুরুত্ অপরিসীম । সে 
দিকে লক্ষ্য করে বাংলাদেশের প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান 'আনোয়ার লাইব্রেরী'র পক্ষ থেকে গ্রন্থখানার 
বাংলা অনুবাদ প্রকাশ করার উদ্দেশ্যে পা্ুলিপিখানা আমাকে দেখানো হয় । আযি তা দেখে আনন্দিত 
হই এবং দোয়া করি আল্লাহ তা'আলা যেন বাংলা দরসে তিরমিযী নামক এ গ্রন্থথানা ছাত্র, আলেম 
সমাজ ও জনসাধারণসহ সর্বস্তরের লোকদের জন্য উপকারী হিসেবে কবুল করেন এবং এর সংগে 
সংশ্লিষ্ট সকলের প্রতি যেন রহমত করেন আর বেশী বেশী দিনের খেদমত করার তাওফীক দান করেন। 
আমীন । 


শা 
০2৮2 স্তিডি। 7৮৮৮) + 
জাহ্মদ শফী 
০১/০৪/২০১১ 


সহ হস 
বর তি 
শি /াদ টি ও বিগ 


পীরে কামেল, হযরতুল আল্লাম, মাওলানা মুফতী আবুল ওয়াহ্হাব (রহ.) এর 
সুযোগ্য সাহেবজাদা, কুমিল্লা বরুড়ার বিখ্যাত মাদরাসা “আল জামেয়াতুল ইসলামিয়া 
দারুল উলুম' এর শাইখুল হাদীস ও মোহ্তামীম হযরতুল আল্লাম, 
মাওলানা মো. নোমান (দা. বা.) এর 


বাণী ও দোয়া 


৮5 0045 চে 04 এর এ 068 ভব 0491 কো 


ই নিবভিন ৩2059153655 তি এ 40 ৫ নি 
আল্লাহ তা*আলার অশেষ শুকরিয়া- তিনি আমাদের প্রতি করুণা করে “দারুল উলূম দেওবন্দ' এর মতো একটি 
দ্বীনী বিদ্যাপীঠ তৈরি করে দিয়েছেন। আমাদের জন্য তৈরি করে দিয়েছেন দরস ও তাদরীসের নতুন একটি পথ- 
“দরসে নেযামী'। যে পথ ধরে ভারত উপমহাদেশে প্রতি বছর তৈরি হচ্ছে অগণিত আলেম-ওলামা এবং অসংখ্য 
রাহবারে দ্বীন। এখানে দরস ও তাদরীসের মাধ্যমে কোরআন ও হাদীসের সর্ব বিষয়ে পাপ্ডিত্ব অর্জন করা যায়। 
এই দরসে নেযামীতে হাদীসের অনেক মূল্যবান কিতাবাদি দরস্‌ দেওয়া হয়। তার মধ্যে $-.০। "০ বা 
'তিরমিধী শরীফ' অন্যতম । এটি একটি '₹4২৯'। এতে জমা করা হয়েছে ইসলামের বিধিবিধান সম্বলিত অনেক 
আহাদীস ও আছারসমুহ। হাদীসে নববীর পাঠকদের জন্য হাদীসের অন্যান্য কিতাবগুলোর মতো এই 
কিতাবখানাও অনেক গুরুতৃপূর্ণ। পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফতী আল্লামা তাকী উসমানী সাহেব 
দা.বা. সেই দিকেই লক্ষ্য করে তিরমিযী শরীফের ওপর “দরসে তিরমিবী' নামক একখানা মৃল্যবাণ ব্যাখ্যা গ্রন্থ 
রচনা করেছেন। তিরমিযী শরীফ “৭১ করার জন্য গ্রহ্খানার গুরুত্ব অনেক । তাই বাংলাদেশের প্রসিদ্ধ প্রকাশনা 
প্রতিষ্ঠান “আনোয়ার লাইবেরী'র পক্ষ থেকে গ্রন্থখানার বাহহ্ছা অনুবাদ প্রকাশ করার উদ্দেশ্যে পার্ুলিপিখানা তৈরি 
করে আমাকে দেখানো হয় । আমি তা দেখে আনন্দিত হই এবং দোয়া করি- আল্লাহ তা'আলা যেন বাংলা দরসে 
তিরমিযী নামক এ গ্রহুখানা ছাত্র ও আলেম সমাজসহ সর্বস্তরের লোকদের জন্য উপকারী হিসেবে কবুল করেন। 
আরো দোয়া করি- তিনি যেন এর সংগে সংশ্লিষ্ট লেখক, সংকলক, অনুবাদক ও সম্পাদকসহ অন্যান্য সকলের 
প্রতি রহমত করেন এবং অধিক পরিমাণে দ্বীনের খেদমত করার সুযোগ দান করেন । আমীন! 


রপ্ত চুদ 
পাস, দা টা ১৭ 
৫% ্ুল 


শুরুর কথা 

1 3৮505 991 3550 25 795545৯3০4০ ২৭ 

হে আল্লাহ! হে রহমান! হে রহিম! হে রাব্বুল আলামিন! সমস্ত প্রশংসা শুধুই তোমার । তোমার 
জন্য আমার সকল উপাসনা । আমার দিবস-রজনীর স্ততি বন্দনা । তুমি অনন্ত, তুমিই অনাদি । 
তোমার গুণগান গায় সমস্ত মাখলুক | তুমি তো মহান । পাখিদের কষ্টে শুনা যায় তোমারই গান। 

হে রাসূলে আরাবি! শ্রেষ্ঠ মানব, আখেরি নবী! তোমার কদম মোবারকে আমার লাখোকোটি 
সালাম । আমি এক অধম। আমি পাপী। আমি বড় অবুঝ । ব্যর্থ চেষ্টা করেছি তোমার পবিত্র 
হাদিসের সেবায় নিজেকে জড়াতে । শুধু প্রভুর কাছে আমার জন্য কিঞিৎ সুপারিশের আশায় | আমি 
তোমাকে ভালোবাসি । পৃথিবীর সবচেয়ে বেশি! বলতে পারো তুলনাহীন এক অনন্য ভালোবাসা । 

হে রাসূলের প্রিয় সাহাবি আর তাবেয়িন, তাবে-তাবেয়িনগণ! তোমাদের জন্য তো এ-ই যথেষ্ট 
যে, তোমাদের বন্ধু রাসূলে আরাবি বলে গিয়েছেন, “খায়রুল কুরুনি কুরনী, ছুম্মাল্লাজীনা ইয়[নাহুম, 
ছুম্মাল্লাজীনা ইয়ালুনাহুম...। 

হাদিসের বিশাল রতুভাণগ্ডার আমাদের সামনে আজও রয়েছে । কোরআনের পরেই তো হাদিসের 
স্থান। হাদিস হলো কোরআন বা ইসলামি শরিয়তের পূর্ণ ব্যাখ্যা-ভাণ্তার। রাসূলের জীবনচরিত | 
সুতরাং যে বিদ্যা শিক্ষা করা ইসলামে ফরজ, তার মধ্যে হাদিস-বিদ্যাও রয়েছে । এটাও আমাদের 
জন্য শিক্ষা করা ফরজ। তাই আমরা হাদিস অধ্যয়ন করি। এ নিয়ে গবেষণা করি। হাদিসের 
অনেক কিতাবই তো রয়েছে। তিরমিযী শরিফ তার নিজস্ব মর্যদা নিয়ে আজও দাড়িয়ে আছে। 
চিরকাল থাকবে । দরসে তিরমিযী নামে তারই ব্যাখ্যা গ্রহ লিখেছেন পাকিস্তানের মুফতি আল্লামা 
তাকি উসমানি সাহেব। লেখকের এই ফিতাবটি সাধারণ-অসাধারণ সবার কাছেই প্রিয় হয়ে 
উঠেছে। বিশেষ করে কওমি মাদরাসার ছাত্রদের কাছে। তিরমিযী পড়া মানেই তো তার ব্যাখ্যা গ্রন্থ 
দরসে তিরমিযী সংগে থাকবেই । কিতাবটি মূল ভাষা উর্দু হওয়ার কারণে অনেকে অনেক কিছুই তা 
থেকে উদ্ধার করতে পারেন না। তাই আমরা চেষ্টা করেছি একে সহজ বাক্যে বাংলায় ভাষান্তর 
করতে । আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন ভা-ই পেরেছি। অনুবাদ করার সময় গ্রন্থটিকে ছাত্রদের 
উপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে। জটিল মাসয়ালা-মাসায়েলগুলো ছাত্ররা যেন সহজেই 
বুঝতে পারে। সে দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এই অনুবাদের কাজের সংগে যারা জড়িত তাদের 
মধ্যে মাওলানা মুহসিন আল জাবির, মাওলানা ওসমান গণী, মাওলানা যুরশিদুল হাসান শামীম 
এবং মাওলানা শামসুদ্দিন সাদি সাহেব অন্যতম । প্রভুর কাছে তাদের কল্যাণ কামনা করছি। বিশেষ 
করে আমার স্েহের ভাতিজা মোস্তফা কামাল তো এর ব্যবস্থাপনা কর্মে অনেক শ্রম দিয়েছে। 
আল্লাহ তার কল্যাণ করুন । 

আমি আশা করি এই অনুবাদটি তিরমিষী শরিফ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের উপকারে 
আসবে । আল্লাহ তায়ালা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ করুন৷ আমিন। 


মাওলানা আনোয়ার হোসাইন 


সূচিপত্র 


হজ অধ্যায়-৭ 
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে (মতন পৃ. ১৬৭)............১.১০..,০, ১৯ 
হজ-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ.......................,০১০১১১০১০২০০০০০০০০৮০০০০০০০০০ ১৯ 
হজ ফরজ হয়েছিলোগকোন সনে?,7555755577775552547757585 ১৯ 
হজ ফরজ হয়েছিলো তাৎক্ষণিক; না দীর্ঘ সময় ধরে?.............১......১০১:০০৮০৮০০০০০০০০০৭ ২০ 
হজরত ২১ 
মরার হরমত প্রসংগে (মতন পৃ, ১৬৭) 5::52755755555578558855558552855588 ২১ 
: হজ এবং ওমরার সওয়াব প্রসংগে (মতন পৃ. ১৬৭) ...১৮৮০৮০৮০০০০০০০০০০০৮০০০০০০০০০১৪০০০০০০০০১০, ২৫ 
: হজ বর্জনে কঠোরতা আরোপ (মতন পৃ. ১৬৭) ...........১.,১.১,১১,০০৮০০০০০০০০৮০০০৮০০০, ২৭ 
: সামর্থ্য ও বাহন হলে তার ওপর হজ ফরজ (মেতন পৃ. ১৬৮).......১১১.১১১১০০০০,০০০৮০০০০০০। ২৯ 
প্রসংগ : হজ ফরজ করা হয়েছে কতবার? (মতন পৃ. ১৬৮) ..........১.,.১১:০০০০৮০৮০০০০০০০০০, ৩২ 
ংগ : প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হজ করেছেন কতবার? (মতন পৃ. ১৬৮) .১.১.১০০০১০০০০০০০০০০০০১০০০০০০০০০০০০০১০০০০০০০, ৩৩ 
: প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছেন কতবার? (মতন পৃ. ১৬৮)..........৩৭ 
: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদেনা স্থান হতে | 
এহরাম বেঁধেছিলেন ? (মতন পৃ. ১৬৮) ,......১.১১১০১০১০৮০০০৮০০০০০, রর রাবার ৩৯ 
হজে হয়রদিপরমংতো (রতন গ১৬৮7.54544575775555558558 ৪২ 
হজের বিভিন্ন প্রকার ও আফজাল হজ বিষয়ে মতপার্থক্য ..................5,,,,55 তত ৪৩ 
হজরত ফুকাহায়ে কেরামের দলিলসমূহ................১.,,.., টিনার রাহাত 88 
হানাফিদের পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কর্তৃক কেরান আদায়ের দলিলসমূহ.......................১..০১১১,১,০০০০০১১০০০০ দি িশিনলন। ৪৫ 
নিরালের সুফিজালতার কারো 77255855557 ৫৫ 
চিনি ভিন 907765555757755577455584888 ৫৬ 
: লাব্বাইক বলা প্রসংগে (মতন পৃ. ১৬৯) ........১.,১,,১,,১১০০০০ ৬৫ 
: তালবিয়া ও কোরবানির ফজিলত প্রসংগে মেতন পৃ. ১৬৯).................১.০.০০,০০০০০০০০ ৬৬ 
: উচ্চৈঃস্বরে তালবিয়া পাঠ করা প্রসংগে (মতন পৃ. ১৬৯)...........১....১.,০১,,-০১,০০০০০০০০০০, ৬৭ 
: এহরামের সময় গোসল করা প্রসংগে (মতন পৃ. ১৭১) ......১৮০,১০০০০০০০০০০০০০১১০০০০০০০০০০০০৭ ৬৭ 
: আফাকিদের জন্য এহরামের মিকাতসমূহ প্রসংগে মেতন পৃ. ১৭১) ...............১......০০০০, ৬৮ 
প্রসংগ : মুহরিমের জন্য কি কি পোশাক পরা অবৈধ? (মতন পৃ. ১৭১) ....................... ৬৮ 
: যখন লুঙ্গি ও চপ্পীল না পাবে তখন মুহরিমের জন্য মোজা ও 
গায়িজার়া-পদাগ তন গু ১8507857555545545787745764575428 ৭১ 
: যে জামা কিংবা জুব্বা পরে এহরাম বাধে (মতন পৃ. ১৭১)...........................,,,.,,.., ৭২ 
: মুহরিম অনেক প্রাণী হত্যা করতে পারবে? (মতন পৃ. ১৭১) যারা রা্রারা রাহ ৭৩ 
: মুহরিমের জন্য সিঙ্গা নেওয়া প্রসংগে (মতন পৃ. ১৭১) ................. 5555577 ৭৫ 


; মুহরিমকে বিয়ে দেওয়া মাকরূহ প্রসংগে.(মতন পৃ. ১৭১)...................,.,১,,..,.,,.. ৭৬ 


১৬৯ ৯+৭ককও কক্খখক$রকককররঞ্জ ককের 


+ নর ৯ ক্ত৬কক৯ত জরি কক্স ৪৯৪৪৯ ৯ উিজির ১ নর জজিঈত ৬০৯৪৬৬৮৬৯৬০ ৬, ৪৮৭৬৯৩৩৬৮৯৪ জরাড$ রর ৬ককঞ্রঞরকক -ছক৩৬$কককককক৯৬ ০৬৬ কক তিকিউক ওক পক ককন লস উককতকক৯৩৯ক৬৯৩ একক ওক ক$ উদ রক ৫কত5৩৪ কক ৬৬4০৬৪৩৬৫৬৩ ০৩৮৪৩৮০৬৬৬৩ 


: এ ব্যাপারে অবকাশ প্রসংগে (মতন পু. ২ রাররারর রা ব্বারারারাররাকারা রা ৮৭ 
: মুহরিমের জন্য শিকার খাওয়া প্রসংগে (মতন পৃ. ১৭৩) ............১...১,১০০০০০০০০০০৮০, ৮৮ 
: মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া মাকরূহ প্রসংগে মেতন পৃ. ১৭৩).................. ৯৫ 
: মুহরিমের জন্য সামুদ্রিক প্রাণী শিকার প্রসংগে মেতন পৃ. ১৭৩) .....................১...০.,০.,, ৯৬ 
: মুহরিম হায়েনার সম্মুখীন হওয়া প্রসংগে (মতন পৃ. ১৭৪) ...............১.১.,..১০১.০,০০৮০০০০০০৭, ৯৯ 

হায়েনা হালাল কি হারাম প্রসংগে ................,১.১১০১০৮০৮০০০০০০০০০০০০০০০০০০০০০০০০৮০০০০০০ ১০০ 
: মন্কায় প্রবেশের জন্য গোসল করা প্রসংগে (মতন পৃ. ১৭৪)..............,..১.১,১০১১৮১০০০০০, ১০২ 

ফাজায়িলে জয়িফ হাদিস তিন শর্তে গ্রহণযোগ্য ........................১......০-..১১১০,০০০০। ১০৩ 
: উচু এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় 

প্রবেশ ও নিচু এলাকা দিয়ে বেরিয়ে যাওয়া প্রসংগে (মতন পৃ. ১৭৪) ............,....., ১০৪ 
: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিনে 

মক্কায় প্রবেশ প্রসংগেমতন পৃ. ১৭৪) .....১০৮০০০০০০০১০০০১১০১০০০১০০০০০০০০৩০, ১০৪ 
: বাইতুল্লাহ্‌ দর্শনের সময় দুহাত উঠানো মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৭৪)................... ১০৫ 

প্রসংগ : কিভাবে তাওয়াফ করতে হয় মতন পৃ. ১৭৪).............,,.,,১..১১১০১০০০০০০০, ১০৮ 
: হাজরে আসওয়াদ হতে হাজরে আসওয়াদ পর্যস্ত রমল করা প্রসংগে মেতন পৃ. ১৭৪)..... ১০৯ 
£ অন্যগুলো ছাড়া হাজরে আসওয়াদ ও কুকনে ইয়ামানি 

স্পর্শ করা প্রসংগে (মতন পৃ. ১৭৪)........১.....১,১১১১১০০১০০০০০০০০০০৯০০০০০০৯০০০০০০০০০০০, ১০৯ 
: ইজতিবা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

তাওয়াফ প্রসংগে মেতন পৃ. ১৭৪) ......১.০.০,১,০১৮০০০০০০০০০১০৭০১০২০০৮০০১০০১১০০০১০০০০১০, ১১২ 
: হাজরে আসওয়াদ চুম্বন করা প্রসংগে (মতন পৃ. ১৭৪)........১.,১,,১১৮০,১০১০০০০০১১০০০০০০১৯, ১১২ 
: মারওয়ার আগে সাফা হতে শ্তরু করা প্রসংগে (মতন পৃ. ১৭৪)..........,১,,১,১১১০০০০০০১০, ১১৩ 
: সাফা-মারওয়ার মাঝে দৌড়ানো প্রসংগে মতন পৃ. ১৭৪)............১.১১১১১১১০৮০০০০০০০০০, ১১৮ 
: আরোহণ করা অবস্থায় তাওয়াফ করা প্রসংগে (মতন পৃ. ১৭৫) ,১..০০০০১০০১০০০০০০০০১০০০০১০, ১১৫ 
: তাওয়াফের ফজিলত প্রসংগে মেতন পৃ. ১৭৫)..........+.:.১১১০০০৮০০০০০০০০৮০০০০০০১০০০০০৭ ১১৫ 
: ফজর ও আসরের পর তাওয়াফকারির জন্য তাওয়াফের 

নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ১৭৫) ..১....১.১-১.,,০,১০১১১০০০০১১০০১১০০০০০০০০১৮০০১, ১১৬ 

হানাফিদের দলিলসমূহ ............১..১.১১০১১১১০১০০০০১০০১০১০০০১০৪০০০০০২১৯০৯১০০০১৩১০১০০১০৭ ১১৭ 

ংগ : তাওয়াফের দু'রাকাতে কী পড়বে? (মতন পৃ. ১৭৫) ............১....,.,১,,১১০০, ১১৯ 

: বিবস্ত্র অবস্থায় তাওয়াফ করা মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৭৫) ...১.১:০:১০১০০০৮৮০০০৮০০৯, ১২০ 
: কাবা শরিফে প্রবেশ করা প্রসংগে (মতন পৃ. ১৭৬)..১.১,১০১১,১০৮০০১০০০০০০০০০০০০১০, ১২১ 
: কাবা শরিফে নামাজ আদায় করা প্রসংগে মেতন পৃ. ১৭৬).......,..,১১০০১০০০০০০৮১০০১০০০, ১২২ 
: কাবা শরিফ ভাঙা প্রসংগে (মতন পৃ. ১৭৬)..-.--০.১.১০০০৮৮০০০০০৮০০০০০০০০০০০০৯০৭০০০১০০০৭০০০০৭ ১২৭ 

বাইতুল্লাহ শরিফ নির্মাণের এঁতিহাসিক স্তরসমূহ .................,,.১.১০,০০০০০০০০০০০০০০৩, ১২৭ 
: হিজরে নামাজ আদায় করা প্রসংগে মেতন পৃ. ১৭৭)...............১,১১.১,১১১১০১১,১১১০১৮১১৯০, ১২৯ 
: হাজরে আসওয়াদ, রুকন ও মাকামে ইবরাহিমের ফজিলত প্রসংগে (মতন পৃ. ১৭৭)......১৩৩ 
: মিনায় এসে সেখানে অবস্থান করা প্রসংগে (মতন পৃ. ১৭৭).............১,১,.১,১,১১০১,০০১০, ১৩৫ 


: যারা প্রথমে আসবে মিনা সেসব লোকের অবতয়ণস্থল প্রসংগে (স্তন পৃ. ১৭৭)........... ১৩৬ 


কএ৩৮৩ক$$১৭৪০৬ককরাবাতক$ক$ক রক কগ গড 


শতিকরুককুনঞকিরএক্কককীকক রক উ কাক করা কক করুক কক করুককরককজতরিকীচকগকরীরকুরাকনকাটককক্ররড্বজ্তকঞজ্রককক্রকরকঞ্রকরকএকপনউকরওরক্রকরককককরগ্রুকারক উন ককরুরুররাকককারজরররযাকডক রক্ত কবীর এজ রর কত করুকীজজিকীরানীনরহ কক এজ এস কনক রর কগ বউকে 


মিনায় কসর নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ১৭৭) *...১.-১০১০-,০০৮০৮৮০০০০০০০০১০৯৭ ১৩৬ 
আরাফাতে অবস্থান এবং সেখানে দোয়া করা প্রসংগে (মতন পৃ. ১৭৭)-..-...-০-,০১১০৮, ১৪০ 
ংগ : আরাফাতের সবটুকুই অবস্থানের জায়গা (মতন পৃ. ১৭৭)-.........--০-০০১০০১০৭ ১৪২ 
আহকাম চতুষ্টয়ে তারতিবের হুকুম এবং এ সম্পর্কে ফকিহদের মাজহাব .................... ১৪৭ 
: আরাফাতের ময়দান হতে ফেরা প্রসংগে (মতন পৃ. ১৭৮).....--.,০,+,৮০৮০০০০৭ 52 
: মুজদালিফায় মাগরিব ও এশা একত্রে পড়া প্রসংগে (মতন পৃ. ১৭৮) ....১..০-০০০০০০, ১৫৩ 
আরাফাতে আগে দুই নামাজ একত্রিকরণের শর্তাবলি .......................১....১১..-,,০,,১,,, ১৫৫ 
মুজদালিফায় দেরি করে দুই নামাজ একত্র করার শর্তগুলো ........ টির রানা ১৫৬ 
দুই নামাজ একত্র করার সময় আরাফাত ও মুজদালিফায় 
আজান ও ইকামতের সংখ্যা প্রসংগে আলোচনা ..........,,,১১০,,৮০০০০০০০০০০০০০০০০০০০০০১০০০, ১৫৬ 
ংগ : মুজদালিফায় যে ইমামকে পেলো সে হজ পেলো (মতন পৃ. ১৭৮).....,,০,০.০, ১৫৯ 
: রাতে মুজদালিফা হতে দুর্বলদেরকে আগে পাঠিয়ে দেওয়া প্রসংগে মেতন পৃ. ১৭৯)....... ১৬২ 
: শিরোনামহীন অনুচ্ছেদ (মতন পৃ. ১৭৯)........০-০০১,+০১১০০০০০০০০০১০০০১০০০১০০০০০০০০০০০১ ১৬৪ 
: সূর্যাস্তের আগে মুজদালিফা হতে রওয়ানা করা প্রসংগে (মতন পৃ. ১৭৯) ......১.১০.০০১০০০। ১৬৬ 
₹গ : যেসব পাথর চাড়ার মতো নিক্ষেপ করা হয় (মতন পৃ. ১৮০) .........০-০.১০১০০০, ১৬৭ 
: সূর্য হেলার পর পাথর নিক্ষেপ করা প্রসংগে (মতন পৃ. ১৮০) ,.১০.১০.,১১০০০০১০০০০০১৮০৯০০১০০, ১৬৮ 
: আরোহণ করে কংকর নিক্ষেপ করা প্রসংগে (মতন পৃ. ১৮০) ..১.০,০১,০১৮০০১০০০০০০০০০০০০১০০০, ১৬৮ 
ংগ : পাথর নিক্ষেপ করবে কীভাবে? (মতন পৃ. ১৮০) ,১..১.,০,:১৮০০০০০০০০০০০০১০০০৮ ১৬৯ 
ংকর নিক্ষেপের সময় লোকজনকে সরিয়ে দেওয়া মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৮০) .... ১৭১ 
: উটনি এবং গাভীতে শরিক হওয়া প্রসংগে (মতন পৃ. ১৮০) .....১০১০:০০০০০০০০০০০০০০০, ১৭১ 
: কোরবানির পশুকে ইশআর (চিহিত) করা প্রসংগে (মতন পৃ. ১৮০)..১-৮-১১১০০০০০০০০০, ১৭২ 
শিরোনামহীন অনুচ্ছেদ-৬৮ মেতন পৃ. ১৮১) ...১১,১.১১৮০৮০০০০০১৮০০০৮০০০০০৮৮০০০০০০০০০০০, ১৭৮ 
: মুকিমের জন্য কোরবানির পশুর গলায় মালা বীধা প্রসংগে (মতন পৃ. ১৮১)... ১৭৮ 
: বকরির গলায় মালা বীধা প্রসংগে মেতন পৃ. ১৮১) .....১.০০5০৮০৮০০০০৮০০০০০০০০০০১০১০০০০০০৭ ১৭৯ 
প্রসংগ : কোরবানির পশু মরার উপক্রম হলে কী'করবে? (মতন পৃ. ১৮১) ...১..৮.০০০০০, ১৮২ 
: কোরবানির উটের ওপর আরোহণ করা প্রসংগে মেতন পৃ. ১৮১)....১.১০-১০০০০০০০০০০০০, ১৮৫ 
প্রসংগ : মাথার কোনদিক হতে মুণ্ডন আরম্ভ করবে? (মতন পৃ. ১৮১)... ১৮৬ 
মাথা মুশ্তানোর মাসনুন পদ্ধতি কী?.........................১.১০,.০,১০১,০০০০০১০০০০০০০০১০০০০০০১১০, ১৮৬ 
চুল মুবারক বন্টন ও দান সম্পর্কে বর্ণনা ............,.১০২০,১০০১০০০০০০০১০০০০০০০০০,০০০০০০০১০১, ১৮৭ 
: মাথা মুণ্তানো এবং চুল ছাটা প্রসংগে মেতন পৃ. ১৮১)........১.১১১১১১০০০০০০০১০০১০০৮১০১০০০০, ১৯০ 
: মাথা মুণ্তানো মহিলাদের জন্য নিষেধ প্রসংগে (মতন পৃ. ১৮২) ,১১,১০০০০০০০০০০০০০০০, ১৯২ 
ংগ : যে জবাই করার আগে মাথা মুণ্ডন করেছে কিংবা পাথর 
নিক্ষেপের আগে কোরবানি করেছে (মতন পৃ. ১৮২).::,০০০০০০০০০০০০০০০০০০০০০০, ১৯৩ 
: জিয়ারতের আগে হালাল অবস্থায় সুগন্ধ ব্যবহার করা প্রসংগে মেতন পৃ. ১৮২) ......০ ১৯৩ 
প্রসংগ : হজে তালবিয়া বন্ধ করবে কখন? (মতন পৃ. ১৮৫)-........,.,০১০০০০৮০০০০০০১০০, ১৯৭ 
ওমরাকারির তালবিয়ার বিধান........................-.১০০০,,১০০০১০০০০১১১০০২০০০১১০০০১০০০০০১০, ১৯৯ 
প্রসংগ : ওমরায় তালবিয়া বন্ধ করবে কখন? (মতন পৃ. ১৮৫)..-.....১-,০১৮০০০০০০০০১০০০, ২০০ 


১৯ 


অনুচ্ছেদ-৮০ : রাতে তাওয়াফে জিয়ারত প্রসংগে (মতন পৃ. ১৮৫) ......১১০,০১০,,০০০০০০০০০০০০০০০০০০০ ২০০ 
অনুচ্ছেদ-৮১ : আবতাহে অবস্থান প্রসংগে (মতন পৃ. ১৮৫),....,,১,০১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০, ২০৩ 
অনুচ্ছেদ-৮২ : তরজমাহীন বাব (মতন পৃ. ১৮৫)...........০১১০৮০১০০০০০০০০৪০০০তশিত। ২০৫ 
অনুচ্ছেদ-৮৩ : শিশুর হজ করা প্রসংগে মেতন পৃ. ১৮৫)............,.....১১,০১০০০০০০০০০১০০০০০০০৭ ২০৬ 

শিরোনাম ছাড়া অনুচ্ছেদে ১-৮৪ (মতন পৃ. ১৮৫) .......,১.০৮০০০০লিএনিএ। ২০৮ 
অনুচ্ছেদ-৮৫ : মৃত এবং বৃদ্ধের পক্ষ হতে হজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ১৮৫) ..-...১০১০০৮০১০০০০০০, ২০৯ 

একই বিষয়ের আরেকটি অনুচ্ছেদ-৮৭ (মতন পৃ. ১৮৬).......,.,-১১০-০১০০০০০০০০০ ২১১ 
অনুচ্ছেদ-৮৮ : ওমরা ওয়াজিব কীনা? প্রসংগে (মতন পৃ. ১৮৬) ..১,০.০০০৮০৮০০০০০০০০০০০০০১০৮০০০০০০০০০, ২১১ 

একই বিষয়ের আর একটি অনুচ্ছেদ-৮৯ (মতন পৃ. ১৮৬)....,১৮৮০৮৮০০০০০০০০০০। ২১৩ 
অনুচ্ছেদ-৯০ : ওমরার ফজিলত সংক্রান্ত আলোচনা প্রসংগে (মতন পৃ. ১৮৬)... ২১৫ 
অনুচ্ছেদ-৯১ : তানয়িম হতে ওমরা প্রসংগে (মতন পৃ. ১৮৬)... ২১৫ 
অনুচ্ছেদ-৯২ : জি'রানা হতে ওমরা করা প্রসংগে মতন পৃ. ১৮৬).....,.,.,০০০০০০০০০০০০০০০০০০০০০ ২১৭ 
অনুচ্ছেদ-৯৩ : রজব মাসে ওমরা করা প্রসংগে (মতন পৃ. ১৮৬) .১.-:555255555০০০৪০১৪০০০১০০০৪০০০০০০০০০০, ২১৮ 
অনুচ্ছেদ-৯৪ : জিলকদ মাসে ওমরা করা প্রসংগে (মতন পৃ. ১৮৬)............,১.০১,১১০০০০০০০০০০০০০০০ ২২০ 
অনুচ্ছেদ-৯৫ : রমজান মাসে ওমরা করা প্রসংগে (মতন পৃ. ১৮৬)...০৮৮০১০০০০০০০০০০৮০০০০০০০০০০০০০০০১, ২২১ 
অনুচ্ছেদ- ৯৬ : এহরাম বাধার পর যার পা ভেঙে যায় কিংবা ল্যাংড়া 

হরে হাওয়া প্রসংগে (মতন পু 5৮৩):55257257555554255570555558544 ২২২ 
অনুচ্ছেদ-৯৭ : হজে শর্তারোপ একই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ-৯৮ : (মতন পৃ. ১৮৭).................., ২২৬ 

একই বিষয়ে আরেকটি অনুচ্ছোদ-৯৮ : (মতন পৃ. ১৮৭)...............১,৮১,১,১,০,,০১০০০০০, ২৩০ 
অনুচ্ছেদ-৯৯ : তাওয়াফে ইফাজার পর মহিলার মাসিক হয়ে যাওয়া প্রসংগে (মতন পৃ. ১৮৮) ............, ২৩০ 

একটি জটিলতা ও তার সমাধান ...........,১১৮০৮১০১০০০১০০৩ ২৩২ 
অনুচ্ছেদ-১০০ : খতুবতী মহিলা হজের কি কি আহকাম পালন করবে প্রসংগে (মেতন পৃ. ১৮৮) ............ ২৩৩ 
অনুচ্ছেদ-১০১ ংগ: যে হজকিংবা ওমরা করে তার সর্বশেষ ইচ্ছা যেনো 

বাইতুল্লাহ শরিফ হয় (মতন পৃ. ১৮৮)--১-১০িতিিিিিতিিত55 5৮০ ২৩৪ 
অনুচ্ছেদ-১০২ : কেরানকারি এক তাওয়াফ করা প্রসংগে (মতন পৃ. ১৮৮) .....-.১.০,০০০০০০৮০০০০০০৭, ২৩৭ 

হানাফিদের দলিলসমূহ .....................১.১,,,..,,.,,,১,১০০০০০০০০০১০০১১০০১১০১১০, ২৪০ 
অনুচ্ছেদ-১০৩ : তাওয়াফে সদরের পর মন্কায় মুহাজিরের অবস্থান প্রসংগে মেতন পৃ. ১৮৮),..,...,.,,০০১০০, ২৫১ 
অনুচ্ছেদ-১০৪ : হজ ও ওমরা হতে প্রত্যাবর্তনকালে কী দোয়া পড়বে? (মতন পৃ. ১৮৮),.................. ২৫১ 
অনুচ্ছেদ-১০৫ ংগ : যে মুহরিম অবস্থায় মৃত্যু বরণ করে (মতন পৃ. ১৮৮) ....১.১১১০০১১০১০০০০০০০০০০০০, ২৫২ 
অনুচ্ছেদ-১০৬ ংগ: মুহরিমের চোখে সমস্যা দেখা দিলে মুসাব্বার 

দ্বারা এর ওপর প্রলেপ দিবে (মতন পৃ. ১৮৮) ,.১.১১১১১০০০০০১০০০০০০০০০০০০০০০০০০০০১০, ২৫৪ 
অনুচ্ছেদ-১০৭ ংগ : মুহরিম এহরাম অবস্থায় মাথা মুণ্তন করলে তার ওপর 

কি জরিমানা আবশ্যক? (মতন পৃ. ১৮৯)........১.১-১১০,০৮০০০০০০০০০০০০০০০৮০০০০০০০০৮০০০ ২৫৫ 
অনুচ্ছেদ-১০৮ : রাখালদের জন্য একদিন পাথর নিক্ষেপ, আরেকদিন তা 

পরিহার করা প্রসংগে (মতন পৃ ১৯০).,.,১০০:-০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১০, ২৫৬ 

সেখানে মিনার রাতগুলোতে রাত্রি যাপন .........................১,১১১০১০২২১০০৮০০০০০০০০, ২৫৭ 


কতক একজন কক করি জকি জক পাস উজিনিকটি কত 


সএও৬++৯৯৭-৪৪০৫৪কক৬০১৪৬৮৪৬৪৯২৬৬৬৪০৬৬০৬৬৬৭ 
₹৮০০৮৬০৪৬রর কর ককককওডড রক েককড় কর ক ঞঞ্কুকজ্কিতকর গজাবার কপরককজএাজ্ররাজরীরগ্তরকককারকককিতকরজারাকরজকরালকজগজর জারীর কতক উর এপস কউ উকারককিকররকীকরাছরীঞ্ কক তক জঞকন জে 
শিরশির করুক ক 


শিরোনামহীন অনুচ্ছেদ-১০৯ (মতন পৃ. ১৯০)....,..০.৮,১০০০০০০০০০০০১০০১০১০০০০১০০, ২৬১ 
: হজে আকবরের দিন প্রসংগে (মতন পৃ. ১৯০) ......-,--০০০০০০০১০০০০৭০৮০০০০৮০০০০০০৮০০৭ ২৬৩ 
: দুই রোকন হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করা প্রসংগে (মতন পৃ. ১৯০) ...২৬৫ 
: তাওয়াফকালে কথাবার্তা বলা প্রসংগে মেতন পৃ. ১৯০).......,.১০,০০০০১০০০০০০০০০০০৭ ২৬৭ 
: হাজরে আসওয়াদ প্রসংগে মেতন পৃ. ১৯০) ..........১.১০০০০০০০০০০০০০০০৯০০৮০১০০০০০০০০০০০০৭ ২৬৭ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১৪ (মেতন পৃ. ১৯০)....১....১,.০.০০১০১০০০০১০০১০১১০০০০০০০০০০০০০০০০, ২৬৩ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১৫ (মতন পৃ. ১৯০).......০১-+-১১+০০০০০০০০০০০০০০০০০০০০, ২৭০ 
জমজমের পানি এবং এর মর্যাদা ...........১.১১,০,০০০০১১০০০০০০০০০০০০০০০, টারিনিরারানর ২৭০ 
জমজমের পানি পান করার আদব .........১-১০-০০০০০০০০০০৭০০০০০০০৭০০৯০০০০৯০০৪০০০০০০০০০১০০০ ২৭১ 
এরুটি এরয়োজনায় মাসআলা 57675555775758875557758772884 ২৭২ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১৬ (মতন পৃ. ১৯০)... ২৭৩ 
জানাজা অধ্যায় (৮) 
রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসালাম হতে বর্ণিত 
: রোগীর সওয়াব প্রসংগে (মতন পৃ. ১৯১) ........০১০১০০৮০০০০০০১০১০১০০০০০০০৯০০০০০০০০০০০০০০০০৭ ২৭৪ 
: রোগীকে দেখতে যাওয়া প্রসংগে মেতন পৃ. ১৯১)... ২৭৫ 
: মুত্যুর কামনা করা নিষেধ প্রসংগে (মতন পৃ. ১৯০) .....১০০০,০০১০০১০০০৮০১০০০০০০০০০০০০০০০, ২৭৬ 
সেক লাগিয়ে চিকিৎসার শরয়ি বিধান.............১,.১,০০০০০০০০০১০০০০১০১০০০০১০০০০০০০০০০৭০০৯, ২৭৭ 
: রোগীর জন্য প্রার্থনা করা প্রসংগে (মতন পৃ. ১৯০) ......১.০১:০১১০০০০০০০০১০০০০০০০০০, ২৮০ 
: ওসিয়তের উৎসাহ প্রদান প্রসংগে (মতন পৃ. ১৯২) ..১.,,১০০০০০০০১০০০১০০০০০০০০১০০০০০০০০, ২৮১ 
: সম্পদের এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের ওসিয়ত প্রসংগে (মতন পৃ. ১৯২)..-.৮০ ২৮২ 
: মৃত্যুকালে রোগীকে তালকিন দেওয়া এবং তার জন্য 
গোয়া বরা াংঠো অতল 2. 580557575572782575577555585558 ২৮৫ 
মৃত্যুর কিছুক্ষণ আগে তালকিন দেওয়া প্রসংগে .........:০০০০০০০০০০০০০০০১০০০০০০, ২৮৬ 
হরর পাটা ভারারেন দা 7775745575515855858555585555748555588 ২৮৭ 
: মৃত্যুকালে প্রচণ্ড কষ্ট অনুভব প্রসংগে (মতন পৃ. ১৯২).,...১০০০৮০০০০০০০৮০০০০০০০০০০৮, ২৯০ 
শিরোনামহীন অনুচ্ছেদ-৯ (মতন পৃ. ১৯২) ........-.১.১১:১০০০০০০০০০০০০০০০০০০০০০০০৭ ২৯১ 
: মুমিন কপালের ঘাম সহকারে মারা যায় প্রসংগে (মতন পৃ. ১৯২)...০,.১,০০০১০১০১০, ২৯২ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১..,,,,,,,,,০০২,১০০০২০০০০০০১০০০১১১০০১১০০০১০১২,০০০০০০১১০০০০৭, ২৯৩ 
; মৃত্যু সংবাদ প্রচার করা মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৯২).১,.১০০০০০০০১০০০০১০০০০০০০০১০১১০, ২৯৩ 
: বিপদের প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা প্রসংগে মেতন পৃ. ১৯৩)... ২৯৫ 
: মৃতকে চুম্বন করা প্রসংগে (মতন পৃ. ১৯৩) .১.,..০০০০০০১০০০০০০০১০১০০১১০০১০১০০১১০১০০০০০০০০০০০০, ২৯৭ 
টভুরেরহোভিজি সসহখো মোতন গা. 5৩515755455557557555555788585812555757 ২৯৮ 
: মৃতের জন্য মিশৃক প্রসংগে মেতন পৃ. ১৯৩).....,,১০০,১০০০০০১০১০০০০০১০০০০০০০১০০০০০০০০১১০০০০, ৩০৩ 


: মৃতকে গোসল দেওয়ার পর গোসল করা প্রসংগে (মতন পৃ. ১৯০) .........,০,০,,,০০০৮০। ৩০৪ 


ক্কঠিতঠকিলিঠিক কিক কিতা উিকীকাকতকিউগরজকত$ 


অনুচ্ছেদ-২০ 


অনুচ্ছেদ-২১ 
অনুচ্ছেদ-২২ 


অনুচ্ছেদ-২৩ 
অনুচ্ছেদ-২৪ 
অনুচ্ছেদ-২৫ 
অনুচ্ছেদ-২৬ 


অনুচ্ছেদ-২৭ 
অনুচ্ছেদ-২৮ 
অনুচ্ছেদ-২৯ 
অনুচ্ছেদ-৩০ 
অনুচ্ছেদ-৩১ 


অনুচ্ছেদ-৩৫ 
অনুচ্ছেদ-৩৬ 


অনুচ্ছেদ-৩৭ 
অনুচ্ছেদ -৩৮ 
অনুচ্ছেদ-৩৯ 
অনুচ্ছেদ-৪০ 
অনুচ্ছেদ-৪১ 


অনুচ্ছেদ-৪২ 
অনুচ্ছেদ-৪৩ 


অনুচ্ছেদ-8৪ 


১৩ 


প্রসংগ : কাফনের জন্য কোন কাপড় মুস্তাহাব? (মতন পৃ. ১৯৪)...................,...০০০০ ৩০৬ 

শিরোনামহীন অনুচ্ছেদ-১৯ (মতন পৃ. ১৯৪).....................১.১,১১,০১০১০০১০০০০০০০, ৩০৭ 
: কতটি কাপড়ে নবী করিম সালালাহু আলাইহি ওয়াসালামকে কাফন দেওয়া হয়েছিলো? ...৩০৭ 

তিন কাপড় নির্ধারণে মতপার্থক্য ..............২,.,,১০,,১০০০১০০০০০ ০০ ৩১০ 

হানাফিদের দলিলসমূহ 
: মাইয়িতের পরিবারের জন্য খাবার তৈরি করা প্রসঙ্গে (মতন পৃ. ১৯৫).........,,০০০০০০০০, ৩১৪ 
: বিপদের সময় গালে চাপড়ানো এবং জামার গিরেবান 

ছেঁড়া নিষেধ প্রসংগে (মতন পৃ. ১৯৫)...............,.০০১,০০০০০০০০০০০১০০০০০০০০০০০, ৩১৬ 
: বিলাপ করা নিষিদ্ধ প্রসংগে (মতন পৃ. ১৯৫)...............১,,,১০০০০ নিন ৩১৬ 
: মৃতের ওপর চিৎকার করে কান্নাকাটি করা মাকরূহ প্রসংগে মেতন পৃ. ১৯৫) ..........০ ৩২২ 
: মৃতের জন্য কান্নাকাটির অনুমতি প্রসংগে মতন পৃ. ১৯৫) .........-.,০১.১,১০৮০০০০০০০০০, ৩২২ 
: জানাজার আগে হাঁটা প্রসংগে (মতন পৃ. ১৯৬).,.......,,১,-১,১০০০০০০০০০১০০ ০, ৩২৪ 

হানাফিদের দলিলসমূহ ................,,.১১১-০১,০০০০০০০০০০০০০ লি ৩২৭ 
: জানাজার পেছনে হাঁটা প্রসংগে (মতন পৃ. ১৯৬).,.,.১,১১,১১,১,০১০১০০০০০৪০০০০০০০১০, ৩২৯ 
: জানাজার পেছনে বাহনে আরোহণ করা যাকরূহ হওয়া প্রসংগে (মতন পৃ. ১৯৬). ৩৩০ 
: এ বিষয়ে অনুমতি প্রসংগে (মতন পৃ. ১৯৫)... ৩৩২ 
: জানাজা নিয়ে দ্রুত হাটা প্রসংগে মেতন পৃ. ১৯৬) ........,১+,০১০,১০০,০০৮০০০০০০০০০০, ৩৩২ 
: ওহুদের শহিদ এবং হামজা রা.-এর আলোচনা প্রসংগে মেতন পৃ. ১৯৬).................... ৩৩২ 

শিরোনামহীন অনুচ্ছেদ-৩২ (মতন পৃ. ১৯৭) ...........১,১১,০০,০১১১১০০০০০০০০০০০০০০০০, ৩৩৩ 

শিরোনামহীন অনুচ্ছেদ-৩৩ (মতন পৃ. ১৯৭) .............,...,.১,১,,,১০১১০০০০০০০০০০ ৩৩৪ 

শিরোনামহীন অনুচ্ছেদ-৩৪ (মতন পৃ. ১৯৮) .............১.১,১.১০০০০০০০০০০০০০০০০ ৩৩৪ 
: জানাজা নামানোর আগে বসা প্রসংগে (মতন পৃ. ১৯৮)....,১,০৮১০৮০০০০০০০০০১০০০০০০০০, ৩৩৫ 

ংগ: বিপদের ফজিলত যখন এটাকে মনে করা 

হবে সওয়াবের বিষয় (মতন পৃ. ১৯৮) ....১.১,৮,৮১০৮০০০৮০০০০০০০০০০০০০ এল, ৩৩৫ 
: জানাজার তাকবির প্রসংগে (মতন পৃ. ১৯৮) .,.১১.১,১০০০০০০০০০৪০০০িিত। ৩৩৬ 

গায়েবানা জানাজার নামাজ সম্পর্কে আলোচনা......................১.১১১,১১১,০০০০০০০০০০০০০, ৩৩৭ 

জানাজা নামাজের তাকবিরের সংখ্যা ........১.১-১,১০০০০০০০০০০০০০০০০০০০১০০০০০০১০০০০০০১ ৩৪০ 

ংগ : জানাজার নামাজে কী দোয়া পড়বেঃ (মতন পৃ. ১৯৮) ........১.১১০১১১,০০০০০০০৯, ৩৪৩ 

: জানাজার নামাজে সূরা ফাতেহা পড়া প্রসংগে (মতন পৃ. ১৯৮) .......১১১-০১০০০০৮০০০০০০০১, ৩৪৪ 
: জানাজার নামাজের পদ্ধতি এবং মৃতের জন্য সুপারিশ প্রসংগে মতন পৃ. ১৯৯)............ ৩৪৭ 
: সুর্যোদয় এবং অন্তকালে জানাজার নামাজ আদায় 

করা মাকরুহ প্রসংগে (মতন পৃ. ২০০) ......১.১,১,০১০০০০০০০০০৮০০০০০০০০০১০০০০০১০০০০০১০০১, ৩৪৮ 
: শিশুদের জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০০).........................., ৩৪৯ 
: ভূমিষ্ট হয়ে আওয়াজ না করে মৃত্যু হলে শিশুর 

জানাজার নামাজ না পড়া প্রসংগে (যতন পৃ. ২০০) .,.১.১০০৮০১১০০০৮০৪০০০০৮৪০০০০০০০০০১০০০০০৯০১৭ ৩৫০ 
: মসজিদে জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০০) .................১১.১..,০০, ৩৫০ 


হানাফি ও মালেকিদের দঙিলসমূহ ইক করিদ852524585575584242555715555425257552555175255545 ৩৫৯ 


কক একাকক তত ক্ন কনিকা ইক ক 


পজকফজকখররকিকঞ্রককরজকর বকজক্রীকিরুতকঞককডবা ঠক কর ক৯৮৪ক৬৬৪৬কড ৩৪৪৭৫৬৪৪৬৮৪ ৪৯৪৪ড৮২+৪৪৬৬৬৪৬ক৪৮র৪৬৯+৮৬০৫ক৬ রক রা ককববাতওকিউ৬উমিক কউ ওক ক ঝর বাটিক কিক উকি ৬৯০৩৭$৬০ক৯২৬৬৯৬০৬$$রক কর ঞ্ঞজকঞঞ্ক ৮৬৯০৫. 


ংগ : পুরুষ ও নারীর জানাজায় ইমাম দীড়াবেন কোথায়? (মতন পৃ. ২০০) ৪8545592 ৩৫৫ 
: শহিদের ওপর জানাজার নামাজ না পড়া প্রসংগে (মতন পৃ. ২০০)-..--১-০০০০০০৮০০০০০১৭ ৩৫৭ 
: কবরে ওপর জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০১)-....,.১০০০০০০০০০, ৩৬৩ 
: নবী করিম সালালাহু আলাইহি ওয়াসালাম কর্তৃক নাজ্জাশির 
ওপর জানাজার নামাজ প্রসংগে (মতন পৃ. ২০১).,.১০,.১০০০১০০০৮৮০০০০০০০০৮০০০০০০০০০১০০ ৩৬৬ 
: জানাজার নামাজের ফজিলত প্রসংগে (মতন পৃ. ২০১)-...০,.১:১,০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১০, ৩৬৭ 
: (শিরোনামহীন) লাশের সংগে যাওয়ার ফজিলত প্রসংগে (মতন পৃ. ২০১) ........১১.১.০ ৩৬৭ 
: জানাজার সম্মানে দাড়ানো প্রসংগে (মতন পৃ. ২০১) ,,১.০০০5০০০০০০০০০১০০০১৮০০০০০০১০০০০০০, ৩৬৮ 
: জানাজার জন্য না দীড়ানোর অনুমতি প্রসংগে মেতন পৃ. ২০১).....১..০,:,০০০০০০০০০০০, ৩৬৯ 
: নবীজি সালালাহু আলাইহি ওয়াসালাম এর বাণী বগলি কবর 
আমাদের জন্য আর বক্সকবর অন্যদের জন্য প্রসংগে (মতন পৃ. ২০২)....,-০০০০০০১০০ ৩৭০ 
ংগ : মৃতকে কবরে রাখার সময় কি দোয়া পড়বে (মতন পৃ. ২০২)-...,-,০১০০০০০০ ৩৭১ 
: মৃতের নিচে কবরে একটি কাপড় রাখা প্রসংগে (মতন পৃ. ২০২) ......... রে হ্ ৩৭২ 
: কবর সমান করা প্রসংগে মেতন পৃ. ২০৩) .....১,০,১০১০০০০০০০০০০০১০০০০০০০০১০০০০০০০০০০০০, ৩৭৪ 
: কবরের ওপর হাটা ও বসা মাকরূহ প্রসংগে (মতন পৃ. ২০৩)... ৩৭৭ 
: কবর পাকা করা এবং তার ওপর লেখা মাকরহ প্রসংগে (মতন পৃ. ২০৩) .....১.-০০০, ৩৭৮ 
ংগ : কবরস্থানে প্রবেশ করলে কি দোয়া পড়তে হয় (মতন পৃ. ২০৩)........,..,.১০০০, ৩৭৮ 
: কবর জিয়ারতের অনুমতি প্রসংগে (তন পৃ. ২০৩)...১.-০৮০০০০০০০০০০০০০০০০০০০০০। ৩৭৯ 
: নারীদের কবর জিয়ারত মাকরহ প্রসংগে (মতন পৃ. ২০৩) ......,১,৮০০০০০০০০০০০, ৩৮০ 
: রাতে দাফন করা প্রসংগে (মতন পৃ. ২০৪) ...১.০,,,০,5০০০০০০১০০০১০১০০১০১০০০৮০০০০০০০১০৭, ৩৮৪ 
: মৃতের প্রশংসা করা প্রসংগে (মতন পৃ. ২০৪) ....১..-...১.১:১০০০০০০০০০০০০০০১০০০১০০০০১০৭ ৩৮৮ 
রর টাকাটা রিতার? ইত )288 ৩৮৯ 
জাহিদ কারা? (মতন পৃ. 3587,:22522254458455888885455585584888 ৩৯১ 
: মহামারী হতে পালানোর নিন্দা প্রসংগে (মতন পৃ. ২০৪) ..........১,,০,,১,:৮০০০০০০১০০, ৩৯১ 
ংগ : যে আলাহর সাক্ষাত ভালোবাসে আলাহও তার 
ুঙ্গাভি ভালোবাসেন মতন 2:825)57777555754555547487555885588598 ১১৩৯৩ 
: যে আত্মহত্যা করে তার জানাজার নামাজ আদায় 
রুনা হরে লাগ (মতন প526757555:55757575555875757887255755888 ৩৯৪ 
; খণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ আদায় করা প্রসংগে মতন পৃ. ২০৫) ........,.,১.১,০০০০০। ৩৯৬ 
মৃতের পক্ষ হতে যিম্মাদার হওয়া প্রসংগে .........১.১০,১.০০১০,০০০০০০০০০০০০৮১০০০০০০০০০০১০১, ৩৯৭ 
কবরের আজার প্রসংঠো (আতন গু: 55৫)755557582545852787555542465 ৩৯৯ 
: বিপদগ্রস্ত ব্যক্তিকে সাত্তবনাদাতার সওয়াব প্রসংগে (মতন পৃ. ২০৫) .............৮.৮,০০০০০৮, ৪০০ 
ংগ : যে জুম'আর দিনে ইনতেকাল করে (মতন পৃ. ২০৫)...,১.....,.১০১০০০০০০০০০০০, ৪০১ 
: তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০৬),.................১.১,৮১১০, ৪০১ 
: সান্ত্বনা প্রদানের ফজিলত প্রসংগে (যতন পৃ. ২০৬).......,১,৮.১০,,০০০০০০ ০, ৪০২ 


: জানাজার নামাজে দু হাত তোলা প্রসংগে (মতন পৃ. ২০৬) .১...:,০০5০০০০০১০০০০০০০০০০০০, ৪০২ 


চস্ককিকক্জাওিককিকককএক$+৫৯৬/ রপ্ররী রওনা ১করি৫ক৪ চক $র+৯৬কএ৭কককর$$র৬৪ক$ককঞকর+করকরাওনডতউ ক ওকওকক্কসকন্রকএকিকডকক্ক দ্রুত ক তত রড তক কত তক ১৪৩৩৩ 


বিয়ে অধ্যায় 
রাসূলুলাহ সালালাহু আলাইহি ওয়াসালাম হতে 

: বিয়ে করানোর ফজিলত এবং এর প্রতি উৎসাহ প্রদান প্রসংগে (মতন পৃ. ২০৬)........... ৪০৫ 
বিয়ের পররি মুলযায়ন।.4454425১23235554:7572১৮১০৯০১৮৯১৫০১:০০১০১১ ৪০৭ 
হানাফিদের দলিলসমূহ............................,০,.,,,১০,১,১০১০১০,১১০১ ০, ৪০৯ 

: বিয়ে বর্জন নিষিদ্ধ প্রসংগে (মতন পৃ. ২০৭).................১১..১..১,১.১১,১১১১,১১০১০০১০০০০০, ৪১১ 
: যার দীনে তোমরা সন্তুষ্ট তার বিয়ে দেওয়া প্রসংগে (মতন পৃ. ২০৭) ........................ ৪১২ 
ংগ : রমণীকে বিয়ে করা হয় তিনটি বিষয় দেখে (মতন পৃ. ২০৭)...................... ৪১৩ 
প্রস্তাবিত কনে দেখা প্রসংগে (মতন পৃ. ২০৭) ............,.,-,.,,০১০১০১১০০১০১০০০ ০, ৪১৪ 
: বিয়ের ঘোষণা প্রসংগে (মতন পৃ. ২০৭).....-.১.,১,০,০,১১,০০ এ, ৪১৬ 
গান-বাদ্যের শরয়ি বিধান ......১......১.১,,১০,১,১১০০০১০০০০০০০০০০, ইবরার রা ৪১৮ 
এ ধরনের উপকরণের প্রকারসমূহ .....১......০,,৮০০৮০০০১০০০০০০০১০০০০১০ ০০, ৪১৮ 
30125810926 28রারা্রাার্রারযাা হে ার্রাাহারুকার্্্ারার্য্রর্দার। ৪১৯ 
বৈধতার প্রবক্তাদের দলিলগুলো ও এসবের জবাব........................,....,,.,.,.,.,.5, ৪২৩ 
বাদ্যহীন গানের বিধান ................১,১০০,,১১০১০০১০০০০০০০০ ০ ৪২৭ 

: বিয়েকারিকে দোয়া করা প্রসংগে মেতন পৃ. ২০৭).................১.,.,১.,১০১০০০০০০০০০০০, ৪২৮ 
প্রসংগ : স্ত্রীর সংগে যখন মিলনের ইচ্ছা করবে তখন কী দোয়া পড়বে? .................... ৪৩০ 
প্রসংগ : বিয়ে করা যেসব সময়ে মুস্তাহাব (মতন, পৃ. ২০৭) .........................,.১.., ৪৩০ 

: ওলিমা (বৌ-ভাত) প্রসংগে (মতন পৃ. ২০৭).................১,.,১১০,০১১০০০০০০০ ০০০, ৪৩১ 
: দাওয়াত দাতার দাওয়াত গ্রহণ করা প্রসংগে (মতন পৃ. ২০৮) .১.০.,,০৮০০১১০১০০০০০০০০০০০, ৪৩৬ 
: দাওয়াত ব্যতীত যে ওলিমায় আসে তার প্রসংগে (মতন পৃ. ২০৮).......................... ৪৩৭ 
: কুমারি মেয়ে বিয়ে প্রসংগে (মতন পূ. ২০৮) ..........-.,,১১০০০০০ তিনি, ৪৩৮ 
: অভিভাবক ব্যতীত বিয়ে না হওয়া প্রসংগে (মতন পৃ.২০৮) .....৮..,.০১০ ররর ৪৩৯ 
মহিলাদের কথায় বিয়ের বিধান .................... 55555857775 ৪৪১ 
আহনাফের দলিলসমূহ .........................,...১,১১,,২১০১০১০০ তত, ৪৪৩ 

: সাক্ষ্য ব্যতীত বিয়ে না হওয়া প্রসংগে (মতন পৃ. ১০৯) ...................১......১..১.১.০০০০, 8৪৭ 
বিয়ের সাক্ষীর সংখ্যা .................১...১,,০১১০১০০১০০ ০১ 8৫০ 

: বিয়ের খুতবা প্রসংগে মেতন পৃ. ২১০)......,.+,১,১১১০০১৮০০০০০০ ০ িিতশশি। 8৫০ 
: কুমারি ও বিধবার অনুমতি নেওয়া প্রসংগে (মতন পৃ. ২১০) ...........১..১.১-০০০০০০০০০০ ৪৫২ 
: অনাথ মহিলাকে বিয়ের ব্যাপারে জোর করা প্রসংগে (মতন পৃ. ২১০)....................... ৪৫৬ 
প্রসংগ : দুই অভিভাবক বিয়ে দিলে (মতন পৃ. ২১১)........,..,....,১১১০১.১১০,০০০০০০০০০০০ ৪৫৭ 

: মনিবের অনুমতি না নিয়ে গোলামের বিয়ে প্রসংগে (মতন পৃ. ২১১) ....................১. ৪৫৭ 
: মহিলাদের মহরানা প্রসংগে মেতন পৃ. ২১১).......০.,.,.১০১০০০০০০০০০০০০ ০০ ৪৫৮ 
একই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ-২২ (মতন পৃ. ২১১) ......................০০,.০১১১০০৮০৮০৮ ৪৬৩ 
লোহার আংটি ব্যবহারের বিধান...................১.......১-,,১০১,১,১০০০১,১১১১০১০১১১ ০, ৪৬৫ 


ককককককক্মরারককএডপ্ক্গউরকগ্উকককীরীককক 


৬৩৩৪৮৪৪০৪০৪ কর ওত কতক জএকরওওডরককডওকডডকক$৬৫৫৬৬ক৪কক ০৪ জর্জ কিডকডওডডজউকককডজতউকককররততরউডকরডতকতও ৬৮৩৪৮৬৬০৬৪৬ ও৪৪৫রজ জিত উিরতক৬৬০র ৭৪৬ রড এ কজরতঞজকঞক ডিজে জ রসিক উতর জেটিকিভিউিততিজত্তরঠজজ্তরজজতততককক্রতি৬ ৩ 
ত এর 


যে বাদিকে মুক্ত করে তারপর বিয়ে করে ফেলা প্রসংগে মেতন পৃ. ২১১) ,১.-১২০০০০০০, ৪৬৭ 
: দাসীকে মুক্ত করে তাকে বিয়ে করার ফজিলত প্রসংগে (মতর পৃ. ২১২) ..-..:, ৪৬৯ 
: যে মহিলাকে বিয়ে করে তার সংগে সহবাসের আগে তালাক দিয়ে উক্ত মহিলার 

কন্যাকে সে বিয়ে করতে পারবে কিনা? (মতর পৃ. ২১২) ......১.১-০০০০০০০০০০০০০০৮০০০০০, ৪৬৯ 
: যে লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়, এরপর তাকে অন্য কেউ বিয়ে করে 

এরপর তার মিলিত হওয়ার আগে তাকে তালাক দেয়া প্রসংগে মেতন পৃ. ২১৩)... ৪৭০ 

হালালকারি এবং যার জন্য হালাল করা হয়েছে প্রসংগে (মতন পৃ. ২১৩) .১.,০০০০১০০০০০০, ৪৭১ 

মুভ 'আ বিয়েতাংগে ঘেতন 1255)7572555757578855855877158 ৪৭৪ 

মতিআরিয়ো হারার 774578456775575785755556777548554 ৪৭৫ 

মুত'আ বিয়ে হারাম হওয়ার দলিল আয়াতের ওপর আপত্তি ও তার জবাব ...........-১.₹০* ৪৭৬ 

মুত“আ বিয়ে হারাম হওয়ার সময় সংক্রান্ত বর্ণনাগুলোর বিরোধ ও সামঞ্স্য বিধান ........ ৪৭৮ 
: শিগার বিয়ে নিষেধাজ্ঞা প্রসংগে মেতন পৃ. ২১৩) ..-০.:০০০০৮০০০০০০০০০০০০০০০০১০০০০০০০০১, ৪৮১ 
: ফুফু বা খালাকে বিয়ে করার পর ভাতিজি অথবা বোনজিকে বিয়ে 

রুগাপরলংঠো (মতন 75875854558885555585658775555558 ৪৮৪ 
: বিবাহ বন্ধনের সময় শর্তারোপ করা প্রসংগে (মতন পৃ. ২১৪) .....১.১১১০৮০০০০০০০৩০০০৭ ৪৮৫ 

ংগ : দশজন স্ত্রী রেখে যে ব্যক্তি মুসলমান হয় (মতন পৃ. ২১৪)...,-.---০০৮০০০০ ৪৮৭ 
: কেউ যদি দুই বোনকে বিয়েতে রেখে মুসলমান হয় প্রসংগে মেতন পৃ. ২১৪)... ৪৯১ 
: যে ব্যক্তি অন্তঃসত্ত্বা অবস্থায় বাদি ক্রয় করে প্রসংগে মেতন পৃ. ২১৪)... ৪৯১ 
ংগ : নিজের স্ত্রী রেখে যে ব্যক্তি স্বামী বিশিষ্ট বাদি কয়েদ করে 

তার জন্য কি তার সংগে সংগম করা বৈধ? (মতন ২১৪) .....,.,,,১১০০০০০০০০০০০০১০০০০০১০, ৪৯২ 
: ব্যভিচারকারিণীর পারিশ্রমিক হারাম প্রসংগে (মতন পৃ. ২১৪)... ৪৯৪ 

প্রসঙ্গ : অপর ভাইয়ের প্রস্তাবের ওপর কেউ যেনো 

প্রষ্তার না দেয় (মতন প58)5555 588 ভ882 ৪৯৫ 
: আজল (েংগমকালে বীর্যপাতের সময় বীর্য যৌনাঙ্গের 

বাইরে ফেলা) প্রসংগে মতন গ:২১৫):৮557745555558888452 ৪৯৯ 

পরিবার পরিকল্পনা এবং জনুমনিয়ন্ত্রণ........................০২,১১১০১১০১০০০১০০০১০১০০১০০ ৫০০ 
: আজল করা নিষেধ প্রসংগে (মতন পৃ. ২১৬) *১.১৮০০০০০০০০০০৭০০০০০০০০০০০০০০০০০০০০০৭৭ ৫০১ 
: কুমারি ও বিবাহিতা স্ত্রীর জন্য পালা বন্টন প্রসংগে (মতন পৃ. ২১৬)... ৫০২ 

এরুঠিজাগতি এর জরার2675655555257755825585725575575758 ৫০৪ 
: দুই সতিনের মধ্যে সমতা রক্ষা করা প্রসংগে (মতন পৃ. ২১৬) ,.-১০০০০০০০০০০০০০০০০০০০০১৯ ৫০৬ 


: মুশরিক স্বামী-স্ত্রী একজন মুসলমান হওয়া প্রসংগে (মতন পৃ. ২১৭) 


ংগ: যে ব্যক্তি বিয়ে করার পর স্ত্রীর মহর পুরা করার 
আাভেই মারা যায় (তন গু 2590557575855785557555755175455525 ৫১১ 


*৬+১১০৯ক-১১০৪১৯ক৩কশ্জপ্রকককনক$ঞক 


অনুচ্ছেদ-১ 


অনুচ্ছেদ-২ 


হত রইস ই ইউ ইত দিইনি কতকরক নিতকরপহত্রিিলত উই রতন ভত 2১85 -228558858558545588555855887425858558 


হাদশ অধ্যায় 
শিশুর দুধপান সম্পর্কে রাসূল সালালাহু আলাইহি ওয়াসালাম হতে বর্ণনা 


: প্রসংগ : যারা বংশীয় সম্পর্কে হারাম দুধপানের কারণেও 


সেসব লোক হারাম (মতন পৃ. ২১৭) ............০০০,০০১১০০১০১১০০১০০ ১০১০১ ৫১৪ 
একটি প্রশ্ন ও তার জবাব ............,....,১,.১,১,,,,১,,55১552 0 এ ৫১৫ 
: পুরুষের দুধ সম্পর্কে মৈতন পৃ. ২১৮) ........,,..১০১০১০০০১ ০ ৫১৭ 
: একবার ও দুইবার দুধ চুষলে হারাম না হওয়া প্রসংগে মেতন 25577577558 ৫১৯ 
: দুধপানের ক্ষেত্রে মাত্র একজন মহিলার সাক্ষ্য প্রসংগে (মতন পৃ. ২১৮)..................... ৫২৩ 
: শুধুমাত্র দুধপান হারাম সাব্যস্ত করে দু'বছরের কম শিশুকালেই (মতন পৃ. ২১৮)........... ৫২৫ 
দুধপানকাল সংক্রান্ত ফুকাহায়ে কেরামের মাজহাব .........,,,,,,২ তি ৫২৭ 
: দুপ্ধপোষ্য শিশুর বিনিময় শোধ প্রসংগে (মতন পৃ. ২১৯) ...................,........,...5.. ৫২৯ 
: স্বামীবিশিষ্ট যে ৰাদিকে আজাদ করা প্রসংগে (মতন 50757535555 ৫৩০ 
স্ত্রী যার সন্তানও তার প্রসংগে মেতন পৃ. ২১৯)..................,.১,5,,5550550525 ৫৩৩ 
: কোনো পুরুষ কোনো মহিলা দেখে পছন্দ হলে (মতন পৃ. ২১৯)............................. ৫৩৬ 
স্ত্রীর ওপর স্বামীর অধিকার প্রসংগে (মতন পৃ. ২১৯).....................,..........,...... ৫৩৭ 
: স্বামীর ওপর স্ত্রীর অধিকার প্রসংগে (মতন পূ. ২১৯)............................0550505045504. ৫৩৮ 
স্ত্রীদের শুহ্যদ্বারে সংগম করা নিষিদ্ধ প্রসংগে (মতন 75755545565 ৫৩৯ 
: সজ্জিত হয়ে মহিলাদের ঘরের বাইরে যাওয়া প্রসংগে মেতন ২5757577558 ৫৪০ 
: আত্মমর্যাদাবোধ প্রসংগে (মতন পৃ. ২২০).,.......,১..০১১,১০০০১১০০০০০০০ ৫৪০ 
: মহিলার একাকি সফর করা নিষেধ (মতন পৃ. ২২০).........................,...,১,..,,..,,,.. ৫৪১ 
হানাফি এবং হাখ্লিদের দলিলসমূহ ........................................,.....,..,..... ৫৪২ 
স্বামী অনুপস্থিত অবস্থায় মহিলার নিকট প্রবেশ করা নিষিদ্ধ প্রসংগে (মতন পৃ. ২২০).....৫৪৩ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১৭ (মতন পৃ. ২২১)................,..,১,,,,,,,,,..,.,..052440 ৫88 
ত শিরোনামহীন ২82572585524555255455855555514545557755755745755555552555554455655355454444245444 ৫88 
: শিরোনামহীন (মতন পৃ. ২২১)..........১.,...১.,,,,,,,,,,550550 0. ৫৪৫ 
তালাক ও লিআন অধ্যায় 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম হতে 
ইহুদি ধর্মে তালাকের বিধান ................................১..,..,.,.,,.5,505550 5. ৫৪৬ 
খিস্টান ধর্মে তালাকের বিধান ........................১,.১,..,,,,.,,,505 এ ৫৪৬ 
হিন্দু ধর্মে তালাকের বিধান ....................১..১.,০,১,,,,,,,১,১,,55500 এ ৫৪৭ 
ইসলামে তালাকের বিধান.........................,১.১.,,,১,,,,,,০১,১0 ৫৪৭ 
: সুন্নত তরিকায় তালাক প্রসংগে মেতন পৃ. ২২২)...-০০:০০5০০০০০ ৫৪৯ 
ধাতু অবস্থায় ইবনে ওমর রা.-এর তালাক... ওত ৫৫১ 
মাসিক অবস্থায় তালাকের হুকুম এবং এ সংক্রান্ত মতপার্থক্য ................................ ৫৫৩ 
: নিজ্ স্ত্রীকে যে তালাকে বাইন দেয় প্রসংগে (মতন পৃ. ২২২)................................ ৫৫৪ 
তিন তালাক সংক্রান্ত আলোচনা...............................,............. 244 ৫৫৫ 
তিন তালাক এক সংগে দেওয়া কি বৈধ?..........১...........55505555444 9 5 এ. ৫৫৫ 


নরসে তিরমিযী -২ক 


ত৪রকককক্করতককক্তজকিখককরককক্কক্জজ কাজ 


অনুচ্ছেদ-১৯ 
অনুচ্ছেদ-১২ 
অনুচ্ছেদ-১৩ 


অনুচ্ছেদ-১৪ 
অনুচ্ছেদ-১৫ 


অনুচ্ছেদ-১৭ 
অনুচ্ছেদ-১৮ 


অনুচ্ছেদ-১৯ 
অনুচ্ছেদ-২০ 
অনুচ্ছেদ-২১ 
অনুচ্ছেদ-২২ 


ক+৬ক৪৩বক৪৬কককক$ক$ক৬এজক৬কগক০০ক৬০৬একক৩৪০৬জককন৪৪+০খকএক৯৪কজবযরচ্রকতরাপ্রজ্কককটির্ক্রক্তকত্করডকজকজ্কচওচজএজতরররজকউত কত উজ ওক ডক তক ৮$% কর জিকক্রার জহি ৭৫৪৯৮ কর করার বড় রক তত করাত ও উতরকিউিবর উনি কীতঠিগ্বতগছতত 


তিন তালাক পতিত হওয়ার বিধান.........১..১১১,০০২০০০০০০০০১০০০০০১১১০০০০০৪০৪০১০০০০০০০০০০১১০, ৫৫৬ 
জমহুরের দলিলসমৃূহ .....১,,০.,,৮০০৮, 54427887555885577757577787 ৫৫৭ 
বিরোধী পক্ষের দলিলসমূহ ও এগুলোর জবাব .........,১,,,,১০,০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০৭ ৫৬২ 
প্রসংগ : তোমার ব্যাপার তোমার হাতে (মতন পৃ. ২২২) .১,১,১০০০০৮০১০১০০০৮৭০৫১০০০০০০৮০০০৭ ৫৬৭ 
্রর্থতিয়ার প্রসংগে (মতন গু হ২৩):১০68:555588548558 58: ৫৬৮ 
: তিন তালাকপ্রাপ্তার খোরপোষ এবং তার বাসস্থান প্রসংগে মেতন পৃ.২২৩)..১,০িততত, ৫৬৯ 
এনঅনুচেদের মামভারা755755855558785577527275777858 ৫৭২ 
হানাকিদের ণিলনুহ :.:7752555555525555585885455888558577895, ৫৭৩ 
ংগ : বিয়ের আগে তালাক নেই (মতন পৃ.২২৩) ,....০.০৮০০০০৮০০০০০১০০৭০১৭৩০০০০০০১১ ৫৭৭ 
প্রসংগ : বাদির তালাক দু'টি (মতন পৃ.২২৪).......১--০০০০০০০০০০০০০০০০০০১০০০০০১০০১, ৫৮১ 
ংগ : যে মনে মনে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চিন্তা করে (মতন পৃ. ২২৫).....৫৮২ 

: এচ্ছিক এবং ঠাট্রাচ্ছলে তালাক দেওয়া প্রসংগে (মতন পৃ. ২২৫) ...১.১০০০০৮০০৮৮৩০০১০, ৫৮৩ 
খোলা প্রসংগে (মতন পু ২৯৫)75৬555285748845558875585845848585 ৫৮৩ 
বোলার আভিধানিক তর্ছ4১০০5222878558285556825558745757755595877558 ৫৮৪ 
চারটি প্রায় সমার্থক শব্দ এবং এগুলোর মাঝে পার্থক্য ............,..২,১০০৮০০০১০১১১৭১০১৭ ৫৮৪ 
খোলাকারি মহিলার ইদ্দত.....................১,১০২১০০০,১০০০১১০১০০০০০০০০২০০০০১০০০১০০০০০০০০০, ৫৮৫ 
খোলা মানে কি বিয়ে রহিত, না তালাক? ............,,১০.,১১,,১০,০০০০০০০০০০০০০০০০০০০০১০০, ৫৯৫ 
খোলা কি রমণীর অধিকার? .............,,১.,,,১০,০০০০০১০০০০০০০০০১০০০১১০০০১১০০২১০১০০০০০০৯০৭ ৫৮৬ 

: খোলা কামিনী রমণীর প্রসংগে (মতন পৃ. ২২৬)... ৫৯০ 
: নারীদের সংগে নসর ব্যবহার প্রসংগে (মতন পৃ. ২২৬)-১১০,০০০ত০০০০০০০০০০০১০০১৩৭ ৫৯০ 
: পিতা ছেলেকে স্ত্রী তালাক দেওয়ার নির্দেশ প্রসংগে (মতন পৃ. ২২৬)... ৫৯২ 
কি কি বিষয়ে মাতা-পিতার আনুগত্য আবশ্যক আর কিসে নয়? ......১.১০.,,০০০০৮০০০০০০৮১০০৭ ৫৯২ 
মা-বাপের দাবি সত্ব স্ত্রীকে তালাক দেওয়ার বিধান...................১,০২১১১১০১০০০০০১৭ ৫৯৩ 
ংগ: কোনো নারী যেনো সতীনের তালাক না চায় মেতন পৃ. ২২৬)-..১--১.১০তত, ৫৯৫ 

: পাগলের তালাক প্রসংগে মতন পৃ. ২২৬),-,-০০০০০০০০০০০০০০০০০০০৮০০০০৮০০৯০৮০২০০১০০১১১, ৫৯৫ 
শিরোনামহীন অনুচ্ছেদ ৩-১৬ (মতন পৃ. ২২৬) ..৮.৮:০:০৮০১০৫০১০০০১০০০০০০০০০০০০, ৫৯৭ 
জাহেলি যুগের কাজকর্ম নিষ্ষল................................১,১১২০১০১২,৮০০২০০১০,৮০০১০০০১১০০১, ৫৯৮ 

: স্বামীহারা গর্ভবতী মহিলা সন্তান প্রসব প্রসংগে (মতন পৃ. ২২৬)... ৫৯৯ 
: যে নারীর স্বামী মারা গেছে তার ইদ্দত প্রসংগে (মতন পৃ. ২২৬) ....১.,০২িিতিতিতিতত ৬০২ 
শোক পালন সংক্রান্ত মাসআলা-মাসায়েল ............১.,.,৮০০১০১০০০৮০১০০০০০৪১০০১১১০০০০০০০০, ৬০৪ 
ইদ্দত পালনকারিণীর জন্য ওজর অবস্থায় সুরমা ইত্যাদি লাগানোর হুকুম ................., ৬০৬ 
ংগ: যে জিহারকারি কাফফারা দেওয়ার আগে সংগম করে (মতন ২২৭).,......,,০০১, ৬০৮ 

: জিহারের কাফফারা প্রসংগে মেতন ২২৭) .......,.০,১১,৮,৮০০০০০০০০০০০০০০১১০০০০০০০০০১১০০, ৬০৮ 
হজ কেম) নংগে (রতন গু ২২5)555755557757555585555885858 ৬১১ 
গজান সংগে মতন গা 528)755755755555555558555785572758 ৬১৪ 
লেআন দ্বারা হারাম প্রমাণিত হওয়ার পর্যায়,..................১১২১০০,,০০০০০০০০০০০১০০০০০৭ ৬১৫ 


দরসে তিরমিযী -২৭ 


2২211) 
১৪১ 


ঢা এ৬ 
45445 | ৮১541 9544 ৬৪ 
হজ অধ্যায়*-৭ 
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে (মতন পৃ. ১৬৭) 


দরসে তিরমিযী 
হজ-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ 


হজের আভিধানিক অর্থ, ইচ্ছা ও জিয়ারত করা ।২ সুনির্দিষ্ট কর্ম সহকারে সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট স্থানের 
জিয়ারতকে শরিয়তের পরিভাষায় বলা হয় হজ ।- 


হজ ফরজ হয়েছিলো কোন সনে? 
এ ব্যাপারে বিভিন্ন বক্তব্য রয়েছে । অধিকাংশের মত, এটি ফরজ হয়েছিলো ৬ষ্ঠ হিজরিতে 1৭ 


৮৯ শব্দটির 0 এর মধ্যে আছে যবর এবং যের উভয়টি। কোরআনে কারিমের কেরাতে সাবআায় এই দুই ডাবে পাঠ করা 
হয়েছে। তাবারি রহ. বলেছেন, যের হলো নজদের ভাষা, আর যবর অন্যদের । আমালিল হিজরিতে আছে, সংখ্যাগরিষ্ঠ আরব এটার 
'হা'য়ের যের পড়েন। হুসাইন জু'ফি রহ. হতে বর্ণিত আছে যে, যবর সহকারে ইসম, আর যের সহকারে মাসদার বা ক্রিয়ামূল। 
অন্যদের হতে বর্ণিত এর বিপরীত বর্ণিত আছে। -মা'আরিফুস সুনান : ৬/২৩৭-সংকলক । 

: অভিধানে হজের মূল অর্থ ইচ্ছা করা। খলিল রহ. বলেছেন, এর অর্থ সম্মানিত জিনিসের দিকে বেশি বেশি (যোওয়ার) ইচ্ছা 
করা। শরিয়তে এর অর্থ হলো, সুনির্দিষ্ট কতোগুলো আমলসহ বাইতুল হারামের ইচ্ছা করা ৷ -ফতহুল বারি : ৩/২৯৯, ০৯]| ৩৯৩৪ 
“44০8১ 0০৯] ০১৯১ ৮৪। সংকলক! 

* যেমন, কানজুদ দাকায়িকে (পৃষ্ঠা-৭২, কিতাবুল হজ) রয়েছে! আল্লামা ইবনে নুজায়ম রহ. ওপরযুক্ত সংজ্ঞার ব্যাখ্যা করতে 
গিয়ে লিখেন- 'জিয়ারত দ্বারা উদ্দেশ্য তাওয়াফ এবং আরাফাতে অবস্থান। নির্দিষ্ট জায়গা ঘবারা উদ্দেশ্য বাযতুল্লাহ শরিফ এবং 
আরাফাত নামক পাহাড় ৷ সুনির্দিষ্ট কালো দ্বারা উদ্দেশ্য তাওয়াফের সময় কোরবানির দিন ফজর উদয় হতে নিয়ে শেষ ওমরা পর্যন্ত । 
আর উকুফে আরাফার দিন সূর্য হেলা হতে নিয়ে কোরবানির দিন ফজর উদয় পর্যন্ত ।-আল বাহরুর রায়েক : ১/৩০৭। -সংকলক। 

* আইনি রহ. বলেছেন, আল্লামা কুরতুবি রহ. উল্লেখ করেছেন যে, হজ ফরজ হয়েছে পঞ্চম হিজরিতে । আর ফেউ বলেছেন, 
নবম হিজরিতে। কুরতুবির উক্তি মতে এটাই বিশুদ্ধ । ইমাম রায়হাকি রহ. উল্লেখ করেছেন যে, এটি ষষ্ঠ হিজরিতে ফরজ হয়েছে। 
জিমাম ইবনে ছালাবা রা.-এর হাদিসে হজের উল্লেখ আছে। মুহাম্মদ ইবনে হাবিব রহ. উল্লেখ করেছেন যে, জিমামের আপমন ঘটেছে 
পঞ্চম হিজরিতে। আল্লামা তারতুশি রহ. বলেছেন, এটাও বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার 
আগমন ঘটেছে নবম হিজরিতে। আল্লামা মাওয়ারদি রহ. উল্লেখ করেছেন যে, হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে, ইমামুল 
হারামাইনের উক্তি মতে নবম বা দশম হিজরিতে । আর অনেকের মতে সপ্তম হিজরিতে । অনেকে বলেছেন হিজরতের আগে । তবে 


দরসে তিরমিধী-৩য় খণ্ড কক ২০ 


জঞককককক৬৮$ক০৯৯৮৬৯$ক৬৪১সকজককওতককক্তিজজজতক্নক্ক$৯০১১৬১৪০০ক৯২৮০১৪০$১৯৪০কবএকর৭ক১৪৭৪০০৮৪ক৪ ডর এ বড৪র৪০৪৪০৪৪৪০০৯১৫ড০ক৪কক৭৪০৫৬ক৬৯ক৪%৬৮ককএরক৪৬৩কক৬৬কওকনককঞকরক কক উ$৬কককঠককক৬৪কএন ৮০ র৬কককরজরঝএক ইজ তরীকতকাককক কক রিক? কত ত্কীরীএ জকি গ্ররীকস্তজত+ 


হজ ফরজ হয়েছিলো তাৎক্ষণিক; না দীর্ঘ সময় ধরে? 
এখানে মতপার্থক্য আছে, হজের ফরজিয়ত তাৎক্ষণিকভাবে, না দীর্ঘ সময় ধরে*। আবু হানিফা, ইমাম 
মালেক, আবু ইউসুফ রহ. এবং অন্যান্য ফকিহের মাজহাব হলো হজ তাৎক্ষণিকভাবে ফরজ হয়েছে। অথচ ইমাম 
মুহাম্মদ ও ইমাম শাফেয়ি রহ.-এর মতে এটি বর্ণনা অনুরূপ । যদিও প্রথমটিই তার আসাহ বর্ণনা । ইমাম আহমদ 
রহ. হতে একটি বর্ণনা তাৎক্ষণিক ফরজ হওয়ার, অপরটি দীর্ঘসময়ের ভিত্তিতে ফরজ হওয়ার ।+ মতানৈক্যের 
ফলাফল প্রকাশিত হবে গোনাহের ক্ষেত্রে, কাজা কিংবা আদায়ের ক্ষেত্রে না।” 


আর যারা তাৎক্ষণিক ওয়াজিব হওয়ার উক্তি করেছেন তাঁদের মতে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের হজ দেরি করে আদায় করার কারণ ছিলো- এটি ওজরের ওপর নির্ভরশীল । কেনোনা, বর্বরতার 
যুগ হতে আরবের কাফেরদের মধ্যে হজে নাসি* তথা দেরি করার প্রচলন ছিলো । যেহেতু ১০ হিজরিতে জিলহজ 


এই উক্তিটি নগণ্য ।-উমদাতুল কারি : ৯/১২২, 4448১ ৮৯ ৩ এল 0$1-রশিদ আশরাফ । 
৭ হাফেজ ইবনে হাজার রহ. বলেছেন, হজ কোন বছর ফরজ হয়েছে, এই নিয়ে মতপার্থক্য আছে । অধিকাংশের মতে ডষ্ঠ 
হিজরিতে । কেনোনা, সে বছরই 4 50. ১ ৮৯] 1 ৯ আয়াত নাজিল হয়েছে। এটা এর ওপর নির্ভরশীল যে, ইতমাম দ্বারা উদ্দেশ্য 


ফরজের সূচনা করা । এর সমর্থন করে আলকামা, মাসরূক ও ইবরাহিম নাখয়ি রহ.-এর কেরাত 1 ৯5৬ ১। এটি ইমাম তাবারি রহ. 
অনেক সহিহ সনদে বর্ণনা করেছেন। আর অনেকে বলেছেন, ইতমাম দ্বারা শুরু করার পর পূর্ণাঙ্গতা দান করা । এর দাবি হলো, এটি 
এর আগেই ফরজ হয়েছে। হজরত জিমাম রা.-এর ঘটনায় হজের নির্দেশের আলোচনা অনুযায়ি পঞ্চম হিজরিতে 1 এটা দলিল করছে 


যে, হজ এর আগেই ফরজ হয়েছে পঞ্চম হিজরিতে কিংবা এই বছরে ।-ফাতহুল বারি : ৩/৩০০, *-০$ দে ০১১৯3 ৪1 হজের 
ফরজিয়ত এবং মদিনা তাইয়িবায় হজরত জিমাম ইবনে ছালাবা রা.-এর আগমন সম্পর্কে কিছু আলোচনা দরসে তিরমিযী উর্দু : 
২/৪০৪ 41০ ৮ ০১৪ ২ 55591 ০৪৯ ৬ আও অনুচ্ছেদেও এসেছে । -সংকলক। 

১ ফাওর দ্বারা উদ্দেশ্য আদিষ্ট বিষয়ে সক্ষমতার প্রথম ওয়াক্তেই আবশ্যক হয়ে যাওয়া । সুতরাং তৎক্ষণাত হজ ওয়াজিব হওয়ার 
অর্থ হলো ওয়াজিবের শর্ত-শরায়েত পরিপূর্ণরূপে হয়ে যাওয়ার সময় প্রথম বছরেই সুনির্দিষ্ট হয়ে যাওয়া ।-আল বিনায়া শরহুল 
হিদায়া-আইনি : ৩/৪২৮ -সংকলক কর্তৃক ঈষৎ পরিবর্তন সহকারে । 

" মাজমু', কাওয়াইদে ইবনে রুশদ এবং শরহুল মাকনা'-এর সারসংক্ষেপ হলো এটি ।-মা'আরিফুস সুনান : ৬/২৩৮। - 

₹কলক। 

» ইমাম জায়লায়ি রহ.-তাবয়িনে (২/৩ কিতাবুল হজ) বলেছেন, মতপার্থক্যের ফল প্রকাশ পাবে গোনাহের ক্ষেত্রে । ফলে তাকে 
ফাসেক সাব্যস্ত করা এবং তার সাক্ষ্য রদ করে দেওয়া হবে তাদের উক্তি মতে, যারা বলেন যে, হজ তৎক্ষণাত ফরজ । যদি শেষ 
জীবনে হজ করে, তাহলে ইজমা অনুযায়ি তার ওপর কোনো গোনাহ নেই । আর যদি হজ না করে মারা যায়, তবে ইজমা অনুযায়ি 
পাপী হবে। -সংকলক। 


৯ ৬৪ শব্দটি ক্রিয়ামূল। যার অর্থ হলো, পেছানো, দেরি করা। সাধারণ মুফাসসিরিনের উক্তি অনুযায়ি এর ব্যাধ্যা হলো, 
আরবদের যখন হারাম মাসগুলোর কোনোটিতে যুদ্ধ করার প্রয়োজন হতো, তখন তারা নিজেরাই সিদ্ধান্ত করে নিতো যে, এ বছর এ 
মাসটি স্বীয় আসল স্থানে নয়, বরং অমুক মাসের স্থানে । যেমন, যদি তাদের মুহররমে যুদ্ধ করার দরকার হতো, তখন সিদ্ধান্ত করে 
ফেলতো যে, এ বছর সফর হবে মুহররমের সময় । আর মুহররম এসে যাবে সফরে । এটাকেই বলা হতো নাসি। 

এই ব্যাখ্যা অনুযায়ি নাসির সুরতে কোনো মাস বৃদ্ধি করা আবশ্যক হয় না। 

তবে ইমাম রাজি রহ.-এর মতে নাসির তাফসিল হলো, আরবগণ প্রতি তৃতীয় বছরে একটি মাস বৃদ্ধি করতো । যাতে জিলহজ 
মাস এবং হজের মৌসুম তাদের চাহিদা অনুযায়ি সৌরবর্ষের নির্ধারিত মাস ও সুনির্দিষ্ট মৌসুমে হয়। এর ফলে একটি অসুবিধা এই 
হতো যে, প্রতি তৃতীয় বছর তের মাসের হয়ে যেতো । দ্বিতীয়তো হারাম মাসের ছুরমত ও মানমর্যাদা বিলদ্িত হয়ে অন্য মাসের দিকে 
স্থানান্তরিত হয়ে যেতো, যা বাস্তবে হারাম মাস হতো না। ০১০1 4191-কামুসুল কোরআন : ৬০২। -সংকলক কর্তৃক ঈষৎ পরিবর্তন 
সহকারে । 


29754 ন্নদেলন্র্যা নিক যাহারা রা 


চা 


করেছিলেন। এদিকেই তিনি 4০১ 54942 পু (এ ০ 44 9230 95৯ দ্বারা ইঙ্গিত, 
করেছেন। 
হজের শর্তগুলো 
হজের আছে কয়েকটি শর্ত। আর সামগ্রিকভাবে .এই শর্তগুলো দুই প্রকার ।১২ একটি হলো ওয়াজিব 
হওয়ার** শর্ত, অপরটি আদায়ের*? শর্ত। ওয়াজিব হওয়ার শর্তের অনুপস্থিতিতে কারো দায়িত্বে হজ ওয়াজিব হয় 
না।” এ জন্যে মৃত্যুর সময় হজের ওসিয়তও ওয়াজিব হয় না। আর আদায়ের শর্তের অনুপস্থিতিতে দায়িতে 
ওয়াজিব হতে যায়** এবং অনাদায়ের সুরতে ওয়াজিব হয় হজের ওসিয়ত করা । আল্লাহ অধিক জ্ঞাত। 


242502 05 ৪515 এ 
অনুচ্ছেদ-১ : মক্কার ছরমত প্রসংগে (মতন পৃ. ১৬৭) 
১১১২ রঃ 4] ২০১] ৬৬৪ 5- ১১৮ ১০০] এজ: ১1,০3৭ ্ ১১০. /১, ৭ 
555004345৫2 005 ও 85 545 হন 53 8552 084% এড সী এ 
48 ৬০ (এ দি ৪ 46825 এরি এ এ ক ও এ 55৩ 


রী 
পাত চিত প:৫৯৮/০$1৫ ত:* 


৮ রর পপ প্র ৮ ক টি ক 
সি রা রিজভী শে প১১১ নি , ৯০) $ তা ক ৬৮৭৮ ৪ 
2৩৬০৯ ১৯ ০৪ 5০৯৩ ৬৬৯ 3 ০০ ৯4৬৪ 0 5 205 ৩০৯ (5১০ ০১৪ 93 





* সহিহ বোখারি : ২/৬৩২, কিতাবুল মাগাজি, বাবু হাজ্জাতিল বিদা' । -সংকলক। 

+ আল্লামা ইবনে কুদামা রহ. বলেছেন, “তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্কা বিজয় করেছেন অষ্টম হিজরিতে। 
তবে তিনি হজ বিলঘ্িত করেছেন নবম হিজরি পর্যস্ত। হতে পারে তার কোনো ওজর ছিলো । যেমন, হজের ব্যাপারে অক্ষমতা কিংবা 
বায়তুল্লাহ শরিফের পাশে মুশরিকদেরকে উলঙ্গ অবস্থায় দর্শন। সুতরাং নবী করিম সাল্পাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজ বিলম্বিত 
করেছেন। আবু বকর রা. কে পাঠিয়ে দিয়েছেন নিঙ্গেযুক্ত ঘোষণা দেওয়ার জন্য যে, আগামী বছর কোনো মুশরিক হজ করতে পারবে 
না এবং কোনো বিবস্ত্র ব্যক্তি বায়তুল্লাহ শরিফ তাওয়াফ করতে পারবে না। হতে পারে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজ 
বিলম্বিত করেছিলেন, আল্লাহ তা"আলার নির্দেশ । যাতে বিদায়ি হজ সে বছরে হয়, যে বছর সাল ঘুরে সে অবস্থায় চলে আসে, যে 
অবস্থায় আল্লাহ তা'আলা নভোমপ্ডল ও ভূমগুল সৃষ্টি করেছেন এবং জুমআর বিরতিও পেতে পারেন আর আল্লাহ তা'আলা তার দীনকে 
পূর্ণাঙ্গ করে দেন।-আল-মুগনি : ৩/২৪২ ৮১০১ 5৯৯ 4০ ৮৯ ০৯ 4০০ 2০৭ ৬৪০ ৩০৯ 4৪ ১৯১ ০ : 21৬ ০১০ । - 
সংকলক । 

৭ ফতহুল কাদিরে শায়খ ইবনুল হুমাম রহ. অনুরূপ বর্ণনা দিয়েছেন। ২/১২০, ৮৯) 4১৫51 -সংকলক। 

** যেমন, মুসলমান, বালেগ, জ্ঞানবান এবং স্বাধীন হওয়া । -সংকলক। 

* যেমন, এহরাম, নির্দিষ্ট স্থান ইত্যাদি । -সংকলক। 

* সুতরমুং যদি কোনো ব্যক্ষি কাফের অবস্থায় হজের ওপর সামর্থ্যবান হয়, তারপর গরিব হওয়ার পর মুসলমান হয়ে যায়, তবে 
আগের সামর্ঘ্ের কারণে তার ওপর হজ ওয়াজিব হবে না । এর বিপরীত যদি মুসলমান অবস্থায় হজের ওপর সামর্থ্যবান হয়, তারপর 
হজ না করে গরিব হয়ে ঘায়, তবে তার জিম্মায় হজ খণ হতে যাবে ।-ফতহুল কাদির : ২/১২০, কিতাবুল হজ্জ । -সংকলক। 

** সুতরাং অন্যান্য শর্ত-শরায়েতের বর্তমানে এহরাম শর্ত ব্যতীতও হজ দায়িতে ওয়াজিব হয়ে যায়। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হক ২২ 


কক কত ৩ত ৩৪৬ ৩ককএ৬৪৯ক৬৬৮৬ক৬৬কক্র৪৭৪৬০৬৬৬ক০৪৬৭০৬৬৮৬৬৪৯০৬৬ক৬৪৬ক০ক৬৬ক৫৪কউিএক কও ড৮৬৩৩৪৪৬৪৬৮ক্রকক$এজকত৬০%৪১৫৬৮৬৬৬৬ক৬৬৬৪৫৬৬৬৩৪৬ক৯২৬৬৭৬৬৪ ৪৪৩৬৩৬০৬৪৬৬ ৯ক৪৬৬৪৬কককককক৩৬৬৪৬জক৬জডউ ৬৯৫৯৬০১৬৪৬৬ জক কজন জট উকি কস ১ ও $৬ক৩০৬০৯৫৬৪৪৬৫ ৩৫ 


শি লে 


জী ১ 0 এ 8 বি পি ও নিও 5০৮৭ এ এ ১৯) 
3 ০৫৬] ২১ ১৩ 285 ০০৫৬ ১৫ ৪ ৫১ ৩০ 3৪ 250 ৪৯০ ৩8 খে 


1985 24 ৬৮৫১ (এ পর! ত ০১358 014 এড 4০751 9 0৫? ১৯০ এ 4৪০৫ পে 
25521943 
৮০৯। অর্থ : আবু শুরাইহ আদাবি রহ. আমর ইবনে সায়িদকে বললেন, যখন তিনি মক্কাভিমুখে সেনাবাহিনী 
পাঠাচ্ছিলেন, হে আমির! আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনাকে একটি হাদিস শোনাবো । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মক্কা বিজয়ের দিন সকালে । সেটি আমার কান শুনেছে, আমার অন্তর 
সংরক্ষণ করেছে এবং দু'চোখ প্রত্যক্ষ করেছে, যখন তিনি এই বাণী বলেছিলেন । তিনি আল্লাহ তাআলার হামদ 
ও ছানা করেছেন, তারপর বলেছেন, মন্কাকে আল্লাহ তা"আলা হেরেম তথা সম্মানস্থল বানিয়েছেন। লোকজন 
এটিকে হেরেম বানায়নি। এমন কোনো লোকের জন্য তাতে রক্তপাত করা কিংবা এর কোনো গাছ কাটা অবৈধ, 
যে আল্লাহর প্রতি ও পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে। যদি কেউ তাতে এটা বৈধ মনে করে এ 
অজুহাতে যে, রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে লড়াই করেছেন, তখন তোমরা তাকে বলো, 
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, তোমাকে অনুমতি 
দেননি। আমাকে কেবল দিনের কিছু অংশে অনুমতি দিয়েছেন। এর হুরমত আজকের দিবসে পুনরায় ফিরে 
এসেছে । যেমন গতকাল তার হুরমত ও সম্মান ছিলো । যে উপস্থিত সে যেনো অনুপস্থিতের নিকট সংবাদ পৌছে 
দেয়। তখন আবু শুরাইহকে বলা হয়, আপনাকে আমর ইবনে সায়িদ কি জবাব দিয়েছেন? (তিনি বললেন), তিনি 
আমাকে জবাব দিয়েছেন, আবু শুরাইহ! আমি এ ব্যাপারে আপনার চেয়ে বেশি জ্ঞাত। নিশ্চয়ই হেরেম কোনো 
অপরাধী ও খুনি এবং ফাসাদিকে আশ্রয় দেয় না। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা তিরমিধী রহ, বলেছেন, আর 2:54 1) ১) ইবারতও বর্ণনা করা হয়। তিনি বলেছেন, এ 
অনুচ্ছেদে হজরত আবু হুরায়রা ও ইবনে আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, আবু শুরাইহের হাদিসটি ০.০ ০১১। 
আবু শুরাইহ খুজায়ির নাম হলো, খুয়াইলিদ ইবনে আমর । তিনি হলেন, আদাবি কা'বি। 23১3 103১5 এর 


অর্থ হলো, অপরাধ । তিনি বলতে চান, যে কোনো অপরাধ করবে কিংবা খুন করবে তারপর হেরেমে আশ্রয় 
নেবে, তার ওপর দর্তবিধি কায়েম করা হবে। 
দরসে তিরমিযী 


2০ এ] ০১১। ৩৪ ১১১ ৯৬৭ 08১০০: 0 এ ভ ৯৯] ৩১৪ ওক ০০ 
হজরত আমর ইবনে সায়িদ ইবনুল আ"স রা. মদিনা তাইয়িবায় ইয়াজিদের গভর্নরও ছিলেন৷ যেহেতু 
হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রা.-এর খিলাফত মক্কা মুকাররমায় প্রতিষ্ঠিত হয়েছিলো সেহেতু তিনি 
ইয়াজিদেও হাতে বাইয়াত করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। ইয়াজিদ তার মুকাবিলার জন্য বাহিনী 


”' সহিহ বোখারি ১/২১, ₹এ ৮ ১৯১] ০২] &0৯] ৬১৩ ১৬] 5৩5 মুসলিম ১/৩৩৮, 6০ ২4 ১০৯০ »৩। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড *₹ ২৩ 


শ্শঠসিককত্ছঠক্হগতগিখ কব কক সশখিতিক রক দ্রক্করীকরাড চির কক্কাকর্ডকক্কাতজকক্রডক্রকজকত্ডতকঞ্কককজ্জনককঝএ্কককক্রক্ঞককতকক্কতরক$কঞককতরক্ররাওরক্করকররডররককরিরকরুরকরগককরকত কক রউীএরাককক+রাঠররক বক তকরররি কক এ কজকর্রজকগাএরককাঠককককবর্কঝডরকককুকরাতককককনডরককর তি 


পাঠিয়েছিলো। এ প্রসঙ্গে আমর ইবনে সায়িদ মদিনার গভর্নরকে লিখেছিলেন যে, সেখান হতেও তিনি যেনো কিছু 
সৈন্য মক্কা মুকাররমায় পাঠিয়ে দেন। আমর ইবনে সায়িদ এই হুকুম তামিলার্থে সৈন্য বাহিনী পাঠাচ্ছিলেন 1১৮ 
এটা তখনকারই ঘটনা ৷ 


২১৯২৫19৬১১৫ 153 95৩০৩ ১ ১০০৯০ এ। 
হেরেমে মন্কার ঘাস বা উত্তিদ তিন প্রকার : ১. যেগুলো উৎপাদন করা হয়েছে মেহনত করে । এগুলো কাটা 
কিংবা উপড়ে ফেলা সর্বসম্মাতিক্রমে বৈধ । 

২. এগুলো কেউ উত্পাদন করেনি । তবে এগুলো উত্তিদ জাতীয়ই। যেগুলো সাধারণত মানুষ জমিতে ফলিয়ে 
থাকে । এই দ্বিতীয় প্রকার ঘাস বা উত্ভিদ কাটা এবং উপড়ে ফেলা জায়েজ আছে ।৯ নিজে নিজে উৎপন্ন ঘাস 
ইত্যাদি । এগুলো হতে শুধু ইজখির২০ নামক ঘাস কাটা এবং উপড়ে ফেলা জায়েজ আছে। তাছাড়া নিজে নিজে 
উৎপন্ন উদ্ভিদ চারা হতে কোনোটি যদি শুকিয়ে যায় কিংবা জলে যায়, কিংবা ভেঙে যায়, সেগুলোও কেটে ফেলা 
বৈধ। 


সারকথা, *..৪ ১৯ 3 ১০১ ইবারতে শাজারা দ্বারা উদ্দেশ্য সেসব ঘাস এবং চারা ইত্যাদি যেগুলো 
প্রাকৃতিকভাবে নিজে নিজে জন্মে, এগুলো মানুষ কর্তৃক উৎপন্ন হয় এবং ভেঙে যাওয়া, জলে যাওয়া এবং নষ্ট হয়ে 
যাওয়াও নয়, ইজখির ঘাসও নয়। এমন ঘাস, চারা ইত্যাদি কাটা অবৈধ । কাটলে এর জরিমানা আদায় করা 
ওয়াজিব ।২১ 


এ) ০ 41১ ০১ 012 411958 তল ১০3 4০ এআ ০৮৪ এ 05৮9 এও ০০৯০ ১৬ 9৪০ 
০০১৩ ৬০১৯৪ ৯] ৮০৯ ০৩ ২3 59০৭ 8০৮০ উ্ত ও 0 ১০ এএএ ০১৪ ০১ ০৮১০ ০ 
১4 04 45১৬ ০৪০ ১৬৬ 89) 
দ্বারা উদ্দেশ্য সুর্যোদয় হতে নিয়ে আসর পর্যন্ত সময় । যা ছারা মুসলমানগণকে হেরেমে মন্কায় যুদ্ধ করার 


অনুমতি দেওয়া হয়েছিলো এবং তুলে দেওয়া হয়েছিলো রক্তপাত ঘটানো হারাম হওয়ার হুকুম । ইজমা প্রতিষ্ঠিত 
হয়েছে এর ওপর যে, এই হুরমত পুনরায় ফিরে এসেছে । কারো জন্য সেখানে রক্তপাত ঘটানো অবৈধ। এ 


অনুচ্ছেদে বর্ণিত, ৯5 4:5৯ ৬৩ ২০ বাক্যটিও তাই দলিল করছে। 


*৮ মা'আরিফুস সুনান : ৬/২৪১। -সংকলক। 

** হিজাজিগণ, মালেক, শাফেয়ি, ইসহাক রহ. প্রমুখ বলেছেন, মদিনার হেরেম আছে মক্কার হেরেমের মতো । সুতরাং মদিনার 
গাছ কাটা যাবে না, শিকার করা যাবে না। ইবনে আবু জিব রহ.-এর মতে তাতে বদল রয়ে গেছে যেমন, মায় অপরাধের ফলে 
বদল আসে । ইমাম শাফেয়ি রহ.-এর পুরনো উক্তি মতে বদল হলো, তার সলব তথা মালামাল নিয়ে নেওয়া । অন্যদের মতে বদল 
ওয়াজিব হবে না এবং তার সলব বা মালামাল নেওয়াও হালাল হবে লা। পক্ষান্তরে ইমাম সাওরি, আবদুল্লাহ ইবনে মুবারক, আবু 
হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদ রহ. বলেছেন, মন্ধার মতো মদিনার হেরেম নেই । সুতরাং তার শিকার জন্ত শিকার করা এবং এর 
গাছপালা কাটা হারাম হবে না। তবে মাকরূহ হবে। যেমন, মোল্লা আলি কারি রহ. মিরকাতে বলেছেন। কাফিতে বলা হয়েছে, 
'কারণ, শিকার হালাল বলে জানা গেছে অকাট্য দলিলসমূহ হ্বারা ৷ সুতরাং কেবল অনুরূপ অকাট্য দলিল ব্যতীত তা হারাম হতে পারে 
না। অথচ এখানে তা নেই । আর মক্কার হেরেমের ব্যাপারটি আল্লাহর কিতাবের সুস্পষ্ট সন ছারা প্রমাণিত । কিস্তারিত বর্ণনার জন্য দ্র. 
ফতহুল মুলহিম : ৩/৩৯৮, বারু ফাজলিল মাদিনা, মা*আরিফুস সুনান-বিন্রৌরি (৬/২৩৮-৩৯)। -সংকলক। 


২০ এটি এক প্রকার সুগদ্ধিযুক্ত ঘাস। তার এক বচন ৮১৯১ বহুবচন ৯৯১ সংকলক । 
২১ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. হা"আরিফুস সুনান : ৬/২৩৯-২৪০ 1 -সংকলক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৪ 


২২০১৯ ০১০18 33 ১২০ ১৯৪ ১ ০১৯ ০ কেউ যদি কোনো অপরাধ করে হেরেমে আশ্রয় নেয়, 
তার এই অপরাধ যদি কোনো ব্যক্তিকে হত্যা করার চেয়ে নিম্ন পর্যায়ের হয়, তবে সর্বসম্মতিক্রমে হেরেমে কিসাস 
নেওয়া যেতে পারে ।২ আর যদি অপরাধটি কতল হয়ে থাকে তবে দেখতে হবে, এই অপরাধ সে করেছে 
কোথায়? যদি এ অপরাধ হেরেমে করে থাকে, তাহলেও সর্বসম্মতিক্রমে হেরেমেই তার হতে কিসাস নেওয়া 
যেতে পারে । আর যদি হেরেমের বাইরে করে থাকে তাহলে ইমাম শাফেয়ি ও মালেক রহ. তার সম্পর্কেও হত্যা 
বৈধ বলেন। তবে আবু হানিফা ও আহমদ রহ.-এর মতে তার হতে হেরেমে কিসাস নেওয়া যাবে না, বরং তার 
খানাপিনা বন্ধ করে দেওয়া হবে । যাতে সে হেরেম হতে বাইরে বেরিয়ে আসে । তার কাছ হতে কিসাস নেওয়া 
হবে তারপর ।৯ 


এ অনুচ্ছেদের হাদিসটি হানাফি মাজহাবের সমর্থন করে । ইমাম শাফেয়ি ও ইমাম মালেক রহ. পেশ করেন 
নিঙ্গেযুক্ত বাক্য- 
22৯৫1 ১১০১৫ 108 3১১০০ ১১০ ১ ০১৯৪ 9) 
এর জবাবে হানাফিগণ বলেন, এটা কোনো হাদিস নয়। বরং আমর ইবনে সায়িদের উক্তি । যিনি সাহাবি 


নন।২ বরং তিনি ছিলেন ইয়াজিদের গভর্নর । তার খ্যাতিও ভালো ছিলো না।২ তার চেয়ে হজরত আবু 
শুরাইত২ রা. অনেকগুণে ভালো এবং উচু পর্যায়ের ছিলেন তিনি সাহাবি এবং ফকিহ ছিলেন । 


২২ 2) 'খা'য়ের ওপর যবর, রায়ের ওপর জযম, অর্থাৎ, অপরাধ । যেমন, ইমাম তিরমিযী রহ. বর্ণনা করেছেন । মুসতামলির 
বর্ণনায় এর ব্যাখ্যা 'চুরি”ও প্রমাণিত আছে ।-মা'আরিফুস সুনান : ৬/২৪৪.1 ইমাম তিরমিবী রহ. বলেন, এটি ৭১৯ ও বর্ণিত হয়েছে। 


তখন এর অর্থ হবে (১ ০৪৯: 2১৯13 ১১" । তথা এমন কোনো অপরাধ করে পলায়নকারিও নয়, যা হতে লজ্জা করা 
হবে ।-মাজমাউল বিহার : ২/৩৬। -সংকলক। 

২ কারণ, হাত-পাগুলো সম্পদের স্থলাভিষিক্ত হয়। সুতরাং তার হতে কিসাস নেওয়া হবে । এর বিপরীত দণ্ডবিধিসমূহ ৷ যেমন, 
কেউ চুরি করলো, তারপর, হেরেম শরিফে আশ্রয় নিলো ।-মা'আরিফুস সুনান : ৬/২৪০। -সংকলক। 


 ফতহুল মুলহিম (৩/৩৬০, 4] (0 ৫১১৯ ৯০ ৬৪ এস ০৯৪ ৮ এও শো ৬৬০ ৯১৯৩ ২০ ৯১৯ ০০৯), 
মা'আরিফুস সুনান : ৬/২৪০। তাতে আরো আছে, ইবনে হাজম রহ. একদল সাহাবি হতে বর্ণনা করেছেন কিসাস নেওয়া নিষেধ । 
তারপর তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের কেউ এর বিরোধী ছিলেন না। তারপর একদল তাবেয়ি হতে তাদের অনুকূল বর্ণনা 
দিয়েছেন। তারপর তিনি মালেক ও শাফেয়ি রহ.-এর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, তারা দুইজন এই মাসআলায় এসব 
সাহাবায়ে কেরামের এবং কিতাব ও সুন্নাহর বিরোধিতা করেছেন ।-উমদাতুল কারি : ১/৫৪৪, বিস্তারিত বর্ণনার জন্য তা ত্র.। - 
সংকলক । 

২ হাফেজ ইবনে হাজার রহ. তাকরিবুভ তাহজিবে (২/৭০ নং ৫৮৯) লিখেন- “আমর ইবনে সায়িদ ইবনে আস ইবনে সায়িদ 
ইবনে আস ইবনে উমাইয়া আল-কুরাশি আল-উমাবি । আশদাক নামে প্রসিদ্ধ ৷ তিনি তাবেয়ি। তিনি হজরত মুয়াবিয়া রা. ও তার 
ছেলের পক্ষ হতে মদিনার গভর্নর ছিলেন৷ ৭০ হিজরিতে আবদুল মালেক ইবনে মারওয়ান তাকে হত্যা করেন। যিনি তাকে সাহাবি 
মনে করেছেন তিনি ভুল করেছেন । শুধুমাত্র তার পিতা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন । তিনি ছিলেন নিজের 
ওপর জুলুমকারি ৷ তৃতীয় শ্রেণির বর্ণনাকারি । মুসলিম শরিফে তার শুধু একটি হাদিস আছে। এ হাদিসটি ইমাম মুসলিম রহ. ইমাম 
আবু দাউদ (মারাসিলে), তিরমিযী, নাসায়ি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন । -সংকলক। 

* তাকে লাতিমুশ শয়তান শেয়তানের থাপ্পর খাওয়া ব্যক্তি) উপাধিতে ভূষিত করা হয়। ইবনে হাজম রহ. বলেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি অপেক্ষা বড় জ্ঞানী হওয়া লাতিমুশ শয়তানের এটি কোনো কারামত নয় যে, সে হবেন।- 
ফতহুল মুলহিম : ৩/৩৯৪ | -সংকলক। 

২; তার জীবনীর জন্য দ্র. তাকরিবৃত তাহজিব : ২/৪৩৪, বাবুল কুনা, হরফ শীন, নং ৩1 -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ২৫ 


কবতঠককসকনকক১৬১ক্পকরডরকউনকজ্জককরককঞকক কবর করিকএর$৬০কডকডএঞ্কজএকওক ডক /৪৪৬ক৭৭৪৪৫৬৩৬৪৬রকক$৪৯৬এক ওর করাকে কক ৫?কডর+ক৬৪৭ক৪মক৬৬৬ড৪৪৪৪৪ কক $৬ক+রাকরাকক্ঠরজর্থীতরীকর ক বডকঞন++$৯৭০৫৪৫৫৭ক৬৬৪৪করএগ এন কক০এ৫৪০৪ রর এরএডএক ও ক়এঠএর একজন বতককক 


শাফেয়িদের মতানুযায়ীও আমর ইবনে সাঈদের এ বাক্যটি 'কথা সত্য মতলব খারাপ'-এর শামিল। 
কেনোনা, হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রা. না অপরাধী ছিলেন, না হত্যা করে পলায়নকারি ছিলেন । আর না 
ছিলেন তিনি কোনো ধ্বংসাত্ক কাজ করে পলায়নকারি । বরং তিনি ছিলেন ন্যায়বান খলিফা । কেনোনা, মক্কা 
মুকাররমায় মুসলমানগণ প্রথমেই বাইয়াত হয়েছিলেন তার হাতে । 


৮০০০1 ০। 5৭৬৪ 65 ৮ 5 ৩৪ 
অনুচ্ছেদ_ ২ : বীর জানি সারার ১৬৭) 
:/2058। 1৮৮৫8 (5০5 থে এ £ 4১৫৩৬ 0৬১০ এ 8281 2০ ০৪ 5 ৪1 


এটি বিন ১৫ ২১ 45৫91 ৪৪ 1৫৩07 রা 
হত 


৮১০। অর্থ : আবদুল্লাহ রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর 
হজ ও ওমরা করো । কেনোনা, এ দুটি দরিদ্রতা ও গোনাহকে এডাবে মিটিয়ে দেয়, যেমন মিটিয়ে দেয় ধুকনি 
লোহা, স্বর্ণ ও রূপার জং। কবুলি হজের একমাত্র সাওয়াব হচ্ছে জান্নাত । 

তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর, আমির ইবনে রবি"'আ, আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে হথবশি, উম্মে 
সালামা ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা তিরমিধী রহ. বলেছেন, ইবনে মাসউদ রা.- -এর হাদিসটি ০৯১৮ ৯ ০০৯। 
76257252275 355৮ ৩৮০ 


5 ঞগ 
এ জি 4৫ 


নিক রানির ররর দানার 
তাতে কোনো অশ্লীল কথা বললো না এবং কোনো ফাসেকি কাজকর্ম করলো না, তার পূর্ববর্তী গোনাহ ক্ষমা করে 
দেওয়া হয়। ফলে সে সদ্যপ্রসূত সন্তানের মতো ফিরে আসে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০১. ০৯ 
আবু হাজেম বলেন, কুফি। তিনি আশজায়ি। তার নাম হলো, সালমান। তিনি আজযা আশজাইয়্যার 
আজাদকৃত গোলাম। 





২ মা'আরিফুস সুনান : ৬/২৪৪ | -সংকলক । 


»হ+৭৮৯৬+৬৮৪ক-৯ক%৯৯৮৪৯ক০০৯৪৫৭ক৯এ০কক$৪এস্ককরকনউতউকউব্করিকরএপকরিকজছীকরজরকন্রজাকজককরজকককলকক করি কউডঠরকরিজরররাউককর্কককউরররকঞক রক ৫৬৬ক০৫৪কন্ডঞ্করাএকঞকককরকাকককিকিককককরীকককরুকাকজ্করার্কীরাজজকরাগতরএকরর তক সরকতর জাককপারীজ নী রারাজক রর গর রাককজ রক এ ৫৪ 


2১০ ০৯] 0৯21৮850343 এআ 1৮০ ও 0559 ৭5 9৪ ০০০০ ১৬৯০ 0৯ ৪) ৯৮ ০০ 
০৯১] ১১৯ 71৬৬৯ ১৪9) ভও ৮ ৯) ৬] 098০ ১ 
হজ দ্বারা শুধু সগিরা গোনাহ মাফ হয়, নাকি কবিরা গোনাহও? এ সম্পর্কে ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য 


আছে। এ সম্পর্কে আল্লামা ইবনে নুজাইম রহ. আল-বাহরুর রায়েকে বিস্তারিত আলোচনা করেছেন” এবং তার 
ঝৌকও এদিকেই মনে হচ্ছে যে, হজ দ্বারা কবিরা গোনাহও মাফ হয়ে যায়।”২ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতেও 


এটাই প্রধান । এর সমর্থন হয় এ অনুচ্ছেদের হাদিস এবং 41 4২) ৯55 ৮৯) ০98৪ 21১ ১ ৭৩ 4 ৮৯১ 
০৭ হাদিস দ্বারাও ।* 


২» হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসায়ি রহ. (২/৩), কিতাবু মানাসিকিল হজ, ফজলুল মৃতাবা'আতি বাইনাল হাজ্জি ওয়াল 
ওমরা । -সংকলক। 


৩ ৯] কাফের নিচে যের। ধুকনি, যাতে ফুক দেওয়া হয়। তবে লোহার এবং কর্মকারের দোকানে যে স্থানে কয়লা জ্বালানো 
হয় সেটাকে বলে )551 আর অনেকে এর উল্টা বলেছেন। আবার অনেকে বলেছেন এতোদুভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম 


উক্তিটি হলো মুহকাম গ্রন্থকারের । সংখ্যাগরিষ্ঠ অভিধানবিদের মতে, 5 হলো লোহার এবং কামারের দোকান । এসব উক্তি উল্লেখ 
করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহ. উমদাতে (৫/১৪২), হাফেজ রহ. ফতহুল বারিতে (8/৭৬) ।-মা'আরিফ : ৬/২৪৫। - 
ংকলক। 

১ দ্র. ২/২৩৮-৩৯ ৮515 ১৮৮০০ ০ ১১৫175414০৯ 2990 ৯৮০০ ০5 ৮১৬ ০০৩ 2১৯১] ৪ । -সংকলক। 

৩২ শায়খ বিনৌরি রহ. যেমন বলেছেন, তার ঝৌক কাফের সাব্যস্ত করার দিকেই স্পষ্ট হচ্ছে ।-মা*আরিফুস সুনান : ৬/২৪৫। 
তবে আল্লামা ইবনে নুজাইম রহ. এটাও বলেন যে, বিষয়টি ধারণা নির্ভর ৷ হজ দ্বারা আল্লাহ তা“আলার হকে যেসব কবিরা গোনাহ 
আছে, সেগুলো সুনিশ্চিতভাবে মাফ হয় বলে ধারণা করা যায় না। বান্দার হকের বিষয়টি তো তার চেয়ে উর্ধরবে। আর যদি আমরা 
বলি, সবগুলোর জন্যই এটি কাফফারা, তাহলে এর অর্থ এটা নয়। যেমন, সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন যে, এর ফলে খণও তার 
হতে বাতিল হয়ে যায়। এমনিভাবে নামাজ, রোজা ও জাকাতের কাজাও । কেনোনা, এ উক্তি কেউ করেননি । বরং এর দ্বারা উদ্দেশ্য 
হলো, খণে তালবাহানা করার গোনাহ তার হতে বাদ পড়ে যায়। তারপর আরাফাতে অবস্থান করার পর যখন তালবাহানা করে তখন 
গোনাহগার হয় । খণ্ড-৩, পৃষ্ঠা-২৩৮-৩৯। -সংকলক। 

** সহিহ বোখারি : ১/২০৬। কিতাবুল মানাসিক বাবু ফাজলিল হাজ্জিল মাবরুর, আবু হুরায়রা রা.-এর বর্ণনা । -সংকলক। 

» হাফেজ ইবনে হাজার রহ. এর অধীনে লিখেছেন যে, স্পষ্টত বুঝা যায়, সগিরা গোনাহ, কবিরা গোনাহ ও অপরাধ ক্ষমা হয়ে 
যায় ।-ফতহুল বারি : ৩/৩০৩, বাবু ফাজলিল হাছ্জিল মাবরুর ৷ 

তছাড়া আরো অনেক হাদিস দ্বারা এর সমর্থন হয়। 

১. ইসলাম তার পূর্ববর্তী সব গোনাহ ধ্বংস করে দেয় এবং হিজরত তার পূর্ববর্তী গোনাহ ধ্বংস করে দেয়। হজ তার পূর্ববর্তী 
গোনাহ মাফ করে দেয়। এটি ইবনে শামাসা আল-মিহরি রহ.-এর বর্ণনায় আছে ।-সহিহ মুসলিম : ১/৭৬ কিতাবুল ঈমান। 

২. তালহা ইবনে উবায়দুল্লাহ ইবনে কুরাইজ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদর যুদ্ধের 
দিন ব্যতীত শয়তানকে আর কোনোদিন এর চেয়ে ছোট এবং বিতাড়িত, লাঞ্ছিত, অপমানিত ও ক্রুদ্ধ দেখা যায়নি, যেমন দেখা যায় 
আরাফার দিনে । এর কারণ, শুধু এটাই যে, সে আল্লাহর রহমত নাজিল হতে এবং আল্লাহ তা“আলা কর্তৃক বড় বড় গোনাহ মাফ 
করতে দেখেছে। -মুয়াত্তা ইমাম মালেক : ৪৫৬-৫৭, কিতাবুল হজ, বাবু জামিইল হজ । 

৩. আবদুল্লাহ ইবনে কেনানা ইবনে আব্বাস ইবনে মিরদাস সুলামি- তার পিতা সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্পাযাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আরাফার দিন বিকেলে মাগফিরাতের দোয়া করেছেন। তখন তার জবাব দেওয়া হয়েছে যে, আমি 
শুধুমাত্র জালেম ব্যতীত তাদেরকে মাফ করে দিয়েছি । কেনোনা, আমি মজলুমের জন্য জালেমকে পাকড়াও করবো । তথা তার হতে 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ক্৮ ২৭ 


বককক।াস্কতকক্ককক্কজরক্কএরঠককডন্রিতনওন৮৯+০৪৪৭৪৮৯৯৬ক২$৬৬৫৪ক৬৬৩ন৭রক৭৬৪জ৬ড৪ক৯+৬৬৬৪৫৬৯৬৫৫৬৯৪০ক৫৫৪৬৬২৬৪ক৫৪৬র৯৫২৪৭৪৪র৬৫+৬ক৬৫৪৪করনক৬%৪ক৬৫ড৪৬৬৪৩ডরক৫$কককঠকককক$এ৪৫+৬৪ক৪৪ড৪৪রক$ককককক্রীরকককঞ্ককরপকককককরীককররকরাত করত কাকতকউকজএজরকগ্একউন্কককছক 


4১৯0 31 55) 930 4৯ ০৪ 


হজে মাবরূর-এর ব্যাখ্যায় ওলামায়ে কেরামের বিভিন্ন উক্তি আছে। অনেকে বলেছেন, হজে মাবরধূর সে 
হজকে বলে যেটি অপরাধমুক্ত । অনেকে বলেছেন, হজে মাবরূর হলো, যাতে কোনো গোনাহ হয় না। অনেকে 
বলেছেন, এটি এমন হজ যাতে কোনো প্রকার রিয়া এবং সুনাম সুখ্যাতি ও লৌকিকতা থাকবে না। অনেকে 
বলেছেন, হজে মাবরূর দ্বারা উদ্দেশ্য আল্লাহর নিকট মাকবুল হজ । যার আলামত হলো, যখন সে হজ হতে ফিরে 


আসবে তখন তার তাকওয়া-পরহেজগারি আগেকার চেয়ে আরো ভালো হয়ে যাবে ।” ০) 415 


৫ 4১405 ৯ ০8 9 এ এ 
অনুচ্ছেদ-৩ : হজ বর্জনে কঠোরতা আরোপ (মেতন পৃ. ১৬৭) 


লি ই €৮7:21 ৫ 8:55. 8275 ০... ঠ 2 তি 
0 5 এ] +০ 48514 0 ৫০৭ প১ 5405 2 ৬৮৪ 401 05৮55 2 5 5 057 ৮ 
এ রর রর বি. রম € ৯০০১ পপ ১? ? রত £ 2৪০ এ৯:৮৫৮৫ 2 নিব 
55206 ০৭ ভা 95) 355 68 955 201 01 এ১০ 9৪৮০০ 91352 5 0 4৮০ ১৪ ৯ শি 
৮১২1 অর্থ : আলি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পাথেয় এবং 
সওয়ারির মালেক হবে যা তাকে পৌছে দিতে পারবে বাইতুল্লাহ শরিফ পর্যন্ত, কিন্তু তা সত্তেও সে হজ করলো 


তার প্রতিশোধ নেবো । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রভু! আপনি ইচ্ছা করলে মজল্মকে জারাত 
দিতে পারেন এবং জালেমকে মাফ করে দিতে পারেন। তখন সেদিন বিকেলে আল্লাহ তা'আলা তা কবুল করেননি । তারপর 
যুজদালিফার দিন সকালে তিনি আবার এই দোয়ার পুনরাবৃত্তি ঘটালেন তখন আল্লাহ তা'আলার পক্ষ হতে এই দরখাস্ত কবুল করা 
হলো। বর্ণনাকারি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন । কিংবা বলেছেন, মুচকি হাসলেন। তখন আবু 
বকর ও উমর রা. তাকে বললেন, আপনার প্রতি আমার মাতা-পিতা উৎসর্গিত হোন। এটি এমন একটি সময় যখন আপনি হাসতেন 
না। এখন আপনার এই হাসির কারণ কি? আল্লাহ তা'আলা আপনার দাতে (চেহারায়) এই হাসি রাখুন। 

জবাবে তিনি বললেন, আল্লাহর শক্র ইবলিস যখন জানতে পারলো যে, আল্লাহ তা'আলা আমার দোয়া কবুল করেছেন এবং 
আমার উম্মতকে মাফ করেছেন, তথন সে মাটি নিয়ে মাথায় রাখতে শুরু করলো এবং ধ্বংসের দোয়া করতে লাগলো । সুতরাং আমি 
যে তার এই উদ্বেগ-উৎকণ্ঠা ও অস্থিরতার অবস্থা দেখলাম, তার ফলেই আমি হেসেছি। -সুনানে ইবনে মাজাহ পৃষ্ঠা-২১৬, বাবুদ 
দোয়া বি আরাফা । 

এই বর্ণনার একটি অংশ সুনানে আবু দাউদে প্রায় ইবনে মাজার সনদে বর্ণিত আছে। দ্র, ২/৭১০- ৬% 4৯২ 5৮33 5৪5 
০৭ 401 4৯০ :০৯ 058 4৯1 । ইবনে আব্বাস ইবনে মিরদাস সুলামির ওপরযুক্ত বর্ণনা সংক্রান্ত বিস্তারিত আলোচনার জন্য 
দ্র. ফতহুল মুলহিম : ৩/২৯০ ০১ ০১৯০ ০৮ ১৯১৯ ৬৮৮ 2১ ৯৩ 593 সত ০৮ 4০ এ০) পাও ভা) ৯ শত 
১০১১৭ রশিদ আশরাফ সাইফি | 

* এসব উক্তির বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস সুনান : ৬/২৪৫-৪৬। আল্লামা বিন্লৌরি রহ. এই আলোচনা শেষে 
লেখেন, আমার নিকট হজে মাবরুরের ব্যাখ্যা কোরআনের এই আয়াত (০ এ৪ 0৯ 33 3৯ 3১ এ ১৪) হারাই স্পষ্ট হয়ে 
যায়। সুতরাং যার হজের গুণ এমন হবে সেটিই মাবরুর ৷ -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৫ ২৮ 


**ঠত১৯৫৬৪৪৯৮৭৩০এ৬৮০ক৬৮এস৪২১৬ক৩০৬৬৬ ৭৪৩৪৩৪৬৩৩৬৪ ০৫ক এরর ৪৬৬৪০৬৬৯৬৯৬৩৬৬ ৪৬৪৪৬৩৯৮৯৫৬ জতকজখীক৬৯৯৪৫৪৫৪৬ ৮৬৬৪৩ কক ৮৪৪৮৪৯৬৪০৪৪ ৪৪৫ ৩৩৬৯৫ উ৬ককেডক৩৪৬ককর্র কক উ৪কড ৪৪৪৬ ডক $৬৫৪৬ক৯০৮৪৬০৬০৬৮৮৬৮০৬০৬৪৪ ৪ কড$৬কর৪রকড ৬৩৪০ ৮ক৬৮৬ক৮৮ক৯ 


না, সে ইহুদি হয়ে মরুক কিংবা খিস্টান হয়ে তাতে কিছু যায় আসে না। এর কারণ, আল্লাহ তা*আলা তার 
কিতাবে বলেছেন, (55১4 431,602 ০০ 5৯৭ (৯ এএ। 05 2১৪) 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি গরিব। এটি আমরা এই সুত্র ব্যতীত অন্য কোনো সূত্রে জানি 
না। এর সনদে কালাম আছে। হিলাল ইবনে আবদুল্লাহ অজ্ঞাত । হারিসকে হাদিসে জয়িফ সাব্যস্ত করা হয়। 


দরসে তিরমিযী 
৯ এ] 4 2153193 এড ০০ 2৮৮০৪ 4৪১০ এএ। ভোউিল এ 0১9 05 2 0৬ 7৯9 ৬৮০-০০ 
50১০9 9১ 5834০501450 ১৬ ০৯৪ 75 এ 
তথা এমন ব্যক্তি যেহেতু হজ বর্জন করে ইসলামের একটি গুরুতৃপূর্ণ প্রতীক হতে বিমুখ হয়েছে, তাই সে 
ইহুদি ও খ্রিস্টানের মতো হয়ে গেছে। 
এমন লোককে ইহুদি-ধিস্টানের সংগে তুলনা করার মধ্যে এই হেকমত আছে যে, হজ মিল্লাতে 
: ইবরাহিমিয়ার প্রতীকগুলো হতে একটি অতি গুরুতৃপূর্ণ একটি বিষয়। ইহুদি-নাসারারা নামাজ তো পড়তো কিন্ত 


হজ করতো না। এজন্য হজ বর্জনকারিদেরকে তাদের সংগে উপমা দেওয়া হয়েছে। তাদের বিপরীতে মুশরিকরা 
ইত রিভার 07255557715 


সংগে উপমা দেওয়া হয়েছে।*' বলা হয়েছে, 20 এ 494 5801 ১51 রি 0৫9 ৫2 
'একজন ব্যক্তি ও শিরক-কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা । 


এ অনুচ্ছেদের হাদিসটি যদিও হারিসের দুর্বলতা ও হিলাল ইবনে আবদুল্লাহ নামক বর্ণনাকারি অজ্ঞাত থাকার 
কারণে জয়িফ, ৩৯ কিন্তু একাধিক সাহাবির বর্ণনা এর শাহেদ আছে।৯০ 


৩৬ তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা করেননি । আল্লামা শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকি 
সুনানে তিরমিযীর টীকায় এই উক্তি করেছেন । (৩/১৭৬, ছাপা, দারু ইহইয়াততুরাসিল আরাবি) ৷ -সংকলক। 

** দ্র. মা'আরিফুস সুনান : ৬/২৪৯, 41১15 ১৪ ৮৯ এ ই তল এও ০৯81 -সংকলক। 

৬ কানজুল উম্ঘাল : ৭/২৩৩, নং ১৪১০ ৪১৮০ এ] ০০ ০৯৯) 1 সংকেত মীম-মুসলিম, দাল-আবু দাউদ, তা-তিরমিযী, 
হা-ইবনে মাজাহ । জাবের রা. সূত্রে। -সংকলক। 

৩৯ এ অনুচ্ছেদে ইমাম তিরমিযী রহ. এ উক্তি করেছেন। -সংকলক। 

৪০ ইবনে সাবেত আবু উমামা রা. হতে মারফু' আকারে বর্ণনা করেন যে, যার রোগ কিংবা সুস্পষ্ট হাজত কিংবা জালেম শাসক 
হজের প্রতিবন্ধক নেই, তা সন্তেও সে হজ করেনি, তবে সে চাই ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে, (তাতে আমার কিছু যায়, 
আসে না)।-সুনানে কুবরা বায়হাকিতে (৪/৩৩৪, ০৯] ০5 ০০৩ ০৯ ০39), এই বর্ণনাটি সম্পর্কে বায়হাকি রহ. বলেন, এ 
হাদিসটির সনদ শক্তিশালী না হলেও হজরত উমর ইবনে খাত্তাব রা.-এর উক্তি এর শাহেদ আছে। এই শাহেদ আমরা পরবর্তীতে 
বর্ণনা করবো। ইমাম আহমদ রহ. কিতাবুল ঈমানে ওয়াকি'-সুফিয়ান-লাইছ-ইবনে সাবেত সূত্রে এই বর্ণনাটি মুরসালরূপে বর্ণনা 
করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ না করে মারা গেলো অথচ তার প্রতিবন্ধক কোনো রোগ 
কিংবা জালেম শাসক কিংবা স্পষ্ট কোনো হাজত ছিলো না...। তাছাড়া ইবনে আবু শায়বা আবুল আহওয়াস-লাইছ সূত্রে এটা 
মুরসালরূপে বর্ণনা করেছেন৷ -আততালঘিসুল হাবির : ২/২২২, কিতাবুল হজ, হাদিস নং ৯৫৭। 


তাছাড়া ইবনে আদি রহ. হজরত আবু হুরায়রা রা.-এর মারফু" বর্ণনা বর্ণনা করেছেন, ৬৪ ?১০। ২৯৯ ০০৪ 2১ ০৩ ৬৮ 


তত ততই ত১০১ ১৯৯ হত তত ৪৯৯২১৬ তত কইিসজকএসকতত চক তজজি৯৯ ৪৬৬ ৪৯ উত্তর উজ রচিত উপ কিত ১ জ$কিকউতউউক লজ কচততকডক উর ৯৯০৪ ৯৮০০৯৩৯৪ ০৪ ৪ক৮ক ৪5৪৮৪৯৯৯৪৯৯ ৯৮৯০৪৯৪০৬১৪৪৮০৪৪৪৮৯১০৯১১৮০৪৪০০০১১০৪০ ০১ 


2১105 338 8৯ ০৩৪ 28৪ ০ 
অনুচ্ছেদ- ৪ : সামর্থ্য ও বাহন হলে তার ওপর হজ ফরজ (মতন পৃ. ১৬৮) 


৮ ০ লাকি ৫ ৮4 ৫ ০ & 
কস এ 1 24547 ৮ শঞ 5 3435 এ ৪৮০ ঠা এ ৬) ০2: 4৫ 52 ৩৪ 357 ৮ 
এর শ ১৯5 সি শে ০০ 
,2081985 90 05 € 9৯| 
৮১৩। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
এসে বললো, হে আল্লাহর রাসূল! কিসে হজ ওয়াজিব করে? জবাবে তিনি বললেন, পাথেয় এবং সওয়ারি । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিষী রহ. বলেছেন, এ হাদিসটি ১.৯ | ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল 
অব্যাহত । কোনো ব্যক্তি যখন পাথেয় এবং সওয়ারির মালেক হবে, তখন তার ওপর হজ ফরজ হবে। ইবরাহিম 
ইবনে ইয়াজিদ হলেন, খুজি মক্কি। তীর স্মরণশক্তি সম্পর্কে অনেক আলেম কালাম করেছেন । 


দরসে তিরমিযী 
9 ৩ এ ০৯৮৪ 929 2০3 4৯০ এ ভান কথ ও] ০৯৪ গল 2 পাও 2০ 0৯ 2১০০ 
খ্যাগরিষ্ঠ আলেম এই হাদিসের ভিত্তিতে এর প্রবক্তা যে, হজ ফরজ হওয়ার জন্য পাথেয় এবং সওয়ারি 
আবশ্যক । তবে ইমাম মালেক রহ.-এর মাজহাব হলো, যদি কেউ পায়দল যায় এবং বাইতুল্লাহ শরিফ পর্যন্ত 


পৌছতে সক্ষম হয়, তবে সওয়ারি শর্ত নয়। এমনভাবে তার মতে পাথেয় বর্তমান থাকাও শর্ত নয় । কেনোনা, 
তিনি বলেন, যদি কোনো ব্যক্তি শক্তিশালী হয়, তাহলে পথিমধ্যেও জীবিকা উপার্জন করতে পারে 1২ তার দলিল 





৩০১০১ 1১০৩7 ১৭ ৪৩ | ভা ৪ ০৪৯ 92০ এ ৮০১১৪ 2৯৩৬ এ ০৬৮৯ ৮৯3 ১৯৪ 

আতিতালখিসুল হাবির : ২/২২৩। এতে আবদুর রহমান আল-কাতায়ি, আবুল মুহাজ্জাম পরিত্যক্ত । 

বায়হাকিতে হজরত উমর ইবনে খাত্তাব রা. হতে বর্ণিত আছে, 

2১০ ০১৯৪ 4৬০৮ এস আও ০৯৪০3 ০০ ০৯) 25০৮ ০১৩ 19 ৪৪ এ 953 এ] 

'সে ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরুক। একথাটি তিনি তিনবার বললেন, 'যে ব্যক্তি সামর্থ্য এবং তার রাস্তা মুক্ত থাকা সত্তেও হজ 
না করে মারা গেলো'। (৪/৩৩৪, বাবু ইমকানিল হজ)! 

হাফেজ ইবনে হাজার রহ. আততালখিসুল হাবিরে এই মাওকুফ হাদিসটি সম্পর্কে বলেন, যখন এই মাওকুফটি ইবনে সাবিতের 
মুরসাল হাদিসের সংগে মিলে তখন বুঝা যায় এ হাদিসটির ভিত্তি আছে। এটাকে প্রয়োগ করা হবে সে ব্যক্তির ক্ষেত্রে যে হজ তরক 
করা হালাল মনে করে। এর দ্বারা এমন ব্যক্তির শ্রান্তি স্পষ্ট হয়ে গেলো, যে এটিকে মাওজু তথা জাল দাবি করে। ২০1 41) 


(২/২৩৪) রশিদ আশরাফ 4 ১৬০ 


+ ইবনে মাজাহ তার সুনানে হাদিসটি বর্ণনা করেছেন। পৃ-২০৮, ৮৯] ০১৯৪০ 4১২ ০এ৭১এ] ৩৪8 । -সংকলক। 

' যদিও কামাই রোজগার সওয়ালের মাধ্যমে হোক না কেনো? যেমন, ইবনে রুশদের বিদায়াতুল মুজতাহিদে আছে, জার 
অন্যরা এটিকে শর্তায়িত করেছেন এমন লোকের সংগে যার অভ্যাসই হলো, সওয়াল করা। মা'আরিফুস সুনান : ৬/২৫১। 
মাজহাবসমূহের বিস্তারিত বর্ণনার জন্য দ্রষ্টব্য (পৃষ্ঠা-২৫১-৫২)। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪ ৩০ 


কোরআন করিমের নিল্গেযুক্ত আয়াত ১১৯ 43 €৮৮৩॥ ৩০ 4৯ ৮৯ এনএ ৬৮ 4৪০১ যাতে পাথেয় এবং 
সওয়ারির কোনো উল্লেখ নেই । বরং শুধুমাত্র উল্লেখ আছে পথের সামর্ঘ্যের কথা । পায়দল চলে যা হতে পারে। 


ংখ্যাগরিষ্ঠ আলেম এর জবাবে বলেন, €4০৯॥ শব্দটির প্রয়োগ কুদরতে মুমাক্ধিনার (সক্ষমকারি শক্তির) 
ওপর নয়, বরং কুদরতে মুইয়াসসিরার সেহজকারক শক্তির) ওপর হয়, এর দলিল হজরত ইবনে উমর রা. হতে 
বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস ।% 
প্রশ্ন উত্থাপন করা হয়, এ অনুচ্ছেদের হাদিসটি ইবরাহিম ইবনে ইয়াজিদ আল খুজির কারণে জয়িফ | এ 
হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিযী রহ. যে হাসান বলে মন্তব্য করেছেন, এর কারণে ইমাম তিরমিযী রহ.-এর 
ওপর এই প্রশ্ন করা হয় যে, তিনি হাদিস হাসান এবং সহিহ সাব্যস্ত করার ক্ষেত্রে নমনীয় ।৪৬ 
খ্যাগরিষ্ঠ আলেম এর এই জবাব দেন যে, ইমাম তিরমিযী রহ. এই হাদিসটি সম্পর্কে হাসান বলে মন্তব্য 
করেছেন, এ জন্য যে, এর শাহেদ”? প্রচুর এবং উম্মত এটাকে গ্রহণ করে নিয়েছেন। তাই ইমাম দারাকুতনি রহ. 
স্বীয় সুনানে এ হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন ।৮ যা দুর্বলতা সন্তবেওঃ* আরেকটি শক্তির কারণ হয়ে 


9 সূরা আলে ইমরান আয়াত-৯৭, পারা-৪ | -সংকলক। 

€ঃ তাছাড়া বিভিন্ন বর্ণনা ও আছারে ১১৯. 4১ €০॥ ০ এর ব্যাখ্যা 4) $ 4 দ্বারা করা হয়েছে। যার ফলে এ বিষয়টি 
সুনির্দিষ্ট হয়ে যায় যে, সক্ষমতা দ্বারা উদ্দেশ্য কুদরতে মুমাক্কিনা নয়, বরং কুদরতে মুইয়াসসিরা। হজরত ইমর, ইবনে আব্বাস রা. 
হাসান বসরি, সায়িদ ইবনে জুবাইর এবং মুজাহিদ রহ. হতে এ ব্যাখ্যাই বর্ণিত আছে। দ্র., মুসান্নাফে ইবনে আবু শায়বা : ৪/৯৮, ৯০ 
০৯] ৯০ ৮০ এ ৪ | -সংকলক। 

”৫ হজরত ইবরাহিম ইবনে ইয়াজিদ আল-খুঁজি । খুজি খুজের দিকে সম্বন্ধযুক্ত ৷ এটি মক্কার একটি ঘাটির নাম । এর নামকরণ 
করা হয়, শি'বুল খুজ। এটি খুজিস্থানের দিকে সন্বন্ধযুক্ত নয়। আবু ইসমাইল মন্ধি বনু উমাইয়ার আজাদকৃত গোলাম। তার হাদিস 
বর্জনীয় । সপ্তম শ্রেণির বর্ণনাকারি ৷ বেড় তাবে তাবেঈ শ্রেণির) তার ইনতেকাল হয়েছে ৫১ হিজরিতে | সংকেত, এ, তিরমিযী, (১, 
নাসায়ি, -তাকরিবুত তাহজিব : ১/৪৬, নং ৩০৩। -সংকলক। 

** মা'আরিফুস সুনান : ৬/২৫০। -সংকলক। 

*+ হাফেজ জামালুদ্দিন জায়লায়ি রহ. এ হাদিসটি উল্লেখ করার পর লেখেন, এ হাদিসটি হজরত ইবনে উমর, ইবনে আব্বাস, 
আনাস, আয়েশা, জাবের, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস এবং ইবনে মাসউদ রা. হতে বর্ণিত আছে। পরবর্তীতে হাফেজ 
জায়লায়ি রহ. প্রতিটি হাদিস উল্লেখ করে এর ওপর বিস্তারিত আলোচনা করেছেন। দ্র. নসবুর রায়া : ৩/৭-১০ ৪ 7১৮] ৬:১১ 


৭৬ ১০৪.) ৮০» ১5 ৮৬৯1১ ০৯।-সংকলক। 

** সুনানে দারাকুতনিতে এর সমার্থক প্রায় সতেরটি বর্ণনা বিভিন্ন সাহাবি হতে বর্ণিত হয়েছে। স্বয়ং হজরত ইবনে উমর রা. এর 
বর্ণনাও একাধিক সূত্রে বর্ণিত আছে। দ্র. ২/২১৫-২১৭ ৮৯] 5৫ নং ১-১৭। 

এ সম্পর্কে যতোগুলো বর্ণনা বর্ণিত আছে, সবগুলো গরিষ্ঠসংখ্যক মুহাদ্দিসিনের মতে জয়িফ। শুধুমাত্র হাসান বসরি রহ.-এর 
মুরসাল বর্ণনাটি ব্যতিক্রম । এটি পরবর্তীতে মূলপাঠে আসছে। এজন্য হাফেজ জায়লায়ি রহ. ইবনুল মুনজির রহ.-এর উক্তি বর্ণনা 
করেছেন, 'জাদ ও রাহেলা সংশ্লিষ্ট হাদিসটি, মুসনাদ আকারে প্রমাণিত নয়। সহিহ হলো, হাসান রহ.-সূত্রে বর্ণিত নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরসাল বর্ণনাটি । -নসবুর রায়া : ৩/৯। হাফেজ জায়লায়ি রহ. ইমাম রায়হাকি রহ.-এর উক্তিও 
বর্ণনা করেছেন, “এটি এছাড়া আরো অনেক সূত্রে বর্ণিত আছে, তবে সবগুলো জয়িফ। (৩/৮)। স্বয়ং ইমাম বায়হাকি রহ. একক্থানে 
লিখেন- “এ অনুচ্ছেদে আরো অনেক হাদিস বর্ণিত আছে, তবে এর একটিও বিশুদ্ধ নয়। -বায়হাকি : ৪/৩৩০, 9৮১ 0৯) ০১৪ 
৬-১॥। তবে মুস্তাদরাকে হাকিমে (8/৪৪১-৪২ - 4১০] 5ম৫৩ ৭) হজরত আনাস রা.-এর একটি মারফু' বর্ণনা বর্ণিত আছে। 
যেটিকে ইমাম হাকেম রহ. সহিহ বোখারি-মুসলিমের শর্তে উন্নীত সাব্যস্ত করেছেন। আল্লামা জাহাবি রহ. ও তালখিসুল মুসদাতরাকে 


544 দরসে তিরমিবী-তয় ৩১... 
দাড়ায়। তাছাড়া এই বর্ণনাটি হজরত হাসান বসরি রহ. হতে সুনানে সায়িদ ইবনে মানসুর এবং সুনানে 
বায়হাকিতেও মুরসাল আকারে বর্ণিত আছে। ৩:০৯.) 0$ ১৩৯৮ এ 6০৭ 05 এ (৯ ০০ ৪০ এ) 
21১13 3.) 1. ২) 1401 ০৯3৫০ | 

এ বর্ণনাটি সনদগতভাবে বিশুদ্ধ । 





এর ওপর নিরবতা অবলম্বন করেছেন, 

190 ১ ০৬৬] 38 ৩ ও ৩ ১৯৩০ ৬৭ ৩২ ৮৯৬০ ৬ 23 8 ১গড ১৬৯] ১3৬ ভ% ০২ ০৯০ ০ ৪ ৩১৯ 
চগকাপণ্রারে রিডার রাকিযাগ সাকার ১ ৮৯৪ 
:: 58 : ৩৩ ১৩১৬ এ] 6৮০৭ ৩০ ক চেউ ০ ত০ 43 7 লাভ) এ) 48 তই ১০5 435 আআ. এত কম ৩০ 
মনরান্াডলা ০৯৯১] ১৮ ৬৮৮ ০১৯৮০ ৩৯৯৬ (০১৯। এ) ০২৯) 5 ১90 : ৩ 2০৯৭ 1201 ৬৯৭) 

১৪১৩৪ ০০ 4915) ৬৮৮ 1৮৭ 4১৬ 08 ১১৬৯ 

হাফেজে কুফা আবু বকর মুহাম্মদ ইবনে আবু হাজেম ও আবু সায়িদ ইসমাইল ইবনে আহমদ আততাজির-আলি ইবনে আব্বাস 
আল ওয়ালিদ আল ওয়ালিদ আল বাজালি-আলি ইবনে সায়িদ-ইবনে মাসরূফ আল কিনদি-ইবনে আবু জাইদা-সাইব ইবনে আবু 
আরুবা-কাতাদা-আনাস রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম হতে আল্লাহ তা'আলার বাণী ০ 4১৩ ০৯ এনএ ৪৮০ 4 
১১৯০ *৪] € ১৮০৭ সম্পর্কে বলেছেন, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল! সাবিল কি জিনিস? জবাবে তিনি বললেন, সফরের 
সামানপত্র ও সওয়ারি । হাকেম রহ. বলেছেন, এ হাদিসটি বোথারি-মুসলিমের শর্তে উন্নীত সহিহ । অবশ্য তারা দু'জন এ হাদিসটি 
বর্ণনা করেননি । হাম্মাদ ইবনে সালামা কাতাদা হতে এ হাদিসটি বর্ণনার ক্ষেত্রে সায়িদ রহ.-এর মুতাবাআ'ত করেছেন । ইমাম হাকেম 
রহ. পরবর্তীতে এ মুতাবি'ও উল্লেখ করেছেন। তবে এই মুতাবি' আবু কাতাদা আবদুল্লাহ ইবনে ওয়াকিদ হাররানির কারণে জয়িফ ৷ 
তবে প্রথম বর্ণনাটি হয়ত সহিহ হতে পারে । যদিও ইমাম বায়হাকি রহ. এই দু'টি বর্ণনা সম্পর্কে লিখেছেন- “সায়িদ ইবনে আৰু 
আরুবা এবং হাম্মাদ ইবনে সালামা-কাতাদা-আনাস রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে জাদ ও রাহেলা সম্পর্কে 
হাদিস বর্ণিত হয়েছে। তবে আমি মওসুল বর্ণনাটিকে শুধু ভুলই মনে করি ।' সুনানে কৃবরা : ৪/৩৩০ ১ ৮৬৭] 99৮৪ ০৯১৪ ৩০৪ 
শো 41) 3519) ১৯৪ 

আল জাওহারুল নাকিতে আল্লামা ইবনুত তারকুমানি রহ. লিখেন- “আমি বলি, কাতাদা সূত্রে আনাস রা.-এর মারফু' হাদিসটি 
ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন তার সূত্রে । (২/১১৬, কিতাবুল হজ, নং ৬, ৭)। -সংকলক । অনেক আলেম উল্লেখ করেছেন, এই 
হাদিসটি ইমাম হাকেম রূহ. মুসতাদরাকে বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি সহিহ বোখারি-মুসলিমের শর্তে উন্নীত। সুতরাং ইমাম 
বায়হাকি রহ.-এর ৮৬১ ১1 ১) ১১ উক্তিতে হাদিসটিকে বিনা দলিলে জয়িফ সাব্যস্ত করা হলো । সুতরাং এখানে বলা হবে যে, 
কাতাদা রহ.-এর এ সম্পর্কে দু'টি সনদ আছে। অনেক সময় বায়হাকি প্রমুখ অনুরূপ করেন । (২/২১৬-১৭)। সুতরাং এ ব্যাপারে 
চিন্তা করে দ্র. ।-রশিদ আশরাফ সাইফি। 

৭০ শব্দ সায়িদ ইবনে মানসুর রহ.-এর, বর্ণনাটির সনদ নিন্রূপ- হিশাম-ইউনুস-হাসান। এই বর্ণনাটি অন্য সনদেও বর্ণিত 
আছে দ্র. নসবুর রায়া : ৩/৮, ৯। 

সুনানে বায়হাকিতে এই বর্ণনাটি এভাবে বর্ণিত আছে, আবু আলি রুজবারি-আবদুল্লাহ ইবনে উমর ইবনে আহমদ ইবনে আলি 
ইবনে শাওজাব ওয়াসিতের মুকরি-শু'আইব ইবনে আইউব-আবু দাউদ অর্থাৎ হাফরি-সুফিয়ান-সুফিয়ান-ইউনুস-হাসান। তিনি বলেন, 
নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ৯ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, জাদ এবং রাহেলা তথা পাথেয় ও 
সওয়ারি । ইমাম বায়হাকি রহ. এই বর্ণনাটি বর্ণনা করার পর লিখেন, এটা ইবরাহিম ইবনে ইয়াজিদ আল খুঁজি র-এর হাদিসের 
শাহেদ । দ্র. ৪/৩২৭, 4৯৪ ০০ 0541 ০৯ ৬ম ৯১৪৯৯ ৬১ এ ০৬ এ৪৩। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড *& ৩২ 


৯১৩৩৬ সপককরচজটিজ জজ উপনীকগাজকত ১ তক রত ডজকজনিকককডউজকজও কক কক রত ৬ টক উজির নি কাপিগাও ৪ িরিকজজরঞররীন এ কিবাক ডট উ৬৯$৫৪৪ এডি ৩ ৪কক ক ৯৬ ৩৩৮৪৪৮৯৮৩৬৬ ক৩৬৯৪৮৬ক৪৬৭৬৬৬ কক জকি এক্জঞঞককককিককক্িফকঞক্তকক5৩৬৬৪ রক একক রটজজক্জজনতীনিক ক 


আর হজরত উমর” রা. ও আবদুল্লাহ২ ইবনে আব্বাস রা.-এর আছরও এরই অনুকূল বিদ্যমান আছে। সার 
সংক্ষেপ হলো, এই এ অনুচ্ছেদের হাদিসটি একাধিক শাহেদ ও দলিল এবং উম্মত কর্তৃক গৃহীত হওয়ার কারণে 


গ্রহণযোগ্য । ৮০1 4019 
৮ ,৯ ৮ রকি, শির রি 
০| ১১৪ ০ : ৩ 
অনুচ্ছেদ- ৫ প্রসংগ : 75595559578 ১৬৮) 
২৯:০4 6554 94০৪ ৪৯ এ ০০ 5৬ বৈ. এও ৩৮ লা ০85 ০57 5)£ 
১5৪ ৯3345 1 আু ডে ৩১1 2 085৮1 ৩৫৪? 6 উপ ক 455 8198 


৫ 


(-52৫-4300 ডএ 521%051%0 ৬৯ 7078811- 

৮১৪ অর্থ : আলি ইবনে আবু তালেব রা. বলেন, বখন 431, 6৮০৫ ০5 এ১খা ৫৯ ০৯৫] ৪15 4 

১১৯ আয়াত নাজিল হলো, তখন লোকজন বললো, হে আল্লাহর রাসূল! প্রতিবছর? তখন তিনি নীরব রইলেন। 

পুনরায় তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! প্রতি বছর? জবাবে তিনি বললেন, না। যদি আমি বলতাম 
হ্যা, তবে তা ওয়াজিব হয়ে যেতো । তখন আল্লাহ তা“আলা নাজিল করলেন নিম্েযুক্ত আয়াত- 


“হে ঈমানদারগণ! তোমরা এমন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো না, যেগুলো সম্পর্কে তোমাদের নিকট 
জবাব প্রকাশ করা হলে, তোমাদের নিকট খারাপ লাগবে ।' 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিধী রহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস ও আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস 
বর্ণিত রয়েছে। 

আবু ঈসা তিরমিষী রহ. বলেছেন, এই সূত্রে আলি রা.-এর হাদিসটি গরিব। আবুল বাখতারির নাম হলো, 
সায়িদ ইবনে আবু ইমরান । তিনি হলেন, সায়িদ ইবনে ফিরোজ । 


৭১ যেমন, সুনানে সায়িদ ইবনে মনসুরে বর্ণিত আছে, উমর ইবনুল খাত্তাব রা. বলেন, আমি ইচ্ছা পোষণ করেছি, এসব শহরে 
কিছুসংখ্যক লোক পাঠাব। তারা দেখবে কার সামর্থ্য থাকা সর্ত্েও হজ করেনি । তখন তাদের আপর তারা জিজিয়া আরোপ করবে। 
তারা মুসলমান নয় । তারা মুসলমান নয় । আততালখিসুল হাবির : ২/২২৩, নং ৯৯৭ কিতাবুল হজ। বায়হাকিতে এ হাদিসটি এভাবে 
বর্ণিত হয়েছে, “সে চাই ইহুদি হয়ে মরুক কিংবা থিস্টান হয়ে মরুক ৷ একথাটি তিনি তিনবার বলেছেন । এক ব্যক্তি হজ না করে মারা 
গেলো, অথচ তার এর সামর্থ্য ছিলো, তার পথেও টিরিরিদি উিগিনিরিনিতা সত . 1” ৪/৩৩৪, বাবু ইমকানিল 
হজ। 

নিভে টিজার ভারত 
রা. বলেছেন, ১৬৯ 4এ] €৮০০৯॥ ০+। তিনি বললেন- 21১) ১ ১)। অর্থাৎ, তিনি ৯ এর ব্যাখ্যা দিয়েছেন পাথেয় ও সওয়ারি 


দ্বারা । ৪/৯০, ৬১] ৪৮৪ ০০৯॥ ৪৪1 -সংকলক। 

* ইবনে আব্বাস রা. হতে হজরত উমর ইবনুল খাত্বাব রা.-এর উক্তির মতো বর্ণিত আছে, সাবিলের অর্থ হলো, সফরের পাথেয় 
আসবাব উপকরণ এবং সওয়ারি । -সুনানে দারাকুতনি : ২/২১৮, কিতাবুল হজ, নং ১৬, সুনানে কুবরা, বায়হাকি : ৪/৩৩১, ২৭) 
৬ ৩০০৪ ০৯ । -সংকলক 


রী .দূরসে তিরমিযী-তয় খণ্ড ক: ৩৩. 2622558557578445725242 
দরসে তিরমিযী 
(১০৯ ০ এ ডে ০৯ ৮ এ: ৩৪১ আআ 2 পাত 5 এআ ৬59 এ ভন 08 ৬০ 25 ৩০ 
93 58: পাও £শ০ ৪5 ভঠ 1401 0559 212 ০৫০৪ ০৩ ৭5 ভগ !ঝ 0৯53 উ 2 95 ১৬৭ এআ 
০৯ ০ 58 


ইজমা হয়েছে এ ব্যাপারে যে, জীবনে হজ ফরজ একবারঃ | যেমন প্রমাণিত হয় হজরত আলি রা. হতে 
বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটি দ্বারা | 


ফকিহগণ বলেছেন যে, আদিষ্ট বিষয়ের পুনরাবৃত্তি কারণের পুনরাবৃত্তির ওপর নির্ভরশীল । পক্ষান্তরে হজ 
ওয়াজিব হওয়ার কারণ হলো বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ তো একটিই। সুতরাং হজ বার বার ফরজ হবে না। 
এর বিপরীত নামাজ ও রোজা । কেনোনা, এগুলো ওয়াজিব হওয়ার কারণ পাচ ওয়াক্ত এবং রমজান মাস। 
সুতরাং এগুলোর পুনরাবৃত্তির কারণে আদিষ্ট বিষয়েরও পুনরাবৃত্তি হবে 1 


65235 2045 তে 24452141424 
অনুচ্ছেদ- ৬ প্রসংগ : প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হজ করেছেন কতবার? (মতন পৃ. ১৬৮) 
৬৪ 985 জি এ নর 545 এ এ 86 ৪ ৯৩ ৩৭ "০:০5 - 1০ 


৮. ০ 5 প্ুতত পপ ০ পি: এ 7 পালাতে ৩ পে জর্ট তা কে 
লি ৩-5%/৩ এ ৯০ একনি, রি 
58175115874 চিবাকা $ 952 এ ৪ 2547 +৪০০০৫/৪৬৮ রি 


5৩2৫ 


তু 2 


৮ 





“* এ হাদিসটি ইমাম তিরমিধী রহ.ও তাফসিরে তাফসিরু সূরাতিল মায়িদাতে (২/১৫৩) বর্ণনা করেছেন। আবার ইবনে 
মাজাহও তার সুনানে (২০৭) বর্ণনা করেছেন। ৮০৯) ১৪১৪ 4১ 54০] ০৯৯) -সংকলক। 


“ ইমাম নবৰি রহ. বলেছেন উম্মত এ ব্যাপারে একমত হয়েছেন যে, হজ জীবনে শুধু একবার ফরজ্জ হয়। এটাই হলো, 
শরিয়তের মূলনীতি । আবার কখনও এর বেশি ওয়াজিব হয় মানতের কারণে । 


শরহে নবৰি আলা মুসলিম : ১/৪৩২, ১০০] ৬৪ 5১০ ৫৯ ১০৪ ৭১। -সংকলক। 

£ এর সমার্থবোধক বর্ণনা মুসলিম (১/৪৩২, ১৯৭] ৬ 5১4 (৯0 ০৯ ২৭১) রহ. হজরত আবু হুরায়রা রা. হতে নাসারি 
(২/১) ৯] ৭১৯১ এত এ ০৪০5) এৰং ইৰনে আব্বাস রা. হতে সুনানে আবু দাউদ (১/২৪১, 4৯০ ২৪৩ ০৯), নাসায়ি 
(২/১, (৯) ১৬৯৯৪ ৬৭২) এবং ইবনে মাজাহতে : (২০৭, ৯) ১০০১৪ ৯২) বর্ণিত আছে। -সংকলক । 


* বিস্তারিত বর্ণনার জন্য দ্র. নুরচ্ল আনওয়ার ; ৩১ 71১5) ১431 0০1 + ১৭৭ ২৯৪এ। ইউসুফি ছাপাখানা, লক্ষী, 
ভারত। -সংকলক। 


“ ইমাম ইবনে মাজাহ রহ. তার সুনানে এ হাদিসটি বর্ণনা করেছেন : ২২২ ?1.$ 4১৬০ 491 ৬ 491 ০৮০ এস ৩17 
সংকলক। 


দরসে ভিরযিযী এক 


খা 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৩৪ 


১০১৪৯৬৪০০৪০০৩৪৩৪৪ ৮১০৮৬৬৬৪৪৩৭ উ১ক কত বত৬$ক৬শ৯কতককতনকককহিকিকউন্রততত৯ ৩৯৫ ০৯০ক৪৪৬কবডউকঈিজকইিএজকিত রি $কজকককতক০৯৯৬ক৩ক ভজডউক্রনভরজউতিএক কক তজরিজউলজডতকঙতিতজকপডত৬তকররিঠত ৬৯৬ ৬ত জজ ৯৮ ১৮৯৮৯৭জ ৬৬৬ করত ্উজরিসিউিত তক নিজ্জ পতি কিশক টিন গটিজউস্লগ পক 


৮১৫। অর্থ : হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা, হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তিনবার হজ করেছেন । দুই হজ হিজরতের আগে, আর এক হজ হিজরতের পর। এর সংগে ছিলো 
ওমরা । সংগে নিয়েছেন ৬৩টি কোরবানির উটনি। আর অবশিষ্টগুলো নিয়েছেন হজরত আলি রা. হতে । এর 
মধ্যে ছিলো আবু জেহেলের একটি উট। এর নাকে রূপার বলয় ছিলো ৷ তারপর তিনি এটি কোরবানি করেছেন, 
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি উটনির কিছু গোশতের টুকরা রান্না করার নির্দেশ 
দিলেন। তা তখন রান্না করা হলো। তারপর তিনি এর ঝোল পান করলেন । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি সুফিয়ান হতে -৪০। 

এটি আমরা কেবল জায়দ ইবনে হাব্বাবের সূত্রেই জানি। আমি আবদুল্লাহ ইবনে আবদুর রহমানকে দেখেছি, 
এ হাদিসটি তিনি তার কিতাবে আবদুল্লাহ ইবনে আবু জিয়াদ হতে বর্ণনা করেছেন । 

তিরমিধী বলেছেন, আমি এ হাদিসটি সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞেস করেছিলাম । তিনি এটি সাওরি-জাফর- 
তার পিতা-জাবের রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিস বলে জানেননি। আমি 
তাকে দেখেছি, এ হাদিসটিকে তিনি সংরক্ষিত মনে করতেন না এবং বলেছেন, এটি বর্ণিত হয় সাওরি-আবু 
ইসহাক-মুজাহিদ সূত্রে কেবল মুরসাল আকারে । 
065 (4345 1 এক ভ €5 ৫ শুক ০৫938, তা 2 5 5৫ 4 নি ৯ দা 
? ৫৮8৮822525৫ ৮৮: ৮4872 ক ৮ চলি ০ 51১৮8 এ ০০৪৫০৫৫৯৫5০ ভিত 
ও ০৫০৯] 5১০5 435 ৩৫ ৪১০০৩৪৯৯। 5৮25 5৯ ওটি ক ৪৮৮ ০৭৯ 6 ৮৯০৩ 53 এটি 


ক শর্ট 
£ ৬ ভে শট 
, 85 পু দি ০ ৬্তা 


ঠি 


ই 
৮৮৪ টি টে 


৯৮১৬। অর্থ : হজরত কাতাদা রহ. বলেন, আমি আনাস ইবনে মালেক রা. কে জিজ্ঞেস করলাম, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক'বার হজ করেছেন। জবাবে তিনি বললেন, একবার এবং ওমরা করেছেন 
চারবার । এক ওমরা জিলকদে, আরেকটি ওমরায়ে হুদায়বিয়া, আরেকটি তার হজের সংগে, আরেকটি হলো, 
ওমরাতুল জি'রান- যখন তিনি হুনায়নের গণিষত বণ্টন করেছিলেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০০ ০.৯ 
হাব্বান ইবনে হিলাল হলেন, আবু হাবিব বসরি। তিনি সুমহান সেকাহ মনীষী ৷ ইয়াহইয়া ইবনে সায়িদ আল 
কান্তান তাকে সেকাহ বলেছেন। 
দরসে তিরমিযী 


2৯৯) ১৯৫৪ 0) 435 ০১৯৯ ৯ ০১১৩ ০৯ ০৮০১ 4০০ এএ ভন কইখ। 0 এআ ৬০ 0৪ 0৪৯০০ 
5০০ ৫৯4৮43৯৬১০০ 





৭৮ ইমাম ইবনে মাজাহ রহ. তার সুনানে এ হাদিসটি বর্ণনা করেছেন : ২২২ 71১ 4১০ 4০ ৬৮০ এ ০১০ 2৯৯ পড় 

₹কলক। 
৫» শায়খ বিনৌরি রহ. বলেছেন, তারপর হজরত জাবের রা.-এর এ অনুচ্ছেদের হাদিসে তার বাণী 2১০ ৮* সুস্পষ্ট ভাষায় 
দরসে তিরমিযী -এখ 


শত পঠিত জিত ৪৯০৪৬৩৩৫৪৯৯ ৪৪৬ ১৯৪৯ তি ডক কক ৬ তক কউ ৪৬৫ উ৯৯কল ৬৯৯৪৯ ওক উঠ উক ৯ তত ৯কউজ৬ ৯৪৯ ০৪ উড উড ৪৯৬৯৪ 5০৪৮৯৯০৪5৪5 ৮৪৩8৮ ৪৯ ৮৪৪০5 ১৪০৩১ 55১১ ০৪১১১ 


শুধু একবার 1” আর তিনি নবুওয়াতের পর হিজরতের আগে হজ করেছেন একাধিকবার ৯ প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলো, তিনি হজের মৌসুমে হাজিদের মজলিসে যেতেন এবং তাঁদেরকে দীন 
ইসলামের দাওয়াত দিতেন। আরকানে হজ আদায়ে তিনি হজরত ইবরাহিম আ.-এর আদর্শের অনুসরণ 
করতেন। এজন্য তিনি আরাফাতে অবস্থান করতেন। অন্যান্য কুরাইশির মতো শুধু মুজদালিফায় অবস্থান করতেন 
না।৬ 

এ অনুচ্ছেদের বর্ণিত হয়েছে হাদিসে হিজরতের আগে তিনি শুধু দুইবার হজ করেছেন বলে। তবে এই 
বর্ণনাটি প্রধান নয়”, কারণ অন্যান্য বর্ণনা এর দলিল যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 
আগে হজের মৌসুমে তিনবার মদিনার আনসারিদের সংগে তীর সাক্ষাত প্রমাণিত আছে ।৬ যা থেকে বুঝা গেলো 
যে, তিনি হিজরতের আগে হজ করেছেন দুই এর অধিক। মূলকথা হলো যে, তার হজগুলোর বিশুদ্ধ সংখ্যা 


অজ্ঞাত 1৬ 
৩৭ ৯৪০ এ তই 0৫৯ কি ০ ১ 6988 ০৯] ০5 _ 89 ৬1০ ৪৩৯৩ এ ০8০) 2১৩ 3.৬ 


১ .)৯২৬ 428 

এ বর্ণনা হিসেবে প্রধান এটাই যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩টি উট একাই কোরবানি 
করেছিলেন। যা ছিলো তার এবং হজরত আলি রা.-এর বয়স সমান। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একই সময়ে ৭টি উট কোরবানি করেছিলেন। এভাবে তার কোরবানির উটের সংখ্যা হলো ৭৩। 
তারপর অবশিষ্ট ৩০টি উট কোরবানি করেছেন হজরত আলি রা.। এভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের কোরবানির সংখ্যা ১০০ উট পূর্ণ হলো। এই ব্যাখ্যা অনুযায়ি সংখ্যাগরিষ্ঠ বর্ণনার মাঝে সামগ্স্য 
বিধান হয়ে যায় ।১৭ 





দলিল করছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ছিলেন কেরান আদায়কারি ৷ এ বিষয়টি হজে কেরান 
আফজাল বলে আমরা যে মত পোষণ করি, এর ক্ষেত্রে সহায়ক। বিষয়টি শীঘ্রই আসছে। -মা'আরিফুস সুনান : ৬/২৫৫। -সংকলক। 

* যেমন, এ অনুচ্ছেদের বর্ণনাও এটি দলিল করছে। -সংকলক। 

রি এজন্য আল বিদায়া ওয়ান নিহায়াতে হাফেজ ইবনে কাসির রহ. (৫/১০৯) লিখেন, "তবে হিজরতের আগে নবুওয়াতের আগে 
এবং পরে কয়েকবার হজ করেছেন। মা'আরিফুস সুনান : ৬/২৫৪ । -সংকলক। 

* মা'আরিফুস সুনান : ৬/৫৪-৫৬। -সংকলক। 

** বরং ইমাম তিরমিযী রহ.ও এ সম্পর্কে বলেন, এ হাদিসটি গরিব। পরবর্তীতে লিখেন, আমি মুহম্মদ রহ. তথা ইমাম বোখারি 
রহ.কে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেছি। তখন তিনি সাওরি-জাফর-তার পিতা-জাবের- নবী করিম সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম সূত্রে তিনি এটিকে চিনেননি। তারপর আমি তাকে দেখেছি, এ হাদিসটিকে তিনি মাহফুজ বা সংরক্ষিত মনে করতেন না । 
যদিও সুনানে ইবনে মাজাহতে (২২২, ₹"5 433০ 40 ৬:০4 ০0৯) ৯৯ এ৯৪ ৩০ ৩৪১৯ ০%)। এর একটি মুতাবি আছে। যা 
থেকে এর দুর্বলতা খতম হয়ে যায়। তবে তা সত্ত্বেও অন্যান্য শক্তিশালী বর্ণনার আলোকে এর প্রাধান্য হবে না। -সংকলক। 

* আল বিদায়া ওয়ান নিহায়া : ৫/১১০। দ্রষ্টব্য, মা'আরিফুস সুনান : ৬/২৫৪। -সংকলক। 

* আল্লামা বিন্লৌরি রহ. লিখেন, “তবে নবুওয়াতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনেক হজ প্রমাণিত 
আছে। অবশ্য এর সংখ্যা কত তা আমাদের জানা নেই । -মা'জারিক : ৬/২৫৪ | -সংকলক। 

”' নাকের মাংসে রাখা এক ধরনের নোলক ৷ এটি কোনো সময়ে হয় পশমের তৈরি। মূলত শব্দটি ছিলো £)। এর বনু বচন 
৮৩৪৬ 0895 45 উ 5৪1 -মাজমাউল বিহার : ১/১৬৮। -সংকলক । 

** নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরৰানির বিস্তারিত বর্ণনা অনেক সাহাবি হতে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। 


কতক ৪৯৪৮৯৬৪৯৮৪৮ ত৬৮৬৮৪৩০৪কককরডিক কর ঝকিচকক৬১০৩৪ক০ক৪৯৫ ৩৩৯৩ তত কককটিডতিিক ই পসকতত এজ ৯ক০৯১৬০৯৪০০৯৬৬৪৬৬৯৬ ৬৬ বজতজতজজ্ততজততকক১কজকওকরজিতিজ্তওকতজউত ৪৬৬৩৬৬৪৯৬৯৬ এ টক জজনজিজক উজতউকজরাসিতিত৬৯১জিত সিডির উন সজিকজউরগরারিক টিক ত্রক তত কত ততগততত্খ 


মনে রাখতে হবে, যদি এই ধরনের বর্ণনাগুলোতে কোনো ব্যাখ্যা অকৃত্রিমভাবে হয়ে যায়, তবে তো ভালো । 
তা না হলে দূরবর্তী কোনো ব্যাখ্যা করে হাদিসসমূহের বাহ্যিক অর্থ পরিবর্তন করা কোনোক্রমে সঙ্গত নয় । 

মূলত সাহাবায়ে কেরামের মনোযোগ বেশি থাকতো হাদিসের লক্ষ্য উদ্দেশ্য ও মূল বিষয়ের প্রতি । লক্ষ্য 
উদ্দেশ্য নয় এমন জিনিস এবং অতিরিক্ত বিষয়াবলির প্রতি তাদের এতোটা মনোযোগ হতো না। এ কারণে 
কোনো সময় এমন বিষয় বর্ণনা করার ক্ষেত্রে বর্ণনাগুলোতে পার্থক্য হয়ে যায়। সব সাহাৰি স্ব স্ব জ্ঞান অনুযায়ি 
বর্ণনা করে দেন। এখানেও হয়েছে তাই । 





মুসলিম শরিফে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর সুদীর্ঘ বর্ণনা নিদ্েযুক্ত ভাষায় বর্ণিত হয়েছে। "তারপর নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন কোরবানির স্থানে । সেখানে নিজ হাতে তিনি তেষট্রিটি পশু কোরবানি করলেন, তারপর 
দিলেন আলি রা. কে! তিনি অবশিষ্টগুলো কোরবানি করলেন । (১/২৯৯, ৮45 43০ এ ভেছি কম এসি ০৪) 

সুনানে আবু দাউদে হজরত আলি রা. হতে বর্ণিত আছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানির পশু 
কোরবানি করলেন, তখন ত্রিশটি কোরবানি করলেন নিজ হাতে । আমাকে নির্দেশ দিলেন অবশিষ্টগুলো কোরবানি করার জন্য । ফলে 
আমি অবশিষ্টগুলো কোরবানি করলাম । (১/২৪৫, 8৪ 0 4 ০৮০13 5-৪] ০০৪) 

এমনভাবে উভয় বর্ণনায় মতপার্থক্য হয়ে যায়৷ কেনোনা, হজরত জাবের রা. এর বর্ণনা ছ্বারা বুঝা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তেষট্টিটি নিজ হাতে কোরবানি করেছেন৷ অবশিষ্টগুলো কোরবানি করেছেন হজরত আলি রা.। অথচ স্বয়ং 
হজরত আলি রা. এর বর্ণনা দ্বারা বুঝা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করেছিলেন ব্রিশটি 
উট । আর বাকিগুলো করেছিলেন হজরত আলি রা. ৷ 

বর্ণনার এই বিরোধ অবসানের জন্য হাফেজ ইবনে কাইয়িম রহ. মূলপাঠে বর্ণিত সে ব্যাখ্যা পেশ করেছেন। যার সারনির্যাস 
হলো, আবু দাউদের বর্ণনায় কোনো বর্ণনাকারির ভুল হয়েছে। তা না হলে বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশটি 
উট কোরবানি করেননি । বরং হজরত আলি রা. কোরবানি করেছিলেন । এর পদ্ধতি এই হয়েছিলো যে, প্রথমতো নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সাতটি উট নিজ হাতে কোরবানি করেছিলেন। যা হজরত আলি ও জাবের রা. দেখেননি। এ কারণে কোনো 
বর্ণনায় এগুলোর উল্লেখ নেই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেষট্রিটি উট অতিরিক্ত কোরবানি করেছিলেন । যার 
উল্লেখ আছে হজরত জাবের রা.-এর হাদিসে । এমনভাবে সত্তরটি উট কোরবানি হলো । আর ত্রিশটি উট অবশিষ্ট রয়ে গেলো । 
যেগুলো হজরত আলি রা. কোরবানি করেছেন। ১০ ৮ ১৯৪ এবং ৬৯. ১১৯৪ এর মূল বাস্তবতাও এটাই । দ্র. মা'আরিফুস 
সুনান : ৬/৩৫৬। 

সামঞ্জস্য বিধানের দ্বিতীয় পন্থা হলো, হাফেজ ইবনে হাজার রহ. ফতহুল বারিতে (৩/৪৪৩ ৮৬-০০-০1৯0 ভাস ০০৩ 
১.১) উমদাতুল কারিতে আল্লামা আইনি রহ. (১০/৫৩, ৪৪ ৬-৫] ০৭ ১৯) ০৮০০৪ ১৩০৪) বর্ণনা করেছেন যে, প্রথমতো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশটি উট কোরবানি করেছেন। উট কোরবানি করেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত তেত্রিশটি উট কোরবানি করে তেষট্টি সংখ্যা পূর্ণ করেছেন। 

হাফেজ ইবনে হাজার রহ. ও আল্লামা আইনি রহ. বলেন যে, সামঞ্জস্য বিধানের এই পন্থা অবলম্বন করা হবে । কিংবা মুসলিমের 
বর্ণনাটিকে বিশুদ্ধতম হওয়ার কারণে প্রাধান্য দেওয়া হবে। 

আল্লামা বিন্নৌরি রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি উট কোরবানি করেছেন৷ -মা'আরিফ : ৬/২৫৬- 
৫৭| পরবর্তীতে আল্লামা বিন্লৌরি রহ. বলেন, মুহাদ্দিসিনে কেরাম এই বর্ণনাটি সম্পর্কে মা'লুল বলে মন্তব্য করেছেন। এবার যদি 
এটাকে মা'লুল বা ক্রটিযুক্ত মেনে নেওয়া হয়, তাহলে তো এই বর্ণনাটির সামগ্রস্য বিধানের প্রয়োজনই অবশিষ্ট থাকে না। যদিও 
আল্লামা বিনৌরি রহ. পরবর্তীতে লিখেছেন, কে এই হাদিসটিকে মা'লুল বলেছেন সে সম্পর্কে আমি অবহিত হতে পারিনি 

পরবর্তীতে তিনি বলেন, আমাদের শায়খ কাশ্মীরি রহ. বলেছেন, এর প্রয়োগ ক্ষেত্র আমার মতে এই যে, প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে তেষপ্রিটি জন্তত কোরবানি করেছেন, অপরটিতে পাচটি। সুতরাং উভয় বর্ণনায় কোনো বৈপরিত্য 
নেই। যেনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মজলিসে মোট আটষপ্তিটি উট কোরবানি করেছেন৷ অবশিষ্ট বত্রিশটি 
০০০৪০০০০০০৮ 
আশরাফ [ 


৪৪০০০০০০১৪০ যার বারন্রা চু ব্র্রাযাবরার্র্হাত 


4৪১ ০০৭ ২৭৬ ০৯১০৬ 2৪ এ 2১৩ ০5 ০০ 7১5৪ 435 এএ। ভুল এ। ০৯০) ১৭ 
এটা শাফেয়িদের বিপরীত হানাফি মাজহাবের প্রমাণ যে, কেরান এবং তামাত্ুর কোরবানি হয় শুকরিয়ার 


কোরবানি হিসেবে, ক্ষতিপূরণের কোরবানি হিসেবে নয়। অথচ ইমাম শাফেয়ি রা. এটাকে সাব্যস্ত করেন 
ক্ষতিপূরণের কোরবানি ।*০ 


আমাদের দলিল হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্বীয় কোরবানির গোশতের ঝোল 


পান করেছেন। অথচ ক্ষতিপূরণের কোরবানির গোশত স্বয়ং শাফেয়ি মতাবলম্বীদের মাজহাব অনুসারে (নিজে) 
খাওয়া অবৈধ ।*১ 


রর রর রর 

টস ৯৩9১ শা চাচি লি পি 4 ০৮ 

৭ ৬ 4৯৮ এআ এ পা ০০০৪ 65 ৪ ৪ ও 

অনুচ্ছেদ-৭ : প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা 

করেছেন কতবার? (মতন পৃ. ১৬৮) 

৮৮০ 2৯৯ 2৮০ 25 9 এন এ 505 ক 5 এ 2: ১০৯৩ 0802 -81 
1-2255 রিনি 2০. তা শী ০ ৮৫ ক ০০ চি ৯ ০৪0 টপ ্ € + রি 
৯৯ ৬৭ কা 5 290৯৯ 02 আআ 25 চস ও 5 এজ 694 5508 ০5 2০ 
৮১৭। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছেন 


_ ওমরাতুল হুদায়বিয়্যা, পরবর্তী বছর দ্বিতীয় ওমরা তথা, জিলকদে ওমরাতুল কাজা, জি'রানা হতে তৃতীয় 
ওমরা, চতুর্থটি হলো, তার হজের সংগে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিবী রহ. বলেছেন, হজরত আনাস, আবদুল্লাহ ইবনে আমর ও ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি -১ ৮ ১৬ 


ইবনে উয়াইনা রহ, এ হাদিসটি আমর ইবনে দিনার-ইকরিমা সূত্রে বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম চারটি ওমরা করেছেন। তবে তিনি তাতে 'ইবনে আব্বাস রা. হতে” উল্লেখ করেননি এ 


রা ক 





| * ৬২৬৭ ০০৪] এর বহুবচন -৫-এএ ৩৬। এটি আমাদের মতে, উটের সংগে বিশেষিত নয়। যেমন, ইমাম শাফে়ি রহ.-এর 
মতে । বরং এটি গরুকেও শামিল করে নেয় । -মা'আরিফ : ৬/২৫৮। -সংকলক। 
৭০৯০ ১ ০৬ 2 ৯৮০ অর্থাৎ গোশতের টুকরা বা মাংসপিও। -শরহে নববি "আলা যুসলিম : ১/৩৯৯। মাজমাউল 


বিহারে আছে, ১০ 4১ ৫৯) ০+ ৭৯০] থরে ৬৯ তথা এটি যবর সহকারে হবে। অর্থাৎ, মাংসপি। অনেক সময় এটিতে যেরও 
দেওয়া হয়। -সংকলক । 


+ কারণ, মিফাত ও আরো কিছু কিছু আমল কের়ান ও তামাতু আদায়কারি হতে বাতিল হয়ে গেছে। মা'আরিফ : ৬/২৫৮। - 
সংকলক কর্তৃক পরিবর্ধিত । 
১ মা'আরিফ : ৬/২৫৭1 -সংকলক । 


* এ অনুচ্ছেদের ব্যাখ্যা সকেলক কর্তৃ প্রদত্ত । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৩৮ 


১৩৯০০৮১০০৯৮৬৬ ৩৯৯০৬ ৪কত কতকক৬কক৪ত৯৭৪কনতককিড৬চরওভজজকতিজতিত কক তরতককিকিজ ভকতজভি৬৬৬৫৩ ৬৬৪৬৬ ৮৬জকউকত৩জতিজতিজজতডতওকক$৯৩ ৩৬৪ কউকডত৬১৬কতনীত্ডততউজকর উকিকর জউকজতটিত৯৪৩৩৬৬৬৬ ইক ও কত ন্ডকিটিটিডিকিকউিটকরঠকররিডকপ্জ৬জতক পিক ক ৬পারিজজপ রক ত০ততগততজি ৩৩৩৪৯ 


শব্দটি। আমাদেরকে এ হাদিসটি বর্ণনা করেছেন, সায়িদ ইবনে আবদুর রহমান মাখজুমি-সুফিয়ান ইবনে 
উয়াইনা-আমর ইবনে দিনার-নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে। তারপর অনুরূপ উল্লেখ করেছেন, 
2১৯১৯] 5১০০ 2:০০ 29 ১০০০| 2০৪ ২৯০ এ ৪০৮০ এএ ০0১৮9 9) 7০ ০০৬০ পো ০৮ 

(৯৯ ৮ ৬ 2০৪0 202৯0 0০ ও ৪০০3 5৯ ৪ এই ০১ 2৮৭০৬ ০৪৬ ০০ জি 2৮০০৪ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার এহরাম বেঁধেছেন সর্বমোট ৪ বার । সর্বপ্রথম সোমবার পহেলা 
জিলকদ ৬ হিজরিতে। তবে মক্কার পৌত্তলিকদের বাধার কারণে তিনি ওমরা আদায় করতে পারেননি । 
হুদায়বিয়ার সন্ধির ঘটনা তখন ঘটেছিলো । ফলে তাকে কোরবানির পশু কোরবানি করে হালাল হতে 
হয়েছিলো ।** দ্বিতীয়বার জিলকদ ৭ হিজরিতে ওমরাতুল কুাজার” সময় । তিনি তৃতীয়বার ওমরা করেছিলেন 
হুনায়নের যুদ্ধ ও তায়েফের যুদ্ধের পর গণিমতের মাল বণ্টন করার পর। এর জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ১৮ জিলকদ ৮ হিজরিতে রাত্রি বেলায় জিইররানা (জি'রানা আসাহ) হতে এহরাম বেঁধেছিলেন। 
চতুর্থবার ওমরা করেছিলেন তিনি ১০ হিজরিতে বিদায় হজের সংগে! শনিবার ২৫ জিলকদ তিনি এহরাম বেঁধে 
মদিনা মুনাওয়ারা হতে রওয়ানা হয়েছেন। জিলহজের ৪ তারিখে রবিবার দিন তিনি মন্ধা মুকাররমায় প্রবেশ 
করেন এবং কেরান আদায় করেছেন ওমরাকে হজের সংগে মিলিয়ে ।** -সংকলক কর্তৃক । 





৭ আবু দাউদ তার সুনানে এ হাদীসটি (১/২৭৩ ৪১০] 7২) বর্ণনা করেছেন। ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহতে (২১৫, 


২১৬, ১৮ 4৪৮০ | ০ ক! ০ ৮5 ৪৬৯ এ ৭০৬) বর্ণনা করেছেন। 

৭৪ তার মধ্যে তিনটি হয়েছিলো জিলকদে ৷ এহরাম এবং অন্যান্য কাজকর্ম সবই হয়েছে এ মাসে । তবে বিদায় হজের মধ্যে যে 
ওমরা হয়েছিলো তার এহরাম হয়েছিলো জিলকদে। আর এর কাজকর্মগুলো হয়েছিলো জিলহজে । যেমন, বিষয়টি পরবর্তীতে বিস্ত 
রিত বর্ণনার ফলে স্পষ্ট হবে । -মা'আরিফ : ৬/২৬৯-৬০। -সংকলক। 

৫ 2) ১৯৯ শব্দটির জীমে যের আইন সাকিন । আবার অনেক সময় যের দেওয়া হয় এবং রায়ে তাশদিদ দেওয়া হয়। এমন 
দুটি লোগাত আছে। আল্লামা ইবনুল মাদিনি রহ. বলেছেন যে, মদিনাবাসী এটাকে তাশদিদ সহকারে পড়েন। আর ইরাকবাসী 
তাশদিদ ব্যতীত পড়েন। যারা মজবুত সংরক্ষণকারি সেসব হাফিজে হাদিস তাতে তাশদিদ ব্যতীতই লিখেছেন। খান্তাবি রহ. 
তাসহিফুল মুহাদ্দিসিনে বলেছেন, এটাতে তারা তাশদিদ দিয়েছেন। অথচ বাস্তবে এটি তাশদিদ ব্যতীত । আল্লামা তাবারি রহ. আল- 
কুরাতে একথাটি বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহ. উল্লেখ করেছেন যে, তাশদিদ না হওয়ারই মত পোষণ করেছেন ইমাম 
আসমায়ি রহ. । খাত্তাবি রহ. এটাকে সঠিক বলে মন্তব্য করেছেন। এই স্থানটি তায়িফ ও মক্কার মাঝে অবস্থিত । তবে মক্কার অধিক 
নিকটে । -মা'আরিফুস সুনান : ৬/৫৭০। -সংকলক। 

* মা'আরিফুস সুনান : ৬/২৬০। -সংকলক। 

* আওজাজুল মাসালিকে আছে, শারখ আল্লামা জাকারিয়া কান্দলবি রহ. বলেছেন, “এটাকে ওমরাতুল কাজিয়্যা, ওমরাতুল 
কাজা ও ওমরাতুল কিসাস নামকরণ করা হয়। আল্লামা জুলকানি রহ. অতিরিক্ত আরো বলেছেন যে, এটিকে ওমরাতুস সুল্হও 
নামকরণ করা হয় ।-হাকেম। খামিস গ্রন্থকার অতিরিক্ত গাজওয়াতুল আম্‌ও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটিকে ওমরাতুল 
কাজাও বলা হয়েছিলো । এটি তিনি কাজা করেছিলেন । 

০৮] 5১০০ ৬৪ এএ। এ] (৮৬ ০০) 245 4305 এ এন ভা ০০৯০ ৪9৯5 60550 ৯১ 
শায়খ বিনৌরি রহ. বলেন, 'ইবনে জুমাম রহ. বলেন, ওমরাতুল কাজা হলো, হুদায়বিয়ার সময়কার ওমরার কাজা । এটা আবু 
হানিফা রহ.-এর মাজহাব । ইমাম মালেক রহ.-এর মাজহাব হলো, এটি নতুন ওমরা । হুদায়বিয়ার কাজা নয়। অবশ্য সাহাবায়ে 
কেরাম ও সমস্ত সলফে সালেহিন কর্তৃক এটিকে ওমরাতুল কাজা বলা এর খেলাফ সুস্পষ্ট দলিল। ওমরাতুল কাজা নামকরণ এর 
বিপরীত নয়। কেনোনা, এটা ছিলো প্রথমবারের পারস্পরিক সিদ্ধান্তের ফলাফল । সুতরাং প্রত্যেকটি তাবির বা অভিব্যক্তি বিশুদ্ধ । 
তবে কাজা আখ্যাদান দ্বারা বিনা মতানৈক্যে কাজা বলে প্রমাণিত হয়। সংক্ষিপ্ত মা'আরিফ : ৬/২৬২। -সংকলক। 
"” এসব ওমরা সংক্রান্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র, হাজ্জাতুল বিদা' ও জুযুউ ওমরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


দরুসে তিরমিষী-৩য় খণ্ড 9 ৩৯ 


নি রা তা 
০: ৬:4০ 291 ঠ০ ৯০ তে (৮2৪৭ 51 (৪ ৮৯ ৩৬ ৪ 
দে 
অনুচ্ছেদ-৮ : নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 
৮০৫ 
স্থান হতে এহরাম বেঁধেছিলেন ? (মতন পৃ. ১৬৮) 


৮ 
£ শত 


এ ০ ৫৮৩০ ৯: 6, ৮০ ০০ 
এ ৪৪ ০88 পিএ 5585 এ এ৮৮ তা 9) খু: এ /১1/, 
দা 251-881-6 


৮১৮। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, টিনার নর লাজগদ্রিতিরলর 
ইচ্ছা করলেন, তখন লোকজনের মাঝে ঘোষণা দিলেন। লোকজন একত্রিত হলো, তারপর তিনি বাইদাতে এলেন 
যখন, এহরাম বেধেছেন তখন । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ, বলেছেন, হজরত ইবনে উমর, আনাস ও মিসওয়ার ইবনে মাখরামা রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 


পনিািনি দস টউনিাারানিা নদ 


এ 0 5 ০8 ০০ -%৭৭ 
12558251575 28185217754 


৮১৯। অর্থ : হজরত ইবনে ওমরা রা. বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে 
বাইদা সম্পর্কে মিথ্যা আরোপ করো, এটি সে বাইদা। শপথ আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তালবিয়া পড়েছেন কেবল মসজিদের নিকট হতে গাছের নিকট হতে। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
ইমাম তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০১০১ 
দরসে তিরমিযী 
এ [৭০ 1১৬৪ ০৭৬ ০৭ ০৯ ১১33০ 401 1০ 0 391 ১ 2 05 এ ৬০ ৯০ ১৪৯ ০০ 
১১০ ০5158 





তাছাড়া দ্র, সিরাতুল মুস্তফা : ২/৩৪৯, 8৪৫-৪৪৮, ৩/৬৭, ১৪৯ । -সংকলক । 
* সিহাহ সিতত ্স্থকারগণের মধ্য হতে শুধু তিরমিধীই এ হাদিসটি বর্ণনা করেছেন। যেমন, শায়খ মুহাম্মদ ফুম্নাদ আবদুল বাকি 
তার সুনানে তিরমিষীর (৩/১৮১) টীকা বলেছেন। 


** ইবনুল আছির জাজরি রহ. বলেছেন, আলবায়দা এর অর্থ হলো, স্থলভাগ । হাদিসে এর দ্বারা উদ্দেশ্য হলো, মন্ধা ও মদিনার 
মাঝে অবস্থিত একটি বিশেষ স্থান । -জামিউল উস্ল : ৩/৮৩ নং ১৩৬২। -সংকলক ৷ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪০ 


কক জককিকক৯কক্ককএ০ককক৭ক৬০৫৪০কগড এরর তঞ্রাওজককরাররাজরীএকক্একরককডউটক্যগ্রজ্তকরকডতততত্তক্তর্ককাককিকণ্কককককডকারকররএঞতক্রকরাতজঠকককারনডকর কক কজরতরজকখকেডতরঞ্তজ্নারীককারজ্ক্াজ্্রবকককউতরবাফজ্কণ্রিডজ্ত্উকরীর্কণজ্কিকাবএএবএডকতজকতব্রকতগাজকরজকরজপরত্লনজঠরাতক্কখীণকানবাকীরীক্ততকএত, 


রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বাহ্যত জুলহুলায়ফা” হতে এহরাম 
বেঁধেছিলেন এ ব্যাপারে একমত্য আছে । তবে এ ব্যাপারে বর্ণনা বিভিন্ন ধরনের আছে যে, তিনি তালবিয়া কখন 
পড়েছিলেন । অনেক বর্ণনা দ্বারা বুঝা যায় যে, তিনি নামাজের তৎক্ষণাত পর মসজিদে তালবিয়া পড়েছিলেন ।৮২ 
অনেক বর্ণনা দ্বারা বুঝা যায় যে, মসজিদ হতে বেরিয়েই গাছের নিকট পড়েছিলেন ।”* অনেক বর্ণনা ছ্বারা বুঝা 
যায়, যখন তিনি উটের ওপর ভালোরূপে সওয়ার হয়েছিলেন তখন পড়েছিলেন ৷”, আর কোনো কোনোটি ছারা 
বুঝা যায়, বাইদা নামক স্থানে পৌছে তা পড়েছিলেন।” এভাবে বাহ্যত মতপার্থক্য হয়ে দীড়ায়। তবে ইবনে 
আব্বাস রা.-এর বর্ণনা ছারা এ মতানৈক্যের অবসান হয়ে যায় এবং সমস্ত বর্ণনায় সামঞ্জস্য বিধান হয়ে যায়। 
তিনি বলেন, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব স্থানেই তালবিয়া পড়েছিলেন । সুতরাং যিনি 
যেখানে তার তালবিয়া শুনেছিলেন, বর্ণনা করেছেন সেরূপভাবে ।”* 


*১ জুলহুলায়ফা তাসগির তথা ক্ষুদ্রার্থবোধক শব্দ। এটি একটি প্রসিদ্ধ স্থান। মক্কা এবং এর মাঝে দূরত্‌ হলো, ১৯৮ মাইল । 
ইবনে হাজম রহ. এ উক্তি করেছেন। আবার অন্য কেউ বলেছেন, এ দুটি স্থানের মাঝে ব্যবধান দশ মনজিল। ইমাম নববি রহ. 
বলেছেন, এর মাঝে ও মদিনার মাঝে দূরত্‌ হলো, ছয় মাইল । (আর অনেকে বলেছেন চার মাইল । আবার কেউ বলেছেন, সাত 
মাইল। -হাজ্জাতুল বিদা" : ২৯। ইবনুস সাব্বাগ রহ. বলেছেন, এ দুটি স্থানের মাঝে দূরত্‌ এক মাইল । এটা তার ভুল হয়েছে। 
সেখানে একটি মসজিদ আছে। মসজিদুশ শাজারা নামে এটি সুপরিচিত । তবে এটি উজাড় -বিরাণ মসজিদ । সেখানে একটি কৃপও 
আছে। এটিকে বলা হয়, বীরে আলি। (এটি এক বেদুয়িন আলির দিকে সম্বন্ধযুক্ত, আলি রা. এর দিকে নয়।) -মা'আরিফ : 


৬/২৬৯ ।-ফতনহুল বারি : ৩/৩০৪-৩০৫, ৪১১3 (৯ 45১ ০২1 ০6 আও 

মনে রাখবেন, জুলহুলায়ফাকে বর্তমানে বীরে আলি এবং আবইয়ারে আলিও নামকরণ করা হয়। এটি মদিনা হতে নয় 
কিলোমিটার দুরে অবস্থিত । -মা'আরিফ : ৬/২৬৯, হাজ্জাতুল বিদা' : ২৯। -সংকলক। 

৮২ ইবনে আব্বাস রা.-এর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর তালবিয়া পড়েছেন। সুনানে 
নাসায়ি : ২/১৭, ১৯31 ৪ ০০খা। ৬:০৬ 58351 সুনানে তিরমিযী : ১/১৩১-১৩২, এ এল ৬৯ ১১৯ এতে ৪৯ ৬ ও 


১ 49০ 

তাছাড়া সুনানে আবু দাউদে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলায়ফা 
মসজিদে দু'রাকাত নামাজ আদায় করলেন, তখন তিনি তার মজলিসে নিজের ওপর হজ ওয়াজিব করেছেন! তারপর দু'রাকাত হতে 
অবসর হয়ে হজের তালবিয়া পড়েছেন। ১/২৪৬, »/১৯১। ১ 51 -সংকলক। 

৮ এজন্য ইবনে উমর রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসে এমন এসছে, তিনি বলেন, যে বাইদা সম্পর্কে তোমরা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যে কথা বলছো, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম শুধুমাত্র সুনির্দিষ্ট 
গাছের নিকট একটি মসজ্বিদ হতেই তালবিয়া পড়েছেন। -সংকলক। 

৮৪ সহিহ বোখারিতে হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রা. হতে একটি হাদিস আছে, “নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের এহরাম বা তালবিয়া ছিলো জুলহুলায়ফা হতে যখন তিনি সওয়ারির ওপর ঠিকমত বসেছেন, সওয়ারি ঠিকমত সোজা 
হয়েছে। ১/২০৫, ১৭৬05 ০3 ১৩৯) এ]55 ডো 401 098 ৭3 এ ০8৩1 -সংকলক। 

৮৫ যেমন হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসে । এটাই উল্লিখিত হয়েছে, বর্ণনাটি মূলপাঠে 
উল্লেখ করা হয়েছে । -সংকলক। 

”* ইবনে আব্বাস রা.-এর হাদিসটি সুনানে আবু দাউদে (১/২৪৬, 21১৯3] ৫3 ০৪) এভাবে বর্ণিত হয়েছে, “সায়িদ ইবনে 
জুবাইর বলেন, আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রা.কে বললাম, আবুল আব্বাস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহরাম 
বাধার সময় তালবিয়া পড়া নিয়ে সাহাবায়ে কেরামের মতানৈক্য দেখে আমি বিস্ময়াভিভূত হলাম । তিনি বললেন, এ সম্পর্কে আমি 
সবচেয়ে ভালো জানি। রাসূলে আকরাম সাল্লাল্লাম আলাইহি ওয়াসাল্লামের হজ ছিলো একটি । এ কারণে সাহাবায়ে কেরাম মতপার্থক্য 
করেছেন। যখন তিনি মসজিদে জুলহুলায়ফায় দু"রাকাত নামাজ আদায আদায় করেছেন, তখন সে মসজিদে এহরা বেঁধেছেন। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড চ্ঃ ৪১ 


১ শন তশিতিতশতহ পতি হই তঠিঠতিততশকজইজঠতজ৯ত তরি ততিকজতবতউউত জট তঠঠিত্ডিকবছভন্জকশ্ঠিতররিউতব্জইিত্উতকটিতকত্রজতকততজকরজকজতিউউকতিরকতকঠকিতক্রক্রকক্রকরউিউড্রত্রাডকককরতককককিউরক্কও$কতিবরকির রক্ত কব্ঠজকজকজউতততর ৩৩৩৩ কক$এ৩$৩১৬ক৩ককরজক্এ ১৪$ক ক কতকরক ক৬০৮৩৯০০৮ 


এজন্য প্রশ্ন উত্থাপন করা হয় যে, ইবনে আব্বাস রা.-এর বর্ণনাটি নির্ভরশীল খুসাইফ”* ইবনে আবদুর 
রহমানের ওপর, যিনি জয়িফ । ূ 

জবাব হলো খুসাইফ সম্পর্কে মুহাদ্দিসিনের মতপার্থক্য আছে। যেখানে অনেকে তাকে জয়িফ সাব্যস্ত 
করেছেন, সেখানে একাধিক মুহাদ্দিস তাকে সেকাহ বলেছেন। ইয়াহইয়া ইবনে মাইন, আবু হাতেম এবং আবু 
জুর'আ রহ. প্রমুখ তাকে সেকাহ বলেছেন বলে বর্ণিত আছে।”” তারপর খুসাইফের এই হাদিসটি উল্লেখ করার 


পর ইমাম আবু দাউদ রহ, নীরবতা অবলম্বন করেছেন** যা তার মতে কমপক্ষে হাদিসটি ১... হওয়ার দলিল । 


তাছাড়া ইমাম হাকেম রহ. তার হাদিসটিকে মুসলিমের শর্তে উন্নীত সহিহ সাব্যস্ত করেছেন । আল্লামা জাহাবি রহ. 
এর ওপর নীরবতা অবলম্বন করেছেন৯০। 


সুতরাং এ হাদিসটি কমপক্ষে হাসান হবে ।৯১ 
তাছাড়া হজরত আবু দাউদ মাজনি রা. হতে আরেকটি সুস্পষ্ট হাদিস বর্ণিত আছে । তিনি বলেন, 
2৫550 ৪ ৪৯4 কান্নার 
এ 519819 এ4৪$552 ৯৪ ৬ ৬৭; ঠা 8০ 21963 224৫ 244 লা) 0৭ 
4 ১৯ এ ৬ ০ ৫ 6 ৯:এ 9919৫ তে 455 2588 
পুীর10524 এজ 284. 14 /3851%6 টে 4 4 পর্ণ 2 42 সে ০০ 


'রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংগে আমরা বের হলাম। তিনি জুলহুলায়ফার মসজিদে 
এলেন । সেখানে চার রাকাত আদায় করলেন। তারপর হজের এহরাম বেধে তালবিয়া পড়লেন। এই তালবিয়া 
মসজিদে যারা ছিলেন তারা শুনলেন। তারা বললেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ হতে 





তারপর হজের তালবিয়া পড়েছেন, যখন এ দু'রাকাত হতে অবসর হয়েছেন। অনেক লোক তার হতে এটি শুনে তাই মনে রেখেছেন। 
তারপর তিনি আরোহণ করেছেন” যখন তাকে সওয়ারি আরোহণ করালো, তখন তিনি তালবিয়া পড়লেন । এটা অনেক লোক তার 
কাছ হতে জানতে পারলো । এর কারণ হলো, লোকজন তার নিকট কতোক্ষণ পর পর দলে দলে আসতো! তারা তাকে তালবিয়া 
পড়তে শুনলো, যখন সওয়ারি তাকে বহন করলো। তারা বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্তাম তো ভালবিয়া পড়েছেন, 
যখন উট তাকে বহন করেলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন । যখন বাইদার ওপরের অংশে 
আরোহণ করলেন, তখন তিনি তালবিয়া পড়লেন। এই অবস্থায় তাকে পেল অনেক সম্প্রদায় । তারা বললো, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তো তালবিয়া তখন পড়েছেন, যখন বাইদার উঁচুস্থানে আরোহণ করেছেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্সাল্লাহ্‌ 
আলাইহি ওয়াসাল্লাম তার মুসল্লায় এহরাম বেধেছেন এবং তালবিয়া পড়েছেন যখন উট তাকে বহন করেছে । আর যখন বাইদার 
উচুস্থানে আরোহণ করেছেন, তখনও তালবিয়া পড়েন।'-সংকলক। 

** আল ঘুসাইফ তাসগির (ক্ষুত্রার্থক বিশেষ্য) সহকারে । ইবনে আবদুর রহমান আল জাজরি, আবু আওঁন। তিনি মামুলি 
সত্যবাদী । স্মরণ শক্তি ভালো নয়, শেষ বয়সে স্মরণ শক্তিতে গড়বড় সৃষ্টি হয়েছে। তাকে মুরজিয়া বলা হয়েছে। পঞ্চম শ্রেণির 
বর্ণনাকারি । ইনতেকাল করেছেন ৩৭ হিজরিতে । এতে আরো উক্তি আছে। (এ হাদিসটি বোখারি-মুসলিম ব্যতীত সিহাহ সিত্তার 
অবশিষ্ট চার গ্রন্থকার বর্ণনা করেছেন!) তাকরিবুত তাহজিব : ১/২২৪, নং ১২৬। -সংকলক । 


** বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিযুস সুনান : ৬/২৭০, 1.১ 4১৬০ 1 ৫:০3 ০১৯1 ৬০ ০৮৯ ৬ ৮৪1 সংকলক । 
** সুনানে আবু দাউদ : ১/২৪৬, ০/১৯। 44৪ +3। -সংকলক। 

* মুসতাদরাক তালখিসুল মুসতাদরাকসহ : ১/৪৫১-৪৫২, 47০59 5০ ৩৯৯ ০০ ০৯০০১ এ সংকলক । 

» দ্র মা'আরিফুস সুনান : ৬২৬৮, ২৭০-২৭১, ৮৮ 4১০ 491 ৬:১০ ৬৪০ 2০ ৬০ *কী এ ৪। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2৮ ৪২ 


2৮৮ পঠশইিইিত৯ তত তগতি তন তিরতিজ্তইজিক্জিতিউতউকসতসকনতউজতজএ৬৬৯কবক ৮৬৪৬৩ ৫৪ক$৯ক৪ ৮৬৫৬৪৯৬৪৭৬৯ ৯ড৪৬০কক রক কউউিক০৯$ককিকিসস৯উক$ক ৯৯ কক জজ উউজজ্ককজতজতজককিজড কর ৪৬৬৩ ৪ক৯৮৬৬৬৯৮$ডক৪ক৬িড৪ ২৯ $িজউককক কিক ০৯০ ৮ককজ ৯উককিহকডউজর৪ত ৮৪৯ নতি ৯৯৮৩২৪৪৯০৪৩ ৪ক৪৩০১০০৯১১০ 


তালবিয়া পড়েছেন। তারপর তিনি বেরিয়ে সওয়ারি নিয়ে মসজিদের আঙিনায় চলে এলেন। তারপর এর ওপর 
সওয়ার হলেন। যখন সওয়ারি সোজা হলো তথা তিনি সওয়ারির ওপর ঠিকমত আরোহণ করলেন, তখন 
তালবিয়া পড়লেন। মসজিদের আঙিনায় অবস্থিত লোকজন তা শ্রবণ করলেন। তারা বললেন, প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম মসজিদের আঙিনা হতে তালবিয়া পড়েছেন। তারপর তিনি চলতে লাগলেন । যখন তিনি 
বাইদায় আরোহণ করলেন, তখন তালবিয়া পড়লেন। ফলে সেখানে অবস্থিত লোকজন তা শুনলেন। তারা 
বললেন, বাইদা হতে তিনি তালবিয়া পড়েছেন। বস্তুত তারা সবাই সত্য কথা বলেছেন ।”*২ 

সুতরাং হানাফিদের মতে তালবিয়া এহরামের পর নামাজ আদায়ের তৎক্ষণাত পর পড়ে নেওয়াই মুস্ত 
হাব 1৯৩ 

মনে রাখতে হবে এহরামের পাবন্দিগুলো এহরাম বাধা, দু'রাকাত নামাজ আদায় করা কিংবা শুধু নিয়ত করা 
দ্বারা শুরু হয়ে যায় না। যতোক্ষণ পর্যস্ত তালবিয়া না পড়বে কিংবা কোরবানির পশু নিয়ে না যাবে ।৯ 

সুতরাং হানাফিদের মতে এহরামের উদ্দেশ্য দুই রাকাত নামাজ পড়ার পরই তালবিয়া পাঠ করা মুস্তাহাব । 
একথা স্মরণ রাখতে হবে যে, এহরামের নিয়ম-কানুন মেনে চলা শুধুমাত্র এহরাম বাধা বা দুই রাকাত পড়া তখন 
নিয়ত করার মাধ্যমেই শুরু হয়ে যায় না। বরং তা শুরু হয় তালবিয়া পাঠ করা অথবা কোরবানির পশু পাঠিয়ে 
দেওয়ার পর। 


৮০ 954 ০8 ৪215 এ 
অনুচ্ছেদ-১০ : হজে ইফরাদ প্রসংগে (মতন পৃ. ১৬৯) 
(৭ ১98 চন এ ৪5 4 09258 2৫ ৩৫ দা 
৮২১। অর্থ : হজরত আয়েশা রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ইফরাদ 


করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
ইমাম তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত জাবের ও ইবনে উমর রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০১৯. ০.০ | 
অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত আছে, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ইফরাদ করেছেন। আবু বকর, উমর ও উসমান রা.ও হজে ইফরাদ 


করেছেন। আমাদেরকে এ হাদিস বর্ণনা করে শুনিয়েছেন কৃতাইবা। আবদুল্লাহ ইবনে নাফে' উবায়দুল্লাহ ইবনে 
উমর-নাফে'-ইবনে উমর রা. সুত্রে এ হাদিসটি আমাদের বর্ণনা করেছেন । 


»২ কিতাবুল কুনা ওয়াল আসমা লিদদৃলাবি : ২৭-২৮। 


»* ইমাম শাফেয়ি, মালেক ও অধিকাংশের সহিহ মাজহাব হলো, সওয়ারি যখন রওয়ানা করবে, তখন এহরাম বাধা আফজাল । 
মা'আরিফ : ৬/২৬৮! -মাওয়াহিব ও এর শরাহ হতে উদ্ধৃত। 


হজরত আবুদ দারদা ও ইবনে আব্বাস রা.-এর বর্ণনা ব্যতীত হজরত সায়িদ ইবনে জুবাইর রা.-এর উক্তি গ্রহণ করেছে, সে 
দু'রাকাত হতে অবসর হয়ে তার মুসল্লায় তালবিয়া পড়েছে। -সুলানে আবু দাউদ : ১/২৪৬, » ৯১ ৩৪) ২১31 -সংকলক । 
»* বিস্তারিত বর্ণনার জন্য দ্র, মা'আরিফুস সুনান : ৬/২৬৩। -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪৩ 


কক বর +জ+৯4+%৪৮৮৯রএ$ক,১%৭% *প$+৯কক+$কবডক+ক৬স্কডক ডর জরারীকক্ররড়ঝাক ক্র বসক৬৬৪এক৬ক৭৬১ক৪১৫৪৬এক৫৪কএকডডএরকডতওকককরকককঞিককক$ঞকডডডতএপকাএক+৪৪কএকর ৮৪৪৬৬ ৭কনর$ক এ কররককওকও কক $ক৯৬ ৪৬৬ জর উককরকককরিকক্কররডককর্রাতকওকক্রাজকযকীককগক উর জজউঠককজ কক রজ্ক 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, সাওরি রহ. বলেছেন, তুমি যদি হজে ইফরাদ করো, তবে সেটা ভালো! 
আর যদি হজে কেরান করো তবে সেটাও ভালো । আর যদি তামাতু করো, তবে সেটাও ভালো । 


অনুরূপ বলেছেন ইমাম শাফেয়ি রহ, এবং তিনি আরো বলেছেন, আমাদের নিকট সবচেয়ে প্রিয় হলো 
ইফরাদ, তারপর তামাত্বু, তারপর কেরান। 
দরসে তিরমিযী 


হজের বিভিন্ন প্রকার ও আফজাল হজ বিষয়ে মতপার্থক্য 
হজ তিন প্রকার । ১. ইফরাদ* ২. তামাতু*১ ৩. কেরান ।*' 
সকল ফুকাহায়ে কেরামের মতে এগুলোর মধ্য হতে সবক'টিই বৈধ । মতানৈক্য শুধু শ্রেষ্ঠত্রে ক্ষেত্রে । 
আবু হানিফা রহ.-এর মতে সর্বোত্তম হলো কেরান, তারপর তামাত্ু, তারপর ইফরাদ । ইমাম শাফেয়ি ও 


ইমাম মালেক রহ.-এর মতে সর্বোন্তম হলো ইফরাদ | তারপর, তামাত্ু, তারপর কেরান। ইমাম আহমদ রহ.-এর 
মতে সর্বোত্তম হলো তামাত্ু, যাতে কোরবানির পশু নেওয়া হয়নি, তারপর ইফরাদ, তারপর কেরান 1৯৮ 


» হলেন, যিনি শুধু হজের এহরাম বাধেন, অন্যকিছুর নয় তিনি হজে ইফরাদকারি | -বাদায়িউস সানায়ে ২/১৬৭ ১৭) ০০ 


১১৯ ১৯ ০331 

»* তামাতুকারি হলেন, শরিয়তের পরিভাষায় যিনি একাকি হেরেমের বাহির হতে ওমরার এহরাম বাধেন এবং তাওয়াফের কাজ 
সায়ী এবং হজের কাজ করেন কিংবা সংখ্যাগরিষ্ঠ রুকন আদায় করে আসেন । সেটা হলো, চার বা ততোদিক চন্ধর দেওয়া বা 
তাওয়াফ. করা, হজের মাসগুলোতে ৷ তারপর হজের মাসেই হজের এহরাম বাধেন এ বছরই হজ করেন স্ত্রীর সঙ্গে এর মাঝে 
যথার্থরূপে সংগম করার আগে । সুতরাং একই সফরে তার দুটি হজের কাজ আদায় হয়ে যাবে । চাই ওমরার এহরাম হতে তিনি 
হালাল হোন, মাথা মুণ্তানো কিংবা চুল ছোট করার মাধ্যমে, কিংবা হালাল না হোন, যখন তিনি কোরুবানির পণ্ড সঙ্গে নিয়ে যান হজে 
তামাতুর জন্য । কেনোনা, এ দুটোর মাঝে হালাল হওয়া অবৈধ এবং হজের এহরাম বাধবেন ওমরার এহরাম হতে হালাল হওয়ার 
আগে । এটা হলো, আমাদের মাজহাব। ইমাম শাফেয়ি রহ. বলেছেন, কোরবানির পণ্ড সংগে নিয়ে যাওয়া হালাল হওয়ার জন্য 
প্রতিবন্ধক হয় না। -বাদায়িউস সানায়ে” : ২/১৬৮। -সংকলক। 

*' শরিয়তের পরিভাষায় কেরানকারি হলেন, হেরেমের বাহির হতে এমন হজ আদায়কারি যিনি ওমরা ও হজ্জের এহরাম একত্রে 
করেন ওমরার রুকন পাওয়া যাবার আগে । সেটা হলো, তাওয়াফ পূর্ণাটি কিংবা সংখ্যাগরিষ্ঠটি । তারপর প্রথমে ওমরা করবেন, তারপর 
হজ করবেন, মাথা মুণ্ডিয়ে কিংবা চুল ছোট করে ওমরা হতে হালাল হওয়ার আগে । চাই দুই এহরাম সম্মিলিত বাক্যে কিংবা বিচ্ছিন্ন 
বাক্যে একত্রিত করুন না কেনো? সুতরাং যদি কেউ ওমরার এহরাম বাধেন, তারপর হজের এহরাম বাধেন ওমরার তাওয়াফের 
আগে, কিংবা সংখ্যাগরিষ্ঠ তাওয়াফের আগে, তাহলে তিনি কেরানকারি হবেন । কেনোনা, কেরানের এখানে অর্থ বিদ্যমান। সেটা 
হলো, দুই এহরাম একত্রে করা । -বাদায়িউস সানায়ে' ২/১৬৭। -সংকলক। 

»* দ্র. মা'আরিফ-বিন্লৌরি : ৩/২৭৩। তাতে আছে যে, এখানে যেসব মাজহাব ও তারতিৰ উল্লেখ করা হলো, এগুলোই এসব 
মাজহাবপন্থিদের নিকট প্রসি্ধ । ইমাম শাফেয়ি রহ. হতে তামাত্ু আফজাল হওয়ার একটি বর্ণনা আছে। -শরহুল মুহাজ্জাব ৷ ইমাম 
মালেক রহ. হতে একটি উক্তি মতে কেরান আফজাল হওয়ার বর্ণনা আছে। -শরহে মুসলিম নববি । ইমাম মালেক রহ. হতে একটি 
বর্ণনা আছে যে, কেরান তামাত্ুু অপেক্ষা আফজাল । বরং ইমাম জ্ুরকানি রহ. উল্লেখ করেছেন যে, এটাই ইমাম মালেক রহ.-এর 
সেকাহ মাজহাব ইমাম আহমদ রহ. হতে মারওয়াজির বর্ণনায় আছে যে, কেরান আফজাল যদি কোরবানির পশু সংগে নিয়ে যায়। 
আর যদি কোরবানির পশু সংগে নিয়ে না যায়, তবে তামাত্ট আফজাল । -মুগনি : ৩/২৩২।-আবু হানিফা, সুফিয়ান সাওরি, ইসহাক, 
মুজানি, ইবনুল মুনজির ও ইবনে ইসহাক রহ.-এর মাজহাৰ একই । -শরহুল মুহাজ্জাব : ৭/১৬৯। 

শায়খ বিন্লৌরি রহ. বলেছেন, এখানে আরেকটি এ বিষয় আছে। সেটি হলো, যে ইফরাদ কেরান অপেক্ষা আফজাল ইমাম 
শাফেয়ি রহ. প্রযুখের মতে এটা কি শুধু হজে মুফরাদ, নাকি এমন হজ্জ যার পর ওমরা আছে। এটাকেও পরিভাষায় ইফরাদ বলা হয়। 
তাহকিকি বক্তব্য হলো যে, ছিতীয়টিই উদ্দেশ্য । এ ব্যাপারে শরহুল মুহাজ্দাবে ইমাম নববি রহ.ও দু'স্থানে স্পষ্ট ভাষায় উল্লেখ 
করেছেন। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে, কেরান বিনা মতানৈক্যে এমন হজ্জে ইফরাদ অপেক্ষা আফজাল যেটির পরে ওমরা নেই। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮৪8৪ 


তত তত তত্তত তত রত ৩১১৩৩ ৪৮৩ স২০০৬০৬২০৯৬৯ক১৬ ৮৬ কউ এত ৯৪০এ৪০৯৪৯৯৪৩৪৯০ক ৫০৯৯৬৯৮৯৩৬ক ৯৯৮৮০৯৪৪৯৩৬ ৯৯ ক ৪৬০০ ৯৯ ০৪৮৯১৯৮ ২৪৯৬ ৯০ ৯৯৪৯৯৯$১৪৮৯৯৯ ৯৯ ক ৯৮৪৯০৮৪৩৪৪৩ ৬৩৪৩৪৯২৯০৪৪ ৪৪৪০৪৯৪৮২৪৪৪১৭১০০ 


ইমাম শাফেয়ি ও মালেক রহ.-এর দলিল সেসব বর্ণনা যেগুলোতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ইফরাদের বর্ণনা আছে। যেমন, হজরত আয়েশা সিদ্দিকা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। এ ১১৯) 1) 


৮৯ ১০৪ বিনে 401 ০:৯৯ এবং হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। ০) 


৮১০) ০০3 ০৩৪ ৬1 ১০১ ৯০ ১০৪ ৮১০৪ 4৪০০ এ ৬:০০ 40 ০৯৭) তাছাড়া হজরত জাবের রা. 
হতে অনেক বর্ণনা অনুরূপ বর্ণিত আছে ।৯* 


আহমদ রহ. এর দলিল হলো যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তো হজে 
কেরান। তবে কোরবানির পশু নেওয়া ব্যতীত তামাত্ুয়ের আকাজ্ষা পোষণ করেছিলেন। যা এর শ্রেষ্ঠত্র 


দলিল। এজন্য তিনি বলেছিলেন, এ (5১৬] ৮*ৎ 0 ৬3 ০১২৯] ১৭ 0 ৫০৭ ০০ এএঞ্রএ ও 


বি 'পরে যা জেনেছি, আগে যদি তা জানতাম, তবে কোরবানির পশু নিয়ে আসতাম না । আমার সংগে যদি 
কোরবানির জন্ত না থাকতো তবে আমি হালাল এর অন্তর্ভূক্ত হতাম 


শিশু ীশশ্ী শী শপ্শী টি ৮৮০৫৫৫৮উল 


তিনি বলেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজকে মুফরাদ সাব্যস্ত করা হয়, তাহলে এতে এ বিষয়টি আবশ্যক 
হয়ে পড়বে যে, তিনি সে বছর ওমরা করেননি। অথচ কেউ একথা বলেননি যে, শুধু (মুফরাদ) হজ কেরান অপেক্ষা আফজাল । দ্র. 
শরহুল মুহাজ্জাব : ৭/১৬০। অনুরূপ বক্তব্য আছে ফতহুল বারিতে : ৩/২৪০। মুহান্কিক ইবনে হুমাম রহ. ফতহুল কাদিরে কেরান 
অনুচ্ছেদে বলেন যে, ইফরাদ দ্বারা খিলাফিয়াতে উদ্দেশ্য হলো, হজ-ওমরা প্রত্যেকটিকে ভিন্ন করা । তবে যদি হজ-ওমরা এ দুটির 
কোনো একটিই কেবল আদায় করা হয়, তবে বিনা মতানৈক্যে কেরান আফজাল এতে কোনো সন্দেহ নেই। -মা'আরিফ : ৬/১৭৩- 
২৭৪ । -সংকলক। 

তার হতে সুনানে আবু দাউদে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে যুফরাদ 
হজের এহরাম বেঁধে সামনে এগিয়েছি। তবে এতে হজে ইফরাদের পদ্ধতি বাকি থাকে না। কেনোনা, এতে সামনে এ বিষয়টিও 
বর্ণিত আছে, তারপর আমরা যখন চলে এলাম, তখন কাবা শরিফ তাওয়াফ করলাম, সাফা-মারওয়ায় দৌড়ালাম, তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, যার সংগে কোরবানির পশু নেই সে যেনো হালাল হয়ে যায়। বর্ণনাকারি 
বলেন, আমরা জিজ্দেস করলাম হালাল হওয়া মানে কি? তিনি জবাবে বললেন, সবকিছুই হালাল। তখন আমরা মহিলাদের সংগে 
মিলিত,হলাম এবং সুগন্ধি ব্যবহার করলাম । আমরা আমাদের কাপড় পরিধান করলাম। অথচ আমাদের মাঝে ও আরাফার মাঝে 
শুধযাত্র চার রাতের ব্যবধান ছিলো। তারপর আমরা তারবিয়ার দিনে ৮৬ই জিলহজে) এহরাম বীধলাম। (১/২৪৮, বাবুন ফি 
ইফরাদিল হাছ্ছি)। 

হজরত জাবের রা.-এর আরেকটি হাদিস সুনানে আবু দাউদেই বর্ণিত আছে। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের সংগে শুধু হজের এহিরাম বেঁধেছি। এর সংগে অন্যকিছুর সংমিশ্রণ ছিলো না। তবে এতেও ইফরাদ অবশিষ্ট থাকে না) 
কেনোনা, পরবর্তীতে বর্ণিত আছে, তখন আমরা মক্কায় এসে পৌছলাম জিলহজের চার রাত অতিক্রান্ত হওয়ার পর, তখন আমরা 
তাওয়াফ ও সায়ী করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্প্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল হওয়ার নির্দেশ দিলেন এবং 
বললেন, যদি আমার কোরবানির পণ্ড না থাকতো তাহলে আমিও হালাল হয়ে যেতাম। (১/২৪৯, বাবু ইফরাদিল হাজ)। 

তবে ইবনে আসাকির রহ.-এর একটি বর্ণনা আছে, যেটি কিছুটা স্পষ্ট। হজরত জাবের রা. হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের এহরাম বেঁধেছেন, এর সংগে ওমরা ছিলো না। -কানজুল উম্মাল : ৫/৮৩ নং ৬৭৬। -কিতাবুল 
হজ ওয়াল ওমরা মিন কিসমিল আফ"আমা, আল ইফরাদ। -সংকলক। 


+* শব্দ বোখারির। সহিহ বোখারিতে হজরত জাবের রা.-এর এই হাদিসটি আছে। (১/২২৪, 4.৩ ১০৪৯এ। ১৯ ৩৪ 
145 ১/২৪০, ১০-০ ৯১৮ ১৮৮১৪ ০2 ১৯৯] ০০192, সহিহ মুসলিম পর ১/৩৯২, ৮ ৮৯১1 ৪ 9৯9 ০)53 ৮০ -সংকলক 1) 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৫ 


সত শিকিতিএপি শি তছিঠ ততই তিতা হত সইগগসরতকতিত্রাকতরকরিকরারককণবতরকক৯৬৮৫কজকরতনকককডক4+০৩৪৮৩এ০ক কক ককজ৪এক ১িঠিজিসিতকিতককিককততিরতওকক্্িকিকতক-এ৯৬০৬এক কক জকক উর কজকককঞকওকরকওডরাজ্জ্ডক এ্রকারজক্রাজ কিক জজ কক্গাজতক ক জজকউউজজিড রক্র ওত নিককওকক্ককককজকতকক এপ ৬৬৬৮৮কক৬ 


১. পেছনে ০3 430০ এ ৬৮০ কই (৯ ৯6 ৪৯ এ ৪ এর অধীনে হজরত জাবের রা.-এর হাদিস 
এসেছে, 
4৮3 ০৯১৬ ৩৯ ২৯৯৩ ক 01 এই উস গিরি ৩০১৩ ৯ 4০ ও ভাতন কমে ও। 


১০ 

এই শব্দগুলো যদিও কেরান তামাত্বু উভয়ের সন্তাবনা রাখে, কিন্ত্রী এ ব্যাপারে উম্মত একমত যে, রাসূলে 
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্ু করেননি । সুতরাং কেরানই সুনির্দিষ্ট । 

এই দলিলের ওপর প্রশ্ন ওঠে যে, এই বর্ণনাটি নির্ভরশীল জায়াদ ইবনে হুবাবের১২ ওপর, যিনি -৪১৯০। এ 
হাদিসটিকে ইমাম বোখারি ও তিরমিযী রহ. সাব্যস্ত করেছেন অসংরক্ষিত 1১০৩ 

এর জবাব হলো- এই বর্ণনায় জায়দ ইবনে হুবাব একক নন; বরং সুনানে ইবনে মাজাহতে আবদুল্লাহ” 
ইবনে দাউদ খুরাইবি রহ. তার মুতাবা'আত করেছেন।১০৫ হাফেজ ইবনে কাসির রহ. বলেন, এই মুতাবি' 
সম্পর্কে ইমাম তিরমিধী ও বোখারির জানা ছিলো না। ফলে তারা এ হাদিসটিকে জয়িফ সাব্যস্ত করে 
দিয়েছেন 1১০৬ 


১১ সুনানে তিরমিযী : ১/১৩১। -সংকলক। 

১” জায়দ ইবনুল হুবাব। আবুল হুসাইন আল উক্লি। তার বাড়ি খোরাসান। থাকতেন কুফায়। তিনি হাদিস সংগ্রহের জন্য 
প্রচুর সফর করেছেন। তিনি মামুলি পর্যায়ের সত্যবাদী । তবে সাওরির হাদিসে ভুল করেন। নবম শ্রেণির বর্ণনাকারি ৷ (এমন শ্রেণি 
যাদের হতে একজনের বেশি বর্ণনাকারি বর্ণনা করেননি এবং তাকে সেকাহ বলে কেউ মন্তব্য করেননি ।) তিনি ইনতেকাল করেছেন 
২০৩ হিজরিতে । তার হাদিস ইমাম-মুসলিম এবং শায়খাইন ব্যতীত ইমাম চতুষ্টয় বর্ণনা করেছেন৷ -তাকরিবুত তাহজ্িব : ১/২৭৩ 
নং ১৬৮। 

প্রকাশ থাকে যে, এ বর্ণনাটিতেও জায়দ ইবনে হুবাৰ সুফিয়ান হতে হাদিস বর্ণনা করেন। -সংকলক। 

১” এই বর্ণনাটি ইমাম তিরমিযী রহ. সম্পর্কে বলেন, “এ হাদিসটি গরিব'। তারপর সামনে যেয়ে বলেন, আমি ইমাম মুহাম্মদ 
(বোখারি) রহ. কে এ হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেছি। তবে তিনি সাওরি-জাফর- তার পিতা-জাবের-নবী করিম সাল্লাল্লাছ 
আলাইহি ওয়াসাল্লামের হাদিসরূপে এটিকে চিনতে পারেননি । আমি মনে করি, এটিকে সংরক্ষিত হাদিস মনে করা হয় না। (১/১৩১, 
2৮৮ 4৪০ এ ৬৮০ কইঞ। (৯ ৮5 ০৬৯0 ০৪৮৯ -সংকলক। 

** আবদুল্লাহ ইবনে দাউদ ইবনে আমির আল হামদানি আবু আবদুল্লাহ আল কুরাইবি। তিনি মূলত কুফার অধিবাসী । সেকাহ 
আবিদ, নবম শ্রেণির বর্ণনাকারি । ২১৩ হিজরিতে ৮৭ বছর বয়সে তিনি ইনতেকাল করেছেন । ইনতেকালের আগে তিনি হাদিস বর্ণনা 
হতে বিরত থেকেছেন। এ কারণেই ইমাম বোখারি রহ. তার কাছ হতে হাদিস শুনেননি। ইমাম বোখারি রহ. তার হতে একটি হাদিস 
এবং শায়খাইন ব্যতীত ইমাম চতুষ্টয়ও তার হাদিস বর্ণনা করেছেন। -তাকরিবৃত তাহজিব : ১/৪১২-৪১৩ নং ২৮০। -সংকলক। 

”* কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আব্বাদ ইবনে আব্বাদ আল মুহাল্লাবি-আবদুল্লাহ ইবনে দাউদ-সুফিয়ান হতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হজ করেছেন। দু'বার করেছেন হিজরতের আগে । আর এক হজ করেছেন 
মদিনায় হিজরতের পর। তিনি হজের সংগে ওমরাকে মিলিয়ে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে 
এসেছিলেন এবং তিনি যা কিছু নিয়ে এসেছেন সবগুলো মিলিয়ে হলো, একশ উটনি। তার মধ্যে একটি ছিলো আবু জাহ্‌লের উট । 
ভার নাকে ছিলো রূপার তৈরি একটি হালকা বা নোলক । তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তেষটিটি পশু 
কোরবানি করেছেন। অবশিষ্টগুলো কোরবানি করেছেন আলি রা. | কেউ তাঁকে জিজ্ঞেস করেছিলো, একথা আপনাকে কে বলেছে? 
ভবাবে তিনি বললেন, জাফর-তার পিতা-জাবের ও ইবনে আবু লায়লা-হাকাম-মিকসাম-ইবনে আব্বাস রা. । সুনানে ইবনে মাজাহ : 
২২২, এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ অনুচ্ছেদের সর্থশেষ হাদিস। -সংকলক । 

১** বিশ্লৌরি রহ. বর্ণনা করেন, ইবনে কাসির রহ. বিদায়া-নিহায়ার : (৫/১৩৪) বলেন, এই সনদ সম্পর্কে ইমাম তিশ্নমিবী এবং 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ঞ ৪৬ 


ঞকক্কনত$কক৬৩৪ককলজবাকরজজস্ডকনর৬এব করব সক ডবককনী ৯৪৪৫৪৬৬৬৫০৪ কর কর িগকতক৬৮টখাকক++৬এক৬৪৬৫ক৫৬৮৬৪৬৬৪৪৪৮ককক৬৫৫৪৪র৪ক৫৬৫৪৬৪ক৪৪৬ ৬ করাডিওক ওর এজককওককরকরগ্রকীকক রড ও করক্কবাকক$কওকররকক৬ততিতডতউবাক্রক্রীর বক ডর কউ একটিতে রটিজজ উজ একি ককাজাকসকলত জিত কন 


যদি বলা হয় যে, ৪১০ (45 এর অর্থ তো এটাও হতে পারে যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম হজ হতে অবসর হওয়ার পর স্বতন্ত্র এহরামের মাধ্যমে ওমরা করেছেন। আর এটা ইফরাদের 
বিপরীত নয় । সুতরাং হাদিসটি কেরানের অর্থে অসুস্পষ্ট। 

জবাব হলো, সুনানে তিরমিধী০* ও মুসনাদে আহমদে১*” হজরত জাবের রা.-এর এ বর্ণনাটি বর্ণিত হয়েছে 
নিমেযুক্ত ভাষায়, 1১৯15 05৮ ৮] ৪45৬ 5০৮13 ৮৯ ০১৪ ৯৮৭১ 4৯০০ এ) ৬৮৮০ 49) ০৯৯9 ০) 
এতে 0) শব্দ কেরানের অর্থে সুস্পষ্ট । 

২. সহিহ বোখারিতে১০* হজরত জাবের রা. হতে হজরত আয়েশা রা.-এর উক্তি বর্ণিত আছে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বললেন ৫23৯ 30535 2১৯০ 9 23৯৯ 05219 “আপনারা কি হজ ও 
ওমরার নিয়তে চলছেন । আর আমি হজের নিয়তে চলবো? এতে যদিও কেরান ও তামাত্ু দুটিরই সম্ভাবনা আছে, 
কিন্তু সর্বসম্মতিক্রমে তামাত্ুু না হওয়ার কারণে কেরান সুনির্দিষ্ট । তাছাড়া এর দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত সংখ্যাগরিষ্ঠ সাহাবিও কেরান করেছেন । 


৩. হজরত আনাস রা.-এর বর্ণনা আসছে পরবর্তী অনুচ্ছেদে+১০। তিনি বলেন, 430০ 401 ৬:৯০ ভি ০২০০ 
২৯৯৪ 5১০০১ 2:49 ৯ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাব্বাইকা বিওমরাতিন 


বায়হাকি অবগত হতে পারেননি । এমনকি বোখারি রহ.ও নন। কেনোনা, তিনি জায়দ ইবনুল হুবাব সম্পর্কে কালাম করেছেন! তিনি 
মনে করেছেন এই বর্ণনাকারি এ হাদিসটির ব্যাপারে একক বর্ণনাকারি ৷ অথচ বাস্তবে তা নয় ।-মা"আরিফ : ৬/১৮১। -সংকলক। 


১০৭ ৬/১৪৬, 1২৬1) ১০ ৮০5৮4 0001 01 ৮৬৯ ৮ শ৯৪। -সংকলক। 

১০» মা'আরিফুস সুনান : ১১/১৮১। -সংকলক 

১০৯ ২/১০৭৪, ০১৯১০৯। ০ 5 05 458০৭ 4০৮3 ০ এ ভেতজ ক 055 ৪ চক ২৪1 ১৪০, ৪5৪ 
১০০] 2১০০ ১৪ 5০৭] । ১/২২৪, এনএ] ০০১ পা 3 এনএ ২5৫1 সংকলক । 

তাছাড়া মুসলিমে হজরত আয়েশা রা. হতেই বর্ণিত আছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! লোকজন ফিরবে ওমরা ও হজ 
করে । আর আমি ফিরবো হজ করে? (১/৩৯০, ১] 0৯১ 4৯3 0 ২০৪। -সংকলক 1) 

১১০ 5৯৯] তাও শেঠ ক ৪৮ তি ৩1 ১/১৩২। বোখারি-মুসলিমেও এই বর্ণনাটি বর্ণিত আছে। দ্র. সহিহ বোখারি : 
১/২৩১-২৩২, ২4৪ ০৯] ১৯১ এ এএ। ৩61 এই অনুচ্ছেদে হজরত আনাস রা.-এর দুটি বর্ণনা বর্ণিত আছে। একটিতে ৪ 
০৯ ৬3 তথা তিনি হজ-ওমরা উভয়টির তালবিয়া পড়েছেন- বাক্য আছে আর আরেকটিতে আছে, 5০ ) 2৯ ০9৯1 তথা হজ 
এবং ওমরার তালবিয়া পড়েছেন। তাছাড়া দ্র. : ২/৬২৪, চা] ১৪ ০২ 05১ ০২৩০ ও 0৬০০ ২৯৪ তন 253৬ ৪355 
€13১ 2৯৯ ০১৪ ০৯) । -সহিহ মুসলিম : ১/৪০৪-৪০৫, 0415 ১১৪১) ৬$ 31 

এমনভাবে ৯3 5০ এ 20১8 ৮৮ 45 এ জোন এ ০৯০ শি (আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 'লাব্াইকা ওমরাতান ওয়াহাজ্জান') শব্দ বর্ণিত আছে। তাছাড়া দ্র. : ১/৪০৮, ৬৪ ৫০4০ 7১৯ এও 
0ঞ১ 0০৮] । যাতে নিম্লেযুক্ত শব্দগুলোও বর্ণিত আছে, 


৯১ ০১৭০ এ ০৯ 5১০০ এ ১০০৯ ১ 9০1 ০৮০১ 4০৩ এআ ৪ এএ। 0১৯৮) ০০৬৯০ 
তথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ-ওমরা উভয়টির তালবিয়া পড়তে শুনেছি- “লাব্বাইকা ওমরাতান 
ওয়াহাজ্জান, লাব্বাইকা ওমরাতান ওয়াহাজ্জান' ৷ -সংকলক। 


22 তাস তিন তই৭ ২১১১১ ১৮১০৯৯০৪৯০৯৯১০৬৭৬৪৯৬৯১০০৪৩৪ ৪৯৯ক৯র৯৯ক৪৩৩৫০৯৪ ৮৮৪৬৬৪৯৩০০৯ ০৯৪৪৩৫ ৪৪৯০৫ ৪৯৩৯১৬৯৯৬৮কককও $৬৪ক০কত৮৯০৮১ ৮৮৬৪৩ ৪৯৪৯৩ক৪৯৯ ৪৩ কক ৯৩৮৪৪৪ ₹৯৯৪ ৯৮৪৯০৯৯৯০৯০ ৪ ৯১৩৪ ৯৯৪১০ ৩১৪১৪০০০০১০ ০০১৪৪১০১০০১ 


ওয়া হাজ্জাতিন বলতে শুনেছি। শায়খ ইবনে হুমাম রহ. বলেন, এই বর্ণনার অনেক সূত্রে বর্ণিত আছে, 
৭৪ ৮০ ০১০৪ ৩3০13 2০ ৮৮০ ৩৯ 3 ৯৮৪১ 4১০ 40। ০০ এ 0৯5) ২৬ 2৮০১১ 1- 453 
৯২৬০ 5০০১ ২৯ এ] 055 523 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উটনির লাগাম ধরেছিলাম আমি । আর সেটি জাবর 
কাটছিলো। তার লালা আমার হাতের ওপর গড়িয়ে পড়ছিলো। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
একই সংগে বলছিলেন, লাব্বাইকা বিহাজ্জাতিন ওয়া ওমরাতিন।" 


আর হাফেজ ইবনে কাসির রূহ. বাজ্জার সূত্রে এই বর্ণনায় হজরত আনাস রা.-এর বর্ণনা করেছেন নিঙ্গেযুক্ত 
শব্দ, 


৩৯৩ ৩১ ১৯303 এএ। ৪৮৯ এ] ৭১59 259 এএএ 44559 90১ স ল ০০০ ৩] 


581 
'আমি আরোহি ছিলাম আবু তালহা রা.-এর পেছনে । তার হাটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
হাটু স্পর্শ করছিলো । আর তিনি হজ ও ওমরার তালবিয়া পড়ছিলেন।' 
বর্ণনাগুলো থেকে বুঝা যায়, হজরত আনাস রা. বিদায় হজের সময় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের খুবই নিকটবর্তী ছিলেন এবং এই নিকটবর্তী অবস্থায় তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের তালবিয়া শুনেছিলেন। সেই তালবিয়াটি ছিলো কেরানের। 
আল্লামা ইবনুল জাওজি রা. আত-তাহকিকে এর ওপর প্রশ্ন উত্থাপন করেছেন যে, হজরত আনাস রা. তকন 
ছিলেন কম বয়স্ক । হয়ত তিনি বুঝতে পারেননি 1১১৪ তাছাড়া তার এই বর্ণনা হজরত ইবনে উমর রা. এর বর্ণনার 
বিরোধী ৷ তিনি বলেন, 


ও ভবন কত] ০৯০৯ ৭০৪ 4৯০ এ ০৮০ এ ০১০০ 29০ ০০০ ৪ ও 


কশিকতককক 





১:৪৯] যা উট তার পেট হতে বের করে চিবায় গিলে ফেলার জন্য। 

১৯১ 4---1 ০৮৮ এর অর্থ হলো, উটনি খাদ্য মুখের দিকে ফিরিয়ে এনেছে চিবানোর উদ্দেশ্যে । -সংকলক | 

১২ ফতহল কাদির : ২/২০২, বাবুল কেরান। -সংকলক। 

'** মা'আরিফুস সুনান : ৬/২৮২, এবং তাহাবিতে নিদ্দেযুক্ত বাক্য বর্ণিত হয়েছে, 235.) ০০০ ৬3575 2৯1৮ ৬ ০১০) 4৫ 
১০০০৪ টেক তি ০৯৯০০৪19৪03 শ৮3 ৭৯০ এ ৬ ক) আমি আরু তালহা রা.-এর পেছনে আারোহি ছিলাম। 
আমার হাটু নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাটু স্পষ্ট করছিলো । তারা দু'জন জোরে জোরে হজ এবং ইমরার 
তালবিয়া পড়ছিলেন। (১/৩২১, €1১১॥ ২ ৯৯ ওঠ ৩১৯০ 4৫ আও 4০ এএ ৬৮৬ ভাএ। 05 ৮ ৩5) । সহিহ বোখারির বর্ণনায় 
এসেছে নিঙ্গেযুক্ত শব্দাবলি- “আমি আবু তালহা রা.-এর পেছনে সওয়ার ছিলাম, তারা হজ এবং ওমরা উভয়টি সম্পর্কে সুস্পষ্ট ভাষায 
আওয়াজ দিচ্ছিলেন (তালবিয়া পড়ছিলেন)।' (১/৪১৯, (৯0১ ১১১০৫ ৪২০১1 ৩৮২৪ ১৯ ২৭৩৩) এবং মুসনাদে আহমদে 
নিঙ্গেযুক্ত ভাষা বর্ণিত হয়েছে । ৯ _$+ 4631 439 205 4১০ 4০ 0০ এ ০৯০ ০৯ এসএ ৬০৯১ 0) 415 আল্লাহর 
শপথ, আমার পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা স্পর্শ করছিলো । অথচ তিনি হজ এবং ওমরা উভরটির তালবিয়া 
পড়ছিলেন। -মা'আরিফুস সুনান : ৬/২৮২। -সংকলক। 

*” নাসবুর রায়া : ৩/৯৯, বাবুল কেরান, ফতহুল কাদির : ৬/২০১, বাবুল কেরান। -সংকলক । 

** মা'আরিফুস সুনান : ৬/২৮২-২৮৩। ৰারহাকি সুত্রে । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৮ 


কক ০৬৯৩ তক ক৯ ভাত ক ওজ কক কর লঙ্ভকক্চত ককজ চিত ৬ঝ কাককরজককাাজষবী কক কীত কীজজজত কতকরক রকড৬৬৩০৯০৬৪৬৭৪৪৭৬০৮৩৬৫৪ডড৯৯৬ ৬৯৬ কভার ৪৬৬৮৬৬৪৬৬৪৪ ৪৬ ৮ সউজতকজজিররা৯তজকবি৯৬৬৩ ককক শুভর রজ্ককককরতঞজস্জকারকারড কক এ চর সজঠঞঝকক্রীকজকক্এসজতরউআঠত একস 


পপ্রয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির নিচে আমি ছিলাম । এর লালা আমার শরিরে স্পর্শ 
করছে । আমি শুনছিলাম তাকে হজের তালবিয়া' পড়তে ।" 

যেনো তিনি শুনেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ইফরাদের তালবিয়া পড়তে । 

এ প্রশ্বের জবাব হলো, হজরত আনাস রা.-এর বয়স বিদায় হজের সময় ছিলো ২০ বছর। হজরত ইবনে 
উমর রা. হতে তিনি ছিলেন মাত্র ১ বছরের ছোট । এজন্য শুধু কম বয়স হওয়ার কারণে তার বর্ণনা বর্জন করা 
যায় না। বিশেষ করে তার বর্ণনা যখন অতিরিক্ত বিষয় দলিল করে 1১১১ 


আর কেরানকারি তালবিয়াতে 2১০১ 3৯৯3 4] ৪১০০১ 4৪) ০2২৯৯৪4৪৪১১ এই তিনটির যে কোনো 
একটি পড়তে পারে । সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের শব্দ পড়ে 
থাকতে পারেন । এটা সম্ভব 1 সুতরাং যে যা দেখেছেন তা বর্ণনা করেছেন। 

তাছাড়া হজরত আনাস রা.-এর বর্ণনাটি এই হিসেবেও প্রধান যে, তার বর্ণনাগুলোতে কোনো রকম বিরোধ 
নেই। তার হতে কেরান ব্যতীত অন্য কোনো পদ্ধতি বর্ণিত নেই।৯৮ এর বিপরীত হজরত ইবনে উমর রা.-এর 
বর্ণনাগুলো বিভিন্ন রকমের । ওপরযুক্ত বর্ণনা ইফরাদের ৷ তবে তার হতে সুনানে নাসায়িতে*** বর্ণিত আছে, 

1৯ এ] 2০৮13613501 ২৯৯ কিঃ ০১ 4৯৮০ এ ভাত এ। ০0৯) ৮০০ 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজে তামাতু করেছেন ওমরা ও হজ দ্বারা ।' 





১ মা'আরিফুস সুনান : ৬/২৮৩। তাছাড়া এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তানকিহ গ্রন্থকার বলেন, বরং তিনি ছিলেন 
সর্বসম্মতিক্রমে বালেগ । তার বয়স ছিলো প্রায় ২০ বছর । কেনোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত 
করেছিলেন, তখন হজরত আনাস রা.-এর বয়স ছিলো ১০ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন, 


যখন হজরত আনাস রা.-এর বয়স ২০ বছর । বোখারি-মুসলিমের বর্ণনা এর দলিল । শব্দ মুসলিমের : ১/৪০৪-৪০৫, ১.)৪)) 4১ 


০01780131 

হজরত বকর সূত্রে আনাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ ও ওমরা 
উভয়টির তালবিয়া পড়তে শুনেছি । বকর বলেন, তারপর এই হাদিস আমি ইবনে উমর রা.-এর নিকট বর্ণনা করেছি । তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হজের তালবিয়া পড়েছেন। তারপর আমি আনাস রা.-এর সংগে সাক্ষাত করে ইবনে 
উমর রা.-এর কথা তার নিকট বর্ণনা করলাম ৷ তখন আনাস রা. বললেন, আমাদের অতিক্রম করেছে শুধুমাত্র কিছুসংখ্যক শিশু । 


আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাব্বাইক ওমরাতান ওয়াহাজ্জান। -নসবুর রায়া : ৩/১০০, 3 


0801 

শায়খ ইবনে হুমাম রহ. বলেন, ইবনুল জাওজি রহ. কর্তৃক “ইবনে উমর রা.-এর বর্ণনাটিকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশে একথা 
বলা যে, আনাস রা. তখন ছিলেন শিশু'- এটা ভুল। কেনোনা, বিদায় হজে হজরত আনাস রা.-এর বয়স ছিলো ২০ কিংবা ২১ কিংবা 
২২ কিংবা ২৩ বছর। এর কারণ, এ ব্যাপারে মতপার্থক্য আছে যে, তিনি ওফাত লাভ করেছেন ৯০ হিজ্রিতে, না ৯১ হিজরিতে, না 
৯২ হিজরিতে, না ৯৩ হিজরিতে । এ বিষয়টি আল্লামা জাহাবি রহ. কিতাবুল ইবারে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম মদিনায় আগমন করার সময় তার বয়স ছিলো ১০ বছর । সুতরাং আনাস রা. তখন শিশু ছিলেন- এ কথা বলা কিভাবে 
বৈধ হতে পারে? অথচ আনাস রা. ইবনে উমর রা. সুনানের একটি সুন্নত কিংবা কোনো সুন্নতৈর কোনো অংশ বর্ণনা করেছেন । 
ফাতহুল কাদির : ২/২০১, বাবুল কেরান। -সংকলক। 

১১* মা'আরিফুস সুনান : ৬/২৮৩। -সংকলক। 

১৮ প্রায় ২০ জন মহান তাবেয়ি হজরত আনাস রা. হতে কেরানের হাদিস বর্ণনা করেন । বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস 
সুনান : ৬/২৯৩-২৮৪ । -সংকলক। 

১১» ২/১৪, কিতাবু মানাসিকিল হাজ্জ, বাবৃত তামাত্ু' ৷ -সংকলক। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪৯ 


শশিডত খত শতক ককক১" শশঠককক্রীচা কর্রুন স্কট ককএ$কতীকীকীক সক এ খকীরককরকর্ড রনির ডকরয়গক্রজর৯৪৪ কক ছঞ্কাজ্ররজটককরীকরকিককচবারজ্তকীরা কউ ককরক্ররিকারকরজররাডুকজ্কন্জ্কক্কররকররাকন্গতবরককরীকররাকজ্কককারকপ্কররকককক্ককীকত করি বগারাঞকওজতরাককরককওরজর্খাকএএকরানকত্জকককাককর কক কক 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু কারো মতেই তামাত্ুকারি ছিলেন না, সেহেতু এখানে 
তামাত্ু দ্বারা এর পারিভাষিক অর্থ উদ্দেশ্য নয় । বরং আভিধানিক অর্থ উদ্দেশ্য ৷ যেটি কেরানের ক্ষেত্রেও প্রযোজ্য 


হয়। এখানে কেরানই উদ্দেশ্য । তিরমিযী+১” শরিফেও পরবর্তীতে অনুচ্ছেদে (৮0 ৬৪ ৮৯ ৮ ০১০) হজরত 
ইবনে উমর রা.-এর বর্ণনা আসছে যে, ৯] এ ৪১০ &১ সম্পর্কে তার নিকট জিজ্ঞেস করা হয়েছিলো । 
তখন তিনি বললেন ১. ৬১ | তারপর বললেন *:,5 43১০ 41 ৪:২০ এ 0১4) ১৮০০ এ। 

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা করেছেন! তাছাড়া সহিহ বোখারি ও মুসলিমে* তার হতে 
নিম্নেযুক্ত শব্দও বর্ণিত আছে, (৯05 4৯1 ০১ 2০৪ ৯ যেটি কেরান দলিল করছে। তাছাড়া মুয়াত্তা ইমাম 
মুহাম্মদে* সাদাকা ইবনে ইয়াসার বলেন, 

০০ ১০ 4৯৭3 4১5 এ ০৯458 43] 2৬ এ 4৮ ৩০ ০ ১০০ ০৪ এ ৬০ ০৮৮৮ 
১১০১ ১১৯১ ৬০ ১৮০ কঃ ০৯৯০] 5 0:29 এনও॥। ১৩ ০৯০ ৮ ০৯ 4590 
০৯৮ 086 0 ৫৫০8 ০০৭ ০৯৯ এর ৪ এ 2১৯০ ০৮ এ 1515 0৪ 5০০৬ 

“আবদুল্লাহ ইবনে উমর রা. কে আমি বলতে শুনেছি, আমরা তখন তারবিয়া দিবসের দুই বা তিনদিন আগে 
তার নিকট প্রবেশ করেছিলাম । আরো অনেক লোক তার নিকট প্রবেশ করেছিলো । তারা তীকে জিজ্ঞেস 
করছিলো । তারপর তার নিকট অগোছালো চুলবিশিষ্ট এক ব্যক্তি প্রবেশ করলো । সে বললো, হে আবু আবদুর 
রহমান! আমি আমার মাথার চুল বেধে রেখেছি এবং ইফরাদ ওমরার এহরাম বেঁধেছি। এ বিষয়ে আপনার কি 
রায়? জবাবে ইবনে উমর রা. বললেন, তুমি যখন এহরাম বেঁধেছো, তখন যদি আমি তোমার সংগে থাকতাম, 
তাহলে আমি তোমাকে নির্দেশ দিতাম হজ ও ওমরা দুটির এহরামের 1" 

৪. বোখারিতে৯২ হজরত উমর ইবনে খাত্তাব রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, 


৬৪ ০৭ 2 08 ৪79০০ এ 2৯0 ক 2959 ১8৬] এ ৯ ০৪ 4৪০ এ ভোসিল ভা ০৬৪ 
4৯৯ তেই ৪১০০ 2 ০83 54০৩ ১5490 1১৪ 


১২০ ১/১৩২। -সংকলক। 


১১ দ্র. সহিহ বোখারি : ১/২২৯, +** ০৯] ৩৮০ ০৮ ৪21 সহিহ মুসলিম : ১/৪০৩, ৮০ ৮৮৮ ₹। ৬১১৯3 এ৪) - 
সংককাক। 


২ প-১৯৮-১৯৯, 5০০৭) ৩ ০৪ 08 ২১৪ । সংকলক । 
১২০ ১/২০৭-২০৮, 49351১35880 04১ 4৩১5 এ ৪:১০ 0 00 ০৩ ০4০৬ ২১৩৩1 তাছাড়া দ্র. : ১/৩১৪, ২৯১ 
এক ৮৯৯ ৩০ ০১৭৪৩ ৩০০৯] ৪৪ 9৬৬ এ কিস ০ ৬ ০ ২৯১১1 -সংকলক। 


১ মাজমাউল বিহার গ্রন্থকার বলেছেন, উকাইক হলো মদিনার একটি উপত্যকার নাম । বর্ণনায় এসেছে, এটি একটি বরকতময় 
উপত্যকা । -কিরমানি । তার হতে বর্ণিত আছে "আমার নিকট উকাইক উপত্যকায় একজন আগন্তক এলেন! সে আপস্তক হলেন, 


জিবরাইল আ.। হয়ত ০০ দ্বারা উদ্দেশ্য এহরামের সুন্নত । আর ৬৬৪ 5১০ 89 এর অর্থ হলো, হজের মধ্যে ওমরা প্রবিষ্ট! অর্থাৎ 
কেরান, কিংবা 5$ অর্থ ৮। ৩/৬৪৪ । -সংকলক । 
দরসে ভিরমিযী -৪ক 


দরসে ভিরমিহী-৩য় আগ ৮৫০... 


_ 'নৰী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উকাইক উপত্যকায় বলতে শুনেছি, আমার নিকট আমার 
প্রভুর কাছ হতে একজন আগত্তক এলেন । তিনি বললেন, রিনি হার ভাতা এন 
ওমরাতুন ফি হাজ্জাতিন ।' 

৫. সহিহ মুসলিমে১২ হজরত আলি রা. হতে বর্ণিত আছে, হজরত উসমান রা. কে তিনি বললেন, 

৩৯ : 04 ০১৯১ ৪০ এ এছ এ০। ৯৭০ ৬৪ ২০০ 5 ০০০ এ 

“আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংগে আমরা তামাত্ু করেছি? জবাবে তিনি 
বললেন, হ্যা ।' 

তামাত্বুয়ের পারিভাষিক অর্থ এখানেও উদ্দেশ্য নয় ৷ বরং উদ্দেশ্যআভিধানিক তামাত্ু তথা কেরান। 

৬, তিরমিযীতে ৮:০0 ৬$ ৮৯ ৩ ১ অনুচ্ছেদে ইবনে আব্বাস রা.-এর হাদিস রয়েছে, 

৩০১০৪ ৩ সস ০৭৪৩ এএএ ৬০৯ ০৪৪ ৯3 ০০৬ এ 0৩ 4০ এ লোশন এ ০১৮০ এর 
শি] ১০৫১০ এএ। ক৯০ ০৬ ৬ 

“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তামাত্ু করেই ওফাত লাভ করেছেন । আবু বকর রা. তাই করে 
ইনতেকাল করেছেন৷ উর রা. ও উসমান রা.ও তাই করে ইনতেকাল করেছেন ।' 

এখানেও তামাতু দ্বারা কেরান উদ্দেশ্য । 

এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফা চতুষ্টয় হতে কেরান প্রমাণিত হয়ে যায়। 

৭. পেছনে হজরত আনাস রা. এর বর্ণনার আওতায় বোখারি ও সুসলিম সূত্রে৯ হজরত আবদুল্লাহ ইবনে 

উমর রা. এর হাদিস উল্লেখ করা হয়েছে, ৫০১৩ ০৯1 ১ ৪১০০১ ০৯ 


“তারপর ওমরার তালবিয়া পড়েছেন তারপর পড়েছেন হজের তালবিয়া।' এই শব্দগুলো কেরান সম্পর্কে 
দলিল করছে। 


৭ ১/৪০১-৪০২, &০০এ। 31১৯ ৩১৩। বর্ণনায় ১৯। এর পর হজরত উসমান রা.-এর এই শব্দবলিও বর্ণিত আছে, ৫ 5 
০৪৯ । তথা আমরা ছিলাম ভীতসস্তরস্ত। এর অর্থ ও ব্যাখ্যার জন্য দ্র. ফতহুল মুলহিম : ৩/২৯৯, ৫:40 3১৯ এ৯৩। -সংকলক। 
** মা'আরিফুস সুনানে : (৬/২৮৬) তিরমিযী, বাবুত তামাতু সূত্রে বর্ণনাটি এভাবে বর্ণিত আছে। তাছাড়া নসবুর রায়াতে 


(৩/১০২, ৮০ 23040308991 ৬৯১৬৪ তিরমিযী সূত্রে বর্ণনাটি এই শব্দেই বর্ণিত আছে! তবে আমাদের নিকট বর্তমান জামে' 
তিরমিধীর তিনটি কপিতে বর্ণনাটি আছে নিঙ্নরূপ, 


২০ 2৯ 513 ৫5 435 এ এজ এ ০৬৮০ ৬০০ 
২9 2১৩৬ ০ ক ০০ ০0১19 779 ০৬১০৩ 79 ০৬১০৩ ৭ ১৯5৪ 
কোনো কপিতেই চারটি স্থানের কোনো একটি স্থানে 4. ৯ শব্দ বিদ্যমান নেই। ০1 451 অবশ্য তাহাবির (১/৩১৫, ২4৪ 


(1১9 ৯ ভঠ ৩০৯০ 4 তি ৬০ এম তা ক 9৬ 0 বর্ণনায় এসব শব্দ বর্ণিত আছে। সারকথা, উদ্দেশ্য উভয় ধরনের 
শব্দ দ্বারা অর্জিত হয়ে যায় । -সংকলক । 


' সহিহ বোখারি (১/২২৯, ++ ০১) ১. ০ 4২), সহিহ মুসলিম (১/৪০৩, ৫৯: ৮৮ ৬ ৩১৯৯১ ৩ - 


সংকলক । 


& € 


দরসে তিরামিযী 7৫৭ 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৪ ৫১ 
৮. সহিহ বোখারি ও মুসলিমেও১২ এ ধরনের শব্দ বর্ণিত আছে। 
৯. সুনানে নাসায়িতে+২* হজরত বারা ইবনে আজেব রা. হতে বর্ণিত আছে, 


০ 1 ৪ ০] ৬০০ 2 5 এআ ভাল এআ ৩১৭০ ০১৭ ০৯৯ অখ ভয় 0855 5 এ ০৪ 

0 ০০১ ৪1 ০ 0৮৮১ 4৯০ এএ। ভাল এ| ০৯০9 ৪৪৩ 7০9৮০ ৭5 ৮০৩ 43০ এএ ক ও 
৪১ : ৩৩ 55983 ভ]। এ৬০ কি: 05 549৬ এআ 2 এত 2৬০০ ০৪৪ 22053 4৮ ও ৬:৯০ 
৩] 2৬০ ভি 5 এ ৬ ৯০এ ও ৬০৭ 05 ৪৪০ স 243৯০০৭2053 496 এ] ৩০ 


১8 

'আমি আলি ইবনে আবু তালেব রা.-এর সংগে ছিলাম, যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ইয়ামানের আমির মনোনীত করেছিলেন যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
আগমন করলেন, তখন আলি রা. বললেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট 
এলে তিনি আমাকে বললেন, তুমি কিরূপ করেছ?। বললাম, আমি আপনার মতো এহরাম বেঁধেছি। তিনি 
বললেন, আমি তো কোরবানির পশু এনেছি এবং কেরান করেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম তার সাহাবিদেরকে বললেন, আমি এখন যা জেনেছি বদি আগে তা জানতাম তবে তোমরা যেমন 





* বোখারি : ১/২২৯, মুসলিম : ১/৪০৪। তাছাড়া হজরত আয়েশা রা. হতেই বর্ণিত আছে, 21.) 43০ 4 ০১০) &5 এ 
4৯২৯ ৬$ 5.১: । -কানজ্জুল উম্মাল : ৫/৮৫, বাবুল কেরান, ৬৯১ সংকেত যা । -সংকলক। 

১ ২/১৩, বাবুল কেরান, সুনানে নাসায়িতে *১৯-। ৯১০৪ 2১১ ০৪ ৮৯] ০১৪ এর অধীনে এই বর্ণনাটি বর্ণিত আছে এভাবে, 
১৬ 0৪ ৬৬১ এ এশও ০০৯০ ৪৮০ 00০3 48০ এ ১০ কা ০১৭ ০৯৯ 55 5 ৬৪ 5:45 2) 9১1 ০৪ 
এএ এ: ত1 50৩ ৪৮৯৪ 0৩ এ 80 4১১০ ২ ৬৩ ১৯৩ 2৬৮০ এ 03 48০ আআ ৬০০ ও ৪০ ৪৮ 
০৬ ১ 4০ 0 এ কাই এ এ ত%ু 2:০৪ 7 95 019১0 4৪০৯৮ ১৭ ০০৩ ০ আআ ৬১০ এ 0১4) 0৬ 

3583 ৮] 4৬৮ ২৪ কট: 05 550৯ এ এ তু 2:০9 1০১৯৬ ০৪57 তা 05 0043 35 এ ভাত ও ০ 

(২/১৬) হজরত বারা ইবনে আজেব রা.-এর এই বর্ণনাটি বর্ণিত আছে সুনানে আবু দাউদে। এতেও ৬৭৫) ০৬০ ১৪ ভ%৬ 

১৪) শব্দ বিদ্যমান আছে। দ্র. : ১/২৫০, ৰাবুন ফিল কেরান। 


আর আল্লামা আলি আল মুত্তাকি আল বাওয়ারদি, ইবনে কানি' এবং আবু নু'আইম সূত্রে সুবাই ইবনে মা'বাদ রা.-এর হাদিস 
বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি কিছুদিন আগে খ্রিস্টান ছিলাম। তারপর আমি মুসলমান হয়েছি। তারপর হজ করার ইচ্ছা 
করেছি। ফলে আমি আমার সম্প্রদায়ের এক ব্যক্তির নিকট এলাম । তাকে বলা হতো, আদিম তাগলিৰি তিনি আমাকে কেরান করার 
নির্দেশ দিলেন এবং আমাকে সংবাদ দিলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন। তারপর আমি ইয়াজিদ 
ইবনে সূহান ও সালমান ইবনে রবি'আ এ দু'জনের কাছ দিয়ে অতিক্রম করছিলাম । তখন তারা দু'জন আমাকে বললেন, তুমি তো 
তোমার উটটির থেকেও অধিক বিভ্রান্ত। একথাটি আমর মনে প্রতিক্রিয়া সৃষ্টি করলো । তথা আমার মনে সন্দেহ জাগলো । তারপর 
আমি উমর রা.-এর কাছ দিয়ে অতিক্রম করলাম, আমি তাকে (এ বিষয়ে) জিজ্ঞেস করলাম । তিনি বললেন, তোমাকে তোমার নবীর 
সুন্নতের প্রতি পথ প্রদর্শন করা হয়েছে৷ কানভ্ভুল উম্মাল : ৫/৮৪-৮৫ | কেরান। নং ৬৮৫। 


সুবাই ইবনে মা'ৰাদের বর্ণনার শব্দগুলো পার্থক্য সহকারে সুনানে আবু দাউদ (১/২৫০, ০.8) ৬৬ 4০০), সুনানে নাসায়ি 
(২/১২-১৩- 98 ৬৯), সুনানে ইবনে মাজাহতেও (২১৩, ৮০] ১ ₹৯] 08 ০১৯ ২১৭) বর্ণিত আছে। -সংকলফ । 


দরসে ভিরযিষী-ওয় খন্ড ৮ ৫২ 


৯৬ ০৬৮৬৪ ৬৬ ৮৩ ৮ ১০৭ ৮৩ ০৬৩ কা কক ৮৩ কও ৬৬ কক ক৩৩ 5 তক সকক৩৬৮ ৬৬ ৬ সনাক্ত কক উজ হকিকজততওজক কাত ঞভ৬ জজ ০৮ একতককাকজজনীউক জি ৬ ৪ জি উডত নীজঞউ ৪০ ৯কি উপজিউ কি কত এ ৫৯ক ৪ একস +০৮৪৭ ক কক ও এব ক ০ এ কও এ ডও আনত আউ জত ১ উকরাতকরতলতকীজত শক শি ্রকীতততশকীউী তা হক ১৩ 


করেছো, আমি অনুরূপ করতাম । তবে আমি কোরবানির পশু নিয়ে এসেছি এবং কেরান করেছি।' এর চেয়ে বেশি 
স্পষ্ট বর্ণনা এ বিষয়ে হতে পারে না। যাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং স্পষ্ট ভাষায় বলেছেন, 
“আমি কেরান করেছি'। 

১০. মুসনাদে আহমদে হজরত আনাস রা.-এর বর্ণনায়ও নিম্গেযুক্ত শব্দগুলো বর্ণিত আছে, 

2৯০১ ৮৯] 55383 ভ্) 4৬০ ৮৬5 

১১. সহিহ বোখারিতে১১ হজরত ইবনে উমর রা. উদ্দুল মু'মিনিন হজরত হাফসা রা. সম্পর্কে বর্ণনা করেন, 
০৬ ৬৪ 2 03 ৫০১০৮ ০০ ০৪ ৫৯০ 035০০৯1৯৭৩৪ ০08 5 1481 01১৯) 92 এও ও 

তিনি বলেছেন, হে আল্লাহর রাসূল! কী হলো লোকজনের তারা ওমরা করে হালাল হয়ে গেছে আর আপনি 
তো আপনার ওমরা হতে হালাল হননি! তিনি বলেন, আমি তো আমার মাথায় প্রলেপ দিয়েছি এবং আমার 
কোরবানির পশুর গলায় হার বেধেছি। সুতরাং কোরবানি করার আগে আমি হালাল হতে পারি না।' 

আরেক বর্ণনায়”*২ বর্ণিত আছে,১০০ ₹০৯]| ০ ০৯ ৮৯৯ ০৯ ১এ 

১২. মুসনাদে আহমদ ও তাহাবিতে হজরত উম্মে সালামা রা. হতে হাদিস বর্ণিত আছে, 

(৬১১০) ৮00) 4৯৯ ৬৪ 5০০ ০৯০ ও 01১ ০0983 ০153 493০ 4) ভি এ ০১১) ৬৯৬ 


'রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি, হে মুহাম্মদ পরিবার! তোমরা হজ ও 
ওমরার এহরাম বাধো । শৈব্দ তাহাবির*%) এটিও কেরানের ব্যাপারে সুস্পষ্ট বাচনিক হাদিস । 


১০ পূর্ণ বর্ণনাটি নিঙ্গেযুক্ত 41 ৯) 0. 254 ১০5 ৮৪ 5১৬ সাও ৮০০৯০ ১০৯ 2 05 এ ৯ ০০ ০০৩ 
420১ ০০1 


মাজমাউজ জাওয়াইদে আল্লামা হাইছামি রহ. এই বর্ণনাটি বর্ণনা করার পর বলেন, এটি বর্ণনা করেছেন আহমদ, আবু ইয়ালা, 
তাবারানি আওসাতে। এতে আছেন আবু আসমা সাইকিল নামক এক বর্ণনাকারি । আবু ইসহাক ব্যতীত তার সূত্রে কেউ বর্ণনা 


করেছেন বলে আমরা জানি না। (৩/২৩৫, 2১১ 4৩৮ 41 ৬৯০ কও ২৯১ ১585১ 058 ওঠ ০৩) । -সংকলক। 

১ (১/২১৩, ৮৩ 4০815 098)15 ৬০০ ০৯৩), ২৩৩, ৯৪3 ০০৯১1 ২০ +এ০ এ] ০০ ০১৪) । সংকলক! 

১০২ দ্র, সহিহ বোখারি : ১/২২, 3803 ১ ১১ 8 ৯৬, সহিহ মুসলিম : ১/৪০৪, 3] 1১:১3 ১90 ৩ ৩৩ ৬০3 
১)৪০॥ ০৮৯] ০ 55৩ কচ) সংকলক । 

৮ ইমাম নববি, হাফেজ প্রমুখ শাফেয়ি আলেম স্বীকার করেছেন যে, শাফেয়িগণ এ ধরনের হাদিসে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি 
স্পষ্ট নয়। বিস্তারিত বর্ণনার জন্য দ্র, ই'লাউস সুনান : ১০/২৫৫-২৫৬1। ০০ 4৪ 001 055 ৮০৩ ১১১৯) ১৯৯ ০৪ ৯ 
২815 &০ -উত্তাদে মুহতারাম । 

» শরহে মা'আনিল আছার : ১/৩২১, €1১সা ২৯৯ ৬$ ৮২০৯৮ এ 2৮০০ 46 এ টানি কম 05 ৬ ৯৩। আল্লামা 
হায়ছামি রহ. এই বর্ণনাটি মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা এৰং মু'জামে তাবারানি কবির সূত্রে বিস্তারিত আকারে বর্ণনা 
করেছেন এবং মু'জামে তাবারানির নিদ্েযুক্ত শব্দরাজি উল্লেখ করেছেন, 5১৮ ১ ৩০»: 1১৯০ 24 ৩ ৯৬ অর্থাৎ, ছে উম্মতে মুহাম্মদি! 


তিনশত তক শিস তবশশিক্রিজততিত তত -কজসক তত কককক ৬৬৪ ৫০ ৯ক অত ওকীরিতত তর ককজকিক ৬০৪ জকওকত ০৯০৯৬ 


52895754444 রা ব্রার 


মাসে ওমরা জায়েজ মনে করতো না। ₹ এটাকে সবচেয়ে বড় গোনাহের কাজ সাব্যস্ত করতো । তাদের এই 
উক্তি প্রসিদ্ধ আছে, 


০১৭০০ ০৭ ৪০] ৩৬৬৯ ০০৬৮০ ১3১ ১৬০১ ১১] 1.)১ ১০০ 


পাশ ীশীশীশ শশী পাশ শী শা লু 


তোমরা হজ ও ওমরার এহরাম বাধ বা তালবিয়া পড়ো । সর্বশেষে বলেছেন, আহমদের বর্ণনাকারিগণ সেকাহ। মাজমাউজ জাওয়াইদ 
: ৩/২৩৫, ৮১০১ ৩০ এ এজি কা ২৯৯১ ৯৪৪১ 9151 ৬ ০৪৪। -সংকলক। 

* হজরত উমর, উসমান, আলি, আয়েশা, উম্মে সালামা, হাফসা, আনাস, ইবনে আব্বাস, জাবের ইবনে আবদুল্লাহ, বারা 
ইবনে আজেব, ইবনে উমর, সুবাই ইবনে সাদ রা.-এর বর্ণনাগুলো পেছনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া হজরত ইমরান ইবনে 
হুসাইন রা.-এর বর্ণনার জন্য দ্র. সহিহ মুসলিম : ১/৪০২-৪০৩, ৬: 35৯ এএ৩ হজরত আবু তালহা রা.-এর বর্ণনার জনা দ্র, 
সুনানে ইবনে মাজাহ ; ২১৩, ৪.০] ৫০ 08 ০+ ৬৭৬ সাদ ইবনে আবু ওয়াক্কাস রা.-এর বর্ণনার জন্য দ্র. মুয়াত্তা ইমাম মালেক 
: ৩৫৪, ৮১০৭ ৩১ গল ৩ ০০৬ হজরত আবু কাতাদা রা. এবং আবু সায়িদ খুদরি রা.-এর বর্ণনাগুলোর জন্য দ্র., সুনানে দারাকুতনি 
: ২/২৬১, 114 51100 2০0 ০৯৪ ৮৯৯ * হজরত হিরমাস, সুরাকা, ইবনে আবু আওফা এৰং আবু দাউদ মাজনি রা.-এর 


বর্ণনাগুলোর জন্য দ্র. মাজমাউজ জাওয়াইদ : ৩/২৩৫, ২৩৬, 79 4৮ 401 ৪০০ কঞ। ২৯৯৩ ৯853 0901 ৩৪ ০৪৩। - 
মংকলক। 


*** শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪০৫, ০).১0১ ১88) 5 %5। -মা'আরিফ বিন্ৌরি : ৬/২৭৫। -সংকলক। 

*** তারপর ওমরাকে হজে প্রবিষ্ট করার ব্যাপারে দুটি উক্তি আছে। একটি বৈধতার অপরটি অবৈধতার। আল্লামা নববি রহ. 
শরহুল মুহাজ্জাবে লিখেন, “আসাহ উক্তি অনুষায়ি এটা আমাদের জন্য অবৈধ । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাঙ্টামের জন্য সে 
বছর প্রয়োজনের খাতিরে বৈধ ছিলো । 

বিন্নৌরি রহ. বলেন, শাফেয়িগণ এ ধরনের ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন। কেনোনা, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
কেরান সম্পর্কে এতো প্রচুর বর্ণনা আছে, যেপ্ডলো অনস্বীকার্য । তারপর তাঁরা শ্রিয়নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ওমরাকে 
হজে প্রবিষ্ট করার উক্তি করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরান সংক্রান্ত সুস্পষ্ট বর্ণনাগুলো শুরু হতে তাদের 
এই ব্যাখ্যা পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহ.-এর মতো মনীষীর ওপর তাজ্জব যে, তিনি 
শাফেয়িদের এই ব্যাখ্যার স্বপক্ষে ছিলেন এবং প্রচুর বর্ণনা হতে চোখ বন্ধ করে রেখেছেন। এটা তার মতো মনীষীর জন্য মানায় না। 

" দ্র. মা'আরিফুস :৬/২৭৫। -সংকলক। 

" প্ঞন৮শ০গ টিনটিন রিনি রিনা ররলজা বাজ 
? লোকজনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন, “তারা মনে করতো যে, হজ্জের মাসগুলোতে ওমরা করা পৃথ্থিবীর সবচেয়ে বড় 
গোনাহের কাজ । তারা মহররমকে সফর মাস বানিয়ে ফেলতো এবং বলতো, যখন যখম ভালো বায়, চিহ্ু মিটে যায় এবং সফর মাস 
' শেষ হয়ে বায়, তখন ওমরাকারির জন্য ওমরা হালাল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেতাফের 

আগমন ঘটেছে চার তারিখ সকালে । তারা এসেছিলেন হজের তালবিয়া পড়ে । তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন এটিকে ওমরা 

বানিয়ে ফেলার জন্য । ফলে এটি তাদের নিকট মারাজক ব্যাপার মনে হলো । তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল! কোন হালাজ? 


তিনি জবাবে বললেন, সব হালাল । (১/২১২, ৮৯33 ০১1 94815 ৫5৬ ০৩)। 
্ ওপরযুক্ত বর্ণনায় জাহেলিয়াত যুগের এই উক্তির অর্থ হলো, হজ্জের কষ্টের ফলে উটের পিঠগুলোতে বেনব হাওদার কারণে বখম 


পৃঃ 


চিনি ারারিরারারারারারারাররারী..০ 

এজন্য তাদের আকিদা খর্ডন করার উদ্দেশ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্সাম হজ এবং ওমরা 
একত্রিত করেছিলেন । 

এই ব্যাধ্যাটি বর্ণনাসমূহের সংগে খাপ খায় না। কেনোনা, একাধিক বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হতে কেরানের এহরাম বেঁধেছিলেন। যেমন- হজরত আনাস+*, বারা ইবনে 
আজেব১*০ ও হজরত আলি১১ রা.-এর বর্ণনা দ্বারা বুঝা যায়। তাছাড়া হজরত উম্মে সালামা রা.-এর বর্ণনা, 

2৯ ৩৪ ৪০০ ১০৯১ পা ১১২3৯ 

-ও এর দলিল যে, তিনি শুরু হতেই কেরানের এহরাম বেঁধেছিলেন।১ 

শাফেয়িদের একটি দলিল এর দ্বারাও দেওয়া হয় যে, হজরত উমর রা. কেরান করতে নিষেধ করতেন। এ 
বিষয়ে শীত্রই আলোচনা আসবে &| ৬৪ ৮২৯ এ ৯১ অনুচ্ছেদে | 

জবাব হলো, হজরত উমর রা.-এর উদ্দেশ্য কেরান হতে নিষেধ করা ছিলো না। বরং নিষেধাজ্ঞা দ্বারা তার 
উদ্দেশ্য ছিলো হজ এবং ওমরা বাতিল করা হতে নিষেধ করা। এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনা ৬৪ ৮৯ ০ ০3 
₹45॥ অনুচ্ছেদে আসবে ইনশাআল্লাহ । 

এখন আছে শুধু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তামাত্ু কামনা দ্বারা তাদের দলিল 
পেশ। জবাব হলো, এই কামনা এজন্য ছিলো না যে, তামাত্ব আফজাল ছিলো। বরং যেহেতু যখন প্রিয়নবী 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকজনকে ওমরার পর এহরাম খোলার নির্দেশ দিয়েছেন, তখন বহুলোক 
পুরানো প্রথা অনুযায়ি এটাকে অপছন্দ করেছেন এবং এই অপছন্দের কথা প্রকাশ করেছেন নিন্নেযুক্ত ভাষায়, 


০6 0 93550 ০০ ও]ু ৮৮৭ 





হয়ে গেছে, হজ হতে প্রত্যাবর্তনের পর যখন সে জখম পূর্ণ হয়ে যাবে এবং সেখানে পশম গজাতে শুরু করবে এবং জখমের 
চিহ্ুলো মিটে যাবে, সফর মাস খতয় হয়ে যাবে । (অর্থাৎ, সে মুহররম যেটাকে তারা সফর সাব্স্ত করেছিলো, সেটা খতম হওয়ার 
পর মূল সফর মাস শুরু হয়ে যায়, তথা হারাম মাসগুলো শেষ হয়ে যায়), তখন ওমরা বৈধ হয়ে যায় । -সংকলক। 

»* মাজমাউজ জাওয়াইদ : ৩/২৩৫, ৯৮০১ 4৩০ এ এ কা ২৯৯3 0০] $ ৮৪ । সংকলক । 

১০ সুনানে নাসায়ি : ২/১৩, বাবুল কেরান : ২/১৬, ০১৯ 2১৮ 9০ ১০ ০৯০ 951 সংকলক । 

১৪১ সুনানে নাসায়ি : ২/১৩, বাবুল কেরান : ২/১৬, ১১৯৭] ১১৯৪৪ 45 ০০৬ ০০৯ ০251 সংকলক । 

১৪২ শরহে মা'আনিল আছার : ১/৩২১, €1১9] 4৯৯ ভ$ ৩৯ 4৯ ০৮৩ এ এআ ভাতা কা ০0 ৬ ০০৩। -সংকলক । 

১৪৩ শায়খ বিন্নৌরি রহ. মা'আরিফে : (৬/২৯০) বলেছেন, “ইমাম বায়হাকি রহ. তার সুনানে কেরান সংক্রান্ত রেওয়ায়াতশুলোর 
ব্যাখ্যায় যে কৃত্রিমতা প্রদর্শন করেছেন, স্বয়ং তার মাজহাবের বড় বড় মনীষীগণ, যেমন নববি, তাকি সুবকি, ইবনে হাজার প্রমুখ 
এগুলো প্রত্যাখ্যান করেছেন। বরং হাফেজ ইবনে হাজার রহ. এটাকে তা'আসসুফ (জুলুম বা বেঠিক) নামকরণ করেছেন । হাফেজ 
আলাউদ্দিন রহ. তার তা'আসসুফের মুখোশ উন্মোচন করেছেন এবং দাতভান্তা জবাব দিয়েছেন । 

তার ইমামের মাজহাবের একটি দুর্বলতা হলো, এ মাসআলা হতে মত প্রত্যাহার করেছেন, ইমাম মুজানি, ইবনুল মুনজির ও আবু 
ইসহাক মারওয়াজি রহ. যারা ছিলেন ইমাম শাফেয়ি রহ.-এর প্রাচীন অনুসারী । পরবর্তীদের মধ্যে আছেন তাকি সুৰকি রহ. | ইমাম 


নৰৰি রহ. ইবনে হাজার প্রমুখ শাফেয়ি এবং কাজি ইয়াজ মালেকি রহ.-এর মতো মনীষীগণ একথা বলতে বাধ্য হয়েছেন যে, রাসূলে 
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি কেরান পর্যস্ত এসে পৌছেছে । -সংকলক । 


১* সুনানে আবু দাউদের বর্ণনা ; ১/২৪৯, ৩ 4১% ৬৪ 4১২, সহিহ মুসলিম : ১/৩৯২, চু ০১৯১) ০৯৯১ ৩ ৩ তে 


দরসে তিরমিধী-৩য় খণ্ড হ ৫৫ 


৯৪৯০১ ২৪২১৮ জতকত ৩ এত শতক দতিতিঠিউকছিকতীগক তত চজককঞক্কক্কিকটিকবণীতনততজককজতএএঠসশজককক্ছরক্তততজত্কগ্জজরতজ্কডরাত্ওজ্করককককককবীউককন্কজরঠকীরগকতককতরিউরাররককিতকজগখাজীবাককতকপ্রতগজকাকাক নক ককীকনকীকত তক টিকাজন্জারকাকীক্রীাবাক কতকরক বকা কররক্কককরককরক্ককারকএঝাকতকীরকক 


“তখন আমরা কি মিনার দিকে চলবো, যখন আমাদের পুরুষাঙ্গগুলো ফোটা ফোটা বীর্যপাত করবে? প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি আমি কোরবানির পশু না আনতাম এবং তামাতু করতাম তবে 
ভালো ছিলো ।' যাতে খণ্ডিত হতে পারতো তাদের ভ্রান্ত ধারণা 1১৪৫ 


কেরানের আফজালতার কারণগুলো 

তারপর কেরানের আফজালতার প্রাধান্যের আরো কিছু কারণ আছে। সেগুলো নিম্নরূপ, 

১. কেরানের বর্ণনাগুলোর সংখ্যা ইফরাদের বর্ণনা তুলনায় অধিক । 

২. ইফরাদ যেসব সাহাবি হতে বর্ণিত আছে, তাদের হতে কেরানও বর্ণিত আছে। যেমন- হজরত ইবনে 
উমর, আয়েশা রা. প্রমুখ । তবে এমন সাহাবির সংখ্যা বহু, যাদের হতে শুধু কেরান বর্ণিত আছে, ইফরাদ নয়। 
যেমন- হজরত আনাস, ইমরান ইবনে হুসাইন ও উম্মে সালামা রা. প্রমুখ । 

৩. ইফরাদের হাদিসগুলো সব কর্মবাচক । তবে কেরানের হাদিসগুলো বাচনিক ও কর্মবাচকও । আর বাচনিক 
হাদিস ক্রিয়াবাচক হাদিস অপেক্ষা প্রধান হয়ে থাকে। 

৪. ইফরাদের বর্ণনাগুলোতে সহজে ব্যাখ্যা হতে পারে । সে ব্যাখ্যা হলো, কেরানকারির জন্য শুধু লাব্বাইকা 
বিহাজ্জাতিন বলাও বৈধ। সুতরাং যেসব সাহাবি শুধু এটা বলেছেন, তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের এহরামকে ইফরাদ মনে করেছেন এবং বর্ণনা করেছেন সে অনুযায়ি । কেরান এর বিপরীত। 
এগুলোতে ব্যাখ্যা দেওয়া অসম্ভব । 

৫. প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে কোনো বর্ণনায় প্রমাণিত নেই যে, তিনি 'ইফরাদ করেছি' 
কিংবা “তামাত্ু করেছি' বলেছেন। তবে হজরত বারা ইবনে আজেব ও আনাস রা. এর বর্ণনায় বিদ্যমান আছে 
'কেরান করেছি' শব্দ স্পষ্ট ভাষায় । যেমন- আগে আমরা এর সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। 

৬. কেরানে কষ্ট বেশি। এজন্যও এটি আফজাল ।১* এর বিপরীত তামাতু ও ইফরাদ । এগুলোতে এতো কষ্ট 
নেই। হজরত আবু বকর সিদ্দিক রা.-এর প্রসিদ্ধ হাদিস রয়েছে, 





নিযুক্ত শব্দরাজি বর্ণিত হয়েছে, ৬৮ 339১০ ৮0 2৬০ 5781 -সংকলক। 
* এই জবাবের সমর্থন হয় সুনানে আবু দাউদের বর্ণনার পরবর্তী শব্দাবলি দ্বারা। 441 0.) (০১১0 +৯75$ ৬) 413 2.8 
২০০৯১ তক ৩০ 0 9১ 4৯০৬ ও ৯৩ ৮০৭ ০০ 44০৭ ক: ০0 ৮০১ 435 4০ ৩1০৪ তথা হালাল হওয়ার 


প্রতি অস্বীকৃতির বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছলো, তখন তিনি বললেন, যদি আমি এ ব্যাপারে 
আগে বুঝতে পারতাম যা আমি পরে বুঝতে পেরেছি, তাহলে আমি কোরবানির পণ্ড সংগে নিয়ে আসতাম না। আমার সংগে দি 


কোরবানির পশু না থাকতো, তাহলে অবশ্যই আমি হালাল হয়ে যেতাম। (১/২৪৯, ০৯] ১০॥ ৬৪ ৮১2) । -সংকলক। 


” এর সমর্থন হয় বোখারির বর্ণনা স্বারা। হজরত আয়েশা রা. বলেন, হে আল্লাহর রাসূল! লোকজন ফিরবে দুটি কোরবানি 
করে, আর আমি ফিরবো একটি কোরবানি করে! তখন তাকে বলা হলো, তুমি অপেক্ষা করো, যখন তুমি পবিত্র হয়ে যাবে, তখন 


তানয়িম হতে বের হয়ে এহরাম বাধবে। তারপর অমুক স্থানে আসবে । তবে তা (অনেক কপিতে এখানে আছে- ১৬ ৬৮০ 43605 
১৯১ 4 450 তথা তোমার ব্যয় কিংবা কষ্ট অনুপাতে সওয়াব হবে। (১/২৪০, ১৪ ৮৮ ০৯ ০ ৮৪ ১০০] ৪৯৪ 
-২৯৪)। এতে বুঝা গেলো, হজ ও ওমরার ফজিলত হয় কষ্ট অনুপাতে । আর লীর্ঘ কষ্ট এহরামের কারণে সুনিশ্চিতরূপে কেরানেই 
বেশি হয়। তাছাড়া এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হজ কি জিনিস? তথ্ন তিনি 
বললেন, ০০ এ তথা এলোকেশ এবং ময়লা টুল (বিশিষ্ট হওয়া)। দ্র., ইবনে মাজাহ : ২০৮, ০৯] ৮৯১ 0৬ ৮৯৪ অর্থাৎ 


আসল হাজি সে যে হের কষ্ট সহ্য করে এলোকেশ এবং ময়লা চুলবিশিষ্ট হয়ে গেছে এবং দীর্ঘ এহরামের কারণে কেরানকারির 
ক্ষেত্রে এর সন্তাবনা বেশি । -সংকলক । 


দরসে ভিরযিযী-৩র খখ 2৮ ৫৬ 


৬০০৩০ কক৩ ক ৪ ০৩৪০৩৪৩৩৩৭৪ $জত০৯ওকতককশককওক++৯তককককিজজখঞকজকিএজিজিকিক্ককপডবজককিগককক্কলককিজি ভক্ত ওজজক ১০ কক্ কতক প্িউউিকউকীকসকউিজকতিত উত্ক্ডতকশিজউিভকজ লিউ বত ওডতকত০ ৯৬৭ কব৬৬০একএ একক ক রির৪ক এন কককিউক এন ৪৬ক৪৬৯৫-৪৬উবন সওজ পকজিরীকক ১০৭ শ্বা ২৬৯৮১ অদিতি 


০9০৯] 0 €-৬॥। তে জী: নার রানি 
“তালবিয়া এবং কোরবানি বেশি হয়, সেটি আফজাল। বাস্তবে কেরানে তালবিয়াও বেশি হয়, আবার 
কোরবানিও ওয়াজিব হয়। তামাতুু এর বিপরীত । কেনোনা, তাতে তালবিয়া বেশি হয় না এবং ইফরাদও এর 
বিপরীত । কেনোনা, কোরবানি তাতে ওয়াজিব হয় না।*৮ 
২8৮4০ 
অনুচ্হেদ-১২ : তামাতু প্রসংগে (মতন পৃ. ১৬৯) 


টি ক. পাটি ৪ . টিবি? ৮৫ ০৯০ 
$ এ] 5485 ও এ এক ১১০ ৩30 02 ৯৫ 522০5 7 গা 


0 81251 এ 2 এড 5৩ 27 228 তর 9585 04558 


ঞ 


৩৪৮ এক অনি এ 52 উর এ ও এড এন ৮৩৪ ৩০৪৯০ ১৪ 


% টি পি নিকি ৫8৮০ 


6157 3520 ০855 2 050 58 ১০০ 

৮২৪ । অর্থ : মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হারেস ইবনে নাওফিল হজরত সাদ ইবনে আবু ওয়াঞ্কাস ও 

জাহহাক ইবনে কায়স রা.কে হজের সংগে ওমরা মিলানোর কথা (যাকে তামাত্ব বলে) আলোচনা করার সময় 

বলতে শুনেছেন। জাহহাক ইবনে কায়স বলেছেন, এটা কেবল সেই করতে পারে, যে আল্লাহর হুকুম সম্পর্কে 

অজ্ঞ। তখন সাদ রা. বললেন, ভাতিজা! তুমি খুব খারাপ কথা বললে । তখন হজরত জাহহাক রা. বললেন, 

কারণ, এ হতে উমর ইবনে খাত্তাব রা. নিষেধ করেছেন। তখন সাদ রা. বললেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম করেছেন । তার সংগে এটি করেছি আমরাও । 





১** সুনানে তিরমিযী : ১/১৩২, ১৯১] 2 ১০৪ ৬$ ₹ত ০০৯৪1 শব্দ তিরমিযীর | সুনানে ইবনে মাজাহ : ২১০, 4৭২ 
০] কও ০৮ &৪০। 

এর অর্থ হলো, জোরে তালবিয়া পড়া ৷ আর ৫ 5 এর অর্থ হলো, কোরবানির পশুর রক্ত প্রবাহিত হওয়া । -সংকলক । 

১৯৮ আল্লামা বিন্লৌরি রহ. কেরানের আফজালতার প্রাধান্যের একটি কারণ এই বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, "ওমরা কেয়ামত দিবস পর্যস্ত হজে প্রবিষ্ট হয়েছে। -সুনানে তিরমিযী : ১/১৪৪, -০3 ০ 4১৪ 
3 ৭৬৯ 4৯13 ৮০০৭ ৩৪ ৪৮ এ ৮৪। এর দাবি হলো, ওমরা হজের অংশ হয়ে যাওয়া। এটা তো কেবল হজে কেরানেই হয়ে 
থাকে । মা'আরিফ : ৬/২৯০। 

আল্লামা ইবনুল কাইয়িম রহ. কেরান এবং কেরানের বর্ণনাওুলোর প্রাধান্যের একটি কারণ এই বর্ণনা করেছেন যে, ইফরাদের 
বর্ণনাকারি শুধু চারজন- হজরত আয়েশা, ইবনে উমর, জাবের ও ইবনে আব্বাস রা. । আর কেরান বর্ণনা করেছেন চারজন । এবার 
যদি আমরা তাদের বর্ণনা বাদ পড়েছে বলি, তাহলে তাদের ব্যতীত কেরানের অন্য বর্ণনাকারির বর্ণনা সাংঘর্ষিক বর্ণনা হতে নিরাপদ 
হতে যায়। আর যদি আমরা প্রাধান্যের দিকে যাই, তাহলে যার বর্ণনায় কোনো ইজতিরাব ও বর্ণনা নেই, যেমন, হজরত বারা, 
আনাস, উমর ইবনুল খাত্াব, ইমরান ইবনে হুসাইন, হাফসা রা. এবং তাদের সাথি-সঙ্গী, যাদের কথা পেছনে এসেছে, তাদের বর্ণনা 
ধর্তব্যে আনাই আবশ্যক হবে । _জাদুল মা'আদ : ১/২২৭-২২৮, 4৩৯৯ 2৬৬ ৬5 1১৯৯3 ৩৪১৪ 3১০1 ৬ ৩৮০৪ 1 কেরান এবং 
কেরানের বর্ণনাগুলোর প্রাধান্যের আরো কিছু কারণের জন্য দ্র. মা'আরিফুস সুনান : ৬/২৮৯-২৯০ এবং জাদুল যা'জাদ : ১/২২৭- 
২২৮, 4৯৬ এজ ৬ 1৯৯১ ১৯৯৪ 951 ভ ০০৪। সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ঞ ৫৭ 


সশহিপপকিককককিক ক সপ্ত সননিকনসিজক তক ক সত্রতকক্টরকবজউিজিন রব তর ১ তত কককজককবার জি ত্রীরতক্করীক্কীন ক্র রাডকটিকন্ডররিবা কু ক্র ৮ তর এন কক৪ক০ কুরান তরডককক্করারওরীডকওগঞকনড তরি ররিচঞরঞতএররততগরএত্ক কত কতকরক রজক৪৫৪৬৬ক ক একররীররওরা্কককজক কচ ঠজকক ক ঠর রত ১এরককলর কও 


তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি সহিহ। 
851585844 ; 9 ১ 804৫ ০৫3 ০৪০০ ৩৪৪ 5 ৩১ শো ০০ - /1০ 


24০ ৮5 এ৯। ২5 3683 358 ৩৫52 উল 3 ৩3 93৩৫ 
এ :354653 ৩৩ ০৪ ৪ ৩৫ আ ওঠ এক ২০ এজ ডি এল ও এএ এ ডা 
3৫১০৭ 4৫ এপ? বারা ৫ প 8০ 5০ এ ০ 


চিত ৮ ঠিত৩ ৯ 


০০3৯৭ ০০৯ ১১৯ ৮১১1১ ৬5435 401 20০ 20 0540 254 08 ০০ 545 এ 2০40 

৮২৫1 অর্থ : রাআারিকে রাডার রর লা রিমার) ারকোর ইবনে রা 
নিকট হজের সংগে ওমরা মিলানো তথা তামাতু সম্পর্কে জিজ্ঞেস করতে শুনলেন । তখন আবদুল্লাহ ইবনে উমর 
রা. বললেন, এটা হালাল । ফলে শামি লোকটি বললো, আপনার পিতা তো এ হতে নিষেধ করতেন । তখন 
আবদুল্লাহ ইবনে উমর রা. বললেন, বলো দেখি, যদি আমার আব্বা তা হতে নিষেধ করে থাকেন, আর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে থাকেন, তাহলে আমার বাপের বিষয়টি অনুসরণীয় হবে? না রাসূলুলাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি? তা শুনে লোকটি বললো, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বিষয়টি । তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এ কাজটি 
করেছেন। এ হাদিসটি ০৯০ ০১৯ 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিধী বলেছেন, হজরত আলি, উসমান, জাবের, সাদ, আসমা বিনতে আবু বকর ও ইবনে উমর রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাসা রা.-এর হাদিসটি | 


নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি প্রমুখ একদল আলেম ওমরার সংগে তামাতু পছন্দ 
করেছেন। তামাতু হলো, হজের মাসগুলোতে ওমরা করা, তারপর সেখানে অবস্থান করে হজ করা । যে লোক 
তামাত্ুকারি, তার ওপর সহজসাধ্য কোরবানির দম ওয়াজিব । যদি তা না পায় তবে তিনদিন হজের সময় রোজা 
রাখবে । আর সাতদিন রোজা রাখবে যখন সে পরিবারের নিকট ফিরে আসে । তামাতুকারির জন্য মুস্তাহাব হলো, 
যখন সে হজের সময় তিনদিন রোজা রাখবে, তখন জিলহজের (প্রথম) দশদিন রোজা রাখা । সর্বশেষ দিন হবে 
আরাফাত দিবস । যদি এ দশদিন রোজা না রাখে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক 
আলেম সাহাবির কথা মতে আইয়ামে তাশরিকে (কোরবানি ঈদের পরের তিনদিন) রোজা রাখবে । তাদের 
শামিল আছেন- হজরত ইবনে উমর ও আয়েশা রা. । মালেক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. এ মতই পোষণ 
করেন। অনেকে বলেছেন, আইয়ামে তাশরিকে রোজা রাখবে না। এটি কুফাবাসীর মত। 

আবু ঈসা রহ. বলেছেন, মুহাদ্দেসিনে কেরাম হজে ওমরা মিলিয়ে তামাত্র করা পছন্দ করেন। এটা শাফেয়ি, 
আহমদ ও ইসহাক রহ.-এর মত। 


.......... দরসে. তিরমিবী-৩য় খণ ২. ৫৮... 
দরসে ভিরযিষী 
৩২ এআ ০০৪৪ ও ০৪ ২৬৯৭ ৫৮৯৯৭ 4৭ ০৪9১ ৫১১ ০১৩৯] ৮১১ 41১১০ ০১3 4১1৩০ সিডি, 
২৬৯ ০০31 ১ ৮১০৪ ৩: ০০৪ 02 এ 5৩ বস এ]ু ৮০৯ এছ 095৯ ১৬১ -০১ ০৪৪ 
এ _০০ ৮০০০ ৯০ এ 2 এআ ও 1৬৯ ৩৪ ৩ 5 0০4৪ 2 ৬০ 0 চে এ ১ 
হজরত উমর ফারুক রা. এবং হজরত উসমান গনি রা. সম্পর্কে প্রমাণিত আছে যে, তারা কেরান এবং 
তামাত্ু হতে নিষেধ করতেন ।১০ 


এই নিষেধাজ্ঞাকে আল্লামা নববি রহ. মাহরূহে তানজিহির ক্ষেত্রে প্রয়োগ করে বলেছেন যে, যেহেতু তাদের 
দুই জনের মতে ইফরাদ আফজাল ছিলো, সেহেতু কেরান এবং তামাত্বু হতে নিষেধ করতেন। যেনো তাদের 
মতে এটা হজে ইফরাদের শ্রেষ্ঠত্বের দলিল 1৮১ কিন্তু হানাফিগণ হজরত উমর রা. প্রমুখের নিষেধাজ্ঞার বিভিন্ন 
ব্যাখ্যা দিয়েছেন। মূলত তারা একই বছরে হজ এবং ওমরা উভয়টির জন্য স্বতস্ত্র সফর করাকে কেরানের তুলনায় 
আফজাল সাব্যস্ত করতেন এবং এই পদ্ধতিটি নিশ্চয় হানাফিদের মতেও আফজাল । এই ব্যাখ্যাটি তামাত্ব হতে 
নিষেধাজ্ঞা ও কেরান হতে নিষেধাজ্ঞা উভয়টির সংগে সম্পর্ক 1১৫২ 


মুসলিমের** বর্ণনা দ্বারা এই ব্যাখ্যাটির সমর্থন হয় । তাতে হজরত উমর রা, বললেন, ০ ৯০৯৯০ 1 1০8 
১০১০৭ ৩৫৩৯৯ 09 4৪ ৯০০০০ 


তোমাদের হজকে তোমরা ওমরা হতে পৃথক করো। কেনোনা, এটা তোমাদের হজ এবং ওমরা পরিপূর্ণ 
হওয়ার কারণ ।' 


মুসান্নাফে ইবনে আবু শায়বারটি এর চেয়েও অধিক স্পষ্ট বর্ণনা, 





+* ইমাম নাসায়ি সুনানে নাসায়িতে এ হাদিসটি বর্ণনা করেছেন। (২/১৪, কিতাবু মানাসিকিল হাজ্জ, বাবুত তামাতু)। _ 
সংকলক । 


*” হজরত উমর রা. কর্তৃক নিষেধ এ অনুচ্ছেদের বর্ণনা দ্বারা প্রমাণিত হয়, আর হজরত উসমান রা.-এর নিষেধ প্রমাণিত হয়, 
বোখারি-মুসলিমের বর্ণনা দ্বারা । সহিহ বোখারির বর্ণনায় আছে, যারওয়ান ইবনুল হাকাম বলেন, আমি হজরত উসমান ও আলি রা 
এর নিকট উপস্থিত ছিলাম। উসমান রা. তামাত্ু হতে নিষেধ করছেন। হজ ও ওমরা একত্রে করতে নিষেধ করছেন যখন, হজরত 
আলি রা.কে দেখলেন, তিনি হজ ও ওমরার তালবিয়া পড়ছেন- 'লাববাইক বিওমরাতিন ওয়াহাজ্জাতিন', তখন তিনি বললেন, আমি 


কারো কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরফ করার মতো লোক নই। (১/৩১২, 0801) ৫০০] ০৯৪ 
০৯৪ 4৪815) । মুসলিমে হজরত সায়িদ ইবনুল মুসাইয়িব রহ. হতে বর্ণিত আছে, তিনি বলেন, হজরত আলি ও উসমান রা. 
ইসফান নামক স্থানে একত্রিত হয়েছিলেন । হজরত উসমান রা. মুত'আ তথা তামাত্ু হতে নিষেধ করছিলেন । (১/৪০২, চাহ 
৮54) । -সংকলক। 

** দ্র শরহে নবৰি আলা সহিহ মুসলিম : ১/৪০২, ₹৫-এ| 31১৯ ১4। -সংকলক। 

»২ মা'আরিফুস সুনান : ৩/২৯৮। -সংকলক। 

স (১/৩৯৩, ৯৯১1 ০১৯১ ০৬ ২৯3)1 -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৫৯ 


1৬ ৮৫৮ 05119501১০১ তি সি 01 

“তোমাদের পূর্ণাঙ্গ হজ ও ওমরার পন্থা হলো, প্রত্যেকটির জন্য নতুন করে সফর করা।' 

হজরত শাহ সাহেব রহ. বলেন যে, কেরান এবং তামাতু উভয়টি হতে নিষেধাজ্ঞার ভিন্ন ভিন্ন কারণ 
আছে১৫। কেরান হতে নিষেধাজ্ঞার কারণ ছিলো, হজরত উমর রা. এর মতে যদি একজন মানুষ একই বছরে 
দুইটি সফর করে-একটি স্বতন্ত্র হজের জন্য অপরটি স্বতন্ত্র ওমরার জন্য, তবে তার মতে এই পদ্ধতিটি কেরান 
এবং তামাত্রু হতে আফজাল । স্পষ্টত এই পদ্ধতিটি হানাফিদের মতেও আফজাল ।১৭* কিন্তু যে ব্যক্তি বছরে দুই 
সফর করার সামর্থ্য না রাখে তার জন্য হজরত উমর রা.-এর মতে কেরানে কোনো মাকরূহের কারণ ছিলো না। 
বরং তিনি এটাকে আফজাল মনে করতেন তামাত্ু ও ইফরাদ হতে । যেমন- তাহাবিতে* বর্ণিত ইবনে আব্বাস 
রা.-এর বর্ণনা দ্বারা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, 

৮০ ৬ ০১৯৯৯ ৫ ০৪০০ ৮ কই 5551 সে 2:০০ 9৩ ০0০ ৬ ০৯০ 01 2 945৪ 
১৫৮ » 

“লোকজন বলে, উমর রা. তামাত্ব করতে নিষেধ করেছেন৷ উমর রা. বলেছেন, আমি যদি এক বছরে দুইবার 
ওমরা করতাম, তারপর হজ করতাম তবে এই ওমরা করতাম আমার হজের সংগেই ।' 

এ থেকে বুঝা যায়, হজরত উমর রা. কেরানের আকাজ্কা করতেন। তাহলে এ হতে বাধা দেওয়া কিভাবে 
সম্ভব? সুতরাং তার নিষেধাজ্ঞার অর্থ এটাই যে, কেরান এমনিভাবেই তো তামাত্ু এবং ইফরাদ হতে আফজাল, 
কিন্ত এক সুরতে এর চেয়েও আফজাল । সুতরাং এর পরিবর্তে তা অবলম্বন করা উচিত। 

অর্থা এক বছরে হজের জন্য ভিন্ন সফর করবে এবং উমরার জন্যও ভিন্ন সফর করবে । এতে কারো 
কোনো মতপার্থক্য নেই। 


১৫ ফতহুল বারি : ৩/৩৪০, ০০০ ১8015 0815 ৮ ১৯৯১ ০৬৪ ০৪। -সংকলক। 

»৫ বিস্তারিত বর্ণনার জন্য দ্র., মা'আরিফুস সুনান : ৬/২৯৮-৩০২1 -সংকলক। 

৮৫৯ যেমন, ইমাম মুহম্মদ রহ. বলেন, কোনো ব্যক্তির ওমরা করা, তারপর তার পরিবারে ফিরে এসে, তারপর হজ করা, আবার 
ফিরে আসা এবং এটা দুই সফরে করা, কেরান অপেক্ষা আফজাল । তবে কেরান আফজাল হলো, হজে ইফরাদ ও মক্কা হতে ওমরা 
হতে এবং তামাত্ু ও মন্কা হতে হজ অপেক্ষা । কেনোনা, কেউ যখন কেরান করবে তখন তার ওমরা এবং হজ তবে তার শহর হতে। 
আর যখন তামাত্রু করবে তখন তার হজ হবে মক্কা হতে । আর যধন হজে ইফরাদ করবে তখন তার ওমরা হবে মক্কা হতে । সুতরাং 


কেরান আফজাল । এটা আবু হানিফা ও আমাদের সংখ্যাগরিষ্ঠ ফকিহের মত । -মুয়াতা ইমাম মুহাম্মদ : ২০০, ৮৯] ৩৯ 07] ৮১৫ 
১৬১১1 -সংকলক। 

৭ ১/৩১৮ 61১98 ২৯৯ কঠ ১২০৯০ ক 0১৩ ১০ এআ ভাজ ত৯ 0৩ ৮ এ০৪। -সকেলক। 

»** ইমাম তাহাৰি রহ. ওপরযুক্ত বর্ণনাটি দুই সনদে উল্লেখ করেছেন। 

১. ৮49৩০ ০০০১৮ 2005 0365 ০৪ ৯০০০ কপ উউ 2 তি ১৩৩ ০২ ০৯০৪ এ ও: ৪৬ ৮৯৬ ০১ ০১৮০৬ ১৯০৬ 
১ 7০০ ০০৮০ ৪০০ ০০০৯ 

২, ৮০) ০৪৬৮ 08 ০৪ ৮১৩৬ ০০ 4৬০ ০০ ০৬৬০ 5 সি 5৪ ও 2 95 ৯০ ৬: 5 ১৮০০ ৩৪ ৩৯০৯ 0১০৬ 
**1 সংকলক । 


দরসে ভিস্সমিহী-৩য় খণ্ড ৬০ 
কক ৯০ তরী ক কস্কী দী কক ক ৯ বীন « ক এরর এ-সটপ্দ্কত * এ নকল, রন ক ৮ উকটিডস্ী জা কুকি ৪ রর ০» কস্ট কিন্র 


তামাত্ব হতে নিষেধাজ্ঞার প্রসি্ধ কারণ হলে! এটা যে, হজরত উমর রা. মক্কা সুকাররমায় হালাল হওয়ার পর 
হজের সময় এহরাম বাধা ভালো মনে করতেন না।»৯ আর এটা এমনই ছিলো, যেমন- অনেক সাহাবি এটা 
মাকরূহ প্রকাশ করে বিদায় হজ্জে বলতেন, 

১০9০ 055১১ ১৭ ওঠ ১৮০ 

'এমন অবস্থায় আমরা কি মিনার দিকে চলবো, যখন আমাদের পুরুষাঙগগুলো বীর্যস্বলন করবে ।' 

তবে এর ওপর প্রশ্র ওঠে হয় যে, হজরত উমর রা. শুধু নিজের রায় অনুযায়ি তামাত্বকে মাকরূহ মনে 
করতেন কিভাবে । অথচ ভিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতুর হুকুম দিতেন? 

আহকারের মতে সবচেয়ে আফজাল কারণ হলো, আল্লামা উসমানি রহ. কর্তৃক যেটি ইলাউস সুনানে*৯ 
বর্ণিত। সে কারণটি হলো, বস্তুত হজরত উমর রা. পারিভাষিক তামাত্ব হতে নিষেধ করতেন না। বরং তিনি 
হজকে বাতিল করে ওমরার দিকে যেতে বারণ করতেন । যার বিস্তারিত বর্ণনা এই যে, বিদায় হজে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সেসব সাহাবায়ে কেরামকে যারা ইফরাদ করেছিলেন, কিংবা কোরবানির পশু না 
এনে কেরানের এহরাম বেঁধেছিলেন, তাদেরকে নির্দেশ দিলেন যেনো হজ বাতিল করে ওমরার ওপর আমল করে 
তাওয়াফ-সায়ীর পর হালাল হয়ে যান। যাতে হজের মাসগুলোতে ওমরা মাকরূহ হওয়া সতক্রাস্ত জাহেলি আকিদা 
খণ্ডিত হয়ে যায়। এজন্য হজরত জাবের রা. হতে একটি সুদীর্ঘ বর্ণনায় বর্ণিত আছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 


৮৮১০০ 161৯৯) ০৯৪ ১৯ 4৬০ ০১৪] 2৩১ 05 ০৭ 
“কোরবানির পশু তোমাদের মধ্যে যার নিকট নেই, সে যেনো হালাল হয়ে যায় এবং এই হজকে যেনো 
ওমরায় পরিণত করে ।' 


*৯ এর সমর্থন হয়, মুসলিমের বর্ণনা দ্বারা- *40598 ০০০৪ 35) : ০৯) 4এ ৩৩ ০০৭০ ৬৩ 05 এএ তে৬১ ক ০০ 
43০ 41 ২০ ভয় 9০০০ 5 25 5৩ ০078 এ ও ৪০৯ এ এ ও ০৯45৭ উন ৩৯৬ ৬ ৬5 3 এএও 
44৮৮১ ১৮০ পেস ৩৪ ০১৯৪৪ ০০০৪) ৯ 04১ ৯০০15801০০৪ 29১ ৯১ ৬৬ ৪ ০৬০০ তথা আবু মুসা 
রা. মুত'আ তথা তামান্ুর ফতওয়া দিতেন। তখন তাকে এক ব্যক্তি বললো, আপনি আপনার অনেক ফতওয়া স্থগিত করুন। 
কেনোনা, আপনি জানেন না, আমিরুল মুমিনিন রা. পরবর্তীতে হজের আহকাম সম্পর্কে কি নতুন হুকুষ চালু করেছেন! তারপর তিনি 
উমর রা.-এর সংগে সাক্ষাত করে জিজ্ঞেস করলেন, তখন উমর রা. বললেন, আমি জানি যে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি 


ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরান এ কাজ করেছেন। তবে আমি অপছন্দ করলাম, এ বিষয়টি যে, তারা শিক্ষু গাছের নিচে রাত্রি 
যাপন করবে? তারপর হজের জন্য বিকেলের সময় চলে যাবে তখন যে তাদের লঙ্জাস্থানগুলো ফোটা ফৌটা বীর্যপাত করবে। 


(১/৪০১, ৮১৯১ 9০০ 0১৯৯ ৮০৪1 -সংকলক। 


** সুনানে আবু দাউদ : ১/২৪৯, ০৯0 3০৪ ৬৪ ৩১5। -সংকলক। 

** যেমন, একাধিক বর্ণনা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশ করার বিষয়টি জানা যায়। মুসলিমে ইবনে 
উমর রা.-এর বর্ণনায় আছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে বললেন, যে কোরবানির পশু আনেনি, সে ষেনো 
বাইতুল্লাহ তাওয়াফ করে এবং সাফা-মারওয়ার মাঝে দৌড়ে এবং চুল ছেটে ও হালাল হয়ে যায়, তারপর হজের জন্য হালাল হয় ও 
কোরবানির পণ্ড নিয়ে যায়। ৯১/৪০৩, ৮০০] ৮০০ ৮১] ০১১৯১ 4১৪ -সংকলক। 

১৮২ ১০/২৬০, 2০০৪ ০৯ ১০ ৪1 -সংকলক। 


** সহিহ মুসলিম : ১/৩৯৬, ৫৮৪ 45 4০ এ তয় ৯ ৪। সংকলক । 


+৮৯১০ত তত িকিত তক ৭১১৪৮ ২৯ ৪০ ০৯৩৫৯ ০৪৪৩ ৯৩৮০ ৯৮: ৮৭ ৯৪ সক উক৪ কত ৯৯৯ তক তক কক উক্ত কিউ উর ০৯৮৯ ০৯০৯৪ ৪৩র$ ৪ক৮৪ ৯০৯০৪০০৪৪৪5 ০৩ ৪৩ ₹৯৪৯ ৪৯ 5555 ৯৪৪৪৯ ৪৮৪৪৯৩০৪৪০০৪৮৬ ৪৮০৯৪ ৪৪৯৪৪৪০০৮০২ ৪৯৪৪ ৪৪০৪ ৪৪১৪০২০০০০৬০০০৪০ ০০০ 


তবে এই পদ্ধতি সাহাবায়ে কেরামের সংগে খাস ছিলো এবং তাদের জন্য শুধু সেই বছরেই উপকারিতার 
ভিত্তিতে জায়েজ করা হয়েছিলো । যেমন- সুনানে আবু দাউদের, এক বর্ণনা দ্বারা বুঝা যায়- (১ *১., ০১০ 
৮155 (৯ ০5558 31 05 595 1 2০০৬১ (৯১৪ ৫১ ০৯ ০০ ভঠ 958 06 _৮ 5১ 01 0) ১৯৯। 
১১,4১০ 01 ০ 401 ০0৯৯) 

“সুলায়ম ইবনে আসওয়াদ হতে বর্ণিত, হজরত আবু জর রা. সে ব্যক্তি সম্পর্কে বলতেন, যিনি হজ শুরু করে 
তারপর এটিকে বাতিল করে ওমরার করেছেন, এটা শুধু সেসব আরোহির জন্য ছিলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সংগে যারা ছিলেন। 

তাছাড়া সুনানে নাসায়িতে”* বর্ণিত হজরত বিলাল ইবনে হারিস রা. হতে বর্ণিত একটি বর্ণনা দ্বারাও তাই 
বুঝা যায়। তিনি বলেন, ০১ 0 03 ০ 4৮০ ০এএখ শি ২০১0৫ 0৯] ৯আ| ঝ। ০9599 ৩৪ 

“আমি বললাম, ইয়া রাসূল্লাল্লাহ! হজ বাতিল করাটা শুধু আমাদের জন্য খাস, না সব লোকের জন্য? জবাবে 
তিনি বললেন, বরং আমাদের জন্য খাস।"১৯১ 

হজ বাতিল করে ওমরার এই পদ্ধতি যদিও বিশেষ লোকদের জন্য ছিলো কিন্ত্রী অনেকে মনে করতে শুরু 
করলো যে, এর বৈধতা সমস্ত মুসলমানের জন্য । এর ওপর হজরত উমর রা. সতর্ক করেছেন এবং তামাতু কিংবা 
মুত'আ শব্দ দিয়ে তা হতে নিষেধ করেছেন। প্রকাশ থাকে যে, প্রথম যুগে এই শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত 
হতো । তার মধ্যে একটি অর্থ পারিভাষিক তামাত্ু, আরেকটি অর্থ হজ বাতিল করে ওমরা করাও । যেমন, হাফেজ 
রহ. ফতহুল বারিতে১৮? উল্লেখ করেছেন। এজন্য সহিহ সুসলিমে৯৮ হজরত আবু জর রা.-এর বর্ণনা এ 


শ ১/২৫১-২৫২, ৭৪] 3৪ 0 ০৭ 5০০০ 0৪৯] (৮ 24 54৬ ১৪৩৪। সংকলক । 

২২২, ৬] ০৪ শ ০৭ 2০০৬ ০০৯] ০৮৩ ২৯ 5এএএএ| ৪৩৪ । -সংকলক । 

*** সুনানে আবু দাউদে এই হাদিসটিই নিগ্নেযুক্ত ভাষার বর্ণিত হয়েছে, 'আমি বললাম, হে আল্লাহর রাসূল! হজ বাতিল করা 
আমাদের জন্য খাস? না আমাদের পরবর্তীদের জন্য? জবাবে তিনি বললেন, বরং তোমাদের জন্য খাস। 

(১/২৫২, ৪০5 ৬১০৯৪ ১ ১৯৪ ৫2 ০৯০ ২১৪) । সংকলক । 

১৮৭ ৩/৩৩৪, ৬৯ 4৬০ ০9৪ শ ০৭ স্নো ৮৮৪১ ৯৩ 38815 0815 ৬০) ২৯৩) এখানে তামাতু শব্দটির তাত্বিক 
বিশ্লেষণ করতে গিয়ে হাফেজ রূহ. বলেন, তামাতুয়ের প্রসিদ্ধ অর্থ হলো, হজের মাসগুলোতে ওমরা করা। তারপর সে ওমরা হতে 
হালাল হওয়া, তারপর সেই বছরেই হজের এহরাম বাধা । আল্লাহ তা'আলা বলেছেন, ১ ৯১৫। $ তে এ] ০১০] ০০ ০৭ 
৬২] । তামাতু শব্দটি পূর্ববর্তীদের পরিভাষায় কেরানের ক্ষেত্রেও প্রয়োগ করা হতো। ইবনে আবদুল বার রহ. বলেছেন, এ ব্যাপারে 
ওলামায়ে কেরামের মাঝে কোনো মতপার্থক্য নেই যে, আল্লাহ তা'আলার বাণী ৯ এ] ৮০০] ৫2০ ০০ তে যে তামাত্ু উদ্দেশ্য 
সেটা হলো, হজের আগে হজের মাসগুলোতে ওমরা করা । তিনি বলেছেন, ভামাত্বর আরেকটি অর্থ হলো কেরান। কেলনোনা, সে নিজ 


শহর হতে জন্য আরেকটি হজ করার জন্য অপর একটি সফরের মুখাপেক্ষী হলো না। আর এই সফরটি না করার ফলে সে উপকৃত 
হরে গেলো । তামাত্ুর আরেকটি প্রকার হলো, হজ বাতিল করে ওমরার দিকে চলে যাওয়া । -সংকলক। 


সপ ১/৪০২ ০৯০৫ ৬০ 4531 মুসলিমেই হজরত আবু জর রা.-এর একটি বর্ণনা এমনিভাবে বর্ণিত আছে, 'এটি আমাদের 
জন্য ছিলো অবকাশ" । অর্থাৎ, হজ্জে তামাতু করা । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৬২ 


2 ০০১ 4৪০ 0 ভা ১০৯০ ০০৯৯৪ শে ৩৪ এ তে সুত'আ ফিল হজ ছারা হজ বাতিল করে 
ওমরা করাই উদ্দেশ্য । 

মুলকথা, যেসব বর্ণনায় হজরত উমর কিংবা উসমান গনি রা. হতে তামাত্বুর নিষেধাজ্ঞা বর্ণিত আছে, 
সেগুলোতে হজ বাতিল করে ওমরা করা উদ্দেশ্য । যার বৈধতা বিশেষিত ছিলো বিদায় হজের সংগে । তা না হলে 
পারিভাষিক তামাত্ুর বৈধতা সম্পর্কে তাদের কারো কোনো সন্দেহ ছিলো না।১৯ বিশেষ করে হজরত উমর রা. 
তো তামাত্তু কামনা করতেন বলে বর্ণিত আছে। তিনি বললেন, 


৮১৯4 ৩১৯৯৪ ঠা 4০) ৬:১৯ 





১৬৯ এটা হতেও পারে কিভাবে? কারণ, পারিভাষিক তামাত্ুর বৈধতা আল্লাহর কিতাব দ্বার! প্রমাণিত ৷ আল্লাহ তা“আলার বাণী 
আছে, 5-৫] ০ ১১০৭ 0৬ পেশা ৬] £০এও ৮০০ ০৪ । সূরা বাকারা : আয়াত : ১৯৬, পারা : ২। এ কারণেই হজরত সালেম 
ইবনে আবদুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, 'তিনি তামাত্র হজ হতে হজরত উমর রা. কর্তৃক নিষেধ সম্পর্কে জিজ্জেস করেছিলেন । জবাবে 
তিনি বললেন, না। আল্লাহর কিতাবের পর? হজরত নাফে' সম্পর্কে বর্ণিত আছে, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, উমর রা. কি 


হজে তামাত্রু সম্পর্কে নিষেধ করেছেন? জবাবে তিনি বললেন, না। জাদুল মা'আদ ১/২৫০, ৮ 48০ 4০ পনি এআ ভঠ ০০৭ 


স*]এ। মুসান্নাফে আবদুর রাজ্জাক সূত্রে! 

তাছাড়া সুনানে আবু দাউদে হজরত উসমান রা. সম্পর্কে সহিহ সনদে বর্ণিত আছে, ইবরাহিম তাইমি-তার পিতা সূত্রে বর্ণিত 
তিনি বলেন, হজরত উসমান রা. কে হজে তামাতু সম্পর্কে জিজ্কেস করা হয়েছিলো । জবাবে তিনি বললেন, এটি আমাদের জন্য 
ছিলো, তোমাদের জন্য নয় । -জাদুল মা'আদ : ১/২৫২। -সংকলক। 

১৭০ আছরাম রহ. তার সুনানে এবং অন্যরাও উল্লেখ করেছেন । -জাদুল মা'আদ : ১/২৫০। তাছাড়া জাদুল মা' আদে (১/২৫০) 
মুসান্নাফে আবদুর রাজ্জাক সূত্রে ইবনে আব্বাস রা.-এর হাদিস বর্ণিত আছে, তোমরা কি এটা মনে করো যে, তিনি তথা উমর রা. 
তামাত্র হতে নিষেধ করেছেন? আমি নিজ্জে শুনেছি, তিনি বলছেন, যদি আমি ওমরা করে তারপর হজ করি, তাহলে অবশ্যই তামাত্ু 
করবো। 

ইবনুল আছির জাজরি রহ. জা'মিউল উসুলে (৩/১১৫, নং ১৪০০ ৮৯] (৮৮৪১ 40) সুনানে নাসায়ি সূত্রে হজরত আবদুল্লাহ 
ইবনে আব্বাস রা.-এর হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি উমর রা.-কে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি 
তোমাদেরকে তামাত্র করতে নিষেধ করছি না। এটা আল্লাহর কিতাবে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
করেছেন। অর্থাৎ হজের মধ্যে ওমরা । তবে সুনানে নাসায়ির ছাপা কপিতেই এই বর্ণনাটি ১ *885 : ০058 _৯০) 7০০ ০৮৯০ ৪ 
(৯0 ৬১ ৮০০০৪ : ৩৯০৪ ৮০৩ ৭০ এআ ৬০০ এ 05০০ 50০5 45 401 585 তি 93 ০০ ০5 ওর শব্দে বর্ণিত আছে। 

দ্ব., ২/১৫, তামাত্ । এতে বুঝা যায় যে, আল্লামা ইবনুল আছির রহ.-এর নিকট সুনানে নাসায়ির যে কপি ছিলো, তাতে বর্ণনা 
ছিলো ০9০ 3। বর্ণনার পূর্বাপর দ্বারা এই কপিটির সমর্থন হয়। আর যদি বর্ণনার শব্দ 5:3১ ই মেনে নেওয়া হয়, তবুও বর্ণনার 
অর্থ এই হবে যে, আমি বিশেষ মুত'আ তথা হজ বাতিল করে ওমরার দিকে যেতে নিষেধ করছি। তা না হলে পারিভাষিক মুত'আ বা 
তামাত্ু তো আল্লাহর কিতাবে বিদ্যমান আছে । এ হতে নিষেধ করার কি প্রশ্ন আসে? 

অবশ্য একটি বর্ণনা (যেটি আমরা পেছনেও উল্লেখ করেছি)। এমন আছে, যা থেকে বাহ্যত বুঝা বায় যে, হজরত উমর রা. 
পারিভাষিক তামানুকে অপছন্দ করতেন। এতে হজরত উমর রা. বলেন, “আমি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 
সাহাবায়ে কেরাম এটা করেছেন। তবে লোকজন স্ত্রীলোকদের নিয়ে পিলু গাছের নিচে রাতে অবস্থান করে, তারপর হজের দিকে 
পুরুষাঙ্গ বীর্যপাত করা অবস্থায় রওয়ানা করবে- এটা আমি অপছন্দ করি । (মুসলিম ১/৪০১ ৮1)৯)। ৮৮০ ১১৯ ২১) ! তবে বাস্ত 
বতা হলো, অন্যান্য দলিলের আলোকে এই বর্ণনাটিও হজ বাতিল করে ওমরার দিকে চলে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য । এর বিস্তারিত 
প্রশান্তিদায়ক জবাব দিয়েছেন আল্লামা উসমানি রহ. ৷ তিনি এই হাদিসটি বর্ণনা করার পর বলেন, 


275৮ হুর্বারা দ্যা র্যা রাত 


তামাত্ব করতাম । ৯০1 403 
আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র, ইলাউস সুনান ১০/২৫৮-২৭৪, (৬০০ ৩ : ১০. 03 381 ৭3 


৯১১ 4১০ 401 ৮০ এ] ০১০ ছারা উদ্দেশ্য এই নয় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিভাষিক 
তামাত্ু করেছেন বরং এখানে তামাতু দ্বারা উদ্দেশ্য হজ ও ওমরা একত্রিত করা তথা কেরান। কেনোনা, কারো 
মতেই রাসূলুল্লাহ সাক্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতু করেননি । অবশ্য হাম্থলিদের একটি দল দাবি করেছেন 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাতুকারি ছিলেন ।১১ এর দলিল এই পেশ করেছেন যে, হজরত 
মুয়াবিয়া রা. বলতেন, আমি মারওয়া পাহাড়ের নিকট কীচি১”২ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
চুল খাটো করে দিয়েছিলাম 1১ আর মারওয়ার নিকট চুল ছাটা তখনই সম্ভব, যদি তিনি ওমরা করে হালাল হয়ে 
যান। আর এই পদ্ধতিটি সম্ভব শুধু তামাত্রকারি হলেই । 


জবাব হলো- হজরত মুয়াবিয়া রা. এর এই ঘটনা হজের সংগে সংশ্লিষ্ট নয়। বরং জি'রানার ওমরার সংগে 
সংশ্লিষ্ট ।** সুতরাং এর দ্বারা নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাত্ুকারি হওয়ার ওপর 





ও ৯৯ ৯ ৩১৮ 435 এ এ৮৪ এডি পভ ০৭ ৮) 4৯১ ০ 9০ এন ৬৮৪ ওঃ এ 24055 21903 
+২০90 ৭ 4৩2 0 ০১১০শএ। এ 5৪৪ 0৩ 4৪ ৮০০ ১৯ পি ০৬০৪ 043 (১১১৯০ 4 ৪০০ এ ০৮ ৮০ 
০৮80 ২১৯ এ ১3 ০3 ৪ এ এল ক ০১৬৯ ও 195 ৮৪ 052 85549 905 01585) এআ] ০5 
4০4৩৪] ৯ 459 ০০ ১৪ ১১ এ ২১5 55১০ 5১ তত 1১9 জান এ ও ৬৯ এ এআ ও 
ইলাউস সুনান : ১০/১৬৯, শু ৪৮৯]১ (৯) 4০ ২১৩। -সংকলক। 
৭ যেমন, কাজি আবু ইয়ালা রহ. প্রমুখ বলেছেন, জাদুল মা'আদ : ১/২২৩, ০০ ৬ ০০ ৪৪ ০০ এ জে 44৪ 
4৩৯১ ০৮০৪ 49৮ 1 সংকলক । 


১২ এ শব্দটির » এ যের, ১ এ সাকিন এবং 5 এ যবর । আবু উবাইদ প্রমুখ বলেছেন এটি হলো, তীরের ধার, এটা যখন লম্বা 
হয়, চওড়া না হয়। -শরহে সহিহ মুসলিম নববি : ১/৪০৮, ১,০৬০] ৯০০ 3৯৯ ৪১৪1 -সংকলক। 

' ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে যে, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রা. তাকে সংবাদ দিয়েছেন, তিনি বলেছেন, আমি 
মারওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চুল ছেটে দিয়েছিলাম একটি কাচি দিয়ে। কিংবা বলেছেন, আমি তাকে 
দেখেছি, তার চুল কাচি দিয়ে ছাটা হচ্ছে । তখন তিনি ছিলেন মারওয়ায় ৷ -সহিহ মুসলিম : ১/৪০৮, ১,০৬০) ১০০ 35৯ 951 এ 
.বর্ণনাটি আবু দাউদও শাব্দিক কিছু পার্থক্য সহকারে বর্ণনা করেছেন। (১/২৫১, ০8) ৬৪ এ/৩ ১/২৩৩, ০০৩০ ৩ 
০১৯ ১০ ৯০৫১ 3৯0) । এতে যারওয়ার উল্লেখ নেই। -সংকলক। 

১* ইমাম নববি রহ. এ হাদিসটির ব্যাখ্যা করছে গিয়ে বলেন, এ হাদিসটি এ ক্ষেত্রে প্রযোজ্য যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের চুল ছাটা হয়েছিলো জি'রানার ওমরাতে ৷ কেনোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বিদায় হজে ছিলেন 
: কেরান আদায়কারি । এ সংক্রান্ত বিশদ বর্ণনা আগে এসেছে এবং একথা প্রমাণিত হয়েছে যে, তিনি মাথা মুন্তিয়েছেন ্িনায় । আবু 
তালহা রা. তার কেশ মুবারক লোকজনের মাঝে বষ্টন করছিলেন। সুতরাং হজরত মুয়াবিয়া রা. কর্তৃক চুল ছাটার বিষয়টি বিদায় 
হজের ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজন হবে না। কেনোনা, মুয়াবিয়া রা, তখন মুসলমান ছিলেন না। তিনি তো ইসলাম গ্রহণ করেছেন 
' মক্কা বিজয়ের দিন অষ্টম হিজরিতে | এটাই হলো, সহিহ ও প্রসিদ্ধ । যারা এটিকে বিদায় হজেয় ক্ষেত্রে গ্রয়োগের উক্তি করেছেন এবং 
(বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্ুকারি ছিলেন তাদের মন্তব্য বিশুদ্ধ নহ। কেনোনা, এটা চরম ভ্রান্ত মস্ত 


৫৯১ ৬৪ন একর কক কক নত উকুন জনএককক০৬১ করত কত কছযাপকবরকরন্রীকক এ আ্উিতককড ০ জক ক অন্রাককীটকতী জগ উ কিক এড উড কক উিএড ০০১ কনক ভীবাকিক্ ক কক্স ৬ ক প্ডকররাউককন্চঠররবাক কত শ্রজকককাকতকককভ্রীরতকাক্বীক  বতজ তব ককাগ্জ্রকতক সস জিত কত জগত 


দঙ্গিল পেশ করা যায় না 1১ 


239৩5 43০ ৬) ০১০95 199৮ এই বর্ণনা দ্বারা বাহ্যত বুঝা যায়, হজরত মুগ্লাবিয়া রা. তামাত্তু হতে 
নিষেধ করতেন। বরং সর্বপ্রথম তামাতু হতে নিষেধ করেছেন তিনিই । তবে আল্লামা উসমানি রহ. ইলাউস 
সুনানে এর এই জবাব দিয়েছেন যে, মুলত হজরত মুয়াবিয়া রা.-এর উদ্দেশ্য হজে তামাতু হতে নিষেধ করা 
ছিলো না। বরং ইবনে আব্বাস রা.-এর ফতওয়া রদ করা উদ্দেশ্য ছিলো । যিনি বলতেন, 


ভে 9 ০০৩৩ 5১৭5 এ ০৪০৪ ৯৯৪ ৮৮ ১৯০ ০৬ ০০৩ ১ 5৩৬৯ ৩ 





ব্য। মুসলিম ইত্যাদিতে বর্ণিত প্রচুর সহিহ হাদিস এর সমর্থন করে যে, নৰী করিম সাল্লাক্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা 
হয়েছিলো, কি হলো? লোকজন হালাল হয়ে গেছে? আর আপনি হালাল হননি? জবাবে তিনি বললেন, আমি আমার মাথায় তালবিদ 
(চুলে প্রলেপ লাগিয়েছি) করেছি এবং আমার কোরবানির পশুর গলায় হার বেধেছি। সুতরাং কোরবানির পশু কোরবানি করা পর্যন্ত 


আমি হালাল হবো না। আরেক বর্ণনায় আছে, হজের আগে আমি হালাল হৰো লা, বা হতে পারি না। ৮০) 481) নববি-আলা সহিহ 
মুসলিম : ১/৪০৮, ১৩৬৭0 ৮০ 31১৯ ৩৯৪1 সংকলক । 


১৫ কিন্ত এর ওপর প্রশ্ন উত্থাপিত হয় যে, অনেক হাদিস গ্রন্থে হজরত মুয়াবিয়া রা.-এর ওপরযুক্ত বর্ণনা এমন শব্দে বর্ণিত 
আছে, যা থেকে দৃশ্যত বুঝা যায় যে, এই ঘটনাটি ওমরার সংগে নয়, বরং হজের সংগেই সংশ্লিষ্ট । সুনানে আবু দাউদে হাসান ইবনে 


আলি সূত্রে ০১১০॥ ৮০ ৬০০] ০০৪৬৯ ০৮১ ৭৮০ এ ০০০ এ ০১৯০ ০০ ৩০১৪ তম ০৬ এ 
এর অর্থে 2৯৯ শব্দে বর্ণিত আছে। দ্র. ১/২৫১, 981 ৬ ১৩) মুসনাদে আহমদে এই বর্ণনাটি কায়েস ইবনে সাদ-আতা 
সূত্রে এভাবে বর্ণিত আছে, ০৪৬১ ০১২) 0 ৬৪ ৮১৭০ 401 এ৮ন এ ০১০০ ০০৬ ০০ ৩০ আস এ ৬১৯৪৩ 
“৮১৯১ ১৯১ ৬ । ফতহুল মুলহিম : ৩/৩১২, ১০৬৭ ১ম 3৬৯ ০৪। 
এর জবাব এই যে, বিশুদ্ধতম বর্ণনা হলো, বোখারি-যুসলিমেরটি । তাতে এ ধরনের অতিরিক্ত কথা বর্ণিত নেই । আর অন্যান্য 
বর্ণনা মা'লুল বা ক্রটিপূর্ণ ! কিংবা হজরত মুয়াবিয়া রা.-এর ভুলের ক্ষেত্রে প্রযোজ্য । এজন্য হাফেজ ইবনুল কাইয়িম রহ. বলেন, ড 
: ১৬৬ 0 ০৪৪ এ3 ৮5৪০ ৯১৬০ ০০ ৮২১ ৬ এ ৬৯১ ভি ক ০১৪৪ এ ত্র ভা ভ3০ ৩০ 33 
1১৯ 0) 4৩ ৯০ ০৯৪ ০১৪ ১০০ 5 3০৬০ ৪১০ 9৯ 03998 ০4১ ৩০ 7০ শি ০৯৩০ ০৩০০ ৮ ৯5০ 
4 ১০] ৬$ ও 1 জাদুল মা আদ : ১/২৯৯, 4) ১৯1 ৮১০১ 43১০ 401 ৬৮০ এ ভঠ ৩০০৪ 
গর এর তাহজিবুল আছার সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন, 
0) ১৯১ ০০৪১০ ০০৪ ১৯১ 5০০ ত$ 55০ ০৮০ ৮ 495 এএ। এচছি এন এ ৬ -7৮০ তি ৩ ০৯৯ ৩৪ 
৩0 ১৯ ও দে কঠ ০৭] ০৯৯১ 
-কানজুল উম্মাল : ৫/৮৫, নং-৬৯২, আল কেরান। এই বর্ণনা দ্বারা বাহ্যত এটাই বুঝা যায় যে, নবী করিম সাল্পান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম তামাত্ু করেছিলেন! এই বর্ণনাটির সনদ সম্পর্কে আহকারের তাহকিক নেই। যদি এটি সূত্রগততাবে সহিহও হয়, তবুও 


সেসব মুতাওয়াতির বা মশহুর বর্ণনার বিরুদ্ধে দলিল হতে পারে না। যেগুলো ছ্থারা বুঝা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্পাম বিদায় হজে শুধু মিনাতেই হালাল হয়েছেন, এর আগে হালাল হননি । এ বিষয়টি আগেও এসেছে। -সংকলক। 


এড * পাল ক ক ক 


১৭» ইমাম নাসায়ি রহ.ও শাব্দিক কিছু পরিবর্তন সহকারে এ হাদিসটি বর্ণনা করেছেন । দ্র. (২/১৫, :৩৮৯০ ৭-০ 4০5৪ 


&2421) 1 সংকলক । 


*৭ ১০/২৭০, দে] 5০০05 ৩৯০ ১০৪ ৯২ -সংকলক। 
»** আবদুর রাজ্জাক মা'মার-কাতাদা-আবুশ শা"ছা-ইবনে আব্বাস রা. সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। -জাদুল মা'আদ : 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ২ ৬৫ 


+তগঠকিগ্কশগিতচগকখিকগসগতিতকিগ্ঠনতকঠরকজজককন্্কীক্গকক্কতখ্জকক্রককরুকর্ক্ককরিক্কত্তককতককককরাকজ্জ্নঠক্ট্রক্তন্ককরতিব্কজততচএ ১ ত্কততগ্গকনীকঞ্কজককর্রঠজগকত্তকতখ্জজজতকতজশ্রজতকাগজতজরাক্ক্তক্চগরগ্কীতকতক্জগ্ক্রাককতঠততগাকরজতীককরকগঠজ্ঞকনককরুককক্ররব্রীপ্জককরতকঞ্রঠজ্্কান্রুজককত্জককককজরতক 


“হজে ইফরাদের এহরাম বেঁধে যে ব্যক্তি আসে, সে বাইতুল্লাহ তাওয়াফ করে হজ বাতিল করে ওমরা করে 
ফেলবে । তার মনে চাক, বা না চাক।” যখন ইবনে আব্বাস রা.-এর ফতওয়া প্রসিদ্ধ হলো এবং এর ফলে 
মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হলো, তখন হজরত মুয়াবিয়া রা. তা খণ্ডনের উদ্দেশে লোকজনের ওপর জোর 
দিলেন যে, তারা যেনো শুধু হজে ইফরাদের এহরাম বাধেন এবং ওমরাকে এর সংগে একত্রে না করেন, না 
কেরানের সুরতে, না তামাতুর সুরতে । তার উদ্দেশ্য তামাতু কিংবা কেরান হতে বারণ করা ছিলো না বরং এই 
বিষয়টি স্পষ্ট করা উদ্দেশ্য ছিলো যে, ওমরা ব্যতীত হজে ইফরাদ করা বিনা মাকরূহ বৈধ । 


44] ৪ ৪ ৩ আও 
অনুচ্ছেদ-১৩ : লাব্বাইক বলা প্রসংগে টা ১৬৯) 
এ] 4১৪ ১ এর এব এনে এর 8৫452 এ ০5 টা 9 : ৫ ০৪ ০০ - দা 
.এ| এ ১৫33 এ এ এ 
৮২৬। অর্থ : ইবনে উমর রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া ছিলো- 
এ] এ১)০ ১ এ) এ] 2০০0১ ১৯৯০ 0 এটা এ] এ৪১৪ ১ এক] 5৭ ক] এএ। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ০৯. ০৯৯ । 


নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি প্রমুখ আলেমগণের মতে এর ওপর আমল অব্যাহত । 
এটি সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । ইমাম শাফেয়ি রহ. বলেছেন, যদি 
তালবিয়াতে আল্লাহ তা'আলার জন্য সম্মানজনক কোনো শব্দ বা বাক্য অতিরিক্ত করে, তবে তাতে কোনো ক্ষতি 
নেই ইনশা আল্লাহ । অবশ্য আমার নিকট প্রিয় হলো, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া 
পড়া । ইমাম শাফেয়ি রহ. বলেছেন, আমরা যে বললাম, আল্লাহ তা'আলার জন্য সম্মানজনক কোনো শব্দ 
তালবিয়াতে বাড়ালে কোনো অসুবিধা নেই- এর কারণ হলো, হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত আছে, তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া মুখস্থ করেছিলেন। তিনি নিজের পক্ষ হতে তার 
তালবিয়াতে আরো বাড়িয়ে বলেছিলেন, 


লাব্বাইকা ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমালু।' 
এ এ এ এ এ ২ রিট এ ৩৯৪ সি এ ঝি 24 ০ ৩৪ - দাও 


$ 5 এন ০5 এ 2328825০554 ৬ 10 49 ₹ 34536 এ এ০৫৯ এ৩/ এ 9৩ 
9৪ 54395 4455 এরপর এ) ? 5০৭45935255 তে ১৪৮৩৪: ডি 


শি কি কটি এটি 


80541 25590 এন এও 





২/১৮৬, শু'আইব আল আরনান্উত এবং আবদুল কাদির আল আরনাউতের তাহকিকসহ । 
দরসে তিয়ামিহী -€া 


205895885788777555824725 5 ভিরিররর তড.........:০..১০১৬ ১১২, 

৮২৭। জর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত। তিনি এহরাম বেঁধে ভাঙবিয়া পড়তে পড়তে চললেন- 2520 
এ 4০০৯ ১ এও এ স্এ১ ৯ 9 এএম এ এ ৩ ৪৪ 5এ৪ শা] এ৪৪ বর্ণনাকারি বলেন, 
আবদুল্লাহ ইবনে উমর রা. বলতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া ৷ তিনি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালৰিয়ার পরে নিজের পক্ষ হতে বাড়িয়ে বলতেন, ১১...) 4১ 44) 


(443 এটা ৮৪৯০5 এ এ ওই ১৯৯) 
ইমাম তিরমিবীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০০০৯ 


1৩ পা 0৪ 2 52 এ এন 
অনুচ্ছেদ-১৪ : তালবিয়া ও কোরবানির ফজিলত প্রসংগে (মতন পৃ. ১৬৯) 


£,* রি “৯৫ ৮০৪ পানে 9 পে ৬ ৫ চা চটে ঠ. ঠি এ 
চেখে ৬ ৫ ০৯০৬ ড৯| ক ০১৪ ০ 396 এ এ৮ল ঠা ওঁ 2 ৪ জা তা 927 ৯৭৭ 
শা রশ শা শে 
তি 
৮২৮। অর্থ : আবু বকর সিদ্দিক রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস 
করা হয়েছিলো, কোন্‌ হজ আফজাল? তিনি বললেন, যাতে জোরে তালবিয়া পড়া ও কোরবানি দেওয়া হয়। 
০১ এ ধু! 02 ৬2 ও 25 5486 চ। 45 4 353) পার্জ: 0৫ ১২০৫4 05 - দ৭ 
1৬ 304৬ ০০০০ (৮4০ ০০১ ৯৪ ০৮45 05485 25 
৮২৯। অর্থ : সাহল ইবনে সাদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো 
মুসলমান তালবিয়া পড়ে (তোর সংগে সংগে) তার ডানে-বামে অবস্থিত পাথর, গাছ এবং মাটি তালবিয়া পড়ে । 
এমনকি জমিন এখান হতে ওখান পর্যন্ত। অর্থাৎ পূর্ব হতে পশ্চিম পর্যন্ত যতোটুকু জমিন আছে, ততোটুকু পর্যন্ত 
সবকিছুই তালবিয়া পড়ে । 
৮২৯। অর্থ : সাহল ইবনে সাদ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইসমাইল ইবনে 
আইয়াশের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ, বলেছেন, হজরত ইবনে উমর ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, আবু বকর রা.-এর হাদিসটি গরিব। এটি আমরা কেবল ইবনে আৰু 
ফুদাইক-জাহহাক ইবনে উসমান সূত্রেই জানি। মুহাম্মদ ইবনুল মুনকাদির আবদুর রহমান ইবনে ইয়ারবু' হতে 
হাদিস শুনেননি। মুহাম্মদ ইবনুল মুনকাদির, সায়িদ ইবনে আবদুর রহমান ইয়ারবু'-তার পিতা সূত্রে এ হাদিস 
ব্যতীতও অন্য হাদিস বর্ণনা করেছেন ইবনে আবু ফুদাইক-জাহহাক ইবনে উসমান-ুহাম্মদ ইবনে মুনকাদির- 


সায়িদ ইবনে আবদুর রহমান ইয়ারবু'-তার পিতা-আবু বকর রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে । এতে জিরার ভুল করেছেন। 


দরসে তিরমিযী -৩খ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৬৭ 


৩০০৬০১০-০৩একনপ্কতকিরস্কককত্কিত্ককঠিগ্ককীসতততততঠন্রড়াকক্করত্হিরিতঠকিতরজকঞঞিকককক্রক+৮৬৬,০৬৪০৯ক৬৩একএক এরর ক5ক৬2৪৬৯৬ কতক 8৮১ককডরওএকককজকক৬কককগাকক কর এডকরকঞক্কাকএক ক টিক ররাউিজ্রীকণীকর ঠক করক উকিল জঞককডিকএককএপারাকীউী কত ক চক র্রীক কক ৪৬০ 
চক তক১৯ 


আবু ঈসা তিরমিযী রহ, বলেছেন, আহমদ ইবনুল হাসান রহ.কে আমি বলতে শুনেছি, আহমদ ইবনে হাম্বল 
রহ. বলেছেন যে, মুহাম্মদ ইবনুল মুনকাদির-আবদুর রহমান ইবনে ইয়ারবু'-তার পিতা সুত্রে যিনি এ হাদিসটি 
বর্ণনা করেছেন, এ হাদিসে তিনি ভুল করেছেন । 

তিরমিযী রহ. বলেছেন, মুহাম্মদকে আমি বলতে শুনেছি, তার সামনে আমি জিরার ইবনে সুরাদ-ইবনে আবু 
ফুদাইক সূত্রে বর্ণিত হাদিসটি উল্লেখ করেছিলাম । তখন তিনি বললেন, এটি ভুল । আমি বললাম, তিনি ব্যতীত 
অন্য বর্ণনাকারিও ইবনে আবু ফুদাইক হতেও তার অনুরূপ বর্ণনা করেছেন। তা শুনে তিনি বললেন, এটি কিছুই 
নয়। তারাতো শুধু ইবনে আবু ফুদাইক হতেই বর্ণনা করেছেন৷ তারা এখানে সায়িদ ইবনে আবদুর রহমানের 
কথা উল্লেখ করেননি । আমি তাকে দেখেছি, তিনি জিরার ইবনে সুরাদকে দুর্বল সাব্যস্ত করছেন। বস্তরত ৮০ এর 


অর্থ হলো, উচ্চৈঃশ্বরে তালবিয়া পাঠ করা । আর ০১ এর অর্থ হলো, কোরবানির পশু জবাই করা । 


এ ০৬ ৪০৪৪৬ এ এ 
অনুচ্ছেদ-১৫ : উচ্চৈঃস্বরে তালবিয়া পাঠ করা প্রসংগে (মতন পৃ. ১৬৯) 


572. 2 862:.1555785 268. ০ 5285 
0১১৯ পেত (5 545 0 পি 41 0545 ৭2 4848 05 0 এ ৩ 3 027 দা, 
5১৯35155418 0 ০০৭ 2ম 0 ০9০5 
৮৩০। অর্থ : আবদুর রহমান ইবনে খাল্লাদ ইবনুস সাইব রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আ. আমার নিকট এসে নির্দেশ দিলেন- যেনো আমি আমার সাহাবিগণকে 

নির্দেশ করি- উচ্চৈঃস্বরে ভালবিয়া পড়তে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, জায়দ ইবনে খালেদ, আবু হুরায়রা ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস 
বর্ণিত আছে। 
আবু ঈসা ভিরমিবী রহ. বলেছেন, খাল্লাদ কর্তৃক তার পিতা সূত্রে বর্ণিত হাদিসটি ০৯০ ০.1 অনেকে 
বর্ণনা করেছেন, এ হাদিসটি খাল্লাদ ইবনে সাইব-জায়দ ইবনে খালেদ সুত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম হতে । তবে এটি ৰিশ্তদ্ধ নয়। সহিহ হলো খাল্লাদ ইবনে সাইব-তার পিতা (তিনি হলেন খাল্লাদ ইবনে 
সাইব ইবনে খাল্লাদ ইবনে সুয়াযদ আনসারি)-তার পিতা সূত্রে । 


9৩৯3 ১৪ ০৮8) ৪ 2 5 এ 
অনুচ্ছেদ-১৬ : এহরামের সময় গোসল করা প্রসংগে (মতন পৃ. ১৭১) 
5৬), ১ ৮ 5 ০০ এএ এ ৪ ভাবি 2 এ 9৫ 2 ও ৯) 0 89৫ ৩৫7 ৮ 
0,513 
৮৩১। অর্থ : জায়দ ইবদে সাবেত রা. হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
দেখেছেন, তিনি এহরামের জন্য কাপড় পাল্টিয়ে গোসল করেছেন। 


. দরসে তিরমিবী-ওয়,. খণ্ড. ৬৮... ............... 
ইমাম তিরমিবীর বক্তব্য 


আৰু ঈসা ভিরমিষী রহ. বলেছেন, এ হাদিসটি --১ ১৯। 
অনেক আলেম এহরামের সময় গোসল করা মুস্তাহাব বলেছেন। ইমাম শাফেয়ি রহ. এ মতই পোষণ করেন । 


ক্ককককারচ এ কাকী ঠক জ্বতন্জীকপ্রক্ষক এক 


ডে ০৯9 0৩০1 58৬৫ ০8 €5 ও এ 
অনুচ্ছেদ-১৭ : আফাকিদের জন্য এহ্রামের মিকাতসমূহ প্রসংগে (মতন পৃ ১৭১) 
3১0 ১৭ ৩০ ৩৮ 4৫ £ 14343 ৫৮০ ১8 9420: $2 ০8 ১৮7 না 
(5985০) 6) 58556৮১৯৫74 ১৪৫ 03 2] 
৮৩২। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমরা কোথা 
হতে হজের এহরাম বাধবো? জবাবে তিনি বললেন, মদিনাবাসী জুলহুলাইফা হতে বাধবে, আর শামবাসী জুহফা 
হতে, নজদবাসী করন হতে এহরাম বাধবে। বর্ণনাকারি বলেন, লোকজন বলেন, ইয়ামানবাসীরা (এহরাম 


বাধবে) ইয়ালামলাম হতে । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ৮৯০ ০৯1 
আলেমগণের মতে, এর ওপর আমল অব্যাহত । 
এ ১ 4, ৫৫/০ 54০ ও এ ক 9 ০ এ ৩৪7 লা 
৮৩৩। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচ্বাসীর 


জন্য মিকাত নির্ধারণ করেছেন আকিক। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ১.৯ 


মুহাম্মদ ইবনে আলি হলেন, আবু জাফর মুহাম্মদ ইবনে আলি ইবনে হুসাইন ইবনে আলি ইবনে আবু 
তালেব। 


2 ১১৯০০ 3553 5 2565 5 এ 
অনুচ্ছেদ-১৮ প্রসংগ : মুহরিমের জন্য কিকি পোশাক পরা অবৈধ? (মতন পৃ. ১৭১) 


চি ৯০০৩ রি কাঠি 


অঅ ০০ ০৫0 ও০51851 2 4949৮: ৩ ৩৯০৪, এ্র্জি, 22 ৩8০০ 7 দঃ 
১$ 99 ২৪ ৫১০ ১/ ০০০ 58257 43 | ০০ 955 08৫ ০53 ৩ 
35454 ০4558 পারি (3853 % ১০০ 455৪ 


৫০৮ ঠ) ০৫৪ 


80 (১5 000 202 7499 ১3058 2 সু 2619 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৬৯ 


ঠশসিিকিকিচকছলঠ কতক হন নঠতিসতিসসকউতততকহরকখক্রাক-ক্$এএ০৬ক ৯৯৪ রকএ৯৪রএক্রওকডওঠকককন+০ কনক ককের কচরএএরাখিককতক৬৬৯৪ক৬কর কক $ক৬০৪ একর করার ক্বাকতরতজ্এরাজরকত করত গ্কারএক্কনএকডক কউ $কীক্কককগতকহীকডব্রারাক্জ্রীক্ক্ক্রউরগরজকককককত্র্রঞ্ঞজকাকএতককস্ত্কককর 


৮৩৪ । অর্থ : ইবনে উমর রা. বলেন, এক ব্যক্তি দীড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! এহরাম অবস্থায় 
আপনি আমাদেরকে কি কি পোশাক পরার নির্দেশ দেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, তোমরা জামা, পায়জামা, টুপি, পাগড়ি এবং মোজা পরো না। তবে কারো যদি জুতা বা চঞ্পল না থাকে, 
তবে সে যেনো মোজা পরিধান করে এবং মোজা পায়ের উচু হাড় হতে কেটে দেবে । অবশ্য তোমরা জাফরান 
এবং ওয়ারস তথা এ রঙে রঙিন কোনো পোশাক পরিধান করো না । যুহরিম মহিলা মাথায় নেকাব পরবে না এবং 


হাত মোজাও পরবে না। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা তিরমিযী রহ, বলেছেন, এ হাদিসটি ০. ০.৯ 
দরসে তিরমিযী 


ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । 
১৯ 059 0 31 ০48 ১১ তা ১3 ৮১০০ 33 55৪৯ ১৩ ৮০০০] ১৯০এ ১ 
০৯১৬৭ ০০ ০৬৭ এ ০৫৮৪১ ০9৯] ০৯৪৪ ০১০০ এ ০৯৪ 
কাবাইন ছারা উদ্দেশ্য পায়ের মধ্যস্থলের হাড়, টাখনু নয়। উদ্দেশ্য হচ্ছে, হাড় যেনো জুতার ভেতর চলে না 
যায়। এ ব্যাপারে ইমাম মুহাম্মদ রহ. সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। অভিধান ও ফিকহ উভয়েরই ইমাম তিনি 1১৮২ 
১১৯] ঘ০এ] ০৪০৩১ ১ ০৮১০৯৪৪] 335০1০৮০০4৪ আএউ॥ 02 1৯8৪, 
মহিলার চেহারায় এহরাম অবস্থায় এমনভাবে নেকাব দেওয়া অবৈধ, যার ফলে নেকাব চেহারার সংগে স্পর্শ 


করে। অবশ্য নেকাব এভাবে ঝুলিয়ে দেওয়া প্রমাণিত আছে যে, তা চেহারার সংগে স্পর্শ করবে না। হজরত 
আয়েশা রা.-এর হাদিসে আছে, তিনি বলেন, 


১5৬১5 ৩১১০৯1১৩৫৯১ ৪৮০ ১ ০০ ৬3৪৯ ৮৩০০ 


১** ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/২০৮, ২০৯, ০১ ০* ₹১৯ ০4৪ ১ ০:০৩) এবং ইমাম মুসলিম রহ. সহিহ 
মুসলিমে (১/৩৭২-৩৭৩ 3 ০১ 4৮৪ 5৮০০ 4 ০৯৮ ১১৯০] তে ও ৪ ০৯ 539) এ হাদিসটি বর্ণনা করেছেন - 
সংকলক । 

** এমনই আছে ভারতীয় কপিতে । (৩/১৯৪-১৯৫)। শারখ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির তাহকিককৃত লেবাননি কপিতে 
রয়েছে, ০০] 1১0 3 বহুবচনের শব্দ । জামিউল উসুলে (৩/২২-২৩ নং ১২৯১, ০430 ৬$ 931 € এ ০৯] 456) অনুরূপ 
আছে। -সংককলক। 

*১ এ শব্দটি বুরনুস এর বহুবচন । এক ধরণের লম্বা টুপি। আরবে পরিধান করা হতো । কিংবা এমন পোশাক যায কিছু অংশ 
টুপির হলে কাজে লাগে । -সংকলক । 

*২ বিস্তারিত বর্ণনার জন্য দ্র.. উ্দাতুল কারি : ৯/১৬১-১৬২ ৯৮ ০০ ১১৯এা এও ৩ ও অ2। -সংকলক। 

৯০ এক প্রকার উত্তিদ ৷ যেগুলো রঙের কাজে ব্যবহৃত হয়। এর সংগে সং্রিষ্ট বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : 
৯/১৬২। -সংকলক। 

** সুনানে আৰু দাউদ : ১/২৫৪, ১ ০৮৯০ 2১০৯৪ ৪ ২৪৫ ইমাম মুহাম্মদ রহ. স্থীয় মুয়াত্ায় লিখেন, মহিলার জন্য 
নেকাব পরিধান করা উচিত নয় । চেহার! ঢাকতে চাইলে কাপড় ভার ওড়নার ওপর দিয়ে চেহারার ওপর ঝুলিয়ে দিবে এবং এটাকে 


“আমাদের নিকট দিয়ে আরোহিগণ অতিক্রম করতেন। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে মুহরিম অবস্থায় থাকতাম । লোকজন যখন আমাদের বন্বাবর এসে যেতো, তখন আমাদের 
কেউ তার নেকাব মাথা হাতে চেহারার ওপর ঝুলিয়ে দিতো । যখন লোকজন আমাদের কাছ হতে অতিক্রম 
করতো তখন তামরা তা খুলে ফেলতাম ।' 

এ থেকে বুঝা গেলো, পর পুরুষের উপস্থিতিতে চেহারার ওপর এমনভাবে নেকাব ফেলে দেওয়া আবশ্যক 
যাতে নেকাব মুহরিমার চেহারার সংগে স্পর্শ না করে। আর যদি এটা অসম্ভব হয়, তাহলে পুরুষদের জন্য 
ওয়াজিব চোখ অবনত করে রাখা 1১৮ 


০858) 1 ১4০ ১3 বাহ্যত এর বিপরীত হানাফিদের মাজহাব । কেনোনা, তাদের মতে মহিলার জন্য হাত 


মোজা পরা বৈধ ।১৮* এই হাদিসের জবাব হলো- এখানে “০১8 35 হতে নিয়ে “৩801 (১4০ ১১ পর্যন্ত 
বাক্য হজরত ইবনে উমর রহ. কর্তৃক প্রবিষ্ট মুহাদিসিনে কেরাম তা স্বীকার করেছেন। এ হাদিসটি ইমাম 
বোখারি রহ.ও সহিহ বোখারিতে কয়েকটি স্থানে বর্ণনা করেছেন।১* কিন্তু একটি স্থান ব্যতীত অন্য কোথাও এ 
বাক্যটি বর্ণমা করেননি । আর যেখানে বর্ণনা করেছেন, সেখানে নিজের আচরণ হ্বারা এটা যে প্রবিষ্ট এর ব্যাপারে 
সতর্ক করেছেন।**৮ তাছাড়া এই অতিরিক্ত অংশটুকু যদি মারফু' বলে প্রমাণিত হয়ে যায়, তবুও এটা মাকরূহে 
প্রযোজ্য হবে তানজিহির ক্ষেত্রে । 





চেহারা হতে দূরে রাখবে । এটাই আবু হানিফা রহ. ও আমাদের সংখ্যাগরিষ্ঠ ফকিহের মত। (২১০, ০০9১ 0/ ৯৯৮৭) ১359 ০১৪ 
১3৪ ০) । -সংকলক। 

*** রদ্দুল মুহতার জালাদ্দুররিল মুখতার : ২/১৮৯-১৯০, কেরান অনুচ্ছেদের সামান্য আগে । বিস্তারিত বর্ণনার জনা সেখানে দ্র. । 
ই'লাউস সুনানে আছে, মুসনাদে শাফেয়িতে তাদের মাজহাব অনুযায়ি আমি একটি স্পষ্ট আছর পেয়ে গেলাম । সেটি সায়িদ ইবনে 
সালেম-ইবনে জুরাইজ-আতা-ইবনে আব্বাস রা. হতে বর্ণিত। তিনি বলেন, মহিলা তার ওপক্স তায় পর্লার কাপড় ঝুলিয়ে দিবে । 

তবে তা (চেহারা) স্পর্শ করবে না । আমি বললাম মহিলার কোন্‌ অংশ স্পর্শ করবে না? তখন ভিনি প্রদিকে ইঙ্গিত করলেন যে, 
পর্দা এভাবে রাখবে, যেভাবে মহিলা বড় চাদর পরিধান করে। তারপর মহিলার গণ্ডের ওপর ে পর্দা খাকে সেদিকে ইঙ্গিত করেছেন। 
তিনি বলেছেন, মহিলা তার গণ্ড ঢেকে রাখবে না। যার ফলে চেহারার ওপর কাপড়ের স্পর্শ হুয়। চেহাক্গার ওপর পুরোপুরি ঝুলস্ত 
অবস্থায় রাখবে । আল হাদিস। (১৪০)। এতে সায়িদ ইবনে সালেম আল কাদ্দাহ বিতর্কিত বর্ণনাকারি আছেন । তার হাদিস হাসান। 
(১০/৪৬, ৯৮০০1 ০০ 4৩১৯৪ ৩৩ ৯১৯৭] ০৪ সি ও ৮৯৪)। সংকলক । 

এ. বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মিনহাতুল খালেক আলাল বাহ্রির রায়েক । (২/৩২৪, বাবুল এছল্াম্) ৷ -সংকলক। 

”* এর বিশদ বর্ণনা হলো, ইবনে উমর রা.-এর এ হাদিসটি ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে এলেম. সালাত, মানাসিক 
এৰং লিবাস পর্বে দশবারের অধিক বর্ণনা করেছেন। তবে ভাতে এ অতিরিক্ত অংশ উল্লেখ করেনগনি। এটা এর দলিল যে, এতে এই 
অতিরিক্ত অংশটি মারফু"' আকারে সহিহ নয়। -মা*আরিফুস সুনান : ৬৩৩৩ -সংকলক । 


** সহিহ বোখারি : ১/২৪৮, ২১৯১ ৯১৯৭ ০৯৮ ৩০ ৩৫১ ০০ ০১১। বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'জারিফ : ৬/৩৩৩। 
"সংকলক ৷ 


চা 
774289৮৯৯8৮ িনী রেজি নে ই্ররন্ক্যায রা র্যা ভুরারাাের্যাার্ারাা রানার রা 


অনুচ্ছেদ-১৯ : যখন লুঙ্গি ও চপ্পল না পাবে তখন মুহরিমের জন্য 
মোজা ও পায়জামা পরা (মতন পৃ. ১৭১) 


991 ১514 ৫৯4 098 নত ও এলগু। অহ এ। 3১2/4455 2 ৫৫ এ: ০৯,01০ 
১3 ) | 3 231 ১০শ 13 05921 413 

৮৩৫ অর্থ : হজরত ইবনে আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি, তিনি এরশাদ করছেন, মুহরিম যখন লুঙ্গি না পাবে তখন সে যেনো পায়জামা পরিধান করে । আর যখন 
জুতা না পাবে তখন যেনো মোজা পরে। 

ইমাম তিরমিষীর বক্তব্য 

কুতায়বা-হাম্মাদ ইবনে জায়দ-আমর সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 

তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত ইবনে উমর ও জাবের রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০৪৯০ ০১৯ 

অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা বলেছেন, যখন যুহরিম লুঙ্গি পাবে না, তখন সে 
পায়জামা পরবে । আর যখন জুতা বা চগ্সল পাবে না তখন পরবে মোজা, এটা আহমদ রহ.-এর মাজহাব । আর 


অনেকে হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর ভিত্তি 
করে বলেছেন, যখন সে জুতা বা চপ্পল পাবে না তখন যেনো সে মোজা পরে এবং এ মোজাগুলো পায়ের উঁচু 
হাড় হতে কেটে ফেলে । এটা সুফিয়ান সাওরি ও শ্রাফেয়ি রহ.-এর মাজহাব । ইমাম মালেক রহ. এ মতই পোষণ 


করেন। 
দরসে তিরমিযী 
১৪213 ১৯ ১০58 23 49০ এ ওত এ ০৯৯০ এন 2 এও 79৯০ ১৭৬০ 0৪ ১৯৯১০ 


০99০ ০883 9391 

এ হাদিসের বাহ্যিক অর্থের ওপর ইমাম শাফেয়ি ও ইমাম আহমদ রহ. আমল করেননি। তাদের মতে 
মুহরিমের জন্য যদি লুঙ্গি না থাকে তাহলে পরিধান করতে পারবে সেলাই করা পায়জামা । এটা পরলে ফিদিয়াও 
ওয়াজিব হবে না। হানাফি এবং মালেকিদের মতে, তখনও সেলাই করা পায়জামা পরিধান করা অবৈধ । বরং যদি 
তার নিকট সেলোয়ার থাকে তাহলে টুকরো করে সেটাকে লুঙ্গি বানিয়ে পরবে । আর যদি এটা সন্তব না হয়, তবে 
সৈলোয়ারই পরবে; তবে তখন ফিদিয়া আদায় করা আবশ্যক আমাদের দলিল সেসব মশহুর হাদিস যেগুলোতে 





* ইমাম বোখারি সহিহ বোখারিতে (২/৮৬৩, ০১৯১০ এ/$ ১৮৩৪ 5555) এবং ইমাম মুসলিম সহিহ ফুসলিমে : ১/৩৭৩, 
সে ৩১৪ ৮৮৮ এ ০৯ ০১৯ 2 ও ০১৫ ০৯ ০8৩৪ এ হাদিসটি বর্ণনা করেছেন। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ৭২ 


১ ০ম৮৬৩৬ ভন্ড ক কত এ এক তক কত তত শ৯৯৬৩৩৬ ৬৪৯৩কক৬০ ৯ উিজজ এ পিক ক স্টক হক সপ আট জজ পিপি কক তত ক ৪৬ সপাকালাগ ০৬৬৪ তক ৬৪ ৮৮৩০০০৪৬৩৬৬ ৬৪ ক জল ৪ক ৮-জাক ক জকি ৬ উজর ৪৯ ৯কতসিত৯কডঠকিশ - তরী ক তন জিত ৮কজনডল * এক উপাই ক তককিকিল "তল ঠবাশীতিতিত জজ জজত ও ঠতত ০৯০ 


বিষয়, এটি আমাদের স্কতে টুকরো করার পর পরিধান করার ক্ষেত্রে প্রযোজ্য । 
ইমাম শাফেয়ি রহ. বলেন, সেলোয়ার টুকরো করা মানে সম্পদ নষ্ট করা । 
আমাদের জবাব হলো, এটা সম্পদ নষ্ট করা নয়। বরং কাপড়কে ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করার শামিল: 


এজন্য ইমাম শাফেয়ি এই হাদিসের পরবর্তী অংশে এই ব্যাখ্যাই করেন । অর্থাৎ, ১439 ০১৮ ১৯৪ 0193 


১৯৪১] সম্পর্কে ইমাম শাফেয়ি রহ. বলেন যে, হুবহু মোজা পরিধান করা অবৈধ ৷ বরং এগুলো এভাবে কেটে 
ফেলা উচিত, যাতে পায়ের উঁচু হাড়ের নিচে চলে যায় । যেমনভাবে এটা সম্পদ নষ্ট করার শামিল নয়, এমনভাবে 
পায়জামা টুকরো করাও সম্পদ নষ্ট করা হয় না।১৯, 

০৯৪৯] ০১৪৪৬ ৩৪৬৭ ১২৪ ০195 

অধিকাংশের মতে এর অর্থ হলো, মোজা টাখনুর নিচে হতে কেটে জুতার মতো ব্যবহার করবে । তবে ইমাম 
আহমদ রহ. এটাকে বাহ্যিক অর্থে প্রয়োগ করেন! তিনি বলেন, যার নিকট জুতা নেই, সে বদ্ধ মোজাও পরতে 
পারবে 1১৯ 

পেছনের অনুচ্ছেদে বর্ণিত হজরত ইবনে উমর রা. এর হাদিস অধিকাংশের দলিল । তাতে প্রিয়নবী সাল্সাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লায বলেছেন, 


4০৪] ৩০ 059 0 31 ৮৪৬৯] ১১ 9 3০৩ ০৪১ ও 4১৬৪০ ৩ ০৯ ০৯০ 3 
০৯১৯০] ০০ ০৬ 0৩৮০৪৪৪০৪৬৭ ০৪9৬ ০৯০০ 
মোজা পরিধান করার সংগে ৯১০০) ০ ৯ এ এর শর্ত এতে সুস্পষ্টভাবে আরোপিত হয়েছে। সুতরাং 
ইবনে আব্বাস রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটিকে এরই ওপর প্রয়োগ করতে হবে ।৯** 
নিপা ্পবি বাত  িবপতা] 
অনচ্ছেদ-২০: যে জামা কিবা ভব পরে এহরাম বাধে মেতন ১৭১) 


লক গি০৪ রতি ০০৫৪ ৮ ক এ এ 
54842435507 5 35 ০ ঠা এ5। 06 4 ৩ এনএ 0 দা 


০১৪ 


১৯ দ্ব., জামিউল উসুল (৩/২১-২৫, ১43] 5৪ 0591 6 ১৪ ০১৯) এ ৬১৪ ০428) । -সংকলক । 


+৯১ দ্ব,, মা'আরিফুস সুনান : ৬/৩৩৬। মুগনিতে (৩/৩০০, ৩০১, 4 শু ৮৮১১৭] ৪৪৪ ৩ ৭৪ সংকলক) । 

উল্লিখিত হয়েছে যে, লুঙ্গি না থাকলে পায়জামা পরার বৈধতা সম্পর্কে ইমাম চতুষ্টয়ের কোনো মতপার্থক্য নেই। তবে তিনি 
বলেছেন, ইমাম মালেক ও আবু হানিফা রহ.-এর মতে ফিদিয়া ওয়াজিব হবে । আর ইমাম শাফেয়ি ও আহমদ রহ.-এর মতে ফিদিয়া 
নেই। -মা'আরিফ : ৬৩৩১, এ ৯১৯৭॥ ১৪৯৪ ৬৪ +৬৯ ৩ ৪ । সংকলক । 

১৯ দ্র, মা'আরিফুস সুনান ৬/৩৩৬। -সংকলক। 

১৯ বিশেষত যখন হজরত ইবনে উমর রা.-এর বর্ণনা ইবনে আব্বাস রা.-এর এ অনুচ্ছেদে হাদিস অপেক্ষা আসাহ এবং এব 
জন্য বিশদ বর্ণনাদাতার মর্যাদাও রাখে । দ্র. মা'আরিফুস সুনান : ৬৩৩৬-৩৩৭। 


ৃ 
ৃ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৭৩ 


শ১এ১০এক$ক৪-৮ক৫০+৯৬৬৯ক৪৬৯৬৬৬+৩৬+১+০৬৪৮৩৬৪%৪৪৬৪৪৬৬৫৫$৬৬এ৩৬৪একককককমকডক$ঞঞরকখতকক+র৮০ক৬৮৬$ক৪৫৩৪এ৪ক এক +ওকডউওডকঠএকজ্উকক+কন্ককিবতএক্জঞ্ককঞ্ডঞজঞর্গকএএ+ককিকক্জরতরিকিক৬কএবকজ্রকঞজ্গকএজকম্৫$$ক৬৪$৬একব্জন্কএঠক্কনরীনতঠক্ করুক +কলএকক্তকয়ককজীক্কতজকজ: 


৮৩৬। অর্থ : ইয়ালা ইবনে উমাইয়া রা. বলেন, এক বেদুইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

দেখলেন, সে জুববা পরে এহরাম বেধেছে। তিনি তাকে তখন তা খুলে ফেলার নির্দেশ দিলেন 
22275 775, ৩4 95 ৪5৩১ 395 35 _ ০ 
৮৩৭। অর্থ : ইয়ালা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি আসাহ। এ হাদিসে একটি ঘটনা আছে। 

আবু ঈসা তিরমিধী রহ. বলেছেন, কাতাদা ও হাজ্জাজ ইবনে আরতাত প্রমুখ একাধিক বর্ণনাকারি আতা 
সূত্রে ইয়ালা ইবনে আবু উমাইয়া হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে সহিহ হলো আমর ইবনে দিনার ও 
ইবনে জুরাইজ-আতা-সাফওয়ান ইবনে ইয়ালা-তার পিতা সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদিসটি । 


৬2 ৫০ 2১৯০] 0 5 এ 
অনুচ্ছেদ-২১: মুহরিম অনেক প্রাণী হত্যা করতে পারবে? (মতন পৃ. ১৭১) 
০ 05 ৩ 08495952446 আ। ৪৪৪ 5545 2 2 ৩৪ 28 027 ৮৭ 


56658515118 
৮৩৮। অর্থ : হজরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি 
ফাসেক আছে, এগুলোকে হেরেম শরিফে হত্যা করা হবে। ইদুর, বিচ্ছু, কাক, চিল, দংশন কারি (পাগলা) 
কুকুর । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ, ইবনে উমর, আবু হুরায়রা, আবু সায়িদ ও ইবনে আব্বাস 
রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০৯০ ০১৯। 


১৯০ ১4 0 ১৩৫০৪ ১2985 3 উর 4 35 8৮৩ এ এ লাধ 
2] 52055987774 পেন) ৫২ ৫4 20 35 ৬৪ ৭০ ১ ০5 এ এ উস ৩০ 
5 


৮৩৯। অর্থ : আবু সায়িদ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বৃহরিম 
উপদ্ববকারি হিং প্রাণী, দংশনকারি (পাগলা) কুকুর, ইদুর, বিচ্ছু, চিল ও কাক হত্যা করতে পারবে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ০১..১। 


দরসে ভিরষিহী-৩য় খণ্ড 2 ৭৪ 


৮ ১৯কিশিইন স্ব তিশপ ০ তত তি তিলিউিপজালন ই তত সতত তস্জাকিক সসলীতসতল ৪৬ ৬৬৯৩ ৪ সী তি ২৬৯৯৬৯৭৭৬৮৯ ঠা ৯৯ ১০ ক্াত৬৬ ৫৬৯৯৪$৩ রড ৬০১ সক জপািউককি ৬৯৬৯০ ৯০৯৯৬ কএ৯তিকত ৫ - ২৯৮৩ / ৬৬ ০০ ৯৯১কক৬ ৭০০ ০৯৯ সক্লত ওক ৯ ৩৩২০ ৩৩৯৪৯০৯৭২ ০৪-ক৪৩ক০০৯০ ১১৪৩০5১১১০০ 


ওলামায়ে কেরাদের মতে এর ওপর আমল অব্যাহত । তারা বলেছেন, সুহরিম উপ্দ্রবকারি হিংস্র প্রাণী এবং 
কুকুর হত্যা করতে পারবে । এটা সুফিয়ান সাওরি ও শাফেয়ি রহ.-এ মাজহাব । ইমাম শাফেরি রহ. বলেছেন, 
যেসব হিংঘ্রপ্রাণী মানুঘের ওপর কিংবা তাদের জন্তগুলোর ওপর সীমালজ্ঘন তথা আক্রমণ করে সেগুলোকে 
মুহরিম হত্যা করতে পারে । 


দরসে তিরমিযী 
১১১৯০ কঠ 07 ৬৪ ০০০৯ 2৮০৪ 4০ এ চো এ০। 0১৯9 এ 2 এও ৮৮০ 2০ ১৯০০ 
5501 ৫115 ১০) ০৪১৪] 5 ৩১১৩২] 59 
অনেক বর্ণনায় 2৯৯ তথা সাপেরও উল্লেখ আছে১৯" । অনেক বর্ণনায় ৪, আবার অনেক বর্ণনায় ১১ ৩১ 


এরও উল্লেখ আছে***। তিরমিধীর পরবর্তী বর্ণনায় 54. ৮১ এরও উল্লেখ আছে। বর্ণনার এই ইখতেলাফের 
কারণে বুঝা যায় যে, হত্যা বৈধ হওয়ার হুকুম সেসব জন্তর সংগে. বিশেষিত নয়, বরং এ হুকুম সমস্ত 
ফাওয়াসিকের জন্য ৷ 

তারপর ফাওয়াসিকের অর্থ কি? মতপার্থক্য আছে এ ব্যাপারে ৷ ইমাম শাফেয়ি রহ. মতে এর দ্বারা সেসব 
জন্ত যেগুলোর গোশত খাওয়া হয় না। এ কারণে তিনি খাওয়া হারাম হওয়াকে কতলের ব্যাপক কারণ সাব্যস্ত 
করেন। অথচ হানাফি ও মালেকিগণ প্রাথমিকভাবে কষ্ট দেওয়াকে কারণ সাব্যস্ত করেন»! এজন্য তাদের মতে 


এমন জানোয়ার হত্যা করা বৈধ যেগুলো শুরুতেই মানুষকে কষ্ট দেয়। এর সমর্থন আবু সায়িদ রা. হতে বর্ণিত 
হয় এ অনুচ্ছেদের হাদিস ছারা । 


তাতে বর্ণিত আছে ৬২৮] ৮২. ৯১৯ এঞ্জবাক্য ৷ ১০ এর অর্থ হলো, জালেম । আর এর দ্বারা হত্যার 
বৈধতার কারণ উৎসারিত হয়। সেটি হলো, জুলুম এবং প্রাথমিকভাবেই কষ্ট দেওয়া। সম্ভবত এ কারণেই 





** ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/২৪৬, ৮২০ ০০ ৫১৯] 288 ৮ ৩১৫ ৪ ১০০] এম 98) ও মুসলিম সহিহ মুসলিমে 
(১/৩৮১, ০১৯১ ০৯] ৬ ৯৯১) ৩০ 4৮৪ ১৯০১ ০১৯৭] ১৪ এ ২৪৪) এ হাদিসটি বর্ণনা করেছেন। -সংকলক। 

** হজরত ইবনে উমর রা. হতে মুসলিমে বর্ণিত আছে, “নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্য হতে 
একজন আমাকে বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দংশনকারি পাগলা কুকুর, দুর, বিচ্ষু, চিল, কাক 
এবং সাপ মারার নির্দেশ দিতেন (১/৩৮২, ০০০১ ০৯) ৬৪ ০৪১২৪ ০১৯ 408 ১৪০১ ১১৯০ ৯১৪ ৬ ৪)। সংকলক । 

*** যেমন, উমদাতুল কারি- আইনিতে আছে। ইয়াজ রহ. বলেছেন, মুসলিমের কিতাব ব্যতীত অন্য কিতাবে সাপের 
আলোচনাও এসেছে। অতএব সর্বমোট এখানে সাতটি জিনিস হলো । অবশ্য বিষয়টি প্রশ্রসাপেক্ষ । কেনোনা, আফ"আ (বিষধর সাপ) 
শব্দটি হাইয়াতুনের (সাধারণ সাপের) অর্থে শামিল হয় । ইবনে খুজায়মা ও ইবনে মুনজির রহ. পাচের অধিক বর্ণনা করেছেন। এ 
হিসেবে এখানে জিনিস হয়ে যায় নয়টি । তবে ইবনে শুজায়মা রহ. ও ইবনুল মুনজির রহ. পাচের অধিক বর্ণনা করেছেন। সেটি হলো, 
চিতাবাঘ এবং বাঘ । এ হিসেবে এখানে নয়টি হয়ে ঘায়। তবে ইবনে খুঁজায়মা রহ. জুহলি রহ. হতে বর্ণনা করে বলেছেন যে' 
চিতাবাঘ এবং বাঘের উল্লেখ হলো রাবির পক্ষ হতে কালবুল আকুর তথা দংনকারি পাগলা কুকুরের বর্ণনা । (১০/১৮০, 04 0 ৮১ 
এ ১১৪ ০০ 44৩৪ ১৯০১ ০১৯৭) । সংকলক । 

*** মা'আরিফুস সুনান : ৬/৩৪০। -সংকলক । 


রব ন্্হাদাযূরা ব্রা রানার র্যা 


১১৯০ 4৯৯ ৫৪ ৪ হি 
অনুচ্ছেদ-২২ : মুহরিমের জন্য সিঙ্গা নেওয়া প্রসংগে (মতন পৃ. ১৭১) 
9৮5822০৫৫৫৯ ৃ শি ্টত৯ রর 
৯৫ ৩৯৩ (৭ পিএ 5486 এ এল ভে 9: ৬০৪ ০৪০০ ৯৫, 
৮৪০। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম 


অবস্থায় সিঙ্গা নিয়েছেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ, বলেছেন, এ অনুচ্ছেদে হজরত আনাস, আবদুল্লাহ ইবনে বুহায়না এবং জাবের রা. হতে 
হাদিস বর্ণিত আছে। 





** 9.0 এর অর্থ হলো, কেটে ভক্ষণকারি, দংশনকারি। আল-কালবুল আকূর (দংশনকারি কুকুর) ছারা কি উদ্দেশ্য? এ 
সম্পর্কে মতপার্থক্য আছে। কেউ বলেছেন উদ্দেশ্য প্রসিদ্ধ কুকুর। ইয়াজ রহ. আবু হানিফা, আওজায়ি, হাসান ইবনে হুয়াই রহ. হতে 


এটি বর্ণনা করেছেন। তারা এর সংগে চিতাবাঘকেও সংশ্লিষ্ট করেছেন। ইমাম জুফার রহ. 40 কে শুধুমাত্র চিতাবাঘের ক্ষেত্রে 
প্রয়োগ করেছেন। শাফেয়ি, সাওরি, আমর ও সংখ্যাগরিষ্ঠ আলেম এ মত পোষণ করেন যে, এর দ্বারা উদ্দেশ্য প্রবল ধারণা অনুসারে 
সমস্ত হিংস্র প্রাণী। ইমাম মালেক রহ. মুয়ান্তায় বলেছেন, যেসব প্রাণী লোকজনকে কামড় দেয়, মানুষের ওপর আক্রমণ করে ও 
ভীতসন্ত্স্ত করে তোলে- যেষন, সিংহ, চিতাবাঘ, সাধারণ বাঘ, এগুলো সব আক্র-দংশনকারি । আবু উবাইদ সুফিয়ান রহ. হতে 
অনুন্রপ বর্ণনা করেছেন। অনেকে বলেছেন, এটা অধিকাংশের মত। আবু হানিফা রহ. বলেছেন, এখালে কালবুন দ্বারা উদ্দেশ্য 
বিশেষত কুকুরই। এর সংগে চিতাবাঘ ব্যতীত এ হুকুমে অন্যকিছুই সংশ্লিষ্ট হবে না। এ হলো, উমদাতুল কারির বর্ণনার সারনির্যাস। 
(৫/৮৩, মা'আরিফুস সুনান : ৩৪২-৩৪৩)। -সংকলক। 

** আল গুরাবুল আবকা হলো, যে কাকের বুকে শ্বেত শুভ্র চিহ্ন থাকে । -মাওহিব। কিংবা যার কালো রঙের সংগে শুভ্রতা 
মিশ্রিত। -মুহকাম। কিংবা তার পেটে ও পিঠে শুভ্রতা আছে। যেমন, আবু উমর বর্ণনা করেছেন।- উমদাতুল কারি। -মা"আরিফুস 
সুনান : ৬/৩৪২। -সংকলক। 

” যেমন, মুসলিমে হজরত আয়েশা রা.-এর হাদিসে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি 


ফাসেককে কতল করা হবে, হেরেমেও আবার হালাল স্থানেও- সাপ এবং সাদ-কাল কাক...। 49 009 43৬০ এ ৬৮০ তম ০০ 
৩ 631 ০৯১৯)১ 2৯] ৫১৯৪ ০৯] ৬৪ 098 5৯ ০০১ 01 ১/৩৮১, ৬৯১১ ০৭ এ ৯৮১ ১১৯ এ] ০৪ ০ ৩৯৪ 
১০৯১ ০৯॥ ৬৯)। কুরতুবি রহ. বলেছেন, এখানে ৫$॥ শর্তহীন সাধারণ বর্ণনাগুলোকে শর্তযুক্ত করা হয়েছে। এ মতই পোষণ 


করেন একদল । আরেক দল মনে করেন, 6৪) বা সাদা-কালো হোক, কিংবা অন্য কোনো ধরনের কাক হোক, এসবগুলোকে হত্যা 
করা বৈধ । তারা মনে করেন সাদা-কালো কাকের আলোচনা এসেছে কেবল প্রবলতার ভিত্তিতে । তারপর আল্লামা আইনি রহ. এটিকে 
রদ করে দিয়েছেন। ভিনি বলেছেন, সাধারণ বর্ণনাগুলো শর্তায়িত মুসলিমের বর্ণনার ক্ষেত্রে প্রযোজ্য । এর কারণ, কাক হত্যা বৈধ 
করার উদ্দেশ্য হলো, এটি প্রথমেই কষ্ট দেয়। আর সাদা-কালো কাক ব্যতীত অন্য কোনোটি প্রথমেই কষ্ট দেয় না। সাদা-কালো 
ব্যতীত অন্য কোনো কাক প্রথমে কষ্টের সূচনা করে না। সুতরাং এটিকে হত্যা করা অবৈধ । যেমন, আকিক এবং ফসলের কাক । - 
মা'আরিফুস সুনান : ৩৪২1 -সংকলক । 

” এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৭৬ 


হও ক১৯০৩ক ৩৩৬৩৭৬৮০১৬৩ $ক ৪৬৬০ ৮৬৬ কককক্ কনক $সসত৬ত ৮০০৭৮০৯৩৩০৯ ২০৩১ ৪৯৯ কঈিকত ক শঙ্কিত ককত জরুল তত উজ ও কক জকর তত বঝীতিউিবিউিজজ ক্ষীর হকার উতকীউিত  জগীতিতিজউকত তত সকিত তত কণজকতিসিসশস ৩7 তপতি ততিসি তি তত 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০১৯১৯ ০৯ 

অনেক আলেম সম্প্রদায় সুহরিমের জন্য সিঙ্গা নেওয়ার অবকাশ দিয়েছেন। তারা বলেছেন, চুল মুণ্তাবে না 
ইমাম মালেক রহ. বলেছেন, মুহরিম জরুরত ব্যতীত সিঙ্গা নিবে না। সুফিয়ান সাওরি ও শাফেয়ি রহ. বলেছেন, 
মুহরিমের সিঙ্গা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই । তবে চুল তুলে ফেলবে না। 


দরসে তিরমিযী 


১৯ ৯৯৩ ৮৯০৯ ৯৮০১ 4০ ও এন ভি) ৩7৮5০০৪০১৩৪ ০০ 

আবু হানিফা, সুফিয়ান সাওরি, ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক ইবনে রাহওয়াইহ রহ. এর মাজহাব হলো 
এ হাদিসের কারণে, মুহরিমের জন্য শিঙ্গা লাগানোতে কোনো অসুবিধা নেই ৷ যতোক্ষণ পর্যস্ত এর কারণে পশম 
না কাটতে হয়। অবশ্য যদি শিঙ্গা লাগানোর কারণে পশম কেটে যায়, তাহলে কাফফারা ৷ 

মালেক রহ.-এর মতে এ বিষয়ে সংকীর্ণতা আছে। তার মতে ভীষণ প্রয়োজন ব্যতীত শিঙ্গা লাগানোর 
অনুমতি নেই । তিনি এ অনুচ্ছেদের হাদিসটিকে প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োগ করেন 1২০? 

এসব আলোচনা মাহজুম তথা শিঙ্গা গ্রহণকারির সংগে সম্পৃক্ত । তা না হলে যে শিঙ্গা লাগাবে, ইমাম মালেক 
রহ.-এর মতে তার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই ।২০ 


১১১১৪ 55 5913628 পক ৫৫ 
অনুচ্ছেদ-২৩ : মুহরিমকে বিয়ে দেওয়া মাকরহ প্রসংগে মেতন পৃ. ১৭১) 


9৫০ ঠ মি উড পি, 8 

৯৪৭ 5৯3 945 ৮4 এ] ৬৪ এ 44 5580 ₹$0: 0৬ ৩8 543 ০5 - 8£1 

পে ০ ৯৫ ৮০০24 ৫৭ পি তি ৯ ্প 

2৯ ৩০ 5০1 148 4 এ১ ৯ ও 2:৫2 43748 8 5৪ 362০793 


24450 রঃ 5542 এ৫ ৫ ১ কি বি 
৮৪১। অর্থ : নুবাইহ ইবনে ওয়াহব বলেন, ইবনে মা'মার তার ছেলেকে বিয়ে করানোর মনস্থ করে আমাকে 
আবান ইবনে উসমানের নিকট পাঠালেন, তিনি তখন ছিলেন মক্কায় মৌসুমী (হজের মৌসুমের) আমির । আমি 


২০২ এ হাদিসটি ইমাম বোখারি সহিহ বোখারিতে (১/২৪৮, ৯১৯৭ ২4২৯৯ ০১৪ ০০ ২১5৪) এবং মুসলিম সহিহ 
মুসলিমে (১/৩৮৩, 2১৯৯৯ ২০৯৯৪ ১১৯ ৮৪৪ ০০৯ ০853) বর্ণনা করেছেন। -সংকলক । 

২০০ আইনি রহ. বলেছেন, একদল বলেছেন, বিনা প্রয়োজনে মুহরিম শিঙ্গা লাগাবে না । এটা ইবনে উমর রা. হতে বর্ণিত আছে। 
এ মতই পোষণ করেছেন ইমাম মালেক রহ. | এ মাজহাবটির দলিল হলো যে, অনেক বর্ণনাকারি বলেন, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক অসুবিধার কারণে শিঙ্গা লাগিয়েছিলেন। এটি হিশাম ইবনে হাসসান-ইকরিমা-ইবনে আব্বাস 
রা. হতে বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় মাথায় শিক্গা লাগিয়েছিলেন। কেনোনা, তার 
মাথায় তখন কষ্ট হচ্ছিলো । এ হাদিসটি হুমাইদ আততাবিল আনাস রা. হতে বর্ণনা করেছেন। তিনি ৰলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ ব্যথায় কারণে শিঙ্গা লাগিয়েছিলেন । -উমদাতুল কারি : ১০/১৯৩, ৯১৯২] 4৯৯] ০১৪ । -সংকলক। 


২” এসব গৃহীত উমদাতুল কারি আইনি হতে । (১০/১৯২-১৯৩, ৯৯] 2৯৯ ১3) । -সংকলক । 


কত নশিতঠতসহিকগকিছিসপককিত সশরজউশিগকাকরাতরীডকন্কাকব্ককজঠজগ্রকত্কঠত্কাকীজজ্গ্ীটত্্খকঠব্তক্জতনকিতঠশস্তকজবীকশত্কতত্রতজককততকীক্কক্জতজজন্কজ্টতকাতকব্র্ককরতনীজগনকরততককণকরত্তগ্রকদরাতকরগরকররররট্জজউকরকাকজকরক্রাত রক্ত ক্কক্করক্ককজউতরকগ্রককককরক্রর কক রকককাররজরকরকজতকততকত 


তার নিকট এসে বললাম, আপনার ভাই তার ছেলেকে বিয়ে করাতে মনস্থ করেছেন। দে মজলিসে আপনার 
উপস্থিতি তিনি পছন্দ করছেন। তখন তিনি বললেন, আমি তো তাকে মনে করছি কেবল গেঁয়োই। মুহরিম বিয়ে 
করবে না, বিয়ে করাবেও না, কিংবা এমন কোনো শব্দ তিনি বলেছেন । তারপর তিনি উসমান রা. হতে অনুরূপ 
মারফু' হাদিস বর্ণনা করেছেন। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
হজরত আবু রাফে' ও মায়মুনা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা বলেছেন, উসমান রা. -এর হাদিসটি ০৯. ০৯৯। অনেক সাহাবির আমল এর ওপর আছে। 
তার মধ্যে আছেন হজরত ইমর ইবনুল খাত্তাব, আলি ইবনে আবু তালেব ও ইবনে উমর রা.। এটি অনেক 
তাবেয়ি ফকিহের অভিমত । এ মতই পোষণ করেন ইমাম মালেক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. । তারা 
মুহরিমের জন্য বিয়ে করার মত পোষণ করেন না। তারা বলেছেন, সে যদি বিয়ে করে তবে তার বিয়ে বাতিল 
গণ্য হবে। 


৪০ 
শি মিরার মে রহরে ভি 


এ 0285 বিতর পভ ও ৪ এ 21 5১453: এও ৫ রে -%€ঁ 
৮৫৮৪ 0549 ্ এ 9 54 
৮৪২। অর্থ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফে' রা. বলেন, হজরত মায়মুনা রা.কে বিয়ে 


করেছেন হালাল অবস্থায় । তার সংগে মধুরাত্রি যাপন করেছেন হালাল অবস্থায় । আর আমি ছিলাম তাদের 
দু'জনের মাঝে মধ্যস্থৃতাকারি বা বার্তাবাহক। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১ । 

হাম্মাদ ইবনে জায়দ-মাতার ওয়াররাক-বর্ণনাকারি সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে এটি কেউ বর্ণনা করেছেন 
বলে আমরা জানি না। মালেক ইবনে আনাস-রবিয়া-সুলায়মান ইবনে ইয়াসাফ সূত্রে বর্ণনা করেছেন যে, নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মুনা রা.কে বিয়ে করেছেন, হালাল অবস্থায় । ইমাম মালেক রহ. এটি 
বর্ণনা করেছেন মুরসাল আকারে । 

তিরমিযী রহ. বলেছেন, রবিয়া হতে সুলায়মান ইবনে বিলালও এটি মুরসালরূপে বর্ণনা করেছেন। 

আবু ঈসা রহ. বলেছেন, ইয়াজিদ ইবনুল আসাম্ম হজরত মায়মুনা রা. সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন হালাল অবস্থায় । আর অনেকে ইয়াজিদ ইবনুল 
আসাম্ম হতে বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত যায়মুনা রা.কে বিয়ে 
করেছেন হালাল অবস্থায় ৷ পক্ষান্তরে ইয়াজিদ ইবনুল আসাম্ম হলেন, হজরত মায়মুনা রা.-এর বোনের ছেলে । 


দরসে তিরমিযী 
ঢ9 35 098৩ ০১৯৭ ২৫০ 





” ইমাম মুসলিম রহ. সহিহ মুসলিমে (১/৪৫৩, -4৩৯ 21953 ১৯ ০৬ ০১৯৩ এ০৩ 00 59) এবং আৰু দাউদ 


সুহরিষের বিয়ে সংক্রান্ত বিষয়টি একটি মহাবিতর্কিত বিষয় । ইমাম্রয্েক্স তে, এহরাম অবস্থায় বিয়ে অবৈধ 
ও ৰাতিল। এমনভাবে বিয়ে করানোও অবৈধ 1২০ 
আবু হানিফা এবং তার সাথিদের মত হলো, এহরায় অবস্থায় বিয়ে করানো এবং করা উভভয়র্টিই বৈধ । অবশ্য 
ংগম এবং সংগমপূর্ব কার্যাবলি (শৃঙ্গার) হালাল হওয়ার পূর্ব পর্যন্ত অবৈধ 1২০" 
হজরত উসমান রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস ইমামন্্য়ের দলিল “5 35 ০59 3 ১৯ ০) 
তথা মুহরিম বিয়ে করবেও না এবং করাবেও না। 
আর হজরত আবু রাফে' রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটিও তাদের দলিল । তারা বলেন, 04 


০১৯ ৬৯৩ 2 8১ ০৬৬ 5২3 2৯৩ 3 4০ এ ভাজি এএ) ০১৯৪ 
“হজরত মায়মুনা রা.কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় বিয়ে করেছেন এবং তার 
সংগে হালাল অবস্থায় মধুরাব্রি যাপন করেছেন। আমি ছিলাম তাদের মাঝে বার্তাবাহক ৷: 


তাঁদের একটি দলিল ইয়াজিদ ইবনুল আসাম্ম রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসও | হজরত মায়মুনা রা. 
বলেন, 
০১৯ ১৯১ ৯৮০3০ এএ। ভোজ এ ০৯৯০ কসী35 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হালাল অবস্থায় আমাকে ।' 
হানাফিদের দলিল পরবর্তী অনুচ্ছেদে (413 $$ 4২০১১) ৬৪ 43) বর্ণিত ইবনে আব্বাস রা.-এর বর্ণনা, 


্ পি ও * ২৯ রর ্ রী 
১১৯৭ ৯৯১ ১০) ৬৯০ 53596 এআ ভাতজ জা এ) 





সুনানে আবু দাউদে (১/২৫৫, ৫ 55 ১৯) ৬১৩ 4৮০৬০ ৭503) হাদিসটি বর্ণনা করেছেন। -সংকলক। 

২০৬ মা'আরিফ : ৬/৩৪৫। এতে আরো আছে, এ মতই পোষণ করেছেন লাইছ ও আওজায়ি রহ. ! এটি হজরত উমর, আলি, 
ইবনে উমর, ইবনে উমর, ও জায়দ ইবনে সাবেত রা. এবং সায়িদ ইবনুল মুসাইয়িব, সালেম ও কাসেম রহ. তাবের়ি হতে বর্ণিত 
আছে। -সংকলক। 

২০৭ ইবরাহিম নাখয়ি, সুফিয়ান সাওরি আতা, হাকাম ইবনে উতাইবা, ইকরিমা, কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, তার 
পিতা মুহাম্মদ, তার ছেলে আবদুর রহমান এবং হাম্মাদ ইবনে আবু সুলায়মান এ মতেই পোষণ করেছেন । ইবনে হাজম রহ. বলেছেন 
একটি দল এর অনুমতি দিয়েছেন । ইবনে আব্বাস রা. হতে সহিহ রূপে এটি বর্ণিত আছে। হজরত ইবনে মাসউদ ও মুয়াজ রা. হতে 
এটি বর্ণিত আছে। ইমাম তাহাবি এটি আনাস রা. হতেও বর্ণনা করেছেন। এ হলো, আল-জাওহারম্ম নাকি ও উমদাতুল কারির 
বর্ণনার সারনির্ধাস । -মা'আরিফুস সুনান : ৬/৩৪৬। -সংকলক। 

২০ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির এই উক্তি অনুযায়ি এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার কোনো সংকলক বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/৩০০, নং ৮৪১ । -সংকলক । 

২০» ইমাম মুসলিম রহ. সহিহ মুসলিমে (১/৪৫৪, -44১১ 2১1১5 ১৯০০ (5 ৮১৯০ এ 008 5525), আবু দাউদ 
সুনানে আবু দাউদে এ হাদিসটি (১/২৫৫, 579 ০১৯ ০৩ 54০০॥ 5539) ও ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহতে (১৪১, 
03১ ৮০৯৬ ০০৩ 0 4535) বর্ণনা করেছেন। -সংকলক। 

*” এ হাদিসটি ইমাম বোখারি রহ. বর্ণনা করেছেন, সহিহ বোখারিতে । (১/২৪৮, ৯১৯৭ ৩9355 ৮০৩ 5০০ ২৭১, 
২/৭৬৬, ০১৯০] 05 ০৪৩৪ 0 ০০৩৬ ২/৬১১, আআ 25 এ 5৬১০৬] এজ )। তাতে আছে নবী করিম সাল্লাললাহ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড % ৭৯ 


দে হককিহশিশিকিককস্রককশ্রিককককজকরত্রাককন্রীক্রা কীনা ররর কব ররকঠউক্্রাক্রানহকগতর্নিকঠরকতজককতককর্রগগারগ্রককতক্কঠ্্জক্জকরক্ড়কগ্তঠ্রক্কক্তরকরক্ঞকস্রকরিতরতকর ররর কত নকএককিরকুজকক্রীরকককাপকককররকস্পকগরজডক্র্রুকক ত্র রজরকারককজকজকরণকণ্কীকীবাককসকতকাককরকরকককতকক 


'হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে বিয়ে করেছেন এহরাম অবস্থায় ।' 


উসমান রা.-এর বাচনিক হাদিস “০৩১ 5 ০6১ ১ এ ৩" এর যে বিষয়টি, হানাফিদের পক্ষ হতে 
এর জবাব হলো, এটি প্রযোজ্য মাকরূহের ক্ষেত্রে ।২১১ তারপর স্পষ্ট বিষয় হলো, এই মাকরূহ সে ব্যক্তির জন্য 
হবে, যে বিয়ের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং সহবাসে লিপ্ত হবে। সর্বোচ্চ এর দৃষ্টাস্ত এমন হবে, 
যেমন- জুম'আব আজানের সময় বেচাকেনা করা । এটা মাকরূহ । তবে তা সম্পাদিত হয়ে যায়।২৯২ এমনভাবে 
এটা সে ব্যক্তির জন্য মাকরূহ হবে এহরাম অবস্থায়, যার ফিৎনায় পতিত হওয়ার আশঙ্কা হয়। তবে তা সনে 
তা সম্পাদিত ও সংঘটিত হয়ে যাবে 1২৯৩ 

এবার এখতেলাফের মূল কেন্দ্রবিন্দু রয়ে যায়, হজরত মায়মুনা রা.-এর বিয়ে সংক্রান্ত বর্ণনা। ইমামত্ত্রয় 
সেসব বর্ণনাকে প্রাধান্য দিয়েছেন, যেগুলোতে হজরত মায়মুনা রা.-এর বিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে হালাল অবস্থায় হয়েছে বলে বর্ণিত আছে। তাদের মতে এসব বর্ণনার প্রাধান্যের কারণ 
হলো, এটা হজরত মায়মুনা রা. হতেও বর্ণিত। যিনি মূল বিষয়ের সংগে সংশ্লিষ্ট । 

কিন্তু হানাফিগণ প্রাধান্য দিয়েছেন ইবনে আব্বাস রা.-এর বর্ণনাটিকে। তাতে এহরাম অবস্থায় বিয়ের উল্লেখ 
আছে। পেছনে উল্লেখ করা হয়েছে এসব বর্ণনা । 

ইবনে আব্বাস রা.-এর বর্ণনার প্রাধান্যের কারণসমূহ নিম্নরূপ, 

১. এই বিষয়ে উক্ত বর্ণনাটি আসাহ। এ বিষয়ের কোনো বর্ণনা সনদগতভাবে এর সমপর্যায়ের নেই ।২১৪ 

২. এই বর্ণনাটি মুতাওয়াতিরভাবে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে। বিশের অধিক ফুকাহায়ে তাবেয়িন 
হাদিসটি ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন২১৫। 


৩. ইবনে আব্বাস রা.-এর হাদিসটির বহু শাহেদ বিদ্যমান । নাসায়ি২ তাহাবি২১৭ এবং মুসনাদে২ বাজ্জার 


- শিশু াীশশীীশ্ াাীশশশীশী শু ী্্শশীশীশশী শপ লি লু 


আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে মূহরিম অবস্থায় বিয়ে করেছিলেন এবং হালাল অবস্থায় তাকে তুলে নিয়েছিলেন তথা 
মধুরাত্রি যাপন করেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমে (১/৪৫৩-৪৫৪, 4৬৮০৯ 2৯135১2১৯0৩ ৯০৯০ ৪ 000 ০835), 
ইমাম নাসায়ি সুনানে নাসায়িতে (২/২৬, 0 ৬৪ 24০৮১ ০৪ এ ৪৩ ২৭৭, ০৩০ তই ++) 0 ০65৪ 
*১৯/), আবু দাউদ সুনানে আবু দাউদে (১/২৫৫, 0১০৪ ৮১৯] ০১২ ০4০ এ ), তিরমিযী সুনানে তিরমিহীতে (১/১৩৪, 
85 ভ৪ +4৯৯১৪ তই ৪৮ এ ৭৩) ইবনে মাজাহ সুনানে ইবনে মাজায় (১৪১, 0১১০ ১৯৭ আহ ০0 ২১৩৪) বর্ণনা 
করেছেন। -সংকলক । 

২১ মা'আরিফ : ৬৩৪৮, ই'লাউস সুনান : ১১/৪৯...। -সংকলক। 

২১২ ই'লাউস সুনান : ১১/৪৯। -সংকলক। 

'** হিদায়া গ্রন্থকার 05১ 3১ ৫১৯ ০৫9 3 এর এই জবাব দিয়েছেন যে, এই বর্ণনাটি সহবাসের ক্ষেত্রে প্রযোজ্য । কেনোনা, 
নিকাহ শব্দটি সহবাসের অর্থে প্রকৃত এবং আকদের অর্থে ক্বপক। হিদায়া : ২/৩১০, কিতাবুন নিকাহ এই জবাবের ব্যাখ্যার জন্য দন. 
আল ৰাহকুর রায়েক (৩/৯০৪, ১১৯০ এ॥ ০০৪ 059 5838) 1 -সংকলক। 

ই 

' এ কারণেই এই বর্ণনাটি সিহাহ সিস্তার সবগুলো কিতাবে বর্ণিত হয়েছে। বরাত পেছনে উল্লেখ করা হয়েছে। -সংকলক। 

১ 

বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস সুনান : ৩৫০-৩৫১ এ ৪ 2০০ 9 ৩০ *৬৯ 5 এ৭৪। সংকলক । 


বহু তালাশের পরও আহকার এই বরণনাটি নাসায়িতে পেলো না। যদিও আল্লামা বি্রি রহ. মা'আরিফুস 
(৬৩৫০), লিখেন, “তাছাড়া ইবনে আব্বাস রা. এ হাদিসটির বর্ণনায় ইবনে আবদুল ৰার রহ...এর উক্তি মতে 8725 
সনুক্ল বর্ণনা দিয়েছেন উম্মুল মু্গিদিন হজরত আয়েশা রা. । নাসায়ি, তাহাবি, বাচ্ছার, ইবনে হাবযান। এ হা্দিসটিকে সহিহ 


ইংযাদিতে২৯ হজরত জার়েশা রা. হতেও এটাই বর্ণিত আছে যে, হজরত মারযুনা রা.-এর সংগে প্রিয়নবী 
সাল্সারলাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিলো এহরাম অবস্থায়। ফতহুল বারিতে হাফেজ ইবলে হাজার রহ. 
এই বর্ণনাটির বিশুদ্ধতা স্বীকার করেছেন।২২০ তাছাড়া সুনানে দারাকৃতনিতে হজরত আবু হুরায়রা রা. হতেও 
অনুরূপ বর্ণিত আছে।৯ এর সনদ যদিও দুর্বল কিন্তু ইবনে আব্বাস রা. ও আয়েশা রা.-এর বর্ণনাগুলো দ্বারা এর 
সমর্থন হয় 1২২২ তাছাড়া আমির শাবি রহ. এবং মুজাহিদের মুরসাল বর্ণনাগুলোও ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় 
শাহেদ 1২২ তাছাড়া তাহাবিতে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. এবং হজরত আনাস রা.-এর বর্ণনা দ্বারাও 
ইবনে আব্বাস রা.-এর বর্ণনার সমর্থন হয় 

৪ ইবনে আব্বাস রা.-এর হাদিসের সমর্থন সীরাত গ্রন্থকার ও এ্রতিহাসিকদের সুস্পষ্ট বর্ণনা দ্বারাও হয়। 
কেনোনা, ইবনে হিশাম+১৫, মুহাম্মদ ইবনে ইসহাক” এবং ইবনে সাদ রহ. প্রমুখ এই ঘটনাটি যেভাবে বর্ণনা 


রিলিস 
বলেছেন। এর বিশুদ্ধতা সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহ. ফতহুল বারিতে (৯/১৪৩) স্বীকারোক্তি করেছেন। ইবনে আবদুল বার 
রহ.-এর উক্তি অনুরূপ বর্ণিত হয়েছে। -সংকলক ৷ 

২১৭ মুহাম্মদ ইবনে খুজায়মা-মুয়াল্লা ইবনে আসাদ-আবু আওয়ানা-মুগিরা-আবুজ জুহা-মাসরূক-আয়েশা রা. সূত্রে বর্ণিত, তিনি 
বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্্ীকে মুহরিম অবস্থায় বিয়ে করেছেন। (১/৩৭৫, ১.১ 595 
৯১৯৯ ৮0১ ২4৩ ৮০৯)) | -সংকলক । 

২» ভায়েশা রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় বিয়ে করেছেন। মুহরিম অবস্থায় 
শিঙ্গা লাগিয়েছেন! এই বর্ণনাটি বর্ণনা করার পর আল্লামা হাইছামি রহ. লিখেন, হজরত আয়েশা রা.-এর এই বর্ণনাটি তাবারানি 
আওসাতে বর্ণনা করেছেন যে, নবী করিম সালসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্ররত মায়মুনা রা.কে মুহরিম অবস্থায় বিয়ে করেছেন। 
বাজ্জারের বর্ণনাকারিগণ সহিহ বোখারির বর্ণনাকারি মাজমাউজ জাওয়াইদ : ৪/২৬৭, ১৯২] 05 4০500 559)1 সংকলক 

২১» যেমন, সহিহ ইবনে হাব্বান এবং মু'জামে তাবারানি আওসাত। যেগুলোর বরাত পেছনের টীকাগুলোতে দেওয়া হয়েছে। 

২২০৫ দ্র. ফতহুল বারি : 8/৪৫, ৯১৯ 09539 4১৬ ৯/১৪৩, 4৭ ০১৮) একট কও এজ ১৯ তি পিই ০৬ ০:5 
2২০এ। ০০ ০০ 4৩ 4০ এ ভাশ। সংকলক । 

২২১ ৩/২৬৩, নং-৭১, ৮১৯৬ ৯১১4০) 2৩১৯০ 2053 ৪ এ কাকি তা 035 2 5 | 3৮ 59) 1- 

ংকলক। 


২২২ হাফেজ ইবনে হাজার রহ. বলেন, তবে আবু হুরায়রা রা.-.এর হাদিসটি বর্ণনা করেছেন দারাকুতনি রহ.। তার সনদে কামিল 
আবুল আলা আছে। তার মধ্যে দুর্বলতা আছে। তবে এটি শক্তিশালী হয় হজরত ইবনে আব্বাস ও আয়েশা রা.-.এর হাদিস সথারা। 


-ফতহুল বারি : ৯/১৪৩, ১৯ ০5০ ৮৪1 সংকলক । 

২২০ বিন্লৌরি রহ. লিখেন, এর শাহেদ আছে, আমির শা'বি এবং মুজাহিদ রহ.-এর মুরসাল হাদিস। দুটোই ইবলে আবু শায়বা 
রহ.-এর মতে মুরসাল । -মা'আরিফুস সুনান : ৬৩৫৮-৩৫৯। 

তবে এ দুটি শাহেদ আহকার মুসান্নাফে ইবনে আবু শায়বাতে তালাশ করেও পেলো না। -সংকলক। 

২২৪ তাহাবিতে হজরত ইবনে মাসউদ রা. সম্পর্কে ইবরাহিম নাখয়ি রহ. বলেন, হজরত ইবলে মাসউদ রা. মুহরিমের বিয়েতে 
কোনো অসুবিধা মনে করতেন না। হজরত আনাস রা. সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর বলেন, আমি 
আনাস ইবনে মালেক রা.কে মুহরিমের বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি বললেন, এতে কোনো অসুবিধা নেই । এতো 


কেবল ক্রয়-বিক্রয়ের মতো । (১/৩৭৬ ৯৯০) ৮0০ ৮১৩) । সংকলক । 
২২ আস-সিরাতুন নববিয়্যা -ইবনে হিশাম আলা হামিশির রাওজিল উনুফ-সুহাইলি : ২/২৫৫, ওমরাতুল কাজা। 


২২* সুত্র এ । -সংকলক । 
২২৭ তাবাকাতে ইবনে সাদ রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন সারিফ নামক স্থানে মক্কা 


দরসে তিরমিযী-৩য় খণ্ড & ৮১ 


৮৯ ৯িকক৯ নিস উিকীগকতরীত ছঠ্রিক্ঞকতঠনন্তততঠ* তরি সণততকতততউককরককীঝাটিকত ক্র ওকি একক করস এএগাডক৮৪৬৬কট৪৬৩৪ক১০৪৫৫৬ক০২৬৪০৪০৬ক কন ককডডকরঞররাকজ্করাজকককরাতএকককন্র্ককরাককীককএরাকন উজ একগনর্কিএক করার ওরাকরাকড় কত ক৮ ৪৮৬১০ এরক ওর ন্টীকা়করিরককরজবাকক ক্রুজ আক কাক 


করেছেন, এর সারনির্যাস হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরাতুল কাজার সফরে সারিফ নামক 
স্থানে পৌছে হজরত মায়মুনা রা.কে বিয়ে করেছিলেন। যখন তিনি ছিলেন, মুহরিম। তারপর ওমরা হতে 
প্রত্যাবর্তনকালে সারিফ নামক স্থানেই তার সংগে হজরত মায়মুনা রা. এর মধু রাত্রি উদযাপিত হয়েছিলো । তিনি 
যখন হালাল হয়ে গিয়েছিলেন। 

৫. ইবনে আব্বাস রা.-এর বর্ণনা এজন্য প্রধান যে, তাবাকাতে২৮ ইবনে সাদের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি তার 
পিতা হজরত আব্বাস রা. এ বিয়ের ঘটক ছিলেন । হজরত মায়মুনা রা.-এর গার্জিয়ানদের মধ্য হতে তখন কেউ 
উপস্থিত ছিলেন না।২২৯ হজরত আব্বাস রা. হজরত মায়মুনা রা.-এর পক্ষ হতে আকদ করেছিলেন ।২০ সুতরাং 
আকদে নিকাহের সময় এবং স্থান সম্পর্কে হজরত আব্বাস রা. ও তার সাহেবজাদা অপেক্ষা অধিক ওয়াকিফহাল 
আর কেউ হতে পারেন না। এমনকি হজরত মায়মুনা রা.ও নন। কেনোনা, তিনি স্বয়ং আকদকারি ছিলেন না২», 
এবং মহিলারা বিয়ের মজলিসে হাজির হতেন না। 

৬. ইয়াজিদ ইবনে আসাম্ম বর্ণনা করেন হজরত মায়মুনা রা.-এর বিয়ে হালাল অবস্থায় হয়েছিলো । তবে 
তারই একটি বর্ণনা ইবনে আব্বাস রা.-এর অনুকুলও আছে । তাবাকাতে২০২ ইবনে সাদে রয়েছে, 


১০১1 ৩১ ১৪ ০ ও এ এ] ১১৬] ২০ ০৪ ১৭০ জে 2:03 01০০ ০৪ ০১৯০ ০৪ ১৯৯০ ০০ 
40 ১9803 ও ১১5৯ 1১১৬৬ এ 7759 8৮৯5 033 ০৯৯ ০১০ 4৯০ এ এজ এ 0৯৪ ০এ ০ 


40১ 0055 ৯১৪ ৮৮০৯ 01১ ০০১৩৯ 5১১ ৩ ৪৪১ ০১৩৯ ৯3 ৬৪৮০১ £ 9 

এতে ইয়াজিদ ইবনে আসাম্ম বিয়ের প্রস্তাব এবং স্বামী-স্ত্রীর সাক্ষাতের সুস্পষ্ট বর্ণনা এই দিয়েছেন যে, 
হালাল অবস্থায় এটি হয়েছিলো । তবে বিয়ের কথা উল্লেখ করেননি । অথচ প্রশ্ন ছিলো বিয়ে সম্পর্কেই ৷ এটা এর 
দলিল যে, বিয়ে এহরাম অবস্থায়ই হয়েছিলো । যদি বিয়ে হালাল অবস্থায় হয়ে থাকতো, তাহলে বিয়ের প্রস্তাব 
এবং স্বামী-স্ত্রীর সাক্ষাতের সংগে এরও উল্লেখ করতেন । এতে বুজা গেলো, যে বর্ণনায় ইয়াজিদ ইবনে আসাম্ম 


০১৯ ১১১২০ ৮৫৯৩০ বলেছেন, সেখানে ০3, দ্বারা স্থামী-্ত্রীর সাক্ষাত-মিলন উদ্দেশ্য, বিয়ে নয়। কেনোনা, 
নিকাহ শব্দটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় সহবাসের অর্থ ।২০ 


হতে দশ মাইল দূরে, তিনিই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহিতা স্ত্রী, এ ঘটনা ঘটেছে ওমরাতুল 
কাজার সপ্তম হিজরিতে ৷ (৮/১৩২, হজরত মায়মুনা রা.-এর জীবনী)। সামনে যেয়ে ১৩৫ পৃষ্ঠায় ইবনে সাদ রহ. ইবনে আব্বাস রা.- 
এর হাদিসও বর্ণনা করেছেন যে, ইয়াজিদ ইবলে হারুন-হিশাম ইবনে হাসসান-ইকরিমা-ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা বিনতে হারিস রা.কে সারিফ নামক স্থানে মুহরিম অবস্থায় বিয়ে করেছেন । তারপর 
তার সংগে মধুরাত্রি যাপন করেছেন প্রত্যাবর্তনের পর এই সারিফ নামক স্থানেই ৷ -সংকলক। 

২২৮ ৮/১৩২, ১৩৩, হজরত মায়মুনা রা.-এর জীবনী । -সংকলক। 

২২৯ মা'আরিফুস সুনান : ৬/৩৫৫, এ১ ৬৯ +০৯০/ ০০ ০৩৯ এ ৯৪1 সংকলক । 

২৬ ইন্বনে হিশাম রহ. বলেছেন, তিনি তথা হজরত মারমুনা রা. তার ব্যাপারটি ছেড়ে দিয়েছিলেন তার ৰোন হজরত উম্মুল রা.- 
এর নিকট । আর উম্দুল ফজল রা. ছিলেন হজরত আব্বাস রা.-এর স্ত্রী! তারপর উম্মুল ফজল রা. তার ব্যাপারটি আব্বাস রা.-এর 
নিকট অর্পণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় হজরত মায়মুনা রা.-এর সংগে বিয়ে করিয়ে দেন। 
আস-সিরাতুন নববিয়্যা -ইবনে হিশাম আলা হামিশির রাওজিল উনুফ-সুহাইলি। (২/২৫৫, ওমরাতুল কাজা) ৷ -সংকলক। 

২ দ্র, মা'আরিফুস সুনান : ৬৩৫৫ । -সংকলক। 

২২ (৮/১৩৩, হজরত মায়মুনা রা.-এর জীবনী) । -সংকলক । 

২ সহিহ মুসলিম : ১/৪৫৩, 4৫১৬৬ 2155 1১৯ ০৩০ ৪১৯০ ০৪ সংকলক । 

২» বহং এই অর্থটি হলো, প্রকৃত্চ । আল্লামা আজহারি বলেছেন, আরবি বাক্যে নিকাছের আসল অর্থ হলো, সংগম । আর জনেকে 
দরসে তিানিধী ক 


দববসে ভিরমিহী-৩য় খণ্ড ৮ ৮২ 


2 হক কক কপার কব রি বন পন ক ও বন তক ক ক রী স্নসর রবা ডিস্ক কক ৮ বা ক এ রক কাব ভি উ পঞ্চ হানচপানত ক ডু বাসপড ঝা ডি তক ডক নকরকর রক কড়করীঞ তিক ওলা ক কীক কক কাকি কার আক ট্রিক জক ; আরনা্াকাজকারাগানীকাকজারান্াব্য তা অত্র ককততরক্রব্জীরাকরী কসবা ০৮ কযজরাজপতউর সবক বজকগরণপাীককক করজজজ- 


৭. যুগ কথা হলো, প্রিয়নবী সাল্লাল্সাছ আলাইহি ওয়াসাল্লামের হজরত মার়মুনা রা. -এর সংগে হালাল 
অবস্থায় বিয়ের সম্ভাবনাই নেই । কেনোনা, বেশির ভাগ বর্ণনা এ ব্যাপারে একমত যে, এই বিয়েটি হয়েছিলো 
সারিফ নামক স্থানে! এই স্থানটি মক্কা মুকাররমা হতে প্রার ১০ মাইল দূরে অবস্থিত 1 এটি মিকাতের সীমার 
অন্তর্ভুক্ত । কেনোনা, মদিনাবাসীদের মিকাত জুলহুলাইফা। এটি মদিনা হতে ৬/৭ মাইল দূরে অবস্থিত 1২০ 
সুতরাং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিশ্চিতরূপে সারিফ নামক স্থানে পৌছার অনেক আগে 
জুলহুলাইফাতেই এহরাম বেধে থাকবেন। তা না হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত হতে 
এহরাম ব্যতীত অতিক্রম করা আবশ্যক হবে । যা কোনোক্রমেই যৌক্তিক নয় | 

এর জবাবে অনেকে বলেছেন, এটা ওমরাতুল কাজার ঘটনা । আর এহরামের মিকাত নির্ধারণ হয়েছে বিদায় 
হজের সময় 1২০৭ 

তবে এই জবাবটি ঠিক নয়। কারণ সহিহ বোখারিতে হজরত মিসওয়ার ইবনে মাখরামা রা. এর একটি 
বর্ণনা বর্ণিত আছে। যা থেকে বুঝা যায়, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের বছরই 
জুলহুলাইফা হতে এহরাম বেধেছিলেন। তিনি বলেন, 


281১] 5১৩ 05 ৪ ৯ 0৮ 5 ৮০১০ ৮০ ভ$ 2৯৯১৯ ৪০ 2 ০ এ ৪৮০ ও ০১৯ 
৫০০ ০১৯1১ ১.৬ ২৮৬৩৪] ২৪ 
যা থেকে বুঝা গেলো, মিকাত নির্ধারণ ওমরাতুল কাজার এক বছর আগে গাজওয়ায়ে হুদায়বিয়ার সময় 


কিংবা তার আগে হয়েছিলো । কমপক্ষে মদিনাবাসীর মিকাত তো সুনিশ্চিতরূপে নির্ধারণ হয়েছিলো ।২৩৯ 
ইবনে আব্বাস রা.-এর বর্ণনা এসব দলিলসমূহর আলোকে প্রধান।২০ হজরত ইয়াজিদ ইবনে আসাম্মের 


বলেছেন, বিয়ের জন্য নিকাহ শব্দ ব্যবহৃত হয়। কেনোনা, এটি হলো, বৈধ সঙ্গমের মাধ্যমে | -জাওহারি রহ. বলেছেন, নিকাহ 
শব্দটির অর্থ হলো, সংগম । কখনো আকদের অর্থেও ব্যবহৃত হয়- লিসানুল আরব : ২/৬২৬, 40569 5০০) 

বাকি আছে সেসব বর্ণনা যেগুলোতে 53 শব্দ আছে। যেমন, তাহাবিতে (১/৩৭৫ -১৯০] ০ ২১৩৫ 4০০৭] 5905) 
ইয়াজিদ ইবনুল আসাম্মের বর্ণনায় 0১৯ 5৯3১ ৫৯১ শব্দ এসেছে। এমন বর্ণনা সম্পর্কে আল্লামা বিন্লৌরি রহ. বলেন, বুঝা যায় যে, 
এতে বর্ণনাকারিদের তাসাররুফ হয়েছে। তারা নিকাহ শব্দটিকে ৫7 দ্বারা ব্যক্ত করেছেন। কিংবা ৫5 শব্দটি দ্বারাও ক্ুপকার্থে 
সঙ্গম উদ্দেশ্য । কেনোনা, বিয়ে হলো, সহবাসের মাধ্যম । মা'আরিফুস সুনান : ৬৩৫৮ । -সংকলক। 

এডিট হজরত মায়মুনা রা.-এর জীবনী । -সংকলক। 

২» জুলভুলাইফা সংক্রান্ত তাত্বিক বিশ্লেষণ পেছনে ০.5 4৪১০ 41 ৬০ এ] ৯১৯] ৮০৬ ভা! ০০ ০৯ ৬৮৪ এর অধীনে 
টীকায় আলোচনা হয়েছে ।-সৎকলক । 

২ আছরাম রহ. ইমাম আহমদ রহ. হতে বর্ণনা করেছেন, তাকে জিজ্দেস করা হয়েছিলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কোন্‌ বছর মিকাতগুলো নির্ধারণ করেছিলেন? জবাবে তিনি বললেন, হজ্জের বছর । -ফতন্ুল বারি : ৩/৩০৭, 7৫ 3 
৮৪] ০৯1। সংকলক । 

২০ বোখারি : ২/৫৯৮, কিতাবুল মাগাজি, বাবু গাজওয়াতিল হুদায়বিয়া | -সংকলক ৷ 


২১ ৰিল্লৌরি রহ. বলেছেন, হাফেজ রহ. ফতহুল বারিতে "1. ১55 -এর বহুস্থানে এর স্বীকৃতি দিয়েছেন যে, মিকাতগুলো 
নির্ধারণ করা হয়েছিলো বিদায় হজের আগে | -মা'আরিফুস সুনান : ৬/৩৪৭। -সংকলক। 
+* বিভিন্ন বর্ণনা দ্বারা হানাফিদের মাজহাব প্রমাণিত হয়। হজরত ইবনে আব্বাস, আয়েশা ও আবু হুরায়রা রা.-এর বর্ণনা 


দরসে তিরখিবী -৬খ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৮৩ 


করডন্জজ্কঠককরার্কজক্ক্কীরান্কন্রকচ্রকরকস্ঠজকরকর্রীককক্কর্রনক্ককরা কর ন্চকরকক্জকসক্রক্ক প্রত ক্জকপ্জক্ককরুকক্ঠরাকারডকরীরনারকজকবীউ কর ককজকরকাব্রকরএকরক্করতরকউকিএকরকররককন্মজাক্কককরাউনীকরারকররকরক্রাঠরীজাককররাকীবীকাররকরকএজনচ্রারানাককককরকররততব্করগততকজঠতকউকরাতশবজরকককতঞএএ 


বর্ণনায় এই ব্যখ্যা হতে পারে যে, সেখানে 2 5 দ্বারা উদ্দেশ্য স্বামী-স্ত্রীর সাক্ষাত ও মিলন। তাছাড়া হজরত 
আবু রাফে' রা.-এর হাদিস সম্পর্কে বলা যেতে পারে যে, যেহেতু সাধারণ লোকজন স্বামী-স্ত্রীর মিলন দ্বারা বিয়ে 
সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারে, সেহেতু তারা মনে করেছে- বিয়েও হালাল অবস্থায়ই হয়েছে। 

ইবনে আব্বাস রা.-এর বর্ণনার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয় শাফেয়িদের পক্ষ হতে | 

ইমাম তিরমিযী রহ. একটি ব্যাখ্যা উল্লেখ করেছেন, ৯ ১১৯৭ ১৯১ ৯99 ১৭ ০৪৪১ ১১৬৬ ৯১৬ 


+*১১৯ ৯৯ 3 ১: % তথা তিনি তাকে বিয়ে করেছেন হালাল অবস্থায় । এই বিয়ের বিষয়টি প্রকাশিত হয়েছিলো 
এহরাম অবস্থায় । তারপর তার সংগে হালাল অবস্থায় মিলিত হয়েছিলেন ।' 

তবে ঘটনাবলির সংগে এই ব্যাখ্যাটি খাপ খায় না। কেনোনা, নাসায়িতে২৪১ সুস্পষ্ট বর্ণনা আছে যে, প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে বিয়ে করেছেন সারিফ নামক স্থানে । 

পক্ষান্তরে সারিফ হলো মিকাতের অভ্যন্তরে । সুতরাং এই স্থানে পৌছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের অমুহরিম থাকার প্রশ্নই আসে না! তাছাড়া যেমনভাবে শাফেয়িগণ ইবনে আব্বাস রা. এর বর্ণনা 
7১৯০ ১৯১ 2০ 300 তে ১১৯১ ১৯3 ৮8০ ০৭ ৪) ব্যাখ্যা করেছেন অনুরূপভাবে হানাফিদেরও 
অধিকার আছে হজরত ইয়াজিদ ইবনে আসাম্মের বর্ণনায় এই ব্যাখ্যা করার এবং তারা বলতে পারেন, 





পেছনে উল্লেখ করা হয়েছে । সাহাবায়ে কেরামের বহু আছর দ্বারাও তাদের মাজহাবের সমর্থন হয়। 

১. ইবরাহিম হতে বর্ণিত যে, হজরত ইবনে মাসউদ রা. মুহরিমের বিয়েতে কোনো দোষ মনে করতেন লা। 

২. আতা হতে বর্ণিত, ইবনে আব্বাস রা. দুই মুহরিমের বিয়ে-শাদিতে কোনো দোষ মনে করতেন না। 

৩. আবদুল্পাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর বলেন, আমি আনাস ইবনে মালেক রা.কে মুহরিমের বিয়ে সম্পর্কে জিজ্ঞেস 
করেছি। তিনি বলেছেন, এতে কোনো অসুবিধা নেই । এটাতো কেবল বেচাকেনার মতো। এই তিনটি আছরের জন্য দ্র. তাহাবি : 
১/২৭৬, ৯] ০০ ও ১৯] ৮৯ ৬০১০৬ 931 

৪. আলামা আইনি রহ. তাহাবি সূত্রে হজরত আনাস রা.-এর আছর বর্ণনা করার পর ৰলেন, এটি ইবনে হাজম রহ.ও হজরত 
মুয়াজ ইবনে জাবাল রা. হতে উল্লেখ করেছেন । -উমদাতুল কারি : ১০/১৯৬, ৮১৯৭] 0935 আও ০১১০] এ৪5৪। 

সুমহান তাবেয়িগণের মুরসালও তাদের সমর্থনে বিদ্যমান আছে। 

১. মুসান্নাফে ইবনে আবু শায়বাতে হজরত আতা হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হজরত ম্বায়যুনা রা.কে সুহরিম অবস্থায় বিয়ে করেছেন । -উমদাতূল কারি : ১০/১৯৩৬। 

মায়মুন ইবনে মিহরান হতে বর্ণিত, তিনি বলেন, আমি আতার নিকট বসেছিলাম তারপর এক ব্যক্তি এসে জিদ্বেরেস করলো, 
যুহরিম কি বিয়ে করতে পারে? তখখন আতা রহ. বললেন, আল্লাহ তা“আলা যখন হতে বিয়ে হালাল করেছেন, তখন হতে তা আর 
হারাম করেননি । 

২. আমির শাবি হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে মুহরিম অবস্থায় বিয়ে 
করেছেন। 

৩. মুজাহিদ হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়সুনা রা.কে মুহরিম অবস্থায় 
ৰিয়ে করেছেন। 

৪. আবু ইয়াজিদ মাদিনি হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে মুহরিম অবস্থায় 
বিয়ে করেছেন। 

সর্বশেষে উল্লিখিত চারটি যুরসালের জন্য দ্র. তাবাকাতে ইৰনে সাদ : ৮/১৩৪-১৩৭। হজরত মায়মুনা রা.-এর জীবন । - 
সকেলক। 


২১ ২/৭৭, ৮১৯০) ০5০ ৬৪ ২৮৯১৮ 2 ৩৪1 সংকলক । 


“44১৯৬ ১৯5 4৯১55 ০৭ 53 
“ভিনি মায়মুলা রা.কে বিয়ে করেছেন এহরাম অবস্থায় । তার এই বিয়ের বিষয়টি হালাল অবস্থায় প্রকাশিত 
হয়েছিলো ।' 
এই ব্যাধ্যাটি বান্তবতারও নিকটবততী ও এর অনুকূল । 
ইবনে হাব্বাদ রহ. ইবনে আব্বাস রা.-এর হাদিসের এই জবাৰ দিয়েছেন২৪২ যে, এতে মুহরিম দ্বারা উদ্দেশ্য 
হেরেমে প্রবেশকারি ৷ যেমন, ১৯ এর অর্থ হলো, সে নজদে প্রবেশ করেছে এবং 24) এর অর্থ সে তিহামায় 


প্রবেশ করেছে। এমনভাবে ₹১৯। এর অর্থ হতে পারে সে হেরেমে প্রবেশ করেছে। সুতরাং অর্থ হবে প্রিয়নবী 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত মায়মুনা রা.কে বিয়ে করেছেন তখন যুহরিম তথা হেরেমে প্রবিষ্ট 
ছিলেন৷ যদিও তিনি ছিলেন হালাল । 


অনেকে এই জবাবের সমর্থনে রা'য়ির এই কাব্য দ্বারা দলিল পেশ করেছেন,২৪৩ 


২০১ ০ 40০ 010৬ 5১১ ৭ ০১৯৯০ 2৯ 005 08 1905 


মদিনায় হজরত উসমান রা. এর শাহাদাত হয়েছে । তখন তিনি এহরাম অবস্থায় ছিলেন না। সুতরাং কাব্যে 
মুহরিম ছারা উদ্দেশ্য হেরেমে প্রবিষ্ট । বন্তত হেরেম ছারা এখানে মদিনার হেরেম উদ্দেশ্য | ইমাম ইবনে হাব্বান 
রহ.-এর ব্যাখ্যার প্রথম জবাব এই যে, অভিধান কিয়াস ছারা প্রমাণিত হয় না।২ আর রা*য়ির কাব্যের জবাব 
হলো, এতে মুহরিম ছারা উদ্দেশ্য হেরেমে প্রবেশকারি নয়; বরং উদ্দেশ্য পবিত্র রক্তের অধিকারি সম্ঘানিত 


২২ জামালুদ্দিন জায়লারি রহ. লিখেন, “ইবনে হাব্যান রহ. বলেছেন, এই বর্ণনাগুলোতে কোনো বিরোধ নেই এবং ইবনে 
আব্বাস রা.-এর কোনো ভুলও হয়নি । কেনোনা, তিনি অন্যদের হতেও বড় হাফেজ এবং বেশি জ্ঞাত । তবে আমর মতে ৯১১৫3 
*১৯* এর অর্থ হলো, তিনি হেরেমের মধ্যে প্রবেশ করার সময় বিয়ে করেছেন। যেমন, বলা হয়, 51২৯১ ৯১1 ১৪ ১২১ 
২4০1 তথা- সে নঞ্জদে প্রবেশ করেছে এবং তিহামায় প্রবেশ করেছে। নসবুর রায়া : ৩/১৭৩, 3৪ ৬ 4-০$ 50053) ২555 
১১৯) । সংকলক । 


২* নৰৰি রহ. ইবনে আব্বাস রা.-এর হাদিসের অনেক জবাব দিতে গিয়ে বলেন, 'ছিতীয় জবাব হলো, ইবনে আব্বাস রা. এর 
হাদিসের এই ব্যাখ্যা দেওয়া যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাক্লাম হেরেম শরিফে তাকে (মায়মুনা রা.কে) হালাল অবস্থায় বিয়ে 
করেছেন। হেরেমে অবস্থানকারি ব্যক্তি সম্পর্কে বলা হয়, লোকটি মুহরিম। যদিও সে হালাল হোক না কেনো ।' এটি প্রসিদ্ভ এবং 


ব্যাপক প্রচলিত একটি শব্দ। এ হতেই একটি প্রসিদ্ধ কাব্য আছে 2341 ৯১৯ ৪ 51 ০০৯৭ 2৬৮০ 3৬০ ৩৯151 অর্থাৎ, 
মদিনার হেরেমে উসমান ইবনে আফফান রা.কে তারা হত্যা করেছে। -শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪৫৩ £ 0 435 
44১ ২৯1০১ 2১৯৭] ০৬০ ৯১৯০ ০০৩1 সংকলক । 

+* অনেক বর্ণনায় ৯১০, (লাঞ্ছিত) শব্দ বর্ণনা করা হয়। দ্র., লিসানুল আরব : ১২/১২৩ ***১৯ 5১5 -সংকলক। 

২* বিন্ৌরি রহ. মা'আরিফুস সুনানে : ৬/৩৫২ লিখেন, এই মাদ্দাতে এই শব্দটি এই অর্থে প্রমাণিত নয়। আর ৮47) ৯৪ 
2513 উক্তির সংগে এর কিয়াস করা সহিহ নয়। কেনোনা, শব্দ কিয়াস স্বারা প্রমাণিত হয় না। এই শব্দের অর্থ কিয়াস করা সহিহ 


নয়। কেনোনা, শব্দ কিয়াস দ্বারা প্রমাণিত হয় না। এই শব্দের অর্থ অভিধানেতো এটাই প্রমাণিত হয়েছে যে, ৯) » ৯) মানে 
হারাম মাসে সে প্রবেশ করেছে। -সিহাহুল জাওহারি । -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮৫ 


এ ২ক্সিঠপ্কক্ ৬৪৭৬৪৮৬২৬১৬ শক্তির ঠক করকিড়তিরগকঠককককতককররডযারাক্ররকরক্রুনরীকরজকর রকি করতরিজরাগক করত কক রগডকরাকরাজগরীককররককররএকরঞ্র্নীকক্ঠীকক্রকছডক্কত জহর করজারতকককরকত্ররজককককজ্এক্রকতনজককজডকরররককক্রকতক্ক্রীারএগকঠকককাক্জ্রককরফপ্কক্রঞকককুকককক 


মনীষী । যার দলিল হচ্ছে, এ কাব্যে মুহরিমের অর্থ সম্পর্কে হারুন রশিদের দরবারে ইমাম আসমায়ি ও ইমাম 
কিসায়ি রহ.-এর কথোপকথন হয়েছিলো ।২* যার সূচনা এমন হয়েছিলো যে, হারুনুর রশিদ রহ. ইমাদ কিসায়ি 
রহ. এর উপস্থিতিতে ইমাম আসমায়ি রহ.কে জিজ্ঞেস করেছিলেন যে, রা*য়ি বা রাখালের এই কাব্যে মুহরিমের 


কি অর্থ? তখন ইমাম আসমায়ি রহ. জবাবে বললেন, ১৫১ এ$ 431 33 ০3 ০১৯ 4919৯ ভস্পি ০ 
"৯৯৯ ৬ 4৩ ১১ ০৯৯ ইমাম কিসায়ি রহ. তা শুনে বললেন, ?১১৯৭ ১ 4৯১9 তথা ধ্বংস হোক তোমার । 
তাহলে এর অর্থ কী? যেহেতু কিসায়ি রহ. »৯ এর অর্থ এই তিনটি অর্থে সীমিত মনে করছিলেন, সেহেতু 
ইমাম আসমায়ি রহ. বলেছিলেন, (১4৯ ২০০ ৯] 1505 5১৯৭ ০303 ১5195 4338 ১ ১৪ ৩১০ ১310 

₹5 ১০৫] ৯1 এ। হারুন রশিদ রহ. এর ফলে ইমাম আসমায়ি রহ.কে জিজ্ঞেস করলেন, তাহলে এর কী 
অর্থঃ জবাবে তিনি বললেন, 15০১ ০ ০৯৪ 3 ৮১৯৭ 588 22555] 435 ৯৬ ৩ ০৪ এ ০4 ৪5 ফলে 
হারুন রশিদ বললেন, আপনার সংগে পেরে ওঠা যাবে না।২৪৭ 

প্রকাশ থাকে যে, আসমায়ি২৮ রহ. অভিধান ও হাদিস উভয়ের ইমাম সুতরাং তার উক্তি এই বিষয়ে সিদ্ধান্ত 
মূলক বক্তব্যের মর্যাদা রাখে। 

ইবনে হাব্বান রহ.-এর ব্যাখ্যার দ্বিতীয় জবাব এই দেওয়া হয় যে, হজরত মায়মুনা রা. এর বিয়ে হয়েছে 


সারিফ নামক স্থানে । এটা নির্ধারিত । বন্তত সারিফ হেরেমের শামিল নয় | সুতরাং মুহরিমের অর্থ হেরেমে প্রবিষ্ট 
হতে পারে না 1২৪৯ 


২» এই কথোপকথন তালকিহ গ্রন্থকার খতিব বাগদাদি রহ. হতে বর্ণনা করেছেন | খতিব ৰাগদাদি রহ. স্বীয় সনদে ইসহাক 
মাওসিলি রহ. হতে বর্ণনা করেছেন । দ্র. নসবুর রায়া : ৩/১৭৪, ৯৯০] ০১১ ৫৪ ০৯০৪ ৬ 5581 -সংকলক। 

২*+ তারপর ইমাম আসমায়ি রহ. রাখালের কাব্যে মুহরিমের যে ব্যাখ্যা বর্ণনা করেছেন, তিনি তাতে একক নন। বরং আজহারি 
ও ইবনে বাররি রহ.ও এই ব্যাখ্যাই করেছেন। -মা"আরিফ : ৬/৩৫৩। -সংকলক। 

২* আল্লামা আসমারি হলেন, আবু সায়িদ আবদুল মালেক ইবনে কারিব বসরি ৷ তিনি হাদিসের ইমাম, যেমনিভাবে অভিধানের 
ইমাম । ইমাম মুসলিম রহ. সহিহ মুসলিমের সুকাদ্দমায় তার হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, আসনানুল ইবিল 
অনুচ্ছেদে । তিরমিযী রহ. বর্ণনা করেছেন উম্মে জারার হাদিসে । বরং তার আলোচনা সহিহ বোখারির কিতাবুল রিকাকেও আছে। 
হাফেজ রা. তার আলোচনা করেছেন তাহজিবে আবু উবাইদ কাসেম ইবনে সাল্লামের জীবনীতে । -মা'আরিফুস সুনান : ৬/৩৫৩। - 
সংকলক । 

১৯ ইমাম ইবনে হাব্বান রহ.-এর ব্যাখ্যার তৃতীয় জবাব হলো, বোখারির বর্ণনা স্বারা এই ব্যাখ্যাটি খণ্ডিত হয়ে যায়। ইবনে 
আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় হজরত মায়মুনা রা.কে বিয়ে 
করেছেন। তার সংগে মিলিত হয়েছেন, হালাল অবস্থায় । (২/৬১১, কিতাবুল মাগাজি, বাবু ওমরাতিল কাজা) এই বর্ণনায় মুহরিম এবং 
হালালের মাঝে যে বৈপরিত্য আছে, এটা ইমাম ইবনে হাব্ান রহ.-এর ব্যাখ্যাকে রদ করে দিচ্ছে, কিংবা ন্যুনতম পক্ষে এটাকে 
অযৌক্তিক সাব্যস্ত করছে। যেমন, ইমাম জায়লায়ি রহ. নসবুর রায়াতে : ৩/১৭৪ এ বক্ষব্য রেখেছেন। 

আল্লামা নববি রহ. ইবনে আব্বাস রা.-এর হাদিসে যেসব জবাব দিয়েছেন, তার মধ্যে একটি হলো, এহরাম অবস্থায় বিয়ে করা 
নবী করিম সান্টাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অন্য কারো জন্য অবৈধ । এজন্য তিনি বলেন, "চতুর্থ জবাৰ আমাদের শাফেরি 
একদল আলেমের । সেটি হলো যে, নবী করিম সাল্লান্টাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এহরাম অবস্থায় বিয়ে করার অবকাশ ছিলো । 
এটা তার বৈশিষ্ট্যের শামিল। উম্মতের জন্য এ ছকুম নয়। এই ব্যাখ্যাটি আমাদের শাফেয়ি যতাবলবীদের মতে দুটি ব্যাখ্যার মধ্যে 


আসাহ্‌ -শরছে নববি আলা সহিহ মুসলিম : ১/৪৫৩, 44৯৯ 2৯15১ ১৯৪ ৮৬০ ৮১৯০ পর 60৪ ০94৪1 
আইনি রহ. এর জবাবে কলেন, আছি বলবো, বৈশিষ্ট্যের দাষি দলিল সাপেক্ষ । -উমদাতৃল কারি : ১০/১৯৭, (5১৯ / ৯ 


৯ কপি তকজিউিত তক ৩৪৬৬৩ ৪- হকশককত৬ত+৯$০কক৬৯ ৩৪৯৪৯ক জজ ওজনকএএক এত তককি৬কজি পক পপির ন্জিতিসশকিকউত৯৬ জজ কি বক কক ০ এন এক কাত আজও কক উিক ৯৬ জকি এ পান জন উজির কজজজজতজতত তপন ২ শত তজরঈি+স কপ ৮৯স*ক কতক িজ তত শি নত তি কাশি হত তত 


অবশ্য শেষে হানাফিদের ওপর অনেকগুলো প্রশ্ন তোলা হয়। এই বিষয়ে হানাফিদের দলিল ক্রিয়াবাচক। 
আর হজরত উসমান রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটি বাচনিক । সুতরাং ক্রিয়াবাচক হাদিসের ওপর, 
প্রাধান্য হওয়া উচিত বাচনিক হাদিসের ২৭০। 

দ্বিতীয়তো হানাফিদের দলিলসমূহ হালালকারক। আর শাফেয়িদের দলিলসমূহ হারামকারক ! সুতরাং 
হারামকারক হাদিসের প্রাধান্য হওয়া উচিত । 

তৃতীয়তো হজরত মায়মুনা রা. এর বিয়ে সংক্রান্ত বর্ণনাগুলো পরস্পর বিরোধী । যখন পরস্পরে বিরোধ হয়, 
তখন উভয়টি বাতিল হয়ে যায়। সুতরাং এবার হজরত উসমান রা.-এর হাদিসের শরণাপন্ন হওয়া উচিত! আর 
এতে সুস্পষ্ট ভাষায় আছে মুহরিমের বিয়ে হতে নিষেধাজ্ঞা । 

এর জবাব হলো, বাচনিক হাদিসকে ক্রিয়াবাচক হাদিসের তুলনায় এবং হারামকারিকে হালালকারির তুলনায় 
প্রাধান্য দেওয়ার প্রশ্ন তখন হয়, যখন সামঞ্জস্য বিধান সন্ভব লা হয়। আর এখানে সাষগ্রস্য বিধান সম্ভব । 
বাচনিক ও কর্মবাচক বর্ণনায় তো এভাবে যে, ইবনে আব্বাস রা. এর হাদিসটিকে প্রয়োগ করা হবে মুহরিমের 
বিয়ের বৈধতার ক্ষেত্রে । আর হজরত উসমান রা. এর হাদিসে যে নিষেধাজ্ঞা আছে এটাকে মাকরূুহে তানজিহির 
ক্ষেত্রে প্রয়োগ করা হবে। বাস্তবে এর দলিলও আছে। সেটি হলো, হজরত উসমান রা. এর এই হাদিসটি 


মুসলিমে২১ বর্ণিত আছে নিনদেযুক্ত ভাষায়, ০3১ 3 $ ++] 0৫৪ ১ অর্থাৎ, এতে বিয়ের সংগে এহরাম অবস্থায় 
বিয়ের প্রস্তাবেরও নিষেধাজ্ঞা আছে। অথচ বিয়ের প্রস্তাব কারো মতেই হারাম নয়। শাফেয়ি প্রমুখও এর 
নিষেধাজ্ঞাটি মাকরূহ তানজিহির ক্ষেত্রে প্রয়োগ করতে বাধ্য । তবে বর্ণনাগুলোতে সামঞ্ত্রস্য বিধানের জন্য 
আবশ্যক হলো, নিষেধাজ্ঞাকেও মাকরূহে তানজিহির ক্ষেত্রে প্রয়োগ করা । এটাই হানাফিদের মাজহাব। 
হালালকারি ও হারামকারির পরস্পর বিরোধের যে বিষয়টি সেখানে হজরত উসমান রা.-এর হাদিস তো 


প্রযোজ্য তানজিহের ক্ষেত্রে । হজরত ইয়াজিদ ইবনে আসাম্ম রা.-এর বর্ণনায়ও ১৯ ৯৯১ ৯০১৫২ কে এ 


“1১৯, ১৯১: কিংবা ০১ ৯১১ ৫৯৮০ (হালাল অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়েছেন) এর অর্থে প্রয়োগ করে 
সামগ্স্য বিধান করা যায়। যেমন, আমরা এর বিশদ বর্ণনা দিয়েছি ইতোপূর্বে । 

অবশিষ্ট আছে তৃতীয় প্রশ্ন । সামগ্তস্য বিধানের পর যেমনভাবে প্রাধান্যের প্রয়োজন অবশিষ্ট থাকবে না, 
এমনভাবে হাদিস বাতিল হওয়ার ও প্রশ্ন আসে লা। তাছাড়া এ মূলনীতি তখন যখন পরস্পর বিরোধী দু'টি দলিল 
শক্তিতে সমান হয় । অথচ পেছনে দলিলসমূহর আলোকে দলিল করা হয়েছে যে, ইবনে আব্বাস রা.-এর হাদিস 
বিশুদ্ধতার দিক দিয়ে অধিক শক্তিশালী ও প্রধানতম 1২৫০ সুতরাং সে বিরোধ বাস্তবায়িতই হয়নি, যার ফল হলো 


৮৯৭] 9355 ০৩। -সংকলক। 
২০ নবৰি রহ. ইবনে আব্বাস রা.-এর হাদিসের জবাব দিতে গিয়ে বলেন, তৃতীয় নম্বরের জবাৰ হলো, এখানে বচন এবং 
ক্রিয়ার মধ্যে বিরোধ । সহিহ হলো, তখন উসুলিদের মতে বচনের প্রাধান্য হওয়া । কেনোনা, এটি অপরের দিকে অতিক্রম করে 


সকর্মক হয়। তবে ক্রিয়া কখনো কখনো সীমাবন্ধ হয়! -শরছে নবৰি আলা সহিহ মুসলিম : ১/৪৫৩, ৯" 05০ ১৯০ 4৯3 
4৮5 481551 সংকলক । 

৫১ ১/৪৫৩, 4৬৮৯৯ ৭১5১ ০১৯০ 0৬০ 2১৯০ ৮৩। সংকলক । 

২ সহিহ মুসলিম : ১/৪৫৩, 4৬৯ ৯5১ ৯১৯০] 0 ৯৯০ ২০৪। "সংকলক । 


২ তাহাবি রহ. বলেন, "ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃহরিম অবস্থায় বিয়ে করেছেন বলে বর্ণনা করেছেন, 
তারা আলেম এবং ইবনে আব্বাস রা.-এর মজবুত ছাত্র ! যেমন, সায়িদ ইবনে জুবায়র, আতা. তাউ্উস, মুজাহিদ, ইকরিমা, জাবের 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৮৭ 


স্ইটিকটস্জকিকক্ককরককরতনাজরাউস্জক চেরি করজজ্ঠককততঠজ্নীবকীকরবরুকনক্রকঠকরএএ্জকিতককরুকক্রুকক্কক্করক্জ্ককীকককককরিকররাক্রওখকককতকএঞ্কককড়ওচকররকিড পর কঞওকরাকীরাএকঞ্ররকডরককরজ্রীডক বকর একক চন করিতককাএ্গকররবিক্কজকাকতকঞতকরকককক্রারডররককক্র কর কক ররকরাজতবারর কারক কক 


বাতিল হওয়া । এ বিষয়ে এতোটুকুই আমরা আলোচনা২৫$ করতে 'চাই। উচিত এটি গ্রহণ করে “শুকরিয়া 
আদায় করা । 


40 2 24০৯৩] ৪৪ ৪ ও এ 
অনুচ্ছেদ-২৪ : এ ব্যাপারে অবকাশ প্রসংগে (মতন পৃ. ১৭২) 


নি পি এপ পেজ চলিত ত তত নু 5 5. ও ই এ 
৯১৯ 5৯ 23৯5 835 005 5 435 এ এন এ |: ০১০০ 02০০ 7 26 
৮৪৩। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা 


রা.কে এহরাম অবস্থায় বিয়ে করেছেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আয়েশা রা. হতে এ অনুচ্চেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০০২..০ ০৯৯। 


ইবনে জায়দ রহ. । তীবা সবাই ফকিহ | তাদের বর্ণনা ও রায় দ্বারা দলিল পেশ করা হয়। যারা তাদের হতে বর্ণনা করেছেন, তারাও 
অনুরূপ । তার মধ্যে আছেন, আমর ইবনে দিনার, আইউব সাখতিয়ানি, আবদুক্টাহ তারপর হজরত আয়েশা রা. হতেও এমন বর্ণনা 
বর্ণিত আছে, যেগুলো ইবনে আব্বাস রা.-এর অনুকূল । হজরত আয়েশা রা. হতে এ হাদিস এমন ব্যক্তি বর্ণনা করেছেন, যাকে কেউ 
ভ€সনা বা সমালোচনা করেন না! আবু আওয়ানা-আবু মুগিরা-আবুজ জোহা-মাসবূক- তারা সবাই ইমাম । তাদের বর্ণনা হারা দলিল 
পেশ করা হয়। সুতরাং তারা যে হাদিস বর্ণনা করেছেন, সেটি তাদের বর্ণনার তুলনায় আফজাল, যারা হাদিস সংরক্ষণ ও নির্ভরতা, 
ফিকহ ও আমানতদারিতে তাদের মতো নন। 

অবশিষ্ট আছে, হজ্জরত উসমান রা.-এর হাদিস। এটি বর্ণনা করেছেন, নুবাইহ ইবনে ওয়াহাব । তিনি আমর ইবনে দিনার ও 
জাবের ইবনে জায়দ এবং মাসরূক-আয়েশা রা. সূত্রে বর্ণিত হাদিসের অনুকূল বর্ণনা বর্ণনাকারিদের মতও নন। নুবাইহের এলমি স্তর 
আমরা যাদের আলোচনা করলাম তাদের কারো এলমি স্তরের মতো নয়! সুতরাং আমরা যেসব বর্ণনা উল্লেখ করলাম, এসব বর্ণনার 
সংগে এর বিরোধী বর্ণনাকারিদের বর্ণনা সাংঘর্ষিক হতে পারে না। 


শরহে মা'আনিল আছার : ১/৩৭৬, ৮১৯ 059 ০১৩ ০৩৯ ০৭০০ ২৪৩৪1 

২, মুহরিমের বিয়ে ধারা হারাম বলেন, তাদের দলিল হজরত উমর ও আলি রা.-এর আছরগুলো দ্বারাও হয়। হজরত উমর রা.- 
এর আছর মুয়াত্তা ইমাম মালেকে বর্ণিত আছে। "দাউদ ইবনে ছুসাইন-আবু গাতফান ইবনে তরিফ আল মিজি রহ. সূত্রে বর্ণিত যে, 
তার পিতা তারিফ রহ. মুহরিম অবস্থায় এক মহিলাকে বিয়ে করেছিলেন । ফলে উমর রা. তার বিয়ে রদ করে দিয়েছেন । (৩৬১, 
১১৯ 0055 ৬৪ চো ৮৩৩)। 

হজরত আলি রা-এর আছর মুসনাদে সুসাদ্দাদে বর্ণিত আছে। তিনি বলেছেন, যে পুরুষ মুহরিম অবস্থায় বিয়ে করে আমরা তার 
নিকট হতে স্ত্রীকে ছিনিয়ে আনবো । আমরা তার বিয়েকে বৈধ সাব্যস্ত করবো না। -আল-মাতালিৰুল "আলিয়া লি জাওয়াইদিল 


মাসানিদিস সামানিয়া : ১/৩৩২, ০১৯৬] 00 ৮০৩ ০৮৯ 9৩5 
হজরত বিন্লৌরি রহ. এসব আছরের জবাব দিতে গিয়ে বলেন, 
1০ ০8১) 90 ০ ০০ ৩5৪ 91 95 এ 19১৪] ৪ ০ ৮০৩ 7০ ১৯ ০৪ কঃ ত্] সী ও 
১4০৪9 0 ১৪ এ৯/ ০:১৯ ৯৯ ০০ এপ ০৬৬৭ ওত 6590 ০০ 1 4৮০০ ৬১১৪ 
তথা হজরত উমর ও আলি রা.-এর আছরে ব্যবধানের ক্ষেত্রে প্রতিপক্ষের দলিল নেই । কেনোনা, হতে পারে এটা ছিলো 
সতর্কবাণী পথ রদ্ধ করে দেওয়ার মানসে এবং নিষিদ্ধ বিষয়ে পতিত হওয়া হতে তাদেরকে বাচানোর জন্য । কেনোনা, কেউ দি 


সংরক্ষিত নির্ধারিত শাহি চারণভূমির আশেপাশে বিচরণ করে, তবে অতিশ্রী্ই সে তাতে পতিত হতে পারে। -মা*আরিফুস সুনান : 
৬/৩৬০। -সংকলক । 


সক জিক কক বা-৩য় খন যা ৮৮ কঝশঞলকঞ্ক তিক 
অনেক আলেমের যতে এর ওপর আমল অব্যাহত সুফিয়ান সাওরি ও কুফাবাসী এ মতই পোষণ করেন। 


৮০ ৩ পপ তি ত 


২46১5 ৬ এ ১4 45 দিসি নিও ৯ এ 4৮১৩ এ 7৫7 


পল পাত 


44 
বিয়ে করেছেন এবং হালাল অবস্থায় মধুরাত্রি যাপন করেছেন । তিনি সারিফ নাযকস্থানে ইনতেকাল করেছেন এবং 
তাকে আমরা সেই ছায়াদার স্থানেই দাফন করেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুরাত্রি 


যাপন করেছেন তার সংগে । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০:3০ 


এ হাদিসটি ইয়াজিদ ইবনুল আসাম্ম হতে একাধিক বর্ণনাকারি মুরসালরূপে বর্ণনা করেছেন ঘে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মায়মুনা রা.কে হালাল অবস্থায় বিয়ে করেছেন। 


১১০: ১১] 04 0595 14 এ 
অনুচ্ছেদ-২৫ : মুহরিমের জন্য শিকার খাওয়া প্রসংগে (মতন পৃ. ১৭৩) 
5 এ তরী 35 0605 ১৩০ ও ৪০০ উর 95: এ ১০ 0 ১৯০০7 ৪৫৪ 
বি 
৮৪৭। অর্থ : জাবের রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, 


স্থলীয় শিকার তোমাদের জন্য হালাল যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে, যতোক্ষণ তোমরা তা শিকার না 
করো কিংবা তোমাদের জন্য শিকার না করা হয়। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিধী রহ. বলেছেন, হজরত জাবের রা.-এর হাদিসটি বিস্তারিত । মুত্তালিব জাবের রা. হতে শুনেছেন 
বলে আমরা জানি না। অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা মুহরিমের জন্য শিকার খাওয়া 
দৃষণীয় মনে করেন না, যদি মুহরিম তা শিকার না করে কিংবা তার উদ্দেশে শিকার না করা হয়। 


শাফেয়ি রহ. বলেছেন, এটি হলো এ অনুচ্ছেদে বর্ণিত সুন্দরতম ও সবচেয়ে যুক্তিযুক্ত হাদিস। এর ওপর 
টির গা রর নানান 


৩৫০৮ ০৯০৪ 9214 ০৯ প০ ও ০৮ এ ৪5 উ্ 2৫৫. পর ৩৫ ৭৫৪ 
4514৮ 5১ 65 194 গ% ১১১০ 5৮ 241 ও 
০54 ভি এই এ নিও 
নামাতে তাযানারপান তা 4০ ১১০ | 4০০ ৩ 
৬১ বিএ ৩, 


0০৫ 


হরর ্া রাফা রারাযাারাার্হ্াকা 


মঞ্কার কোনো পথে এলেন, তখন তিনি তার মুহরিম সাথিদের হতে পেছনে হতে গেলেন। তখন তিনি মুহরিম 
ছিলেন না। তিনি একটি জংলি গাধা প্রত্যক্ষ করলেন। ফলে তিনি তার ঘোড়ার ওপর ঠিকমতো বসে তার 
সাথিদেরকে তার ছুরি তাকে দেওয়ার জন্য আবেদন করলেন, তারা ভা দিতে অস্বীকার করলেন। তখন তিনি 
তাদেরকে তার নেজাটি দেওয়ার জন্য আবেদন করলেন। তারা তা দিতেও অস্বীকার করলেন, তিনি তখন তা 
হাতে নিলেন এবং গাধার ওপর আক্রমণ করে সেটিকে হত্যা করলেন। তখন অনেক সাহাবি তা হতে খেলেন 
আবার অনেকে প্রত্যাখ্যান করলেন। তারপর এ সম্পর্কে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 


এসে জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, এ হলো একটি খাবার। আল্লাহ্‌ তাঁআলা তোমাদেরকে তা 
খাওয়ালেন। 
৩০4৪৯০৬৯০৮০ ৫ ৬৪ ল ১০০৪৪ ১০৯০৪: লর্ড ০8057 »৫৭ 
2552১105755 05 ৬8 0574৮ চি ঠা 

৮৪৯। অর্থ : আবু কাতাদা হতে জংলি গাধা সম্পর্কে আবু নজরের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন। 
তবে জায়দ ইবনে আসলাম রা.-এর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
তোমাদের সংগে কি এর গোশতের কোনো অংশ আছে? 

ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯২০ ০..৯। 


দরসে তিরমিযী 


কোরআনের সুস্পষ্ট: বর্ণনা দ্বারা মুহরিমের জন্য স্থলের শিকার হারাম। এমনভাবে যদি মুহরিম কোনো 
অমুহরিমের শিকারে সাহায্য করে কিংবা ইঙ্গিত করে বা পথনির্দেশ২১ করে তাহলেও তার শিকার খাওয়া 
মুহরিমের জন্য সর্বসম্মতিক্রমে হারাম। তবে মুহরিমের সাহায্য, পথপ্রদর্শন কিংবা ইঙ্গিত ব্যতীত কোনো 
অমুহরিম শিকার করে তাহলে মুহরিমের জন্য এমন শিকারে বৈধতা ও অবৈধতার ব্যাপারে ফুকাহায়ে কেরামের 
মতপার্থক্য আছে। সুফিয়ান সাওরি এবং ইসহাক ইবনে রাহওয়াইহ রহ.-এর মাজহাব হলো, এমন শিকারও 
ব্যাপক আকারে নিষিদ্ধ। তার জন্য শিকার করা হোক বা না করা হোক। হজরত ইৰনে উমর, তান্উস এবং 
জাবের ইবনে জায়দ রহ. হতেও এটাই বর্ণিত আছে। 


আবু হানিফা এবং তার সাঘিদের মতে মুহরিমের এমন শিকার খাওয়া ব্যাপক আকারে বৈধ । চাই ভার জন্য 
শিকার করা হোক কিংবা না করা হোক 1২৭ 





শা অর্থাৎ, ০১৯ (35 ৬০০৪ 1950 15 08 এন 0 সূরা মায়েদা, আয়াত-৯৫ এবং 44১ ১৯ ১০ ০০ ০৭ 
১০৯ ৮৬ ৩ ০৪ ৬০০9 ৮০৯৪ 59৬3 ৪] ৩৬ সূরা মায়েদা, আয়াত-৯৩। -সংকলক। 

২* আল্লামা ইৰনে নুজায়ম রহ. এর উক্তি অনুযায়ি ইঙ্গিত এবং দালালতের মাঝে পার্থক্য হলো, ইঙ্গিত হয় অনুভূত ও প্রত্ক্ষদৃষ্ 
বিষয়ে । আর দালালত হয় অনুপস্থিত অঙনষ্্য বিষয়ে। দ্র., মা'আরিফুস সুনান : ৬/৩৬১। -সংকলক। 

*: আবু উর ইবনে আবদুল বার রহ. এ উক্তিটি বর্ণনা করেছেন হজরত উমর ইবনে খাতাৰ, আবু ছুয়ায়রা, ভূবারর ইনে 
আওয়াম, কাব আল আহবার রা. সুজাহিদ, এক বর্ণনায় আতা এবং সায়িদ ইবনে জ্ুবায়র রহ. হতে। উমদাতুল কারি : ১০/১৬৪ 
এম 1১৯ ৯৩ সংকলক | 


একক ৯৬৭৬৯ ক৬ক৮ক৫৬ককজককক কক উকি জিও ৬কডউকিক্রীককজজর কক কিবাককস ১১০০৪০৯৮০৪৪ ৯৪ ৮৮৮৬৮৪৪৪৪৯০ ৯৯৯ ৯৪৪৪৯ ৯ও৩৩৮ক৯$জক৮৩৩৯৪ক ৪৪৯ক৫ ৪৯ ৯$ক৪ ৩৪ কর উক্ত কতক কত পরিজ $কজিতত উজ জতজসস্ত জ্কতিতস ৬০৪ ৯৩তত০ চকততত তস২ ০০৯৫ তত তত০৫১০৭ 


জন্য অর্থাৎ তাকে খাওয়ানোর উদ্দেশে শিকার করে থাকে, তাহলে মুহরিমের জন্য তা খাওয়া অবৈধ । আর যদি 

এই নিয়তে শিকার না করে থাকে, তাহলে বৈধ ।২৫৮ 
সুফিয়ান সাওরি ও ইসহাক ইবনে রাহওয়াইহ রহ. এর দলিল ১৯ ৫৯১ ৮ 420 ১০ ৯০ ১১৯3 এর 

ব্যাপকতা । এতে তার জন্য শিকার করা না করার কোনো পার্থক্য করা হয়নি । 
আর তাঁদের দলিল পরবর্তী অনুচ্ছেদে (১১৯ ১.০) ০৯] 23৯15 ক$ গী ২ এ) বর্ণিত হজরত সা'ৰ 

ইবনে জাছছামাহ রা.-এর বর্ণনাও, 

৬ 430০ ০১৬ ১১১ 10-০৯ 4] ৯৯৩ ০0১9 4 ৮19১৩ 4৩০ 2৮০১ 4০ এ ১০ এ) ০৯) ০) 
১১৯ 015 4০০ ১০৩৭ ০৯) 4০:03 2৯199॥ ০৫ কও কই ৩৫ ২০ আআ এলি এ ০০০ 
এই দলিলের জবাব হলো, প্রথমতো এ বিষয়ের এতে সুস্পষ্ট বর্ণনা নেই যে, সে জর্থল গাধা বধকৃত ছিলো 

কিনা। হতে পারে তিনি জীবিত পেশ করেছিলেন। যেমন, তিরমিযীর বর্ণনা দ্বারা বাহ্যত এটাই বুঝা যায় 1২, 

আর ব্যক্তির জীবিত শিকার গ্রহণ করা মুহরিমের জন্য অবৈধ । দ্বিতীয়তো যদি মেনে নেওয়া হয় যে, এ 

শিকারকৃত জন্ত বধকৃত জংলি গাধা ছিলো”, তাহলে হতে পারে উছলার;” পথ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য 





২ মাজহাবগুলোর বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস সুনান ৬/৩৬০ 1 -সংকলক। 
২» বোখারি শরিফের বর্ণনা দ্বারাও এ দিকেই মন দ্রন্ত অগ্রসর হয়। বরং ইমাম বোখারি রহ. যখন এই বর্ণনাটি সহিহ 


বোখারিতে উল্লেখ করেছেন, তখন এর ওপর একটি শিরোনাম কায়েম করেছেন। ৯ ৯১1৩৯ ৯১৯০ ১৬ 09 ০০৪ 
0981 -বোখারি : ১/২৪৬, ৪৯৬] ৯521 
মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনার স্পষ্ট অর্থও এটাই । দ্র. (১/৩৬৬-৩৬৭, ৬ম] ০৭4৫ ৯৯০ ১৯৪ ১৩)। 
মুসলিমের অনেক বর্ণনা দ্বারাও এদিকে মন দ্রুত অগ্রসর হয় । দ্র. (৯/৩৭৯, ৬১ 05৫ ১] ১১৯০ ০৪৪)। -সংকলক। 
২০ মুসলিমের অনেক বর্ণনা ছ্বারা এটাই বুঝা যায়। মুসলিমের একটি বর্ণনায় ০১৯ ১০৬ ৮৯] ০৭ 4] ৩৯১৬ আরেক 
বর্ণনায় ১৯১ ০৮১ 43৮০ এএ ভান কটা ১] 24১৯ ০ ৯১০] ১৬, আরেকটিতে 1১ ১১৪ ০১৯১ ১৬৯ ১৯০, আরেকটিতে 


১৯) 0.০ ঠ০ শব্দ বর্ণিত আছে। দ্র, সহিহ মুসলিম : ১/৩৭৯, ভে ০054 ১৭ ৯১০০ আত 
কিতাবুল উম্মে ইমাম শাফেয়ি রহ. বলেন, মালেক রহ.-এর হাদিস “সা'ৰ তাকে গাধা হাদিয়া দিয়েছেন', এটি সে বর্ণনাকারির 
হাদিস অপেক্ষা অধিক মজবুত, যিনি বর্ণনা করেছেন যে, তিনি গাধার গোশত হাদিয়া দিয়েছেন। ইমাম তিরমিযী রহ. বলেছেন, 


জুহরির অনেক ছাত্র সা'বের হাদিসে বর্ণনা করেছেন ১১৯১ ১৮৯ ৯] বেন্য গাধার গোশত)। এটি সংরক্ষিত নয়। -ফতহুল বারি : 


৪/২৭, ০55 »| ১১৯১ । ০০৯ ৯৯ ১৯113 ০০৪। 

ওপরযুক্ত আলোচনার আলোকে যদি প্রাধান্যের পদ্ধতির ওপর আমল করা হয়, তাহলে হানাফিদের পক্ষ হতে সা'ব ইবনে 
জাছ্ছামা রা.-এর বর্ণনার জবাব স্পষ্ট । অর্থাৎ, জীবস্ত শিকার গ্রহণ করা মুহরিমের জন্য বৈধ ছিলো না। এজন্য প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করেছেন। 

কুরতুবি রহ. বলেন, হতে পারে সাব রা. জবাইকৃত গাধা হাজির করেছেন। তারপর তার হতে একটি অঙ্গ নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেটে তার সামনে পেশ করেছেন । সুতরাং যিনি বলেছেন, "গাধা হাদিয়া দিয়েছেন, তার উদ্দেশ্য 
গোটা গাধা জবাইকৃত অবস্থায় হাদিয়া দিয়েছেন, জীবন্ত অবস্থায় নয়। আর ধিনি বলেছেন, 'গাধার গোশত", তার উদ্দেশ্য এটা নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন। তিনি আরো বলেছেন, হতে পারে যিনি বলেছেন, 'গাধা' তিনি এই 
শব্দটি বলে রূপকার্থে তার কোনো অংশ উদ্দেশ্য করেছেন। তিনি বলেছেন, এই সম্ভাবনাও আছে যে, তিনি গাধাটি তাকে জীবন্ত 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2৪ ৯১ 


ররর 


৯০০১০ 5০১৯৯০৩0৩০৯ 2৪১ ০১৯ ৪০ এ ৬ 2 এ৩ 2৪ 5 এএ ৪৮৪ 





অবস্থায় হাদিয়া দিয়েছেন। যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমষ্টিগত বিশেষ কোনো কারণে তা ফেরৎ দিয়েছেন। 
সুতরাং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে বিরত হতে তাকে এই কথা জানিয়ে দিলেন যে, শিকারের অংশের হুকুম 
পর্ণটির মতো। তিনি বলেছেন, যথাসম্ভব সামঞ্জস্য বিধান অনেক বর্ণনাকে ভুল সাব্যস্ত করা অপেক্ষা আফজাল । -ফতহুল বারি : 
8/৭২, ৯১৯২] 5১৯11] ১৩ 


এবার যদি সামগ্রস্য বিধানের পথ অবলম্বন করা হয়, তাহলে তখনও হানাফিদের জবাব স্পষ্ট । অর্থাৎ, প্রথমে তো প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত জংলি গাধা পেশ করা হয়েছিলো । এটাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য 
রদ করে দিয়েছিলেন যে, জীবিত শিকার গ্রহণ করা মুহরিমের জন্য অবৈধ । আর পরবর্তীতে যখন কেটে পেশ করা হয়েছে, তখন 
এটাকে তিনি গ্রহণ হতে বিরত রয়েছেন উপকরণের পথ রুদ্ধ করার জন্য । (এ জবাব দিয়েছেন শায়খ বিন্ৌরি রহ. (মা'আরিফে : 
৬/৩৬৬)। 

এটাও সম্ভব যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে, এই শিকারে অন্য কোনো মুহরিমে ইঙ্গিত-ইঙ্গিতে কিংবা 
দিক-নির্দেশনা দিয়ে সাব ইবনে জাহুছামা রা.-এর সাহায্য করেছেন। এজন্য তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। (এ জবাব দিয়েছেন 
শায়খ সাহারানপুরি রহ. বজলুল মজহুদে : ৯/৯২, ১১২. ১০) ৯৯) ০১৩ ছাপা, দারুল কৃতুবিল ইলমিয়্যাহ, বৈরুত)। 

এ ব্যাপরে সমস্ত বর্ণনা একইরপ যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত সা"ব ইবনে জাছ্ছামা রা.কে ফেরৎ 
দিয়েছেন। অবশ্য ইবনে ওয়াহাব ও বায়হাকি রহ. হাসান সনদে একটি হাদিস বর্ণনা করেছেন যে, সা"ব রা. নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে একটি বন্য গাধার পেছনের অংশ হাদিয়া দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 
জুহফায়। তারপর তিনি তা হতে খেয়েছেন এবং কওমের লোকজনও খেয়েছেন! বায়হাকি রহ. বলেন, যদি এই হাদিসটি সংরক্ষিত 
হয় ভাহলে হতে পারে- প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত গাধাটি ফেরৎ দিয়েছেন, আর গ্রহণ করেছেন গোশত । - 
ফতহুল বারি : ৪/২৭, 74 শ 1১১৯১ 1). 2৯০০ ১13] এ 

এবার যদি ইমাম বায়হাকি রহ.-এর উক্তি অবলম্বন করা হয়, তাহলে সা'ব ইবনে জাছ্ুছামা রা.-এর বর্ণনা দ্বারা হানাফিদের 
ওপরতো প্রশ্নই হতে পারে না । কেনোনা, তখন এর অর্থ হবে মুহরিমের জন্য জীবিত শিকার গ্রহণ করা অবৈধ । আর গোশত এজন্য 
গ্রহণ করেছেন যে, তাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিংবা অন্য কোনো মুহরিমের সাহায্যের ইঙ্গিত বা দিকনির্দেশনার 
দখল ছিলো না! তবে ইমাম বায়হাকি রহ.-এর ব্যাখ্যার ভিত্তিতে সেসব বর্ণনা বর্জন করা আবশ্যক হয়, যেগুলো বারা বুঝা যায় যে, 
প্রিরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত ফেরৎ দিয়েছিলেন । এ কারণেই এই ব্যাখ্যা সম্পর্কে হাফেজ রহ. বলেন, 'এই 
সামঞ্জস্য বিধান প্শ্নুসাপেক্ষ ।' ফতহুল বারি : ৪/২৭। পরবর্তীতে হাফেজ রহ. সমস্ত বর্ণনার মাঝে স্বীয় মাজহাব অনুযায়ি সামগ্রস্য 
বিধানও করেছেন। হানাফিদের মাজহাব অনুসারে সমস্ত বর্ণনার মাঝে সামঞ্জস্য বিধান এভাবে হতে পারে যে, প্রথমতো রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জীবিত বন্য গাধা পেশ করা হয়েছিলো । তিনি তা এজন্য প্রত্যাখ্যান করেছিলেন যে, এটা 
মুহরিমের জন্য অবৈধ । পরবর্তীতে এর গোশত পেশ করা হয়েছিলো । তিনি এটাও এই সন্দেহের ভিত্তিতে রদ করে দিয়েছিলেন যে, 
অন্য কোনো মুহরিম কার্ধত কিংবা ইশারা-ইঙ্গিতে বা দিক নির্দেশনার মাধ্যমে এই শিকারে হজরত সা'ব রা.-এর সাহায্য করেছেন। 
পরবর্তীতে যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভালোরূপে জানতে পারলেন যে, এমন কোনো বিষয় সংঘটিত 
হয়নি, তখন তিনি তা গ্রহণ করেছেন এবং খেয়েছেন। যেমন, বায়হাকির বর্ণনায় আছে। ৮০1 ১০১ 43৯৮৯ 4 ১ সংকলক । 

* শায়খ বিন্রৌরি রহ. মা"আরিফে : ৬/৩৬৫ বলেন, “আসবাব উপকরণের পথ রুদ্ধ করার বিষয়টি উসুলে ফিকহের একটি 
গুরুতৃপূর্ণ ব্যাপার । হানাফি এবং শাফেয়িগণ এটি উল্লেখ করেননি । এটি নিয়ে আলোচনা করেছেন মালেকিগণ। ইমাম ইবনে 
তাইযিয়া রহ. অনেক বিষয় তার কিতাবসমূহে এর দ্বারা দলিল করেছেন। এর হাকিকত হলো, কোনো একটি হুকুম শরিয়তে নিষিদ্ধ 
নয় । তবে তা হতে নিখেধ করা হয়, যাতে এটি নিষিদ্ধ বিষয়ের কারণ হয়ে না দীড়ায়। যেমন, হজরত উমর ফারুক ও ইবনে মাসউদ 


রা. গোসল ফরজ্জ বিশিষ্ট ব্যক্তিকে তায়াম্মুম করতে নিষেধ করেছেন । যাতে সামান্য ঠাণ্ডার সময়ও এটা তায়াম্মুম পর্যস্ত পৌছে না 
দেয়। -সংকলক। 


** এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রহ. । (১/২৫৬ *১৯./ ১১০ ৮৯] ৮৯৩ ) এবং নাসাক্ধি (২/১৫, 9০1৬ 


বেন ২০৯১৭ ০৯ _দক্সে তিরমিযী ৩য় খও চা ৯২. কক ককতক 7 $্গনশ 
১, . এই অনুচ্ছেদেই বর্ণিত হজরত আবু কাতাদা রা._ এর বর্ণনা হানাফিদের দলিল, 
এ ০৯৯০ ৬২০০ বি ৬০৮ ০ ৪ ডি ০৯ উদিত সিউ এ এ তা 95 4 
40০১০ ৯5093 0 49৮০ 48 ০৮৮ ০৩ ৬ ৬ ০১৬৯৩1১৬৯৯1 ০১৯৭ ০৯৮ ৯১১ ৩০০৯ 
এ ০ এ] ০০৯০ ১ 4৬ এও এ ০০৯৮ ৬০ ৬ ২৬৩ 35195 ২৯০ 5 9৯3 
1১49০ এ ০০০ ঠা 155১8 পা ও 500০3 4০ 
(1 ৬১০০৭ বত এ৯ 9) 2 5৬ 5১ ০০ ৯৯৪ 
অনেক সূত্রে এ হাদিসের এই তাফসিল আছে যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতওয়া দেওয়ার 
আগে সাহাবায়ে কেরাম হতে জিজ্েস করেছিলেন, 
₹৩১.০ 9 053০1 9 0 ২৮ সাহাবায়ে কেরাম যখন এসব প্রশ্রের জবাব নেতিবাচক দিয়েছিলেন, তখন 
তিনি খাওয়ার অনুমতি দিয়েছেন। যদি এতে শিকারকারির নিয়তের ওপরও নির্ভরশীলতা থাকতো তাহলে 
যেমনভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম হতে জিজ্ঞেস করেছিলেন, 
অনুরূপভাবে হজরত আবু কাতাদা রা. হতেও জিজ্ঞেস করতেন যে, তোমরা কোনো নিয়তে শিকার করেছিলে? 
তারপর এটাও স্পষ্ট যে, হজরত আবু কাতাদা রা. এই জংলি গাধা শুধু নিজের খাওয়ার জন্যই শিকার করেননি, 
বরং সমস্ত সাথিদেরকে খাওয়ানো তার উদ্দেশ্য ছিলো । বোখারির বর্ণনা দ্বারাও এর সমর্থন হয়। তিনি বলেন, 
০১০০১ 355 9১১০ ৪৪ ০১০ এ 0০5 ২০ এ ৬১ ক ০১৯৮০ ০৫ ৯০ ৬০ ৯ ৩৬ ৬ 
৩) ১১৯১1) 1১৬ ৯০ 9৬ ৬ ০০৯০ ৫53 এআ ৪১৩ ০০৪ ২০ এআ এটা এ 





২০ এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে । 


(১/২৪৫, ২৪৬, 1.০ ০১০১৯ 51)1% ৮843 ১০০ ০১৯ ৬১৬৪ ০১৬ এ 2 ৩ 5০০] বস ও 

০১৯ ১১০০৪ ০] ৬০ এ] ০১৯৭] 8৭৪ 3 এও আশ এ কই ৯ ০৯ ৩৯৯ 3 ৪3 5০১১৯ ০০৯ 1১০৯০ 
১/৩৪৯/৩৫০, ০ 4৪০৮ ০ ৯৯৬৮৭ 0৮ ০৩ 0 35), ১1৪০০, ১০৯৪১ ০০০ তি আও কিনি ৮55), 
(১/৪০৮, ত১| ৬5 45 ৩ ৩৩ ৫৯0 59), (৮১৪, ১২৬ ০০০ ৩ এটা 535), ৮২৫, ০৮45 
এ] ৪০ এন ৬৪ ০৯ ৩ ৩ পিএ আক 9 এবং ইমাম মুসলিম রহ. বর্ণনা করেছেন সহিহ মুসলিমে (১/৩৭৯-৩৮১, 
দিশরপন্দূভাপাচাডাকানএরজলাজজরসিলুভওনিস্ন নপগ, 
দাউদে : ১/৫৬, *১৯] ১১৯ ১১৯০ ০১৬ নাসায়ি সুনানে নাসায়িতে : ২/২৩, ৯০] ০১ 44 ০১৯০০ ০৯৯৪ ও সংকলক । 

২ সহিহ মুসলিম : ১/৩৮১, ১ 2550 ৬০ ৯৯০ আজ শোবার বর্ণনায় । শো'বা বলেছেন, আমি জানি না, তিনি 
১০০1 শব্দ বলেছেন, না ৮২. | মুসলিমেরই এক বর্ণনায় 3 : 1915 ৮১১4] ০০৭ ৯০৭ এ ৯৪৬ ৯, আরেক বর্ণনায় 4৯ 
৬1 ০0৯4) ও 3:1985 ১০০১৭ 9:৮০ ০৬ এ] ০১০! বাক্য এসেছে। (১/৩৮১)। বোখারির এক বর্ণনায় এসেছে- *5এ 
ও :12াও উল] ১১ 095 ০০০৪ 0 ১১৭ 1 0/২৪৬, ৩১৪ ১১৬৪ ৬০ ৬০৪ ৬৮ ০০৯৭৪ ৩৪3 ০৩)) - 


সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৯৩ 


০০০ ও] ১৪ ০০৩ ০৩ ০৩০৯ উঠ 91৯৯5 4 ৬১9 5 ৮৬১ 4১০৭ ০৬৬ 
১০ ৩ 403 3:19 ০913 সে 5950 1 এ ০3 ৬ 29৪৪ 555০ ১4৯০৪ 
1১৪১8 4০০০ ৪ ৪ ৩৬৯) ০398 ১০০৯০০০4১১৬ 5559 0১98 5458 484০৪ নল ৪০ 
১5০১৬ ০৬৯ ১০৯] (588 5) ১৬৪ ৯ ০৯ ৫৯১ ০ তে তি 195 00 04535 ২ 
৯ 0193 ০১২] 40905 ৮০ 2 8 চে ০০৯০ 2:03 540১ ০০ ১0 ০৮০১ 4০ এ 505 এ] ০৯৯০ 

৯১৯৭ ৬৯5 ৬১৪) 


এতে দাগ দেওয়া শব্দগুলো ছারা বুঝা যায়, হজরত আবু কাতাদা রা. মুহরিমদের পক্ষ হতে শিকারের আগ্রহ 
অনুভব করেছিলেন, তখন তাদের জন্য শিকার করেছিলেন জংলি গাধা ।২৬৫ 


আর হজরত জাবের রহ. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটি ৷ হানাফিদের পক্ষ হতে জাবের রা.-এর 
হাদিসের তুলনায় সনদগতভাবে অধিক শক্তিশালী এবং এ অনুচ্ছেদে সবচেয়ে আসাহ। কেনোনা, হজরত জাবের 
রা.-এর হাদিসে মুত্তালিব২» নামক বর্ণনাকারি সম্পর্কে কালাম আছে। ইমাম আবু জুর"'আ, ইবনে হাব্বান এবং 
ইমাম দারাকুতনি রহ. যদিও তাকে সেকাহ বলেছেন, ২** কিন্ত ইবনে সাদ রহ. তার সম্পর্কে বলেন, 

4১১১৯ ঘৈ3 ৪13 ১৯২৯ ২৯৮ ০85 তথা প্রচুর হাদিস বর্ণনাকারি, তবে তার হাদিস দ্বারা দলিল দেওয়া 


যায় না। হাফেজ রহ. বলেন, “2-)315 ১815) 8৫ ০১১৯ “সত্যবাদী, প্রচুর তাদলিস ও 
ইরসালকারি ।'২* আবু হাতেম রহ. বলেন, “তিনি জাবের রা. হতে হাদিস শুনেননি 1২৭০ 





২৮ সহিহ বোখারির একটি বর্ণনায় নিঙ্গেযুক্ত শব্দরাজিও এসেছে। 'আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুসংখ্যক 
সাহাবির সংগে ছিলাম। তার! পরস্পরে হাসাহাসি করছিলেন, তখন আমি লক্ষ্য করে দেখলাম, আমি একটি বন্য গাধার নিকট । ফলে 


আমি এটির ওপর আক্রমণ করলাম । (১/২৪৫, 44 ১.০) ১১৯ ৭৯৩ ০১৪ 3৮০ 13 ০৪৪1 আর মুসলিমের এক বর্ণনায় 
নিম্নেযুক্ত বাক্য এসেছে- ৮৯১ ০৯৯১ ০০০৯ 135 ০০৯৪ 3 পিক ৯০৪ 09 ০ এএ ৬০ বশ তে এ ৪ 
4৮ । (১/৩৮০, ৮১৪৪ ০১০ ১০৪ ৪১৯০ ৬৯৪) 

বি্ৌরি রহ. বলেন, তারা হাসছিলেন মুহরিম থাকার কারণে । যেনো, তারা চাইছিলেন আবু কাতাদা যেনো বুঝতে পারেন, যাতে 
তিনি শিকার করতে পারেন। সুতরাং তিনি তাদের জন্য শিকার করেছেন। -মা*আরিফুস সুনান : ৬/৩৬৩। -সংকলক। 


"তিনি হলেন, ইবনে আবদুল্লাহ ইবনে মুত্তালিব ইবনে হান্তাব ইবনে হারেস ইবনে উবাইদ ইবনে উমর ইবনে মাখজুম আল 
মাধভুমি। আর অনেকে তার বংশের মু্তালিব বাদ দেওয়ার প্রবক্তা। আর কেউ বলছেন, এরা দু'জনই এক। -তাহজিবুত তাহজিব : 
১০/১৭৮। -সংকলক। 

২” তাহজিবৃত তাহজিব : ১০/১৭৮, ১৭৯। -সংকলক। 


** মিজানুল ই'তিদাল : ৪/১২৯, নং ৮৫৯৩। হাফেজ রহ. তাহজিবৃত তাহজিবে : ১০/১৭৮ বর্ণনা করেন, "ইবনে সাদ রহ. 
বলেছেন, তিনি ছিলেন প্রচুর হাদিসের অধিকারি। তবে তার হাদিস হবারা দলিল পেশ করা যার না। কেনোনা, তিনি প্রচুর পরিমাণ 
ইরসাল করতেন। অথচ তার সংগে পূর্বব্তী বর্ণনাকারির সাক্ষাত ঘটেনি তার সংখ্যাগরিষ্ঠ ছাত্র তাদলিস করেন। "সংকলক । 

» তাকরিবুত তাহজিব : ২/২৫৪, নং ১১৭৬। -সংকলক। 


২৭০ ছাফেজ রহ. ভাহজিবুত তাহজিবে : ১০/১৭৯ বর্ণনা করেন, "ইবনে আবু হাতেম মারাসিলে ভর পিতা সূত্রে বলেছেন যে. 


তিনি জাবের রা. হতে শ্রবণ করেননি। না জায়দ ইবনে সা'ৰেত, না ইমরান ইবনে হুসাইন রা. হতে শুনেছেন। ছিনি সাহল ইবনে 
সাদ ও তার শ্রেণির লোকজন ব্যতীত কোনো একজন সাহাবিফেও পানমি। -সকেঙ্গক। 


৪৩৩ ৪০৯৩ককত৬৩৯৬৬৩৮৪৪৯ক৪৩৬৪ক৩কউকএত$$৮৯ক৪৩৬৫৬রডজজতকজকততপনিলিবতে 


ভিরমিযী রহ. বলেন, “জাবের রা. হতে মু্তালিবের শ্রবণ সম্পর্কে আমরা জানি না।" সারসংক্ষেপ এই যে, 
প্রথমতো তাকে সেকাহ ও দুর্বল সাব্যস্ত করার ক্ষেত্রে মতপার্থক্য আছে। তাছাড়া এই হাদিসটি মুনকাতে ও । 


অথচ হজরত আবু কাতাদা রা.-এর হাদিসে না জয়িফ ধরনের বর্ণনাকারি আছে, না আছে তাতে ইনকেতা তথা 


সনদগত বিচ্ছিন্নরতার সংশয় ।*২ 
২. এ হাদিসের অনেক সুত্রে হজরত জাবের রা. এর হাদিসের শব্দ নিম্নরূপ, 


২১০৪ 9১৯৮০ শি ৩০১৬ মি ০৪ ১ম 

'তোমাদের জন্য স্থলভাগের শিকারি হালাল। যতোক্ষণ না তোমরা শিকার করো। কিংবা তোমাদের জন্য 
শিকার করা হয়। তখন অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। কেনোনা, 9 1 এর অর্থে ব্যবহৃত. এরপর ০) উহ্য 
থাকবে । আসল ইবারতটি হবে নিম্নরূপ ₹৫] ১০১01 31 ১৯১০০০ প 7 

৩. 4৫] ১৪ এর বর্ণনাই যদি নেওয়া হয়, তখনও এমনভাবে আসবাব উপকরণের পথ বন্ধ করে 


দেওয়ার জন্য হতে পারে, যেমনভাবে সা'ব ইবনে জাছ্ছামা রা.-এর বর্ণনা উপকরণের পথ বন্ধ করে দেওয়ার 
ক্ষেত্রে প্রযোজ্য এবং সর্বোচ্চ এই নিষেধাজ্ঞা তানজিহের ক্ষেত্রে প্রযোজ্য । 


৪8. 4১০১ 9) এর অর্থ হলো, 
২০) 419 ২৭৫০5১১ 5৫530০9 ১) ৫০০০৩ ১২৪ টি 


০১১৯০ 8৮ ১৯১ ০৯০১৯০ এ ০৯৮ ত ২ 42? 





২৭ যেমন, আলোচ্য অনুচ্ছেদে আছে। -সংকলক । 
২৭২ ইমাম শাফেয়ি রহ. হজরত জাবের রা.-এর বর্ণনা সম্পর্কে বলেন, এটি এ অনুচ্ছেদে বর্ণিত সবচেয়ে সুন্দর ও যৌক্তিক 


হাদিস। ইমাম তিরমিযী রহ. এ অনুচ্চেদে অনুরূপ বর্ণনা করেছেন। 
আল্লামা বিন্রৌরি রহ. বলেন, "আমাদের শায়খ বলেছেন, সবচেয়ে সুন্দরতম হলো, আবু কাতাদার হাদিস এটি সহিহ বোখারি 
ও মুসলিমে বর্ণিত হয়েছে। আমি বলবো, আমি এর সনদ সম্পর্কে জানতে পেরেছি, তাতে কোনো খুঁত বা সমস্যা নেই। সুতরাং 


জাবের রা. এর হাদিসটি সবচেয়ে সুন্দরতম কিভাবে হবে? ০1 4151 -মাআরিফুস সুনান : ৬/৩৬৩। -সংকলক। 

২৭ সুনানে আবু দাউদ : ১/২৫৬ *১৯] ১ ₹৯] ০%3 4১৭০] 4435 সুনানে লাসায়ি : ২/২৫, ০! ০৯৯ এ 
(0১৬) 408 ১০০ । সংকলক । 

২৭৪ বজলুল মাজনুদ গ্রন্থকার বলেন, এটা হানাফিদের সমর্থন করে। সুতরাং 4 শব্দটি এখানে 3) এর অর্থে ব্যবহৃত । ইস্তিসনা 
(ব্যতিক্রমতুক্তি) পূর্ববর্তী মাফহুম (অর্থ) হতে । কেনোনা, । ৯১০১ » 14 উক্তিটি ইস্তিসনার অর্থে ব্যবহত। যেনো তিনি বলেছেন, 
শিকারের গোশত তোমাদের জন্য এহরাম অবস্থায় হালাল। তবে যদি তোমরা করো। তবে যদি তোমাদের জন্য শিকার করা হয়' 
(সেটা ব্যতিক্রমভুক্ত)। সুতরাং দ্বিতীয় ইন্তিসনা হবে প্রথম ইস্তিসনার মাফহুম হতে । বজলুল মাজছুদ : ৯/৯৩, ৬০] ১৯] 2০১ 
»১। -সংকলক । 

২৭৫ পঞ্চম জবাব হলো, »| ১০ বাক্যে লাম ৮০৯ (তোমাদের জন্য) এর অর্থে ব্যবহৃত নয়; বরং এটি কোনো কাজের 
ওকালতির জন্য ব্যবহত ৷ যেমন, 1). 4] 4৪।১ 5১ 4] 4০৪ বাক্যে আছে। যখন উত্য় সন্তাবনা থাকে, তখন প্রথম ব্যাখ্যার 
ক্ষেত্রে প্রয়োগ করার কোনো দলিল অবশিষ্ট থাকে না। -মা'আরিফুস সুনান : ৬৩৬২ । -সংকলক। 


শিস তি রস শকক-১৬৯১৯৬৮৮৭৯৬৬৭৮৯৬৪৬৬৬৮০৯কক৯৪ক ডক কজ নর $$কওডককত৬৬৯৪৪০ডপ্তরততও৪৩৭৪৪ 


ক উকি উই সই উল: 7582758878+4287-৯528587558255485544-2-3-525 


ব্যাখ্যাভাগণ এ ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় যে, হজরত আবু কাতাদা রা. মিকাতের অভ্যন্তরে অমুহরিম কিভাবে 
ছিলেন। এই প্রশ্ন হানাফি, শাফেয়ি সবার ক্ষেত্রেই উত্থাপিত হয়। ফলে এর বিভিন্ন জবাব দেওয়া হয়েছে ২ 
সবচেয়ে আফজাল জবাব ইমাম তাহাবি২৭৭ রা. কর্তৃক বর্ণিত, | 

আবু সায়িদ খুদরি রা. এর বর্ণনা থেকে বুঝা যায়,২৭৮ 


201 ৬1০ 401 ০১০ ৯ 4১২০] ০০ ০১০১) 8৭ 00০১ 4৯০ এ ৩১০ 4 ০১৯) ৬০৬৪ 
১৯35১52৪৩৩2 ৩৬ ০৯৯১ ১০৯৯ ১৩ ০৬০ 19১5 ৬৯৯ ০১১৯৮ ০১১ খে) ১১ 4৪০ 


£ত]। ০৯ 

জবাবের সারসংক্ষেপ হচ্ছে, হজরত আবু কাতাদা রা. মদিনা হতে মক্কার উদ্দেশে বের হয়ে আসেননি । বরং 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো এলাকা হতে জাকাত উসুল করার জন্য আদেশ 
করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে যখন কেরাম যখন মক্কা মুকাররমা হতে 
রওয়ানা হলেন, তখন পথিমধ্যে আবু কাতাদার সংগেও সাক্ষাত হয়ে যায়। শিকারের ওপরযুক্ত ঘটনা তখনি 
সংঘটিত হয়েছিলো এবং সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমা হতে রওয়ানা হলেন, তখন পথিমধ্যে আবু কাতাদার 
সংগেও সাক্ষাত হয়ে যায়। শিকারের ওপরযুক্ত ঘটনা তখনি সংঘটিত হয়েছিলো । 


১৯] ৯] ৯৫258106082 ও ৩৪ 
অনুচ্ছেদ-২৬ : মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া 
মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৭৩) 


০. ৯ 4৮৫5 2০ মি 1৯৮৮, ৫০৯1 ০ ০০ পি ৪ ৬5 পা , 
055 9 2৯5 3354 0৬ 5 485 এ এ.৮০ 20034 |: ১০৮ পি ও রঃ রি ১০ . 
টি পি রঃ রি এ এব % ? 1 রি ০৫ 19 ৫১ ৯০ পে এ রি ৬ 
৩৯1] ০০ 4৫৯3 68 ও ৮৬ 53০ 1 ৬০০ 20 0549 95 0৬ 495 5358 ৬৪১15 (৮৯ 
ূ ১৮ 255. 


পপ ৫. ০৯৫6৩ রা 
6৯ 0154১ 330 09444 4 





** আল্লামা আইনি রহ. লিখেন, “আল্লামা কুশায়রি রহ. আবু কাতাদার এহরাম না থাকা সম্পর্কে জবাবে বলেন, হতে পারে 
তিনি হজের ইচ্ছুক ছিলেন না। কিংবা এ কাজটি করেছেন মিকাত নির্ধারণের আগে আর মুনজিরি রহ. মনে করেছেন যে, মদিনাবাসী 
রাসূলুল্লাহ সাল্লাপ্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে পাঠিয়েছিলেন এ বিষয়ে অবহিত করার জন্য ষে, আরবের কিছুসংখ্যক লোক 
মদিনাতে যুদ্ধ করার জন্য মনস্থ করেছে। ইবনৃত তিন রহ. বলেছেন, হতে পারে তিনি মন্ধার প্রবেশ করার নিয়ত করেননি । তিনি নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিলেন দল ভারি করার জন্য আবু উমর বলেছেন, ৰলা হয় আবু কাতাদাকে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র পথে রেখেছিলেন শত্রুর তয়ে। এজন্য তিনি বখন সাথিদের সংগে একত্রিত হয়েছেন, 


যুহরিম হননি । কেনোনা, তাদের সকলের বের হওয়ার উদ্দেশ্য এক ছিলো না। -উমদাতুল কারি : ১০/১৬৭, ১৯৯ ১.০ 13 ৮৪৪ 
40 ১০ 2১৯৬৭] ৬১৬৬। -সংকলক । 

২৭ ১/৩৩০, 3 4 445 0 ০১৯ ০৯ ০৯৪ ৬৪ ১০৪ ৪৪ সত ৮৪1 -সংকলক। 

২* আইনি রহ. বলেন, আমি বলবো সর্বোতম জবাব হলো, যেটি আবু সায়ি্গ খুদরি রা.-এর হাদিসে উল্লেখ করা হয়েছে। - 
? উমদাতৃল কারি : ১০/১৬৭। 


আল্লামা বিন্লৌরি রহ. বলেন, এই প্রশ্র্টির নিরসনে যতো জবাৰ দেওয়া হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে শক্ষিশান্সী । কেনোনা, 
' সরাসরি হাদিসে এ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। মা'আরিফ : ৬/৩৬৪। -সংকলক। 


িিনীরারর্র্র্যার হাজারের তিক িরিতিরাডে 


৮৫০1 অর্থ : সা'ব ইবনে জাঙ্ছামা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন 
আবওয়া কিংবা ওয়াচ্দান নামক স্থান দিয়ে, তখন তিনি ভাকে একটি জখলি গাধা হাদিয়া দিলেন। নবীজি 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিলেন, যখন রাসূলুল্লাহ সাল্সাক্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম তার 
চেহারায় অস্তষ্ট প্রত্যক্ষ করলেন, তখন বললেন যে, আমরা তোমাকে এটি প্রত্যাখ্যান করতাম লা, কিন্তু আমরা 


মুহরিম | 
ইমাম তিরযিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৯ ৯ 

সাহাবা প্রয়ুখ একদল আলেম এ হাদিস অনুযায়ি মতপোষণ করেছেন। তারা মুহরিমের জন্য শিকার ভক্ষণ 
মাকরূহ মনে করেছেন। 

শাফেয়ি রহ. বলেছেন, আমাদের মতে এ হাদিসের ব্যাখ্যা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে এটি ফেরত দিয়েছিলেন এই কারণে, যখন তিনি মনে করেছেন যে, এটি তার উদ্দেশে শিকার করা 
হয়েছে। এটি তিনি পরিহার করেছেন মাকরূহ তানজিহির ভিত্তিতে 

জুহরির অনেক ছাত্র এ হাদিসটি জুহি হতে বর্ণনা করেছেন এবং বলেছেন, তাকে হাদিয়া দেওয়া হয়েছিলো 
হিংস গাধার গোশত | তবে এটি সংরক্ষিত হাদিস নয়। 

তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি ও জায়দ ইবনে আরকাম রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


1. $% 2 ০৯, 2:63 পে পা ক চিত 
১১৯৭৭ ১৯৯) ১৮4০ ৫ ৪ এ 
অনুচ্ছেদ-২৭ : মুহরিমের জন্য সামুদ্রিক প্রাণী শিকার প্রসংগে মৈতন পৃ. ১৭৩) 
৫6৮৪8 ৮1০৯3 এ শির £ পে ৩৩৫৭ দি 222৯৮ ৯2৩৫ 
১৪:১৭ 2৭০ ) 2৩৪০5 5০ এ। ৩০5 1 4৯55 ৫6 উই ২ ৭5 ১৯ তা ০75০1 
২০ ১০ এ ১৮৫ 0 ১০৮০ &| ০ ৫20 0৩553 3০১ 2৮5 058 3৯0 ) 
৮৫১। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ বা 
ওমরায় বের হলাম। তখন আমাদের সামনে কিছু পঙ্গপাল এলো ফলে আমরা আমাদের বেত ও লাঠি দ্বার 
সেগুলোর ওপর আক্রমণ করতে লাগলাম । তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 
এটি খাও । কেনোনা, এটি হলো সামুদ্রিক শিকার । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৪-০। 

আমরা এটি কেবল আবুল মুহাজজিম-আবু হুরায়রা সূত্রেই জানি। আবুল মুহাজজিমের নাম হলো ইয়াজিদ 
ইবনে সুফিয়ান। শো'বা তার সম্পর্কে কালাম করেছেন। একদল আলেম মুহরিমের জন্য পঙ্জপাল শিকার করে তা 
খাওয়ার অবকাশ দিয়েছেন। অনেক আলেম মনে করেছেন, যদি এটি শিকার করে এবং খায় তবে তার ওপর 
সদকা আছে। 


দয়সে ভিরযিষী-৩য় খণ্ড ৮ ৯৭ 


হতশ+এহখতকক একক খকসকতিশস্করীঠসকক্রক 2 ওক ককিকখঞকতক্বীএক কক ক$করীিররক-৯+৯১৫৪৯কক৪++ক কক কক $৮৪৪৪ক৭৯৮৬৭৪$র৪৪$ করান কক কতখাঞরি৪এর এজ ডকককরজ্জকক্গাতককউওক্ডররওককতকঞককক রক্ত ক৬$ক+ক কর ককককা রক করনা এ +ক জর কও ৮৩ প্রতনকউরকক্ীরককঞকঠজবককক 


00,৯$ *১১৯ ০৭ ০৯ ০০৬ 5১০০ এ ৮৯ তি (০৩ 43০ এএ। ও এএ। ০১৯৪ ৬ ৯০৭ 
৯] ৯৬৯ 0০ 455 595 2043 4৪১০ এ ভা ভাইখা ৩৬ ০৯০০৩ ১৬৬৬ ০ 
মুহরিমের জন্য সামুদ্রিক শিকার কোরআনের সুস্পষ্ট বর্ণনা২৮* অনুযায়ি বৈধ । অবশ্য পঙ্গপাল সম্পর্কে আবু 
সায়িদ আসতাখরি রহ. প্রমুখ বলেন যে, সামুদ্রিক শিকারের শামিল এটাও 1২৮১ তাদের দলিল এ অনুচ্ছেদে 
বর্ণিত হাদিস। 
তবে জমহুরের মতে পঙ্গপাল স্থলীয় শিকারের শামিল । এর শিকারির ওপর জাজা তথা ফিদিয়া ওয়াজিব ।২৮২ 


মুয়ান্তা ইমাম মালেকে বর্ণিত হজরত উমর রা.-এর আছর তাদের দলিল- ১১৯ ০৯ ৯৯ $১* তথা 
পঙ্গপাল হতে খেজুর ভালো। তাছাড়া মুয়াত্তা ইমাম মালেকেই হজরত উমর রা.-এর আরেক আছরে শব্দ 
এসেছে "০ ০৭ 2৪ ৫১ । ইমাম শাফেয়ি রা. ইবনে আব্বাস রা. হতেও 


0.৮ ০১ 4৪ (5০৯০ ৬5) (4 ২৮৪ 
হাদিস বর্ণনা করেছেন! এটা হাফেজ ইবনে হাজার আসকালানি রহ. তালখিসে উল্লেখ করেছেন ।২৫ 


২৭» আবু দাউদ রহ. ৷ (১/২৫৬, ৯১৯ ১১৯ ৮4), ইবনে মাজাহ রহ. তার সুনানে এ হাদিসটি বর্ণনা করেছেন (২৩২, 
১৯৪) 0৩] ৬০ ৭৩ ০৯৯ এ 8) । -সংকলক। 

২৮০ 5 )3-1) 6] ০৩০ 4০০০৬১ ১৯ ৫৫ এএ-সুরা মায়িদা, আয়াত-৯৬, পারা-৭। -সংকলক। 

২১ ইবনুল মুনজির রহ. হজরত ইবনে আব্বাস, কাব আল-আহবার এবং ওরওয়া ইবনে ভুবায়র রা.-এর মাজহাবও এটাই বর্ণনা 


করেছেন। 
এ সম্পর্কে ইমাম আহমদ রহ. হতেও দুটি বর্ণনা আছে। ১. এটি সামুদ্রিক শিকারের শামিল । এতে কোনো বদল নেই। ২. এটি 


স্লীয় শিকারের শামিল । এতে বদলা আছে । দ্র. আল-মুপনি : ৩/৫০৮ ৭ ০২০] 5১০০। 510৯5 25 ১৪ “সংকলক । 
২২ দ্ব., আল-মুপনি : ৩/৫০৮-৫০৯। -সহকলক। 
২ও মুয়াত্তা ইমাম মালেক : ৪৪৮, ৯১৯1 ৯১১ ১৯] ০* ৯৩ ২৭০ ০ 5৯৬ পূর্ণ বর্ণনাটি নি্নরূপ- 
০৬ 00০ এসএ ১০ 0 ০০৯০ 5৯3 ভিড ৪০৯০০ ৮ ০৯ ০০০০ গা] তএী ১৯ 0 ৬৬০ ০১ ৫৯০৪ 
2১০৯ ০১ 4৯৯ 5 পাখি এমা আএ এএ ১০০৮ ০৩৬ ০১৯১১ 2 ৮৯৪ ০৩৬ ০৯৯ 
মুয়াত্তা ইমাম মালেকের ওপরঘুক্ত বর্ণনা স্বারা এটাও বুঝা যায় যে, হজরত কাব আহবার রা.-এর মাজহাবও সেটা নয়, যেটা 


ইবনুল মুনজির রহ. বর্ণনা করেছেন যে, এটি সামুদ্রিক শিকারের অন্তর্তক্ত। বরং তার মাজহাবও অধিকাংশের মতো এবং এটাও হতে 
পারে যে, তার মাজহাব প্রথমে সেটাই ছিলো | পরবর্তীতে এ মত প্রত্যাহার করে নিয়েছেন । -সংকলক। 


২* মুয়াত্তা ইমাম মালেক : ৪৪৮, ৮১৯১ ১৯5 ১১৯) ১৭৪ ৮১ ০৭ 2৯৬) পূর্ণ বর্ণনাটি নি্জূপ ০1৫৮4 ০৯ ৯১৩০ 
০১০৯০ এ ০৯০ ৩ ভাসি ৯ এ কাম এসি জেন 5০৬০ ৮১৮৯৪ 0 ০০ ৬৪ ৫৯৯ ১৯০ 
২৬৬ ০০০৪ ০০০ ১5০ ০০০ এ 4 এ ০৩ ০১৯৯ । সংকলক । 

২ৎ ২/২৮৩, এজন্য হাফেজ রহ. লিখেন, “তবে ইবনে আব্বাস রা.-এর আছরটি ইমাম শাফেয়ি ও বায়হাকি রহ. কাসেম ইবনে 


মুহাম্মদ সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ইবনে আব্বাস রা.-এর দিকট ছিলাম । তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, 
লোকটি মুহরিহ অবস্থার একটি পঙ্গপাল মেরেছে। (সে কি করবে?) তন ইবনে আব্বাস রা. বলেছেন, এতে বদল আছে এক মুষ্টি 


রসে ভিরনিবী ক 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৯৮ 


৪৪৪৬৬৪৪৪৬৬৫ কক কক কক ৬ ৬৬৪৬৬ ক কক ৬র৩$৪৪ক একক ৯৪৭৪৪৬৬ ৪৬৬ ৩৮৬৫৪৮৬৪৬৫৩৬ক৬৫র৫৬৫কর৭৬র৪৫৪ক৪৪কর৬০৫৬৬৪৫ক৪কক৬ক রক ৮৫ক৪ককক$ করম ০ রক ররর করুর৬র রক ৪৩ করিও ররকিককুতকররতরতরকুককুরাকরীক বরাক লব কররকরজাক রব ক দরকএজ ৮ 


এ অনুচ্ছেদের হাদিসটির জবাব হলো, জমহুরের মতে আবুল মুহাজজিম২৮১ ইয়াজিদ ইবনে সুফিয়ানের 
কারণে এটি জয়িফ । তিনি পরিত্যক্ত বর্ণনাকারি । সুতরাং এর দ্বারা দলিল পেশ করা ঠিক নয়। 


আর এই বর্ণনাটিকে সঠিক বলেও মেনে নেওয়া হয়, তাহলেও তার উক্তি * )৯ ১১ ০০ 43৬" এর অর্থ 


হবে এটি সামুদ্রিক শিকারের মতো । কেনোনা, এর মৃত বস্তু হালাল । এটি জবাই করতে হয় না। আল্লামা মোল্লা 
আলি কারি রহ. এ বক্তব্য দিয়েছেন ।২৮7 


এ অনুচ্ছেদের হাদিসে ০৯.) শব্দটির ) এর মধ্যে যের এবং এর মধ্যে জযম। পঙ্গপালের একটি 
বিরাটদল মানুষের একটি বিরাট দলের মতো২৮৮। 


খাবার । এটি সায়িদ ইবনে মানসুর এ সূত্রে বর্ণন করেছেন। এর সনদ সহিহ 1” 
মুসান্নাফে ইবনে আবু শায়বাতে ইবনে আব্বাস রা.-এর এ আছরও বর্ণিত আছে, “কাসেম বলেন, ইবনে আব্বাস রা.কে জিজ্ঞেস 
করা হলো, এক মুহরিম একটি পঙ্গপাল মেরে ফেলেছে। জবাবে তিনি বললেন, একটি খেজুর একটি পঙ্গপাল হতে আফজাল । 


(8/৭৮, ৪১১৯। 4১৪ ৮১৯] ও) 1 

মুসান্নাফে আবদুর রাজ্জাকে ইবনে আব্বাস রা.-এর এই আছরও বর্ণিত আছে যে, মুহরিম সর্বনিম্ন যা হত্যা করে তাহলো 
পঙ্গপাল এর নিঙ্গে কোনো বদলা নেই এবং তাতে হলো একটি খেজুর । (৪/৪১১, নং ৮২৫০ ১৯] ১ 38) 5353)। 

এসব আছর ছারা বুঝা যায় যে, ইবনে আব্বাস রা.-এর মাজহাবও অধিকাংশের মতো । ইবনুল মুনজির ব্রহ. যেমন বর্ণনা 
করেছেন, সেরূপ নয়। এটাও সম্ভব যে, ইবনে আব্বাস রা.-এর মাজহাব প্রথমে ছিলো যে, পঙ্গপাল সামুদ্রিক শিকারের অন্তর্ভূক্ত । 
তবে পরবর্তীতে এ মত প্রত্যাহার করেছেন। আবু সালামা ইবনে উমর রা.-এর সম্পর্কে বলেন, তিনি পঙ্গপাল সম্পর্কে একটি 
খেজুরের হুকুম দিয়েছেন । -আত-তালখিসুল হাবির : ২/২৮৩, ১৯১) ১৩১৯ এ:৪। সংকলক । 

২৮ আবুল মুহাজজিম ঝায়ের ওপর তাশদিদ | তামিমি বসরি | তার নাম ইয়াজিদ । কেউ বলেছেন আবদুর রহমান ইবনে 
সুফিয়ান । অপাংক্তেয়। তৃতীয় শ্রেণির বর্ণনাকারি । তোবেয়িনের মধ্যম শ্রেণি)। -তাকরিবুত তাহজিব : ২/৪৭৮, নং-১৫০। 

হাফেজ জাহাৰি রহ. তার সম্পর্কে বলেন, মুহাদ্দিসিনে কেরাম তাকে দুর্বল সাব্যস্ত করেছেন । উপনামেই তিনি বেশি প্রসিদ্ধ । 
শো'বা তার হতে বর্ণনা করার পর তাকে পরিহার করেছেন। তার হতে হুসাইন আল মু'আল্লিম, আবদুল ওয়ারিস ও একদল আলেম 
হাদিস বর্ণনা করেছেন। ইবনে মায়িন রহ. তাকে দুর্বল বলেছেন। ইমাম নাসায়ি রহ. বলেছেন, “অপাংক্তেয়'। ইবনে আদি রহ. 
বলেছেন, 'তিনি যা বর্ণনা করেন, এগুলো সংরক্ষিত নয়'। মুসলিম রহ. বলেছেন, “আমি শো'বা রহ.কে বলতে শুনেছি, আমি আবুল 
মুহাজজিমকে দেখেছি। যদি তাকে একটি দিরহাম দেওয়া হয়, তবে একটি হাদিস জাল করে দিবে । তিনি আরো বলেছেন, “আমি 
শো'বাকে বলতে শুনেছি, আবুল মুহাজজিম মসজিদে সাবিতে অপাংক্তেয় ছিলো । কেউ যদি তাকে একটি পয়সা দিত, তবে তাকে 
সত্তরটি হাদিস শোনাতো ।' এ হলো মিজানুল ই'তিদালের বর্ণনার সারসংক্ষেপ । (8/৪ ২৬, নং-৯৭০১)। -সংকলক। 

২৮+ তিনি বলেন, “ওলামায়ে কেরাম বলেছেন, এটিকে সামুদ্রিক শিকারে গণ্য করা হয়েছে। কেনোনা, এটি মৃত হিসেবে সামুদ্রিক 
শিকারের মতো । তাছাড়া বলা হয়েছে যে, পঙ্গাপাল জন্ম নেয় মাছ হতে প্রাকৃতিক ভাবে । মুহরিমের জন্য পঙ্গপাল মারা বৈধ হবে না। 
এটা হত্যা করলে তার মূল্য দেওয়া আবশ্যক হবে। এ হতে শাখা-প্রশাখা বের করা সহিহ হবে না। যেমন, ছ্িতীয় উক্তির ভিত্তিতে 
বিষয়টি অস্পষ্ট থাকে না। 

অবশ্য মোল্লা আলি কারি রহ. তিরমিধীর এ অনুচ্ছেদের হাদিসটি বিশুদ্ধ হওয়ার ভিত্তিতে বর্ণনাগুলোতে সামঞ্ত্রস্য বিধানের 
পদ্থাও বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি বলবো, যদি আবু দাউদ ও তিরমিবীর পূর্বোক্ত হাদিস সহিহ হয়, তাহলে হাদিসগুলোর 
মাঝে এভাবে সামঞ্রস্য বিধান করা উচিত হবে যে, পঙ্গপাল দু'প্রকার। একটি সামুদ্রিক, অপরটি স্থলীয়। সুতরাং প্রত্যেকটির ক্ষেত্রে 
তার হুকুম অনুযায়ি আমল করা হবে। 

মিরকাতুল মাফাতিহ : ৫/৩৮৯, ৬০ 5৯০ এস ১১৯৯] ৬০৪। -সংকলক। 

২» যেমন, মাজমাউল বিহারের মাঝে ২/২৯৫ | -সংকলক। 

দরসে তিরমিযী -৭৭ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৯৯ 


০০82১০4478845 18585544524 555 ৬554525225৮ 48555255245585585485468 5528595858১ 5455-555552555ত55525255555১5255585758-285485তক45হ তত নিত ০ 458425-58 
৪ শি 
ঠ লি টি লে টি শি এ হু & 213 15 2 
৯ ৫৪ চস (৬ ১৪ $ রঙ শি 
রগ 
-ই৮: হায়েনার প্রসংগে মেতন পৃ. ১৭৪ 
$ 


22 এড? হা ৩৪ ৫ 2৭ ৫ ১2০ 22 ১০৭৩৪: এড 2 তে 9 ১27৮০ 
2৫িঃ £ 0 4০ এ॥ ০৮ 4০ 5955 বর 230৫ 
৮৫২। অর্থ : ইবনে আবু আম্মার রহ.বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ রা.কে জিজ্ঞেস করলাম, হায়েনা 
কি শিকার? তিনি বললেন, হ্যা। বর্ণনাকারি বললেন, আমি বললাম, আমি কি এটা খেতে পারি? তিনি বললেন, 
হ্যা। বর্ণনাকারি বলেন, আমি বললাম, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তিনি জবাবে 


বললেন, হ্যা। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১১... ০.৯ 

আলি ইবনুল মাদিনি রহ. বলেন, ইয়াহইয়া ইবনে সায়িদ রহ. বলেছেন, জাবের ইবনে হাজিম রহ. এ 
হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জাবের-উমর সুত্রে। ইবনে জুরাইজের হাদিসটি আসাহ। এটি আহমদ 
ও ইসহাক রহ.-এর মাজহাব । অনেক আলেমের মতে, এ হাদিসের ওপর আমল অব্যাহত তথা মুহরিম যখন 
কোনো হায়েনা শিকার করে, তখন তার ওপর ফিদিয়া আসবে । 


দরসে তিরমিযী 
টো 14151 45 : 05 ০৮০ 2 এও 2৬৯ ৯৭৭ 1৯০ 2 সাজ 408) 2 05 ০০5 কয ৮) ২৮৯০০ 
(৯৯ : 05 ১০3 43০ 4০) এক এ0। 0৯৯০ 0৬ 28 203 ০০ 
৮০০]! একটি হিংস্র প্রাণী, যাকে ফার্সিতে বলে কাফতার, উর্দুতে বলে হাণ্ডার বা বিজ্ঞু তথা হায়েনা। 
হানাফিদের মতে যদি এটি কিংবা অন্য কোনো হিংস্র প্রাণী নিজে নিজে আক্রমণ করে এবং এটাকে মুহরিম ব্যক্তি 
হত্যা করে ফেলে, তবে কোনো জরিমানা আবশ্যক না। আর যদি মুহরিম এটাকে প্রথমেই হত্যা করে ফেলে 


তাহলে জরিমানা আসবে ।২৯০ যা সর্বোচ্চ এক বকরি হবে ।৯১ এ অনুচ্ছেদের হাদিসে এটাকে যে শিকার সাব্যস্ত 
করা হয়েছে, এর অর্থ এটাই যে, জরিমানা ওয়াজিব হয় এটাকে নিজ হতে হত্যা করলে । 


২» তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এ হাদিসটি বর্ণনা করেননি । -শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকি। 
সুনানে তিরমিযী : ৩/২০৭, নং-৮৫১। আমি বলবো, এটি ইমাম নাসায়ি রহ. সুনানে নাসায়িতে (২/১৯৮ ০933১ ১৯) 4835), 
ইবনে মাজাহ সুনানে ইবনে মাজায় (২৩৩, ০] ০১৩ 5৬৯] ৩১৪) শান্দিক ইহৎ পরিবর্তন সহকারে বর্ণনা করেছেন । -সংকলক । 

২ অবশ্য ইমাম শাফেয়ি রহ.-এর মতে, মুহরিমের জন্য জীবিত হিতপ্র প্রাণীকে প্রাথমিক কতল করাও বৈধ । আর হত্যা করলে 
তার ওপর কোনে বদলা! আসবে না। বিস্কারিত বর্ণনার জন্য ত্র., বাগায়িউস সানায়ে' ২১৯৭, 4০198 058 ৮০১ -০৪। সংকলক । 

২১ এই তাফসিল মা"আরিফুস সুনান : ৬৩৭০ হতে পৃহীত । -সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ১০০ 


কপ্ককশ্ককন্ডপ্ক্রাকককজরীককক কটন কট উর কররন্াররাক্তররক্ত্রটর্ক্কসীজক্তজরউককজ্ক্তক্উজত্যত্ডজকউরউজর টব করাক্রকক্ক্ তক ক্কককতরউককরক ৬৯৮৯৯৬৬88৯৯ ৮৬৪৯৮৪৪র৪৫ক৫৪৮৪$৪ক$ক ৬২৯ এক ক-$৪৪ক৪৪ ইক ক$ককন গজ $৪৪৬৩৪ক ৬ কর রক রর ৪৩ কক কক ৪৪৪৪এ৩০এ৮এ৩ 


এ অনুচ্ছেদের “৮০১ : ত্র 291 : এম দ্বারা হায়েনা হালাল বুঝা যায়। এটা মাসআলাটি মূলত খাবার 
পর্বের । এখানে এতোটুকু বুঝে নিন যে, হায়েনা হানাফি এবং মালেকিদের মতে হারাম । শাফেয়ি এবং হাম্বিলদের 
মতে হালাল । 

শাফেয়ি এবং হাম্বলিগণ দলিল পেশ করেন এ অনুচ্ছেদের হাদিস দ্বারা । হানাফি এবং মালেকিদের দলিল 
সেসব হাদিস যেগুলোতে হারাম সাব্যস্ত করা হয়েছে সমস্ত দাতবিশিষ্ট হিংস্র প্রাণীকে ।২৯২ এ মূলনীতিতে 
হায়েনাও শামিল ।২৯৩ 


২৯২ কয়েকটি বর্ণনা নি্গে প্রদত্ত হলো। ১. হজরত আবু হুরায়রা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা 
করেছেন। তিনি বলেছেন, সমস্ত হিংস্র দাতবিশিষ্ট প্রাণী ভক্ষণ করা হারাম। 


২. ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দীতবিশিষ্ট হিংস্র প্রাণী এবং পাশ্রাবিশিষ্ট সমস্ত 
প্রাণী হতে নিষেধ করেছেন। এ দুটো বর্ণনা সহিহ মুসলিমে বর্ণিত আছে । দ্র. : ২/১৪৭, 45 49 0১৯০ ১৩ ০5১0১ ১০] ৩5৩৪ 
€৮। ৩৭ প উ্ন। 

৩. খালেদ ইবনুল ওয়ালিদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে খায়বরের যুদ্ধ করেছি। ইহুদিরা 


এসে অভিযে।গ করলো যে, লোকজন তাদের দিকে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান! 
সাবধান!! চুক্তিতে আবদ্ধ লোকদের মাল নাহকভাবে খাওয়া হালাল হবে না। তোমাদের জন্য পোষ্য গাধা, ঘোড়া, খচ্চর এবং প্রতিটি 


দাতবিশিষ্ট হিংস্র প্রাণী এবং প্রতিটি পাঞ্জাবিশিষ্ট পাখি হারাম। -সুনানে আবু দাউদ : ২/৫৩৩, 439 ৬৪ ০৬৯ ০৮১৩ ২০৮০ ০৪৩৪ 
1 

৪. আবু ছা'লাবা রা. হতে বর্ণিত ঘে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের দীতবিশিষ্ট হিংস্র প্রাণী খেতে নিষেধ 
করেছেন। দ্র. সহিহ বোখারি : ২/৮৩০, €৬৯এ। ০০ ৮9০ ৬১৪ এপ ৮৩ ০১ এও ৮১3১) ১35, সহিহ মুসলিম : 
২/৯৪৭, ৬০ ০০ ০৩ ভ১ ৪5 এপ ০১৯০ ০০৪ ০5৬১ ১] ৪৩৪ সুনানে আবু দাউদ : ২/৫৩৩, ৭ ৪৯৬ 2২৮০1 ২৭3৪ 
€৮-এ। 54 ৬১ ₹৯৯ সুনানে নাসায়ি : ২/১৯৮, €৮] এএ ৯১৯০ ২৭৩ ০৩৩ ক ১৩ সুনানে তিরমিযী : ১/২১৩, ০৬ 
০৬১ ১3 ৩০5 ১০ 4৯৯০৪ ০০১ ০১৯২ সুনানে ইবনে মাজাহ : ২৩২, ৬] 04 এন 5১০6 99 ৪ ০৯ এ১৪। 

৫. হজরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লু্ঠিত দ্রব্য, বেঁধে রেখে হত্যার জন্য 


লক্ষ্যবস্ত বানানো জন্ত ও দাতবিশিষ্ট হিংস্র জন্ত হতে নিষেধ করেছেন। আহমদ, বাজ্জার সংক্ষেপে এটি বর্ণনা করেছেন। তাবারানি 
বর্ণনা করেছেন কবিরে। বাজ্জার বলেছেন, এর সনদ হাসান । 


৬. আবু উমামা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে তার এক যুদ্ধে বেরিয়েছিলাম। তিনি 
একজন ঘোষককে (ঘোষণা দেওয়ার) নির্দেশ দিলেন। তিনি ঘোষণা দিলেন, আমরা কোনো অবাধ্য ব্যক্তির জন্য জান্নাত বৈধ করি 
না। সাবধান! পোষ্য গাধা হারাম । এমনিভাবে প্রতিটি দাতালো জন্ত এবং প্রতিটি নখরবিশিষ্ট জানোয়ার । আরেক বর্ণনায় আছে, 
প্রতিটি নখরবিশিষ্ট কিংবা দীতবিশিষ্ট হিংস্র জন্তু | এ হাদিসটি তাবারানি একটি দীর্ঘ হাদিসে উল্লেখ করেছেন । এটি জানাইজ অধ্যায়ে 


গেছে। এতে লাইস ইবনে আবু সুলায়ম নামক একজন বর্ণনাকারি আছেন। তিনি সেকাহ, তবে মুদাল্লিস। অবশিষ্ট বর্ণনাকারিগণ 
শেকাহ। 


সর্বশেষে উল্লিখিত দু'টি বর্ণনার জন্য দ্র. মাজমাউজ জাওয়াইদ : 8/৪৯-৪০, ০০৩ ৮১ ০5 ৬১ ৮১৩ ৮০০94) ৬০] ব53৪ 
4০ ভে ৪ ১৯১ রশিদ আশরাফ । 


রর এর সমর্থন মুসান্নাফে আবদুর রাজ্জাকের একটি বর্ণনা দ্বারাও হয়। আবদুর রাজ্জাক-সাওরি-সুহাইল-ইবনে আবু সালেহ সূত্র 
বর্ণিত। তিনি বলেন, শামের এক ব্যক্তি এসে ইবনুল মুসাইয়িব রহ.কে জিজ্ঞেস করলো মুর্দার খেকো একটি জস্ত হায়েনা সম্পর্কে । 


++ হকহনকরর্কচন্ব্বদক্জতচকিকন্তিকউজকনীব্র্উকবাক্উঠওিতকক্বড ঠক ৬ককরকর কি ককক কক ওক ওকককত ৩৩৩ 


তত বচশতিক৯তত ৮১৩৮ ৪৯ততকরিনিউি ৩৯১৯৬ র$ততততজউকত৬ত ইন স্এ তেজ ততিজককরজিকউড জকততিকউকিকজিডি কত কক ৪৪ ৫ উতজজত $ড৬৭ ০৪৬০ ৪০৯৩৮০৪৯৪০৪৪ ০৩৬৪ ১৪৪৮৩০৪০০৩৩০০৪৯০০০০০, 


আর তিরমিষী এবং ইবনে মাজাহতে খুজায়মা ইবনে জাজ রা.-এর একটি মারফু' হাদিস আছে ০৬ 4 


₹১৬। ৮২০]২৯ তথা কেউ কি হায়েনা খায়? এ হাদিসটি যদিও আবদুল করিম২*ং ইবনে আবুল মুখারিকের 
কারণে জয়িফ ৷ তবে সমস্ত দাতালো হিত্ত্র প্রাণী হারামকারি হাদিসগুলো এর সমর্থন 1২ 

অবশিষ্ট আছে এ অনুচ্ছেদের হাদিস। শাস্ত্রগতভাবে এতে দুটি প্রশ্ন আছে, ১. ইয়াহইয়া ইবনে সায়িদ কান্রান 
রহ. বলেছেন, এর বর্ণনাকারি ইবনে আবু আম্মার এটাকে মারফু' আকারে বর্ণনা করে ভুল করেছেন। মুলত এই 
হাদিসটি ছিলো৷ হজয়ত উমর রা.-এর ওপলপ মাওকুঘ ৷ স্বয়ং তিরমিহী রহ.ও জারির ইবনে হাজেম রহ. সূত্রে এটি 
মাওকুফ বলে বর্ণনা করেছেন । তবে পরবর্তীতে এ অনুচ্ছেদের হাদিসটিকে সাব্যস্ত করেছেন আসাহ। 

সারকথা, এটি কি মারফু' না মওকুফ, এ ব্যাপারে মতানৈক্য আছে।২৯৭ 


ছ্বিতীয়তো এই হাদিসটি সুনানে আবু দাউদে২৯ এসেছে। এতে খাওয়ার কোনো উল্লেখ নেই। পূর্ণ হাদিসটি 
নিম্নরূপ, 


১৯ : 2 ০০ ৮০৪ 495 এ ০০০ 40) ০১৯০ এস 2 এ ৮৯০ ৪ ৬০ ০ ১৯ ০০ 
৮১৯] ১১৩০ 131 ০0525 4৩৬ ০৯৯৪3 6১১০০ 


টি 


তখন তিনি তাকে তা হতে নিষেধ করলেন। তখন তিনি তাকে বললেন, আপনার কওম তো এটা খায়। কিংবা অনুরূপ কোনো কথা 
বললেন। জবাবে তিনি বললেন, আমার সম্প্রদায় জানে না। সুফিয়ান বলেন, এ উক্তিটি আমার নিকট সর্বাধিক প্রি । আমি 
সুফিয়ানকে বললাম, তাহলে হজরত ইবনে উমর, আলি রা. প্রমুখ হতে বর্ণিত বিষয়টি গেলো কোথায়? জবাবে তিনি বললেন, নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব দীতালো হিংস্র প্রাণী খেতে নিষেধ করেননি? সুতরাং এটা বর্জন করা আমার নিকট 
সবচেয়ে প্রিয়। তিনি বলেন, এ মতই পোষণ করেন আবদুর রাজ্জাক । (8/৫১৪, নং-৮৬৮৭, (৮১০ এও এআ ৩৫)। - 
ংকলক। 

৪ পূর্ণ হাদিসটি তিরমিধীতে এভাবে বর্ণিত আছে, “হাব্বান ইবনে জাজ-তার ভাই খুজায়মা ইবনে জাজ সূত্র বর্ণিত। ভিনি 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুর্দার খেকো জানোয়ার হায়েনা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তিনি 
বললেন, হায়েন৷ কি কেউ খায়? আমি তাকে চিতাবাঘ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি বললেন, চিতাবাঘ কি এমন 
ফেউ খায়, যার মধো কল্যাণ (ঈমান) আছে? (২/৯ ৮০ এএি ৬ কী ২ এও ০৯৬৮১] এ 91) | ইবনে মাজাহর বর্ণনাটি আছে 
এভাবে- খুজায়মা ইবনে জাজ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল! মুর্দার খেকো 
জানোয়ার হায়েনা সম্পর্কে আপনি কি বলেন? জবাবে তিনি বললেন, হায়েনা কে খায়? (২৩৩, ৫১০] 4১১ ১০ 5/১8)1 - 
সংককক | 


* আবদুল করিম ইবনে আবুল মৃখারিক মীমের ওপর পেশ এবং খা সহকারে । আবু উমাইয়া আল মুয়াল্লিয়ুল বসরি। মন্বায় 
অবস্থানকারি। তার পিতার নাম কায়েস । আর অনেকে বলেছেন, তারিক । তিনি জয়িক। -তাকরিবুত তাহজিব : ১/৫১৬, নং-১২৮৫। 
এর ওপর দরসে তিরমিধীতে (১/১৯৯, ৮4৬ ০৯) ০ ৬) ৬৯৩) আলোচনা হয়েছে। জারো বিস্তারিত জানার জন্য দ্র, মিজানুল 
ই'তিদাল : ২/৬৪৬, নং-১৫৭২, তাহজিবুত তাহজিব : ৬/৩৭৬ হতে ৩৭৯। 

২» তাছাড়া হজরত আলি রা. হতে এমন একটি মারফু' বর্ণনা বর্ণিত আছে, ধাতে মুর্দার খেকো জন্ত হায়েনা সম্পর্কে 
সুস্পষ্টভাবে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ, মুর্দার খেকো জন্ত হায়েনা, কুফর, সি্গা গ্রদানক্ষারির 
উপার্জন এবং ব্যতিচারিনীর পারিশ্রমিক হতে নিষেধ করেছেন। (দাওরাকি) -কানভ্কুল উম্মাল : ২০/২২, ১০) ০5৮] ৮931 - 
সংকলক । 


২৭ 


দর. মা'আরিফুস সুনান : ৬/৩৭১। -সহকলক । 
২২৮ ২৫৩৩, ৮৯০০ 41 ৬৪ ০১৩ ০২০৬৭ ৪৩1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড হক ১০২ 


০১৯৪৬৬৯৪৬$৯৮ ৬৫৩৪৩ ৪৭৪ক৪৩ক৯ন৪ক৬এ৪লক৬১%১ হক৭ ২১৯ক৬৯৭৩ ৯ক কক জজ এ৬৪কককজ কউ ডউতততজরউজডগতজিডজতররকজজত৫৪৬ক৬ ৪৬৪৬৪ কত৯৪৬কতকত ৬৬৪৪৩৬০৬৪৬৯ ০৯৯ কউ উকজতততততউিউওটজককউ১ক৯৫৬৪ক তক কজকিডিরি নিজ সকচর ই পকশিউিজটিতিলজতির উক্ত কর উিসিত তে ০শি তত তত ত সতত তত 


“জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়েনা সম্পর্কে 
জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি বললেন, এটা শিকার । মুহরিম যখন এটা শিকার করবে, তখন একটি বকরি 
এর বিনিময়ে দিবে ।' 

এসব কারণে মনে হয়, কোনো বর্ণনাকারি হায়েনা শিকার হওয়ার অর্থ এই বুঝে নিয়েছেন যে, এটা হালাল । 
অথচ শিকার হারাম জন্তর দ্বারাও হয়ে থাকে ।২৯ এজন্য ভুলবশত খাওয়ার অংশ বাড়িয়েছেন। 

হাফেজ মারদিনি রহ. বলেন, আবদুর রহমান” ইবনে আবু আম্মার হাদিস বর্ণনায় বেশি প্রসিদ্ধ নন। 
সেকাহ বর্ণনাকারিদের বিরোধিতায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। অথচ এ অনুচ্ছেদের হাদিস শুধু তার হতেই 
বর্ণিত। আর সমস্ত হিংস্র দাীতালো প্রাণী সংক্রান্ত হাদিসটি নিঃসন্দেহে প্রমাণিত ও সহিহ ।**১ 


2440১৬১0৮88 ওঠ ৪ ও লে 


চে 


অনুচ্ছেদ-২৯ : মক্কায় প্রেশের জন্য গোসল করা প্রসংগে (মতন পৃ, ১৭৪) 
৪2450 05 2 4 ৫ 04615 4 542 08 95 _ ৮তা 
৮৫৩। অর্থ : ইবনে উমর রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখ নামকস্থানে মন্কায় 


প্রবেশ করার জন্য গোসল করেছেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি সংরক্ষিত নয়। বিশুদ্ধ হলো, নাফে' ইবনে উমর রা. সূত্রে বর্ণিত 
হাদিসটি তথা তিনি মন্কায় প্রবেশ করার জন্য গোসল করতেন। 





২৯৯ আল্লামা ইবনে কুদামা রহ. শিকার হওয়ার তিনটি শর্ত বর্ণনা করেছেন, 'শিকার সেটি, যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যায়- 
১. যা ক্ষণ করা হালাল, ২. যার মালিক নেই, ৩. যেটি আত্ম রক্ষাকারি -আল মুগনি : ৩/৫০৬, ০0৮০ ১৯০ ৪1১৯5 4888 এড 


৮711 

এতে বুঝা গেলো, তাদের মতে শিকারের জন্য গোশত খাওয়া বৈধ হওয়া আবশ্যক । আর এ অনুচ্ছেদের হাদিসে মুর্দার খেকো 
জস্ত্র হায়েনাকে শিকার সাব্যস্ত করা হয়েছে। প্রথমত এতে খাওয়ার কথা সুস্পষ্টভাবে উল্লিখিত হয়েছে। দ্বিতীয়ত যে বর্ণনায় খাওয়ার 
উল্লেখ নেই, তাতেও সাইদুল শব্দের কারণে মুর্দার খেকো অস্ত্র হালাল এবং তার গোশত খাওয়া বৈধ সাব্যস্ত হবে। 

তবে এর জবাব হলো, সাইদ শব্দটি যেসব জান্তর গোশত খাওয়া যায়, সেগুলোর সংগে বিশেসিত নয় ৷ বরং যার গোশত খাওয়া 
যায় এবং যারটি খাওয়া যায় না উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন, নিন্রেযুক্ত কাব্যে আছে, 

১০০৪১] ৬৯০ 85০ 105 5 প১১ ৮৪৭ এ৯৭। ১০০ 

ইমাম রাজি রহ. এ কাব্যটি হজরত আলি রা.-এর দিকে সম্বন্ধযুক্ত করেছেন । -নসবুর রায়া । দ্র. মা'আরিফুস সুনান : ৬৩৭১। 
-সংকলক। 

৩০০ আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আবু আম্মার । তবে তার সম্পর্কে কোনো অসুবিধা আছে বলে আমি জানতে 
পারলাম না। -মিজানুল ই*তিদাল : ৪/৫৯৪, নং-১০৮১৭। -সংকলক। 

০১ হাফেজ আলাউদ্দিন তারকুমানি আল জাওহারুন নাকিতে (২/২৫) বলেছেন, সমস্ত দাতালো হিংস্র প্রাণী সম্পর্কে নিষেধাজ্ঞার 
হাদিস সহিহ প্রমাণিত এবং প্রসিদ্ধ । এটি বিভিন্ন সূত্রে বর্ণিত। সুতরাং এর সংগে ১১০ ৫৮ হাদিসের কোনো বিরোধ নেই। 
কেনোনা, এটি আবদুর রহমান ইবনে আম্মারের একক বর্ণনা! তিনি এলেমের বর্ণনায় প্রসিদ্ধ নন এবং তার বর্ণনা দ্বারা তখন দলিল 
পেশ করা হয় না, যখন তার চেয়ে আরো কোনো মজবুত সেকাহ বর্ণনাকারি তার বিরোধিতা করেন। তামহিদ গ্রন্থকার অনুরূপ 
বলেছেন। -মা'আরিফুস সুনান : ৬/৩৭২। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ১০৩ 


৮+রকনককীন্কিপ্দকককএ এক যকতঠীককতকীক বক ন্কীরাজজককনতকিকক্ক কত 
১৯০৯৯ নককক্উপসিকককএখ টি রকঠক্কিততিকত্কিকন্কডওককনিককিকক্ক কতক উিককজরডককক কক একখককরুক্রঞ্তর খখিএককিকএঠকককতকবএককর০৬৬১$৩ক্রাডকক্রীককণ ৬৮৮6৬৪৬১৪৭৬ ৮৪৪$৫রকক্ককরঞ্রওজবডিককব্জকতবঠ জউঞ্কককতরিকত্রতঞককজকএতঠজকজকডনককর্ব্তকত্রনকঞ্ককজতক্তরজক্তক্গাজ্তকর পপ গকককত্কশ্কঠতছ তা? 


ইমাম শাফেয়ি রহ. এ মতই পোষণ করেন । মক্কায় প্রবেশ করার জন্য গোসল করা মুস্তাহাব । 
আবদুর রহমান ইবনে জায়দ ইবনে আসলাম হাদিসে জয়িক ৷ তাকে জয়িফ বলেছেন আহমদ ইবনে হাম্বল, 
আলি ইবনুল মাদিনি প্রমুখ । এটি আমরা শুধুমাত্র তার সূত্র ব্যতীত অন্য কোনো সুত্রে মারফু' আকারে পায়নি । 
দরসে তিরমিযী 


(৮০8 2 ০৯৯ 2৮০১ 4৮০ 4০ ০০ ভা ০১৪ :.0$ ১০০ 08 ৬০২০০) 
এ হাদিসটি ইমাম তিরমিযী রহ.-এর সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি যদিও সুত্রগতভাবে জয়িফ, কিন্তু দুটি কারণে 
এটিকে গ্রহণ করা হয়েছে । কেনোনা, এটি আমল দ্বারা সমর্থিত*০ ৷ দ্বিতীয়তো ফাজায়িলে দুর্বল হাদিসও 
গ্রহণযোগ্য হয়ে থাকে 1০১ কিন্তু এই দ্বিতীয় মূলনীতি সম্পর্কে একটি কথা স্মরণ রাখা আবশ্যক। 


ফাজায়িলে জয়িফ হাদিস তিন শর্তে গ্রহণযোগ্য 

আল্লামা সুমুতি রহ. তাদরিবুর রাবিতে এবং হাফেজ সাখাবি রহ. আ'লকাওলুল বাদি" ফিসসালাতি আলাল 
হাবিবিশ শাফি' নামক গ্রন্থে হাফেজ ইবনে হাজার রহ. হতে বর্ণনা করেছেন যে, জয়িফ হাদিস ফাজায়িলের 
ক্ষেত্রে তিন শর্তে গ্রহণযোগ্য । 

১. এর দুর্বলতা খুব মারাত্বক না হতে হবে। তাহলে সে একক বর্ণনাকারি মিথ্যুক ও মিথ্যার অভিযোগে 
অভিযুক্ত এবং প্রচুর পরিমাণ ভুলের শিকার বর্ণনাকারিদের শামিল হয়ে যাবে 

২. এর বিষয় শরিয়তের প্রমাণিত মূলনীতির মধ্য হতে কোনো মামুল বিহি মূলনীতির আওতায় থাকতে 
হবে। সুতরাং যেগুলো কোনো মূলনীতির আওতায় থাকবে না এমন কোনো নতুন বিষয় এখান হতে বাদ পড়ে 
যাবে। 





০২ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুযায়ি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এ হাদিসটি বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/২০৮, নং-৮৫২। -সংকলক। 

৩০৩ এটি মক্কার একটি স্থানের লাম । আর কেউ বলেছেন, এটি সেই উপত্যকা, যেখানে হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.কে 
দাফন করা হয়েছে। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম আজিম ইবনুল হারিস রা.কে বরাদ্দ দিরেছিলেন। -মাজ্জমাউ 
বিহার্িল আনওয়ার : ৪/১০৭। -সংকলক। 

০৪ তিনি বলেন, আবদুর রহমান ইবনে জায়দ ইবনে আসলাম হাদিসের ক্ষেত্রে জয়িফ। আহমদ ইবনে হাম্বল, আলি ইবনুল 
মাদিনি রহ. প্রমুখ তাকে দুর্বল বলেছেন। আমরা এই হাদিসটি এই সূত্রে কেবল মার্চ আকারে জানি । অন্য কোনো সূত্রে জানি না । 

০ তা'আমুল এবং উম্মতের নিকট গৃহীত হওয়ার কারণে দুর্বল হাদিসও সহিহ হাদিসের পর্যাযভুক্ত হয়ে যায়। এই মূললীতিটি 
দরসে তিরমিহীতে (১/৮৫, ৮৬)। হাদিসকে বিশুদ্ধ সাব্যস্ত করা ও জয়িফ সাব্যস্ত করার মূলনীতির অধীনে বিশদভাবে আলোচিত 


হয়েছে | আরো কিস্তারিত দেখার জনা দ্.. $ 550 2০১০ 44401 5০৪০ 4৮১৪ 4৮৬ 2১১31 (৫১/৫২), তাছাড়া দ্র. 
৮০ ১০0] ৬৮ ০৭০ ৭০৬। 2১৯৭ ০৬ ২৬৯৪ ১০০৮৬ (২২৮-২৩৮)। সংকলক । 

৭০» কিন্তু এ দুটো কারণকে এখানে উল্লেখ করা তখনই সঠিক হতো, যখন শুধু এ অনুচ্ছেদের হাদিসের ওপর 
নির্ভর করতো । অথচ বিষয়টি তা নয়। বরং এ অনুচ্ছেদের বিষয়টি হজরত ইবনে রা.-এর একটি বর্ণনা ছারা প্রমাশিত হয়। 
হজরত নাফে' রহ. বলেন, ইবনে উমর রা. যখন হেরেমের নিকটবর্তী জায়গায় প্রবেশ করতেন, তখন তালবিয়া পড়া হতে বিরত 
থাকতেন। তারপর জিতুয়া নামক স্থানে রাত্রিযাপন করতেন । তারপর পড়তেন ফজরের নামাজ এবং গোসল করতেন ও হাদিস বর্ণনা 
করতেন, 1১5 ০9১ 095 ৮১০১ 4১৬০ 41 ০০০ ও এ তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করতেন । ইমাম 
বোখারি রহ. এই বর্ণনার ওপর একটি শিরোনাম কায়েম করেছেন, $৫১ 4১৯১ ১০ ৮৮০০১) প৯৪। দ্র (১/২১৪, এ 4555) 1 
সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪৮ ১০৪ 


কটিনসগিতক সক নবীর নি কত কও +৮৪+৫১ | কক্কনর দক ক ৮৬ এক কত েচকত ৫ ররর তরককককক কিক ৬৪০৩ক৮জম৪৮৬৬৬৪%কক৪৬৬২ক৮৬৬৬১$৬৬১৬৬ক ডক কর রক কডওজ রত কএউনকরাররনরকউররারককইরচডবককককওককবকবককখ্ককনকরকঠডরচক$ককজককডরএরনরাক্কত কর ৪১৪৩ এ তত ৮৮ 


৩. এর ওপর আমল করার সময় এট। প্রমাণিত বলে বিশ্বাস করধে না। বরং সতর্কতার ওপর বিশ্বাস পোষণ 
করবে। যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, এমন বিষয় ভার প্রতি সন্বন্ধযুক্ত না হয়। 


এই বিষয়টির বিস্তারিত বর্ণনা আল্লামা আবদুল হাই লাখনবি রহ.-এর কিতাব আল-আজবিবাতুল ফাজেলাতে 
আছে 1০০৭ 


১৩4৮০ 41 ০৬০০ 01 0524 65 ৪ ৪ 2 
$4 05 48355$ ৪১০ 05 এ 
অনুচ্ছেদ-৩০ : উচু এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকায় 
থবেশ ও ন্চি এলাকা দিয়ে বেরিয়ে যাওয়া প্রসংগে (মৈতন পৃ. ১৭৪) 
চিনি বিচে তো 8০ &। ৮০ তর তত, এ 2245 05 _ ৯০৫ 


৮৫৪ | অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন্কায় 
এলেন, তখন প্রবেশ করেছেন উচু অংশ দিয়ে, আর নিচু অংশ দিয়ে বেরিয়েছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ, বলেছেন, হজরত ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত আয়েশা রা.-এর হাদিসটি ০:৯০ (১.৯। 


1958 254 21৬ ৩4৯৮ 4 ০০০ (0 0554 28 ৪5 এআ 
অনুচ্ছেদ-৩১ : নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 


দিনে মকায় প্রবেশ প্রসংগে মতন পৃ. ১৭৪) 
€ 7৮412 
105 944425005 ১45 এ| এ ভর 5 9০ ০ ০০ ৮ _ 4০০ 


৮৫৫। অর্থ : হজরত ইবনে উমর রা. হতে বর্নিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্কায় 


প্রবেশ করেছেন দিনে । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১০ । 





০০; দ্., ৩৬-৫৯ 0৮০91 ০৪০ ৬৪ ৮৮৯০০] ১৯৯৯] এ ৯৩ ৩০এ। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১০৫ 


১ .ককিকতকতিকতশসতকচককিঠ তব ঠপনকজকি্গিজজকতীকিতকর গত শক পকএকতক$তককণীন তক জন্তত তত তক কশএককিকশজজককজতিজকঠতক নক উিজি তক তন তককিত বরন এজ পগকীকীগজ কনক জস্কতকজগাকীকরিজড়কএককরীকতকজ এ ককান্পরঞকজাবরনাকাকবারকরীঞকজকতকএ একর কাজকীতপাসরজককচকক কাত তজএকসতজপ্নকারতীজ্রতলবীকদিকতউিতী তক 


শপ চ22 


2৯] 053) ১৪ 08৬ 532515508৫৬ 5 পর 


অনুচ্ছেদ-৩২ : বাইতুল্লাহ দর্শনের সময় দুহাত উঠানো 
মাকরুহ প্রসংগে (মতন পৃ. ১৭৪) 
18৫ ৪ 550 3 ০ এ 0৭ ২৩ ৩ সত 45৫2 এ তে এ 55 *৬২ 
46075 ১4০ এ ৪০০ 2 5 2 


৮৫৬। অর্থ : মুহাজির মক্কি রহ. বলেন, হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.কে জিজ্ঞেস করা হয়েছিলো, 
যখন কেউ বাইতুল্লাহ শরিফ দর্শন করবে, তখন কি সে হস্তঘয় উত্তোলন করবে? এর জবাবে তিনি বললেন, 
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ করেছি। আমরা কি তা করছি? 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আৰু ঈসা রহ. বলেছেন, বাইতুল্লাহ শরিফ দর্শনকালে হাত উত্তোলনের বিষয়টি আমরা কেবল শো'বা-আবু 
কাজাআ সুত্রে বর্ণিত হাদিস হতেই জানি । আবু কাজা'আর নাম হলো, সুয়াইদ ইবনে হুজাইর । 


দরসে তিরমিযী 


430০ এ ৮০ | &০ ৯৯৯ 2 0৩ িউঞ। 5919 ৯ ৯১০ ২৪ 7 এ০ ৬০ 08 ১৯ 05 
1৮৮৮415805৬ ০১ 


৯* আমাদের নিকট মওদুদ তিরমিষীর কপিগুলোতে বর্ণনাটি বর্ণিত আছে এষনভাবে- 414) 135 অর্থাৎ হামজায়ে ইস্তফহাম 
ব্যতীত। জামিউল উসুলে ৩/৪১৬, নং-১৭৪৩ 0 00591) 354 ০0৯৯১ ৬৪ ১০০ ৭২৯॥ 4১৯১"" তিরমিযী সূত্রে হাদিসটি এভাবে 
বর্ণিত আছে, কিন্তু মা'আরিফুস সুনানের (৬/৩৭৫) মূলপাঠে আছে 4৯৪) 3581 হোমজায়ে ইন্তেফহাম প্রশ্ন বোধক হামজা সহকারে । 
ব্যাখ্যাতেও হজরত বিন্লৌরি রহ. বলেন, 41 অন্বীকৃতিবোধক হামজা সহকারে ৷ সুনানে তিরমিবীর টীকা নাফউ' কৃতিল মুগতাজিতে 
(১/১৩৫, চীকা : ৬) লিখেছেন, )5:১. 5১4) : 41৯) 0৩ 7 415 মোল্লা আলি কারি রহ. 44১ ৬ শব্দ বর্ণনা করেছেন । - 
মিরকাতৃল মাফাতিহ : ৫/৩১৮, ৬১৩] ৩১০৪॥ ০৪ ১৮৪১ ০ ০৯৯০ এ+ সারকথা, যদি বর্ণনাটি হামজায়ে ইন্তেফহামসহ মেনে 
নেওয়া হয়, তাহলে উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে ঘাবে। নাসায়ি আবু দাউদের বর্ণনা গ্বারা ইন্তেকহামবিশিষ্ট সুরতের সমর্থন হয় । কেনোনা, 
নাসায়ির বর্ণনার শব্দগুলো নিম্নরূপ- 'হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্েস করা হয়েছিলো, যিনি 


বাইতুল্লাহ শরিফ দেখেছেন! তিনি কি তার হন্তহ্থয় উত্তোলন করবেন? জবাবে বললেন, আমি মনে করি না যে, ইহুদি ব্যতীত অন্য 
কেউ এটা করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্পাঙ্ছ আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ করেছি। (তার সাগে) আমরা এ কাজ করতাম না। 
(২/৩২, ১৯) 293) ১০ ৪৯৪ ০৪) ১০ ০৯ ৫৩৬ 35) 1 আবু দাউদের বর্ণনার শব্দগুলো নিঙ্ধক্$প- 'জাবের ইৰনে 
আবদুল্লাহ রা.কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, যিনি বাইতুক্পাহ শরিফ দেখেছেন, তিনি কি হত্তদ্বপ্র উঠাবেন।? 
জবাবে তিনি বললেন, আমি মনে করি না যে, এ কাজটি ইছদি ব্যতীত আর কেউ করবে? আমরা রাসূলুল্লাহ সাল্লান্লাথ আলাইহি 
ওয়াসাল্লামের সংপে হজ করেছি। তবে তিনি তা করতেন না।' (১/২৫৮, ৯৪ 23) ১১০ ০৮৪ ৫4) 4০7 ০৯) ৯০০০ ৮835) - 
সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪৮ ১০৬ 


৬৬৪ এ ৪৩ এ জপককঞ্িশকওকককওস$০৪৯ ০৯৩ -জপককর বতলভন ৪৪৬৭৪ কড কক সককডককিকিক৬ ১ উর করকবাাডিজকক্রজরীকজরখকীকরবরডককবগক্করকককরীউখ্যীউউউররউরতঠককককিকররকক রক কজকাজক্কীকিকককগীতক বকর ্রগ্জকনরক্রারউকাজরক্করীকউিকজ্রকীঙকক্কগজত উপজশজক্রীনাটি বট বগ্ চক কজকীউতীর জর 


বাইতুল্লাহ শরিফ দেখে দোয়া করা বিভিন্ন আছর ও বর্ণনা দ্বারা প্রমাণিত ।5০* যেগুলোর মধ্য হতে 
সনদগতভাবে সবচেয়ে স্পষ্ট হলো, হজরত উমর রা.-এর আছর । এটি মুসতাদরাকে হাকেম ইত্যাদিতে রয়েছে, 


4০১০০ ৪০ ০১৯৪ ৫১০ এ ১১ এএ শে] 2 এও এম ও] ০৮৮1 ৩৩ ০৯5 ০ 
“হজরত উমর রা. যখন বাইতুল্লাহর দিকে নজর করতেন তখন পড়তেন, 


০১০০ ২০ ০১৯৪ 7১০। ০০১ ০১ এও ক] 

তালখিসে৯ হাফেজ রহ. এটি উল্লেখ করে নীরবতা অবলম্বন করেছেন। এ স্থানে তাই দোয়া 
সর্বসম্মতিক্রমে মুস্তাহাব । 

এই মাসআলাতে অবশ্য মতপার্থক্য আছে যে, এই দোয়াটি হস্তদ্ধয় উত্তোলন করে হবে, না এছাড়া । ইমাম 
শাফেয়ি রা. বলেছেন, আমি বাইতুল্লাহ শরিফ দর্শনকালে দুহাত তোলা মাকরুহ মনে করি না এবং এটাকে মুস্ত 
[হাবও মনে করি না। তবে আমার মতে এটা ভালো 1২৯, 

এই মাসআলাতে হানাফিদেরও দু'টি উক্তি আছে। 

তাহাবি রহ. প্রাধান্য দিয়েছেন হাত উত্তোলন না করার । হজরত জাবের রা.-এর হাদিস-১২ দ্বারা তিনি দলিল 
পেশ করেছেন এবং এটাকে ফুকাহায়ে হানাফিয়ার মত বলে উল্লেখ করেছেন 1৩১৩ 

তবে গুনইয়াতুল মানাসিক গ্রন্থকার বিভিন্ন হানাফি মুহান্কিকের উক্তি বর্ণনা করেছেন যে, তাদের মতে হস্তদ্বয় 
উত্তোলন মুস্তাহাব । সেসব মুহান্ধিকিন ইবনে ছুমান১৪ এবং মোল্লা আলি কারি» রহ.-এরও নাম উল্লেখ 
করেছেন। 

যারা মুস্তাহাব বলেন, তারা মুসনাদে শাফেয়িতে বর্ণিত ইবনে আব্বাস রা. এর মারফু' হাদিস দ্বারা দলিল 
পেশ করেন, 


০ দ্র, আত তালখিসুল হাবির : ২/২৪১-২৪২, ৯১৯ ৬] ত৯] ০51 383 4৩5 ০১৯১ ৪1 (এবং মাজমাউজ 
জাওয়াইদ : ৩/২৩৮, ৩১৯ ৬] ১৮০13 058 ৩ ০৩। তাছাড়া দ্র. রিনি ২/৩২-৩৩, 5৪৯ 239) ১১০ 551 - 
সংকলক । 

৯০ ২/২৪২, ৬৯7 এ] ৮৯] 0০1 28) 4 ০৯৯১ ০৪। -সংকলক। 

* মা'আরিফুস সুনান : ৬/৩৭৬, হাফেজ ইবনে হাজার রহ. এই শর্ত বর্ণনা করেছেন, “বাইতুল্লাহ শরিফ দেখার সময় হস্ত 
উত্তোলন কোনো কিছু নেই । সুতরাং আমি এটিকে মাকরূহ মনে করি না এবং মুস্তাহাবও মনে করিনি | -তালখিস : ২/২৪২, শু 
১২১ ৪] ০৯] 0০51 389 444 ০৯৯০। -সংকলক । 

*১ অর্থাৎ, হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.কে বাইতুল্লাহ নিকট হস্ত উত্তোলন করা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো । তিনি 
বললেন, এটি এমন একটি কাজ যা ইহুদিরা করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ করেছি। তিনি এ 
কাজটি করেননি । তাহাবি : ১/৩৩১, ৯৭1 335) ১১০ ৩১৯] ৮৪) 4১51 -সংকলক । 

*১* তাহাবি : ১৩২। -সংকলক। 

** দ্র, ফতহুল কাদির : ২/১৪৭, »৯)| 4১31 -সংকলক। 


৯৫ দু মিরকাতুল মাফাতিহ : ৫/৩১৮, ৬১১ ৯০ ১১৪ ১৭1১ 4৭ ০৯৯৪ ৪। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ১০৭ 


2১) ০] ৮০) 5580 91১ ০১৬ ৩১৩৪ ৯৪১] ০৪০ 
“দুহাত উঠানো হবে নামাজে এবং বাইতুল্লাহ দর্শনকালে ও সাফা মারওয়ায় ।' অবশ্য এই বর্ণনার একজন 

বর্ণনাকারি সায়িদ ইবনে সালেম আলকাদ্দাহ রহ. সম্পর্কে কালাম আছে 1২১; 
তাছাড়া ইমাম শাফেয়ি রহ. হজরত ইবনে জুরাইজ রহ. হতে মুরসালরূপে বর্ণনা করেছেন। 

১১১ ৬] 1৯৬ ২১ ৯৫ 055 4১৮ 68) এজ 51919 05 ৮৮০১ ৪১০ এ ৬৮০ এ০। ০১৭৭ ও)? 
১৮২ ৮৯৬০১ ৮9455 ৪০৪০ ১১০০1 *৯৯ ০৯০ 45553 48০ ০০ 535 ০৬3 ৬০০ 55) 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরিফ দেখতেন, তখন দুহাত উঠাতেন এবং 

বলতেন, হে আল্লাহ! তুমি এই ঘরের মান-মর্যাদা ও মাহাত্ম্য এবং প্রভাব বাড়িয়ে দাও। তার মান-মর্যাদার 

কারণে যে এই হজ করে ও ওমরা করে তারও মান-মর্যাদা, মাহাত্ম্য ও নেকি বাড়িয়ে দাও ।' 

তবে এতেও সায়িদ ইবনে সালেম আছেন, এবং এটি মু'জাল১১৯ও | কেনোনা, ইবনে জুরাইজ এটি বর্ণনা 
করছেন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে। 

অবশ্য ইমাম আজরাকি রহ. এটিকে আখবারে মক্কায় এমনভাবে বর্ণনা করেছেন, 


০) -১। ঠ19 0১49০ 4 ০০০৮ এ] 95 2 05 4৪ ০১৯৪০ ০০ ০০৬ 2 এ লে ১৯ ০৪ ০০ 
4৯৯ ১৯০ 45353 4৬১০ ০০ ১3১ ০3৫১১ ৪৬৬০১ 3৪০৪ 99১০০ 0 9৬ ৩০ ত0 00 ৪ 
418১ ৮৯৬০১ ০০০৪ ৪০৭৭ ১০ 
তা সত্বেও দুই স্থানে এতে বিচ্ছিন্নতা রয়ে গেছে ।০২, 


১৯ দ্র. মুসনাদুল ইমামিশ শাফেয়ি বিতারতিবিশ শায়খ মুহাম্মদ আবিদ আসসিনদি (৩৩৯, নং-৮৭৫, ৮০৯) ৮০৯ 455৪ 
4৫০৭ ০০ 45158 এ] 255 ০১৯১ ০৬ ০৯] ৫39 ৬ ০০০০এ)। পূর্ণ বর্ণনা এবং সনদ নি্রূপ-_ ০৯ ০৮ 70০ ৩৪ ৬৯০ ০৬ 
::0$ 40 ৮৮49 4৩০ 01 এত ওই ০০ 77০ ০৪০ 08 ০5 ৩০০৯৯ 0 0 আদ এ ৯ ৮০৪ ০১৯৯ 2 ৬ ৩৪০ 
৯ ০০১ ০৯০] ১০১ ৬৯3 4৩০৮ ৬5৩ 5৪০১ ৬২ ০০ একি 59 ডিও চিত ও ভ৯১। ৪8০1 - 
সংকলক । 

৩১৭ হাফেজ রহ. লিখেন, সায়িদ ইবনে সালেম আল কাদদাহ আবু উসমান আল মান্ধি। মূলত তিনি খুরাসান কিংবা কুফার 
অধিবামী ৷ মামুলি সত্যবাদী । ভুল করে থাকেন। তার প্রতি যুরজিয়া মতবাদের অভিযোগ উত্ধাপিত হয়েছে। তিনি ছিলেন ফকিহ। 
নবম শ্রেণির বড়দের শামিল । -তাকরিবৃত তাহজিব : ১/২৯৬, নং-১৭২। 

তার সম্পর্কে সমালোচক এবং সদালোচক সবার উক্তির জনয দ্র. মিজানুল ই'তিদাল ফি নাকদির রিজাল : ২/১৩৯, নং-৩১৮৬। 
সংকলক । 

৭১৮ মুসনাদুল ইমামিশ শাফেছি । ৩৩৯, নং-৮৭৪ 1 -সংকলক । 

৭১৯ আল মু'জাল। যে বর্ণনার সনদ হতে দুই কিংবা ততোধিক বর্ণনাকারি লাগাতার ছুটে গেছে। -তাইসিরু মুসন্জালাহিল হাদিস, 
ডষ্টর মুহাম্মদ তাহ্হান : ৭৪ | -সংকলক। 


৭০ আখবারু মন্কা : ১/২৭৯, 2৮58 ৩7 ১৬ ১০ ৬ এ । সংকলক । 


*১ একটি হলো, ইবনে জুয়াইজ মাকহুলের মাঝে, আরেকটি হলো মাকছুল এবং নী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাষ্টামের 
মাঝে । -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড & ১০৮ 


তকজশকককজজজচক্ররারহীরডউজিজকজতজতজরতরকজকীকড ক ৮৬কডক উড ক ১৩৬৬ করুক ৬৬ ডনের ৬কওকএ৬৬৬৬৬৬৬৬৬৯ক একক ৪ ককক৬৬৬কক কও ডক রত রএতক্ক6৪৫6কতররাডিজ জজ উনারকডককজঞ্রকরউিজ্বককডকরওকটিপক তর ৬৪৪৬রক এরর তর বাকরককক$কিকককককক৮৯৯৬ক৩৬০৪কককডকরবরক্ককক্উক৪১৯০০০৭ 


ইমাম শাফেয়ি ও ইমাম তাহাবি রহ. হস্তদ্বয় উত্তোলনকে এই ওপরযুক্ত খুতের কারণে সুন্নত সাব্যস্ত করতে 
অস্বীকার করেছেন। তবে গুনইয়াতুল মানাসিক গ্রন্থকার এসব বর্ণনাকে সামগ্রিকভাবে প্রমাণযোগ্য সাব্যস্ত করে 


হজরত জাবের রা.-এর এ অনুচ্ছেদের হাদিস” সম্পর্কে বলেছেম, 40 ১০ ১১৫৭ 45১৭] 15২৩ 


5152 
অনুচ্ছেদ-৩৩ প্রসংগ * কিভাবে তাওয়াফ করতে হয় মেতন পৃ. ১৭৪) 
% ৮৪,৪০৫ ৪০ 95 বিল ৩ ৯৮ এ এ উরে ক অং 0 ১২৩ ১০ _ *০২ 
এ 4০০০৪ 04 051585 এ্ এ ৫০ ৫5 (35 349 9৮ ৫ ০ 
21 4৫ এ 42 এ 55296 025 এ 5 2 84545 ১১০৫ 
1 ১0৯৪ 05 65505৬2্ 


৮৫৭। অর্থ : হজরত জাবের রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাশরিফ 
আনয়ন করলেন, তখন মসজিদে প্রবেশ করলেন। তারপর হাজরে আসওয়াদে চুম্বন করলেন । তারপর ডানদিকে 
চলে গিয়ে তিনবার রমল করলেন এবং চারবার স্বাভাবিকভাবে চললেন। তারপর মাকামে ইবরাহিমে এসে 


বললেন, ০5 (৯1০8 2৭ 0০ 15১051 সেখানে তিনি দু'রাকাত নামাজ আদায় করলেন । মাকামে 
ইবরাহিম তখন ছিলো তার ও বাইতুল্লাহর মাঝে । তারপর এ দু'রাকাত আদায় করে হাজরে আসওয়াদের নিকট 
এলেন এবং তা চুম্বন করলেন। তারপর সাফার দিকে বেরিয়ে এলেম। আমার ধারণা তিনি তখন, 14. ৫), 
40) 1 0৭ 59১০) বলেছেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 

হজরত ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০১০... ০১১ 

ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল চলছে । 





*১ অর্থাৎ, হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.কে জিজ্ঞেস করা হয়েছিলো, কেউ যখন বাইতুল্লাহ শরিফ দেখবে, তখন কি সে 
হস্তদ্বয় উত্তোলন করবে? জবাবে তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ করেছি । আমরা তা 
করতাম । -সংকলক । 

* মোল্লা আলি রহ.ও হস্ত উত্তোলন করার বর্ণনাগুলোকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তীতে সমস্ত বর্ণনার মাঝে সামগ্রস্য বিধানের 
পন্থাকে প্রধানতম সাব্যস্ত করেছেন । তিনি বলেন, “আমি বলবো, উভয় ধরনের বর্ণনার মাঝে এভাবে সামঞ্রস্য বিধান করা আফজাল 
যে, হস্ত উত্তোলন দলিল করার বিষয়টি প্রযোজ্য হবে প্রথম দর্শনের ক্ষেত্রে। আর না করার বিষয়টি প্রযোজ্য হবে প্রত্যেকবার । - 


মিরকাত শরছে মিশকাত : ৫/৩১৮, ০ 9৮0) 285 ০0১৯১ ০১৪ -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১০৯ 


এমা ০] সা ০ এ ৪৪ 2 ওত 
অনুচ্ছেদ-৩৪ : হাজরে আসওয়াদ হতে হাজরে আসওয়াদ 
পর্যন্ত রমল করা প্রসংগে মেতন পৃ. ১৭৪) 
টি এ ৮৭। 32445 005 5485 এ ৩৮৯ 2 তা: ৯ ১০ ৯০%, 
৮৫৮। অর্থ : হজরত জাবের রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ 
হতে হাজরে আসওয়াদ পর্যস্ত তিনবার রমল করেছেন । আর চারবার স্বাভাবিকভাবে চলেছেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিষী রহ. বলেছেন, হজরত ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, হজরত জাবের রা.-এর হাদিসটি ০৯০ ০.০ । 
ওলামায়ে কেরামের মতে এব ওপর আমল অব্যাহত । 
শাফেয়ি রহ. বলেছেন, ইচ্ছাকৃত ভাবে যখন কেউ রমল পরিহার করবে, তখন সে মন্দ কাজ করবে। অবশ্য 
তার ওপর কোনো জরিমানা নেই । আর যখন তিন চক্রে রমল করলো না, তখন আর অবশিষ্টগুলোতে রমল 


করবে না। অনেক আলেম বলেছেন, মক্কাবাসীর ওপর রমল নেই, এমনিভাবে মক্কা হতে যারা এহরাম করেছে 
রমল নেই তাদের ওপরও | 


১২1৬৩ 653 0051 ০৩ সঁ। 8৬৭ ৪৪ ৪ এ ৩৪ 
অনুচ্ছেদ-৩৫ : অন্যগুলো ছাড়া হাজরে আসওয়াদ ও রুকনে 
ইয়ামানি স্পর্শ করা প্রসংগে মেতম পৃ. ১৭৪) 


রি লি তি 
পত 62 ঞ্ট ৪ ঠ 


রি 51 হী $ ৬৮? ৫ 25 পাকি তে রি ০ ক ৫ ৯৫৫ পর ক তে 
৩ “এ 44] এ ১০ ০৪ ৩ সি 3 ৬টি ০৪ 5৫০৪ 2 ৩3 ১৮ তা] ০০ ০5৩৭ 
৫7০৮. পটে পত্ পি ০৪, 


টবে নে রি ৮ ঠা ৫৯৫৯ ০০ ৬৫ ৫৯০৯ চি ০৯৫ এ ০ ০ 
০৯ ২ ০৬ ভা ০55 ২৯ সা খু! ঠা ১৪৭ এন 3485 এ ০ 2 61 ০৭০৪ 
193৯4 5৪ ৩৪৪৬ 

৮৫৯। অর্থ : আবুত তুফাইল রহ. বলেন, আমরা ছিলাম ইবনে আব্বাস রা.-এর সংগে । হজরত মুয়াবিয়া 
রা. তখন যে কোনো রুকনের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেটিকেই স্পর্শ করেছেন। তখন তাকে হজরত 


ইবনে আব্বাস রা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র স্পর্শ করেছেন হাজরে 
আসওয়াদ ও রুকনে ইয়ামানিকেই, অন্য কোনোটিকে নয়। তখন হজরত সুয়াবিয়া রা. বললেন, বাইতুল্লাহর 


কোনো অংশই পরিত্যাজ্য নয় । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর রা. হতে এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯.» ০১৬1 


সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত যে, স্পর্শ করবে শুধু হাজরে আসওয়াদ এবং রুকদে 
] 


টারার্র্রা রুকু হার র্যা রাজারা 45 


৩২৪. 


এ]:009 40৭ 31 059 ১৪ 3 550 23৮3 ৮79 এস ০৪ ৬ 3 05 ০৪৮৭ ক ৮০ 
০0৪) 0৩১ ১০১১)। ৯৯৯] 3 ০0৪ ০9 শত 0১৪ 4০ এ! ভোজ ভাখ। ও) 277০ ০০৪০ | 
১৪এ ৯ আর রুকনে ইয়ামানির হুকুমে পার্থক্য হচ্ছে, যদি হাজরে আসওয়াদ চুম্বন কিংবা স্পর্শ করার 


সুযোগ না হয়, তাহলে দূর হতে ইঙ্গিত করে হস্ত চুম্বন করা মাসনুন ৯১ কিন্তু রুকনে ইয়ামানিতে যদি হাতে 
স্পর্শ করার সুযোগ পাওয়া যায়, তাহলে ভালো। তা মা হলে দুর হতে ইঙ্গিত করা মাসনুন নয়।+* দ্বিতীয় 
পার্থক্য হলো, হাজরে আসওয়াদের মতো রুকনে ইয়ামানি চুম্বন করা প্রমাণিত নয়।২৮ অবশ্য ইমাম আজরাকি 
রহ আখবারে মক্কায়» একটি বর্ণনা হজরত মুজাহিদ রহ. হতে মুরসাল আকারে বর্ণনা করেছেন, 


48০ ১২৬ ৮৮০৪3 ৮০০৪ 05০8 2০৪ 0৮০ ২০ ভাজ এআ ০০৭ ৪ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি স্পর্শ করতেন এবং এর ওপর তার গাল মুবারক 
রেখে দিতেন প্রবল ধারণা এই বর্ণনার কারণে ইমাম মুহাম্মদ রহ. হতে রুকনে ইয়ামানি চুন্বনের উক্তি বর্ণিত 


আছে 1 





৩২৪ ইমাম বোখারি রহ. বোখারিতে (১/২১৮, ১৯০৪॥ 08:5)] 31 ৮০৪ 0 ০৭ ৭৭৪) মুসলিম সহিহ মুসলিমে (১/৪১২, ০৪ 


৩১৯৭1 ১8:59) ১১১ ০৯৮০ ৪৪ 8১০৯) ০5 ০১৩৬ ১১৯১৪) এ হাদিসটি বর্ণনা করেছেন। -সংকলক। 
টা এটি হলো, কাবার রুকনের মধ্যে অবস্থিত বাইতুল্লাহ শরিফের দরজার নিকটবর্তী পূর্বদিকে অবস্থিত এটাকে বলা হয়, 
রুকনে আসওয়াদ । এটি জমিন হতে ২.৫২ হাত উঁচু | আব্জহারি রহ. বলেছেন, এটি জমিন হতে সাত আছুল কম তিন হাত উচু । - 


উমদাতুল কারি : ৯/২৩৯, ১১১) ১৯৯] ৬৪ ১০১ ৮ ৪1 -সংকলক। 

৩২৬ সংখ্যাগরিষ্ঠ তথা আবু হানিফা, শাফেয়ি, আহমদ ও আওজায়ি রহ.-এর মাজহাব এটাই এটাই হজরত ইবনে উমর, ইবনে 
আব্বাস, আৰু হুরায়রা, আবু সায়িদ, জাবের রা., আতা ইবনে আবু রাবাহ, ইবনে আবু মুলায়কা, ইকরামা ইবনে খালেদ, সায়িদ 
ইবনে জুবায়র, মুজাহিদ ও আমর ইবনে দিনার রহ.-এর মাজহাব । অবশ্য ইমাম মালেক রহ. বলেন যে হাজারে আসওয়াদ চুলের 


সুযোগ না পেলে হস্ত চুম্বন করা মাসনুন নয় । বিস্তারিত বর্ণনার জনা দ্র.' উমদাতুল কারি : ৯/২৪০-২৪১, ৯৯] ঠ 5510 ৩০ 


১৯১) -সংকলক। 
*২৭ আল্লামা ইবনে আবিদিন রহ. বলেন, যখন তা স্পর্শ বা চুম্বন করতে অক্ষম হবে, তখন সেদিকে ইঙ্গিত করবে না। তবে 


ইমাম মুহাম্মদ রহ. হতে একটি বর্ণনায় ইঙ্গিত আছে। -শরহুল লুবাব : দ্র. মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক : ২/৩৩০, ৪ 
»)৯।। -সংকলক। 

০২৮ আল বাহরুর রায়েক : ২/৩৩০, »১৯)। ০5৩ 1 -সংকলক। 

০২» ১/৩৩৭-৩৩৮, 4০ ১৬] ৮২০১১ ৬৯] 9590 4801 -সংকলক। 

৩ বাহরুর রায়েক গ্রন্থকার বলেন, রুকনে ইয়ামানিতে স্পর্শ করা মুস্তাহাব । তবে চুম্বন করবে না। ইমাম মুহাম্মদ রহ.-এর 
মতে এটা সুন্নত । এটাকে চুম্বন করাও হাজারে আসওয়াদের মতো । (২/৩৩০, ৮১৯) ৪) 

সুনানে দারাকুতনিতে ইবনে আব্বাস রা.-এর একটি মারফু' বর্ণনা ্বারাও ইমাম মুহাম্মদ রহ.-এর মাজহাবের সমর্থন হয়। 


১০ ৯৯ ০৮ ৯৮৮০০ ১০৯১ ০৯ 0৮ 0 এএ ৯০০০ ৯০০৭ এ ১৪ কা ০৪ ৩০৯৯ ৩ ২০০ উ ২৬৯ ০৪ ০ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৯৮ ১১১ 


২+কিক্সতহ১৬ক সতত কতক ততলক একক *৪১৯ক+৯০৪৪কককনওককন একক কজজন+৮ জনক করক+০৬০৮৬-কক৬রডর৪$ রদ ২৯৯৬৬৬৬৬৬৫৬ ককক্রক এক ররকক ওল কয়াজব একক রিউিকজকীরুর ডগ ককঞঞকীএক একত্র তর ওজর এএভ্রকপ্ঞ কনক ওএপঠটক্তকীরীকপককীরককারাঠক জজ কত তত্ব ১৬০ 


আর ইমাম আজরাকি রহ. এমন বহু বর্ণনা বর্ণনা করেছেন, যেগুলো দ্বারা হাজরে আসওয়াদ এবং রুকনে 
ইয়ামানি স্পর্শকালে দোয়া কবুল হওয়ার বিশেষ আশা বুঝা যায় 1৬১ যেমন- হজরত ইবনে উমর রা.-এর আছর, 


7 ১১৯১। ৬৮০ যী ৫ ১০৪ 0৭ ৮০৩ ৬১০ (0-4% (১১৩ ৯৭ ৮০৬৮ ৬7০) ০5১৪ ৬৬৮০ 


ই 
“দুজন ফেরেশতা রুকনে ইয়ামানির ওপর সোপর্দ করা থাকে । তারা তাদের পাশ দিয়ে যারা অতিক্রম করে, 
তাদের দোয়ার ওপর আমিন বলে এবং হাজরে আসওয়াদের ওপর আছে অগণিত ফেরেশতা ।' এ হাদিসটি 
আজরাকিস২ বর্ণনা করেছেন। এর সনদে আছেন সায়িদ ইবনে সালেম, তার সম্পর্কে কালাম আছে। 
ফায়েদা : ইমাম আবুল ওয়ালিদ আজরাকি রহ. আখবারে মক্কা গ্রন্থকার” ইমাম বোখারি রহ.-এর 
সমকালীন” । আখবারে মক্কায় বেশির ভাগ তিনি স্বীয় দাদা হতে হাদিস বর্ণনা করেন ।৩ তার দাদা হলেন, 
আহমদ ইবনে মুহাম্মদ আজরাকি ৷ তার উপনামও আবুল ওয়ালিদ 1৩০ তিনি ইমাম বোখারি রহ.-এর উত্তাদ 1৩৩৭ 
ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে তার হতে বহু হাদিস নিয়েছেন ।৩০৮ 





নং-২৪২)। 

তাছাড়া আরো অনেক দলিল দ্বারা ইমাম মুহাম্মদ রহ.-এর মাজহাবের সমর্থন হয়। বিস্তারিত বর্ণনার দ্র. আল-বাহরুর রায়েক : 
২/৩৩০। -সংকলক। 

** যেমন, মুজাহিদ হতে বর্ণিত আছে। তিনি বলেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানির ওপর হাত রেখে দোয়! করে, তার দোয়া 

কবুল করা হবে। মুজাহিদ বলেন, যে কোনো মানুষ রুকনে ইয়ামানির ওপর হাত রেখে দোয়া করে তার দোয়া কবুল করা হয়। ১.০ 


১৩31 ৩০ এ ৫৬ ৩৩ খ (৬৩৯, 4৬১ ৬০০০ 55১ ০১৩) এ দুটি বর্ণনা রুকনে ইয়ামানির সংগে সংশ্লিষ্ট । হাজরে 
আসওয়াদ এবং রুকনে ইয়ামানি উভয়ের আলোচনা সংক্রান্ত বর্ণনা মূলপাঠে আসছে । -সংকলক। | 


” আখবারু মন্ধা : ১/৩৪১, ৮)-১)১ ১১4১1 05১8 ০৪ এ] ০০ 38 ৮৯ ৬১৪। -সংকলক । 

** ফিহুরিস্ত গ্রন্থকার ইবনুন নাদীম রহ. তার নাম ও বংশ লিখেছেন নি্নরূপ- 'আল আজরাকি। তার নাম হলো, মুহাম্মদ ইবনে 
আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ওয়ালিদ ইবনে উকবা ইবনে আজরাক ।' মুকান্দামা আখবারে ষক্ধা ১১। -সংকলক। 

** কারণ, ইমাম বোখারি রহ.-এর জন্ম হয়েছে ১৯৪ হিজরিতে। আর ইনতেকাল হয়েছে ২৫৬ হিজরিতে। (মুকাদ্দামাতুল 
বোখারি-শায়খ আহমদ আলা সাহারানপুরি রহ. পৃষ্ঠা-৩) আখবারে মন্কা গ্রস্থকারের ওফাত ইবনে আজম তনিসি রহ.-এর উক্তি মতে 
২১২ হিজ্রিতে । আর কাশফুজ জুনুন গ্রন্থকারের উক্তি মতে ২২৩ ইকদুছ ছামিন ফি তারিখিল বালাদিল আমিনের আলোচনা দ্বারা 
ধিষয়টি স্পষ্ট হয়ে যায়। দ্র, মুকাদ্দামা আখবারে মক্কা : ১১-১৩। -সংকলক। 

স্* আল্লামা ফাসি রহ. আর ইকদুহ্ছ ছামিনে লিখেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ.... আবুল ওয়ালিদ আল আজ্রাকি আল মৰ্তি 
আখবারু মক্জার লেখক সম্পর্কে একদল মনীষী আলোচনা করেছেন। তার মধো আছেন ভার দাদা আবুল ওয়ালিদ আহযদ ইবলে 
মুধাম্মদ আল জাজগাকি। -মুকাদ্দামা আখবারে মকঝ। । পৃষ্ঠা-১১। -সংকলক। 

স* সুহ ই 

** তাহজিবে আছে, হাকেম আবু আবদুল্লাহ রহ. তারিখে মিশাপুরে বলেছেন, মক্কাতে ইমাম বোখারি রহ. যাদের হতে (হাদিস) 
শুনেছেন তার মধ্যে আছেন আবুল ওয়ালিদ আহমদ ইবনে মুহাম্মদ আজরাকি রহ. ৷ -মুকান্দামা সহিহ বোখারি- শায়খ আহমদ আলি 
সাহারানপুরি রহ. । পৃষ্ঠা-৩। -সংকলক । 


০০ * £ ৪ 
যেমন দ্র., সহিহ বোখারি : ১/৪৮৯, ১4৯) ৩০ 4১95 08০4 ৮9 5 5593 ০৯১১০ 4০ 995 ৩৪ ০৬৩৭1 ০৪০৪ 
১৬ ৩ সিএ 08 ৩০ত ০৩ ৬৯ ৬৯০৩ ১১১ ১৩৬ ১৬ । সংকলক । 


রিয়ার রা 7 


অনুচ্ছেদ-৩৬ ? ইজতিবা”* অবস্থায় নবীজি সাল্লাম্াহু আলাইহি 
ওয়াসাল্লামের তাওয়াফ প্রসংগে (মতন পৃ. ১৭৪) 
6১560522436 0০১ 9০ ও এ তি 07 2 ১ এডি 9০5 দি 
১৬০ অর্থ : ইয়ালা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরিফ তাওয়াফ 
করেছেন, চাদরের ডান দিক বগলের নিচে রেখে উভয় কিনারা বুক এবং পিঠের দিক হতে বাম কাধের ওপর 


ফেলে দিয়ে! 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, সাওরি-ইবনে জুরাইজ সূত্রে বর্ণিত এ হাদিসটি আমরা কেবল তার সূত্রেই জানি! 
এ হাদিসটি ৮১৯৮০ ০৯০৯। 
আবদুল হামিদ হলেন, ইবনে জুবাইর ইবনে শায়বা। তিনি ইয়ালা হতে তিনি তার পিতা সৃত্রে বর্ণনা করেন। 
তার পিতা হলেন, ইয়ালা ইবনে উমাইয়া । 


অনুচ্ছেদ-৩৭ : হাজরে আসওয়াদ চুম্বন করা প্রসংগে (মতন পৃ. ১৭৪) 


রা অরটি (এ 
প৯/৫% দি র্ 


6৫ ৮৫57০ ৫৮৫? টা 2৯257 বি ৫ ০৭. রি 2 2 
41755 প্রন 087 সু ০৮] ও ৩০ এ 2 ০৬ স৪ ও৪০৪৩ ০০ তি 
পরে 4 46০০ ১০০ ও। ০55০। 6556 5 955 শি 
১৮৬১ । অর্থ : 'আবেস ইবনে রবি'আ বলেন, আমি দেখেছি উমর ইবনুল খাত্তাব রা. হাজরে আসওয়াদ চুন 
করছেন, আর বলছেন, আমি তোমাকে চুম্বন করছি। জানি তুমি পাথর । আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখতাম, তবে আমি তোমাকে চুম্বন করতাম না। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আবু বকর ও ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, হজরত উমর রা.-এর হাদিসটি ০০ ০৯ 


০ £ ৮৮০ নিব 22 হা পেল তঠি তত ৮5 ৬৮৯%44$ 
৯. ০৮ এ। ০০ ঠা এও এ ১ ১৪০ ৩৪ 5 ৪4৩ ৯৩98৭ 
22 জান 22525755421 85115 455 “৫ 
৫2255 4 পাজি ০ রি শি ৯৫০ 1 


চি 


লানচরারারিকারপিরারিনিকাটিরউারদগনির রি বিন ফেলে 
পাখা 


নবসে ভিরমিহী-৩য় খণ্ড ৪ ১১৩ 


০ ঈঠিঠ ১ জনি লি দিতির লিক ২১ বদ নভাপত অঅইননউজ হস শ্রিইজরীঈজ! এ জভাকনিসিউস 2 চিধকগক উস একক ৯5 নং পরিক জকারাকে হরিদার এ হাজার সির নে ৪5878, ৮ হক ৮০৪ £ ৪০৪ ৬উ/5 লিজনিক কজজ ৮৪5 কিউিডে জজজান 8285 হার লিরিড ৪48৬8 ৪৯86584-4444 5::8% 


৮৬২। অর্থ । হজরত ইবনে উমর রা.কে এক ব্যক্তি হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞেস 
করলো। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে 
দেখেছি। লোকটি বললো, আপনি আমাকে বলুন, যদি আমি এর ওপর অক্ষম হই? আপনি আমাকে বলুন, যদি 
আপনার সামনে ভিড় হয়? জবাবে হজরত ইবনে উমর রা. বললেন, তবুও তা করে? তুমি কি ইয়ামানে তা 
দেখেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি তা স্পর্শ করেছেন এবং চুম্বন 


করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিষী রহ. বলেছেন, তিনি হলেন, জুবায়র ইবনে আরাবি। তার হতে হাদিস বর্ণনা করেছেন হাম্মাদ 
ইবনে জায়দ ৷ জুবায়র ইবনে আরাবি হলেন, কুফি। তার উপনাম হলো আবু সালামা । তিনি আনাস ইবনে 
মালেক রা.সহ আরো একাধিক সাহাৰি হতে হাদিস শুনেছেন। তার হতে হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান 
সাওরিসহ একাধিক ইমাম । 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত ইবনে উমর রা.-এর হাদিসটি ০৯২০ ০৯১ 

তার হতে একাধিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা 
হাজরে আসওয়াদকে চুম্বন করা মুস্তাহাব মনে করেন। তা যদি করা সম্ভব না হয় এবং সে পর্যস্ত পৌছতে না 
পারে, তবে স্পর্শ করবে হাতে এবং হাতেই চুম্বন করবে । আর যদি এতোটুকু পর্যন্ত পৌছতে না পারে, তবে 
এটাকে সামনে রাখবে যখন তার ৰরাবর পৌছবে এবং ভাকবির বলবে । ইমাম শাফেয়ি রহ.-এর মাঞ্জহাব এটি । 


৪১৮6 


5৬১০ 04 ৪ ঝি চিক ও এ 
অনুচ্হেদ-৩৮ : মারওয়ার আগে সাফা হতে গুরু করা প্রসংগে (মতন পৃ. ১৭৪) 


9512 2 ১5 9 5420 0৯733 950 ৫০৪৪ 4. ০8402 - 
পা ৫৮৮০ 25 শি লি ০ সি রে ্ রগ তে ০ 
62031385895 213 ৭8 পিএ চে এ 469 ৩৫ 4 পি বিএন ০৬ 


এন 945 85259356288 95 
৮৬৩। অর্থ ; হজরত জাবের রা. হতে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায় আগমন 
করলেন, তখন বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করলেন সাতবার এবং মাকামে ইবরাহিমে এসে পাঠ করলেন 
(0৬৮৭ ৪৯1০ ০৩০ ০১ 1১১৯০9)) 1 তারপর তিনি মাকামে ইবরাহিমের পেছনে নামাজ আদায় করলেন। 
তারপর হাজরে আসওয়াদের এখানে এসে এটি স্পর্শ করলেন! তারপর বললেন, আল্লাহ তা'আলা যেটি দিয়ে 
শুরু করেছেন, আমরা শুরু করবো তা দিয়েই । তখন সাফা হতে (তাওয়াফ) শুরু করলেন এবং (( 1৬] ০) 
এ) 98 ০০৯ 5১5১ )) আয়াত পাঠ করলেন। 
ইমাম তিরমিযীর বক্তব্য 

আবু ঈসা ঝহ. বলেছেন, এ হাদিসটি ০৯৮ (১৯৬ 

ওলামায়ে ফেরামের মতে আমল এর ওপর অব্যাহত যে, মারওয়ার আগে সাফা হতে দৌড় গুরু করবে। 


সুতরাং যদি সাঞ্চার আগে মারওয়া হতে শুরু করে, তবে তার জন্য তা যথেষ্ট হবে না এবং শুরু করবে সাঙ্কা 
হতে। 


দরসে ভিযািযী -৮ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ঞ ১১৪ 


$+৪৪৮৬৬৬০৫৬+৬৭৫ক৬৪এএ৬৬জএকরকওঞডক০৫০কড৪রক০৪০ক০+৬রক ডর রএ রক একক কক ৪কজউক্রীরকতকঞ্কজ্ডডঞককিকরুকিকরাকরডিওকরকরুরওনারাজতকএকক্্রকরীককওঞব ক্র কর রতরর এ ৬কঠডকতছরঞ্কতককক কক কর একক রর করাজরাক্তীরকাজনাতীরা ক কক ককের উজ খত কত উঠ করত ঠক জিনও কাকীর ক রর কচ * ৮ এ 


সে ব্যক্তি সম্পর্কে ওলামায়ে কেরাম মতপার্থক্য করেছেন, যে বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করেছে, কিন্ত 
সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ করেনি- তখন ফিরে এসেছে । অনেক আলেম বলেছেন, যদি সাফা ও মারওয়ার 
মাঝে তাওয়াফ না করে, এমনকি মক্কা হতে বেরিয়ে আসে, তবে ঘদি স্মরণ হয় এবং সেও মক্কার নিকটবর্তী 
থাকে তবে ফিরে আসবে এবং সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ করবে । আর যদি স্মরণ না হয়, ফলে তার নিজ 
শহরে চলে এসেছে, তাহলে তার জন্য তা যথেষ্ট হবে এবং তার ওপর দম আসবে । সুফিয়ান সাওরি রহ.-এর 
মাজহাব এটি । 

অনেকে বলেছেন, যদি সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ পরিহার করে নিজের শহরে ফিরে আসে, তবে তা 
তার জন্য যথেষ্ট হবে না। ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব এটা । তিনি বলেছেন, সাফা-মারওয়ার মাঝে 
তাওয়াফ করা ওয়াজিব । এছাড়া হজই বৈধ হবে না। 


৩০০৩ ৬ ক তি ৪ চাক ও কা 
অনুচ্ছেদ-৩৯ : সাফা-মারওয়ার, মাঝে দৌড়ানো প্রসংগে মৈতন পৃ ১৭৪) 
5580 654 (6 2 84 055) 55 ও 05272555. ধার ০৪ ০০ /১৭£ 


৮৬৪ | অর্থ : হজরত ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়েছেন কেবল 
সাফা-মারওয়ার মাঝে এবং বাইতুল্পাহ শরিফ তাওয়াফ করেছেন মুশরিকদেরকে তার শক্তি প্রদর্শনের উদ্দেশে । 
ইমাম তিরমিধীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেন, এ অনুচ্ছেদে হজরত আয়েশা, ইবনে উমর ও জাবের রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেম, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯০ ০০৯1 


এটিকে ওলামায়ে কেরাম মুস্তাহাব মনে করেন৷ তথা সাফা-মারওয়ার মাঝে দৌড়ানো । যদি সায়ী নাকরে 
বরং সাফা-মারওয়ার মাঝে হাটে তবে এটাকেও তারা বৈধ মনে করেন। 


পে তি কটি ৮৫৬টি 


০ ৬ ৬৪ & “ ৮ এ ৩৭ ৩৪ ৩ ০৯১০০ ও রো 22 58৫ ০০ 4৯ শু ০ 
5.৮ নি টি হব 5২ ০ ২৫ ৮2৫ ০৯ তি 
১ / 34 284 045 ৮৮০৪ 0৮ 34305 এ ৬৮৪ ৩০১) 34 45 2 এ ৭ 20 42 


ঠ 4৫ ৮.০ 


8৫ ৫5 05033 (৬. ১০ &। ৮০4 2 

৮৬৫। অর্থ : কাসির ইবনে জুমহান হতে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত ইবনে উমর রা.কে দেখেছি, 
তিনি সায়ীস্থলে হাটছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, দৌড়ের স্থানে সাফা-মারওয়ার মাঝে আপনি হাটছেন? 
জবাবে তিনি বললেন, যদি আমি সায়ী করি তাহলে (কোনো অসুবিধা নেই), কারণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সায়ী করছেন। আর যদি আমি চলি (তেবেও কোনো অসুবিধা নেই), 
কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি হাটছেন। অথচ আমি তো একজন বৃদ্ধ 


শায়খ । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ১১৯। 
সায়িদ ইবনে জুবায়র হজরত ইবনে উমর রা. হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


দরসে তিরমিযী 7৮৭ 


দরসে ভিরমিমী-৩য় খণ্ড ৮ ১১৫ 


$কঠস্কিঠকক্িতিককনঠকরঠকিনকজতবরজপ্ত্কহকরনলহরাকঠকব্জকখকক্ডুাহকরউউরক্রকএডীক৬৬ ৮৮৬০১৮৬৯০০৮ ?৬জক্ক্রাই করারও জন তকত করতকড়ধরান্্কক্জ্রক্কক্করত্জক্ণাডত্ককঠরহজ্রকটক্ক্বাত্ককত্জপ্তকউকিকজতজ্কঠতজজতকরররাহীকককরীজচ্তজককরচচজকঠরজতউজ্বাএটকউজ স্কত বসল কন্কজএত$ক খত 


90 থা 4৪ 215 0 ৩১ 
অনুচ্ছেদ-৪০ : সাডীরা বরা ররনাজি গাদার নানার হী 
১ | ৫9108 9145 0০ ১০5 এআ এপ ভু 0৪ 0৩ ০৫৫ ৩3 ০2 


-/৬৭ 
এ ১৩ 

৮৬৬। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারির ওপর 

তাওয়াফ করেছেন । তিনি যখন রুকন পর্যস্ত পৌছেন, তখন তার দিকে ইঙ্গিত করেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত জাবের রা.-এর হাদিসটি ০৯০ ১০ 


একদল আলেম বিনা ওজরে আরোহণ করে বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করা ও সাফা-মারওয়ার মাঝে দৌড়া 
মাকরূহ মনে করেছেন । ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব এটা । 


9৬৭ ০ 25 ৪5 5 এ 
অনুচ্ছেদ-৪১। তাওয়াফের ফজিলত প্রসংগে (মতম পৃ. ১৭৫) 


54৩১৫ এত এম 35 05 395 | এ এ 0৯2০ 93: 3৬৯ ০ ৮ ০ _ /২5% 
ঞ পচঠি ৪ পে লেট 
দন 7161665 
৮৬৭। অর্থ নিনিরিরিন্ন নিন করসরার নান রিতা যে ব্যক্তি ৫০ 


বার বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করবে, সে তার গোনাহসমূহ হতে সদ্যপ্সূত সন্তানের মতো বেরিয়ে আসবে 
(মুক্ত হবে)। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিষী রহ. বলেছেন, হজরত আনাস ও ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি গরিব । আমি মুহাম্মদকে এ হাদিসটি 
সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি বললেন, এটা কেবল ইবনে আব্বাস রা. হতে তার উক্তিরূপেই বর্ণনা 
করা হয়। 


এ 30 6435 ১8 99৮49 % (819৫7 4৫ 2০ ৩ 2৫ 77৭ 
পর পে রর %৯ রিয়ার? ১৪ পর $ গে 
৬ ৫035 28 ০8854 খু এ ৩৬০1 
৮৬৮। অর্থ : আইউব সাখতিয়ানি রহ. বলেন, লোকজন আবদুল্লাহ ইবনে সায়িদ ইবনে জুবায়রকে তার 
পিতা অপেক্ষা আফজাল মনে করতেন। তার আরেক ভাই আছেন, যাকে বলা হয় আবদুল মালেক ইবনে সায়িদ 
ইবনে জ্ুবায়র। তিনিও তার (পিতা) হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


দরসে সা সণ্ড ৮ ১১৬ 


++জককও৬৬রজনককরজজ্রিকজতররজ ৩৬৬৬ ৬৮৬৯৮২কএ০৩৩৬৯৬৪ক৬০৬এ৬৬৬৯ক৭৩কক$৬৬৪ টির উজজডউরি উজ জগত জররকউ ডক জিব কওডি ৬৪৬৬ এককড ৬৪ ৪০৬৯৩ ৪২৩৪৬৫৪৪ কর ৬৬৩ ক০৪কত৯$ককজ ওত ততিককডতত কত ভতন$লকিউকিও ৬ কউতত৬৯৮০৬৬ কক উজক একক হত হজ ককনি৯ক তত ৮১৬১০০৪৩০০৩ক৯১০১ 


০৯4 


চুর ১৭৫) 


পি জলি তি 


11১25818434 চু সএুলিন ও ০৮০ এ] ০.০ 2 0 : তের ১৪ ৯২৭ 
ডি 22,254 
৮৬৯। আবু আম্মার রহ. ... জুবায়র ইবনে মুতইম রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আবদে মানাফ, তোমরা এমন কাউকে নিষেধ করো না, যে কেউ এই বাইতুল্লাহ 
শরিফ তাওয়াফ করবে এবং নামাজ পড়বে, যে কোনো সময়ই ইচ্ছা করুক না কেনো, রাতে হোক বা দিনে। 


এ অনুচ্ছেদে হজরত ইবনে আব্বাস ও আবু জর রা. হতে হাদিস বর্ণিত আছে। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, জুবায়র ইবনে মুতইম রা.-এর হাদিসটি ০৯. ০৯। 
এটি আবদুল্লাহ ইবনে আবু নাজিহ আবদুল্লাহ ইবনে বাবাহ হতে বর্ণনা করেছেন। 
দরসে তিরমিযী 


ওলামায়ে কেরাম আসরের পর ও সকালের পর মক্কা শরিফে নামাজ সম্পর্কে মতপার্থক্য করেছেন । অনেকে 
বলেছেন, আসর ও সকাল হবার পর তাওয়াফ ও নামাজে কোনো অসুবিধা নেই ৷ এটা ইমাম শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব । তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা দলিল পেশ করেছন । 

আর অনেকে বলেছেন, যখন আসরের পর তাওয়াফ করবে, তখন সূর্যাস্ত পর্যস্ত নামাজ পড়বে না। তারা 
হজরত ইবনে উমর রা. এর হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে, তিমি ফজর নামাজের পর তাওয়াফ 
করেছেন। তবে নামাজ পড়েননি মক্কা হতে বেরিয়ে জিতুয়া নামকস্থানে অবতরণ করে সূর্যোদয়ের পর নামাজ 
আদায় করেছেন। এটা সুফিয়ান সাওরি ও মালেক ইবনে আনাস রহ.-এর মাজহাব । 


1১1০ 3 1-85 ১০ কই 9:05 2৩ ৪০ এ এ লা ০) ১০০ ৯০০০০ 0 ৯৯ ৪০০০ 
(০4 5 8 ০৭ ০৩ 1 ৬৮৪০ এ: ০৪৪ 


ইমাম শাফেয়ি ও আহমদ রহ. এই হাদিস দ্বারা দলিল পেশ করে বলেন যে, তাওয়াফের পর দুই রাকাত 
নামাজ মাকরূহ সময়েও আদায় করা যেতে পারে 1৩৪১ 





"” ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে, (১/২৬০, ১২০০] ১৬ ৪১৯ ২৩০4০] 5539, নাসায়ি (২/৩৫, ১৩ 
5331 55 ৬৪ 8১০] খু ৭৮৯ 4০৭০০) ইবনে মাজাহ (পৃষ্ঠা-৮৮, ৬৪ ০৬৯0 ৩৭314 2040) এ৭ ৯.০ 25 ২৭৯ 
১ ০5 ৬৯ 45৪ 2১১০০] ৬৪ ৮০৯১) এ হাদিসটি বর্ণনা করেছেন। -সংকলক। 

++ আতা, তাউস, কাসেম, ওরওয়া ইবনে জুবায়র এবং ইমাম ইসহাক রহ.-এর মাজহাবও এটাই । -উমদাতুল কারি : ৯/২৭১, 
১৯০ শে] ৬৬৩ ০৪ ১৬] ৬ । -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় ঘণ্ড & ১১৭ 


হতনা তত গান তন তত তত ৩৯১২৯৮৬৯১১৯ ৯১১০৬৮৯৯৯৩০২৩৯৯৪৩৪৯৯৯৬৯৪৯ ০৯১ ০৬ ৬৬ক৬ ৪৯৬২৯৮৪৯৯৬৬৮০৯৩ ৪৮৪৯৩৬৪৪৯৯৯ ৯৬৯৬ ৩৯ ৪৬ক ৪৩০৪৮৪৪৯৪৯৪ ৪৯০৬৬ কক ৯৯ ₹৪০ ৪০৪০ ৪৪ ৪৯৪৪ ৪৪৪৯৪৮৪০৪৪০ ০৪ ৫১৪০৪৩৪১০০০ 


সমস্ত তাওয়াফের রাকাতগুলো সূর্যোদয় কিংবা সূর্যাস্তের পর এক সংগে আদায় করা । 


হানাফিদের দলিলসমূহ 
১. হানাফিদের প্রথম দলিল : ফজর ও আসরের পর নোমাজে) নিষেধাজ্ঞা সংক্রান্ত হাদিসসমূহ যেগুলো 
মর্থগতভাবে মুতাওয়াতির এবং ব্যাপক | 


২. ছিতীয় দলিল : হজরত উমর রা.-এর আছর। 
০০ ৮০ ৯3 ০৪৩ 9০০৯৯ ৬১ ৬০ ০৪ ০০৯৪] ৬০ ০) ৮১৬০ ০৪ ০৯] ৬০ ৩৪ ৯৯৯৬ ০০ 
৮৯৩০১ ৬৯ ০৪৪ ০০ ০৪ ০৪ ১৯৬ ৬০ ০০০ ৮০৪ ৪ দা 2১০০ ৬ 77০০ এ ০৪ 
০০৪০০ ১০৪ ৮ 
'আবদুর রহমান, ইবনে আবদুল কারি বলেছেন, তিনি ফজরের নামাজের পর বাইতুল্লাহ শরিফ তাওয়াফ 


করেছেন হজরত উমর ইবনে খাত্তাব রা. এর সংগে । তাওয়াফ শেষ করে উমর রা. নজর করলেন, তখন তিনি 
সূর্য দেখলেন, তারপর দুই রাকাত নামাজ আদায় করলেন ।' 

৩. তৃতীয় দলিল : মুসনাদে আহমদে বর্ণিত হজরত জাবের রা.-এর হাদিস। যেটি সহিহ সনদে বর্ণিত 
আছে, 


১১৯০ ৬:১৯ ১২০০] ৪১ ০৯০ ৫৮০ ৬০৯ স ৭০০০০ | 2০ ২৬১ ১৮০ 0৩5 2 





*২ হজরত সায়িদ ইবনে স্বুবাইর, হাসান বসরি, মুজাহিদ, সুফিয়ান সাওরি, আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাবও 
এটাই । -উমদাতুল কারি : ৯/২৭১। -সংকলক। 


+* এসব বর্ণনার জন্য দ্র., সহিহ বোখারি : ১/৮২-৮৩, ০১৯ ৮১০০০ ৪০৯ ১৯] ৪ 59০] এক ০৯৮০ ৬ ১০ 55৩৪ 
পাও সিএ আত! চিত 25৪ 03 ০ ৮০১০৪ এ ৪১৩ ও ০৩ ১০৪৯ সুনানে আবু দাউদ : ১/১৮১, ৩+ ১৪ 
০০৮ খা ০৪৩1৯ ৮৯ ০৯৯০০ সুনানে নাসায়ি : ১/৯৬, খা ২৬ ৯১১ ০০ ৬ সুনানে ইবনে মাজাহ: : পৃষ্ঠা-৮৮- 
সপ ১০৭৪ 8 এ 5১১ ০৪ ভন ৪ । -সংকলক। 

”* শব্দ মুয়াস্তার : পৃষ্ঠা-৩৮৭ 4১৯০ কি ৮১৪ ১০৯১ ৪ ৬ ৩৯ ১০৯০3 শপথ ২০2১০ ০০৯০ 53 
০১. এই হাদিসটি ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/২২০ সম ০০৮ ১০ ০৪১৬ ৮৪৪) প্রোসঙ্গিকভাবে বর্ণনা 
করেছেন, এবং তিরমিযী রহ.ও এ অনুচ্ছেদে প্রাসঙ্গিকভাবে বর্ণনা করেছেন । 

হাফেজ রহ. বলেন, আমালি ইবনে মান্দায় উচ্চ সনদে সৃফিয়ান সূত্রে এ হাদিসটি বর্ণিত হয়েছে। এর শব্দগুলো নি্নরূপ- ৩) 
২৯০০ এসি পেশি ০০০৬৪ ৪১৬ ভু ০৯৩ ৬ ২৪ ৬খু ৩১৯ 8 ৬৯০ শত এ ০৯৬ ১৯০। ফতহুল বারি : 
৩/৩৯১, ১০৯ ১ ০১২০ ১০০ ৪ 5৮) ৪১৪1 সংকলক । 


** এই বর্ণনা সম্পর্কে আল্লামা আইনি রহ. বলেন, এটি ইমাম আহমদ রহ. মুসনাদে আহমদে সহিহ সনদে আবু জ্ুবায়র- 
জাবের সূত্রে বর্ণনা করেছেন। -ফতহুল বারি : ৩৯১, আল্লামা হাইছামি রহ. এই বর্ণনাটি পূর্ণাঙ্গ রূপে উল্লেখ করার পর বলেন, এটি 
ইমাম আহমদ রহ. বর্ণনা করেছেন। এতে আছেন ইবনে লাহি'আ। তার সম্পর্কে কালাম আছে মুহাদ্দিসিনে কেরাম তার হাদিসকে 


হাসান সাব্যস্ত করেছেন। -মাজমাউজ জাওয়াইদ : ৩/২৪৫, ৪5] 489 ২৪। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ফ ১১৮ 


₹ক৬৩ কক ৩ র৪৪৬৪কসএএকজকককনাকরিকিকরাকককস্+৯০্রকএ্রিঞকককরকককউকন্কককরনকগ্এখঞকনজকককক্কত৬১ক৩৩এ জজ কর করনিজউকউসতকককতকউক+৩০ক৩৪এর এও কর $করাকককতরাকরীকস্জউবাবাকীবাতনঞঞওননীতরিএর ওজন এ করস কউ ককবী রিকি এরিক ্ক তরিকত এ৯ ৬ এর করনি কটি জে কজিকর কক কজবলককক উস ১ শত 


“ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে এবং আসরের পর সূর্যাস্ত পর্যস্ত আমরা তাওয়াফ করতাম না। 

৪. চতুর্থ দলিল : মুসান্নাফে ইবনে আবু শায়বাতে বর্ণিত হজরত আয়েশা রা.-এর আছর, 
০১ ৬৯ 5১০৭ ১১13 ০3১০৪ ১০০] ৪1 ১৯) 251০ ১ 535 ০4 ৯5 ৬১১) 1) ১:০4 শ্) 

২৮১০৮৫) € ৯ 59) ০০ 81050 ৬৯ 9 ০৯] 

“তিনি বলেছেন, তুমি যখন ফজরের নামাজ বা আসরের পর তাওয়াফের ইচ্ছা করো, তখন তাওয়াফ করো । 
আর নামাজ সূর্যাস্ত পর্যস্ত কিংবা সূর্যোদয় পর্যন্ত বিলম্ব করো। তারপর প্রতি সাত তাওয়াফের জন্য দুই রাকাত 
নামাজ আদায় করো ।' 

৫. পঞ্চম দলিল : মুসান্নাফে ইবনে আবু শায়বাতে বর্ণিত আবু সায়িদ খুদরি রা.-এর আছর ২৬3 ৪১৮ 43 
০০০] ৮০ ৯ ০ 6১৪ ৪ ০১৭ 

“তিনি ফজরের পর তাওয়াফ করেছেন। যখন তা হতে অবসর গ্রহণ করেছেন, তখন সূর্যোদয় পর্যন্ত 


বসেছিলেন ০" 
৬. ষষ্ঠ দলিল : বোখারিতে০৮ বর্ণিত হজরত উম্মে সালামা রা.-এর হাদিস, 


এ): 1০5 এ৪৯৮৪ ০১০ 5৯৮৭ ৮০38) 13, :৯,5 431০ 401 1০ 4৪ ০৮০) ৩) 538 ০৩১৯৭) ৩১১ )3 
৯১০ ৯ ০১০৩ ০0১ এ]১ ০:৪৪ 503৮০8 ০৭ 

“মক্কা মুকাররমায় রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি সেখানে হতে বেরুতে ইচ্ছা 
করলেন। উম্মে সালামা রা. তখন বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করেননি । অথচ তিনিও মক্কা হতে বের হওয়ার 
ইচ্ছা করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন ফজরের নামাজের 


একামত দেওয়া হয়, তখন তুমি তোমার উটের ওপর আরোহণ করে তাওয়াফ করো, যখন লোকজন নামাজে রত 
থাকে । তিনি তাই করলেন । সেখান হতে বেরুবার আগে তিনি নামাজ পড়েননি 1” 


৩৬ মুসান্নাফে ইবনে আবু শায়বার আদদারুস সালাফি বোম, ভারতের যে কপিটি আহকারের নিকট আছে, তাতে এই বর্ণনাটি 
তালাশ করার পরেও পেলো না। নিদর্শনাদি ছ্বারা বুঝা যায় যে, হজ সংক্রান্ত মুসান্নাফে ইবনে আবু শায়বার কয়েকটি অনুচ্ছেদ ছাপা 
হতে বাদ পড়েছে । কেনোনা, কিতাবুল হজ আছে এর চতুর্থ খণ্ডে। এর সূচনা হয়েছে 505 4158 ৬৪ 2১৯1 ০০৯১] 4০ ১৮ 
(০১ ৬৪ ?১ 25১৩ ৮১৯৯ দ্বারা । অথচ তৃতীয় খণ্ডের শেষে লেখা আছে 4) ৯১ 491 ১০৯] ৮০4] 54350 ০০ এম ০১৯ ০ 
০৯০ / ৬২195 0 ০৯৯০৪ ০০৯০ এএ। পিএ 49 ৮৯ এ 5৯৪১ ০০৯৪ 

অবশ্য হাফেজ রহ. ইবনে আবু শায়বা সূত্রে মুহাম্মদ ইবনে ফুজাইল-আবদুল মালেক-আতা-আয়েশা রা. সূত্রে এ পর্ণনাটি বর্ণনা 
করেছেন। পরে বলেন, এ সনদটি হাসান। -ফতহুল বারি : ৩/৩৯২, ১-০॥১ ০০৮০] ১০ 4৪ ১1 ৯৪ । আল্লামা আইনি রহ.ও 
ইবনে আবু শায়বা সূত্রে এই সনদে এ হাদিসটি উল্লেখ করেছেন এবং এর সনদটিকে হাসান সাব্যস্ত করেছেন । -উমপাতুল কারি : 
৯/২৭২-২৭৩ | -সংকলক। 

৭ এই বর্ণনাটি আল্লামা আইনি রহ. সুনানে সায়িদ ইবনে মানসুর এবং মুসান্নাফে ইবনে আবু শায়বার বরাতে বর্ণনা করেছেন। 
-উমদাতুল কারি : ৯/২৭২, ১০০] ০৮০] ১৬: ৪ ১৮॥ ০০৪ সংকলক । 

প* ১/২০, ১৯] ০০ ৯০৩ ৪ ১৮০ ৬:৯৪) ৬৮০ ০০ ৪7 -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড 2 ১১৯ 


১২০৯৬ ৬কক৯৩হ৪৬৩১কগক্তিকিহকজকঠিউজকত্কিকতজগতভতজক্রিক্রক্ককক্্ক্রকীক্ক্জক্তককতরিক্রক্র্রক্ককক্ক্রচ্জ্কজবএকর১৬৪ক৯৪৬ক৪৬র৬৬৪৬৫রএ টির তক এজককর্কটিজকন্জজককজগাকরককর তত জকররউজ জনজাতি ক্র রক করিততীবাবাস রীনা সউ প্রত ৬ কউ বকত ৬ তর লিকউ ৪৬ কক কন উতিস * পক তউউক নও ওক বরকত ২ 


হজরত উম্মে সালামা রা.-এর তাওয়াফের দুই রাকাত হেরেম শরিফে না পড়ার এছাড়া অন্য কোনো কারণ 
হতে পারে না যে, ফজরের পর তা আদায় করা দূরতস্ত ছিলো না। তা না হলে তিনি হেরেমের ফদ্দিসত ত্যাগ 
করতেন না। 


এ অনুচ্ছেদের হাদিসের জবাব হলো, এতে 2০ ১ ছ্বারা গায়রে মাকরূহ সময় উদ্দেশ্য । আর তার বলার 
উদ্দেশ্য বনু আবদে মানাফকে এই দিকনির্দেশনা দেওয়া, যাতে তারা আগমন প্রস্থানকারিদের জন্য হেরেমের 
রাস্তা সর্বদা খোলা রাখেন। মূলত বনু আবদে মানাফের ঘরবাড়িগুলো বাইতুল্লাহ শরিফ এবং হেরেমের সীমা 
ঘেরাও করে ছিলো! যখন তারা দরজা বন্ধ করে দিতো তখন কেউ হেরেম পর্যস্ত পৌছতে পারতো না। এজন্য 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে, তাওয়াফ এবং নামাজের ওপর যেনো পাবন্দি 
আরোপ না করে। হেরেম শরিফে নামাজ আদায়কারিদের জন্য কোনো মাকরূহ ওয়াক্ত নেই এর উদ্দেশ্য কখনো 
এটা নয় 1৩৪৯ 

এ অনুচ্ছেদের হাদিসের সহিহ অর্থ এবং এ মাসআলার বিস্তারিত বর্ণনা নামাজ অধ্যায়েও হয়েছে ।%০ 


৮9৮] 5553 ঞ 7165 
অনুচ্ছেদ-5৩ প্রসংগ । তাওয়াফের দু'রাকাতে কী পড়বে? (মতন পৃ. ১৭৫) 
১০৯০৪ ৩০৫০৩ 14655265০৮৩ 8 ৯ ও 9৬7৮ 


4৭] 


রি | 5446) 5043 তি &) ০৪১৩) 


৮৭০। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাওয়াফের দু'রাকাতে ইখলাসের দু'সূরা পাঠ করেছেন তথা সূরা কাফেরুন ও কুলহুওয়াল্লাহু আহাদ । 


ক পা রা »৫৮০ ৫ ৯০৯৩৫ ১৫ 
ডিও ০1 ০৫৩ ৩৮0 ৪5 এ৫বি। 4531 0০ ১০৯০ 08 9৬৯ ০০ 7 5৮ 
রা শট টড 


(২০ 5 (8) 50624] 
৮৭১ অর্থ : মুহাম্মদ সূত্রে বর্ণিত যে, তাওয়াফের দু'রাকাতে তিনি সূরা কাফেরুন ও সূরা ইখলাস পাঠ করা 


মুস্তাহাব মনে করতেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এটি আবদুল আজিজ ইবনে ইমরানের হাদিস অপেক্ষা আসাহ। জাফর 
ইবনে মুহাম্মদ-তার পিতা সূত্রে বর্ণিত হাদিসটি এ প্রসঙ্গে জাফর ইবনে মুহাম্মদ-তার পিতা-জাবের- নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত হাদিস অপেক্ষা আসাহ। আবদুল আজিজ ইবনে ইমরান হাদিসে 
জয়িফ। 


** দ্র, আল কাওকাবুদ দুররি : ১/২৮৩। -সংকলক। 
*০ দ্র, দরসে তিরমিযী : ১/৪২৩-৪২৫, ১৯৪] ১১১ ০০ ০৪ 5১৮] 25155 ও$ ০৬৯ ৬ ০৯৪। সংকলক । 


প্টি তে 2 €ে 2. ০৯ ও এ পাপা ক পরত রা লো 
3535 8501 238155০8515 0 এ 
অনুচ্ছেদ-৪৪ : বিবস্ত্র অবস্থায় তাওয়াফ করা মাকরূহ প্রসংগে মেতন পৃ. ১৭৫) 
০ ২) 44396 45 ৫ ৩০ ০৩৪ (5৬6 ও]: এ ৪ ০ ০2 - ৯৮ 
এ 964 মি 05 2৫ এ] ক এ 925 &॥ ও 
৮৭২। অর্থ : জায়দ ইবনে উছাই' রহ. বলেন, আমি হজরত আলি রা.কে জিজ্ঞেস করলাম, আপনি প্রেরিত 
হয়েছেন কী নিয়ে? জবাবে তিনি বললেন, চারটি বিষয় নিয়ে। ১. জান্নাতে কেবলমাত্র মুসলমানই প্রবেশ করবে। 
২. বাইতুল্লাহ শরিফ কোনো বিবস্ত্র ব্যক্তি তাওয়াফ করতে পারবে না। ৩. এ বছরের পর মুসলমান ও 
পৌন্তুলিকরা একসঙ্গে (হজে) সমবেত হতে পারবে না। ৪. যার সংগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কোনো চুক্তি আছে, তার সে চুক্তি নির্ধারিত সময় পর্যন্ত বলবৎ থাকবে । আর যার কোনো নির্ধারিত 


সময় নেই তার সময় চার মাস থাকবে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেন, হজরত আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আলি রা.-এর হাদিসটি (-১৯৯। 
৮৭৩। ইবনে আবু উমর, নাস্র ইবনে আলি-সুফিয়ান ইবনে আবু ইসহাক সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা 
করেছেন। তারা দু'জন বলেছেন, জায়দ ইবনে ইউছাই' ৷ এটা আসাহ। 
আবু ঈসা রহ. বলেছেন, শো'"বা তাতে ভুল করেছেন। তিনি বলেছেন, জায়দ ইবনে উচছ্াইল। 


৪ ২৯০ ৩৯৯ 285 ০৪ 2৯৭ ০৪ ৪৬-০০ ৩০ ০০৪ 0 ৪৪ ৩) ৬০ ১৩০৮ 


193১০ 4৯813 ০39৮8 3 2০১০ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজরত আবু বকর সিদ্দিক রা.কে মঞ্কা মুকাররমায় 

হজে পাঠিয়েছিলেন! আরাফাতের ময়দান এবং মিনায় যেখানে আরবের সমস্ত গোত্রগুলোর সমাবেশ হতো, যাতে 

তাদের মাঝে সূরা বারাআতে নাজিলকৃত আহকামের ঘোষণা দিতে পারেন। পরবর্তীতে প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গ পাঠিয়েছিলেন হজরত আলি রা.কেও 1৩২ 

হজরত আলি রা.-এর নিকট জায়দ ইবনে উছাই' এটাই জিজ্ঞেস করেছিলেন যে, আপনাকে কী কী 

আহকামের তালিম দিয়ে প্রেরণ করা হয়েছে? হজরত আলি রা. এর জবাবে চারটি আহকাম উল্লেখ করেছেন। 


তন্মধ্যে একটি হলো, কেউ যেনো বিবস্ত্র অবস্থায় তাওয়াফ না করে। হাদিসের এই অংশ শিরোনমের সংগে 
সঙ্গতি রাখে। 





- শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তির মতে এ হাদিসটির তিরমিযী ব্যতীত সিহাহ সিস্তার অন্য কোনো গ্রস্থকার বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/২২২। -স্ংকলক। 


“দ্র” উদাতুল কারি : ৯/২৬৫, এ+ ৩৯৪ ১ 5১৪১০ ০৯৪৪ ২১১৮১ ১:২১৩।- সংকলক। 


ইইউ ই ৯ সন ইসস সুন্নি ডিল নন তি উরি উি৪ কিল হত ৬8 22855585448447755553555246488-78 


আল্লাহ রাব্বুল আলামিনও ০] ৭৯৬1981১১০৯ ছারা এর মন্দ হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন। 


পরবর্তীতে ১৯... ০35 ১১০ 254) 1৯১ ৯১ ৮৩ আয়াত দ্বারা সতর ঢাকা ওয়াজিব করেছেন। 
ইমামত্রয়ের মতে ভাওয়াফে সতর ঢাকা শর্ত। ইমাম আবু হানিফা রা. এর মতে ওয়াজিব ।৩* যদি সতর 


খুলে তাওয়াফ করে, তাহলে তা পুনরায় করা ওয়াজিব । আর পুনরায় না করলে দম দেওয়া ওয়াজিব । ইমাম 
আহমদ রহ.-এর এক বর্ণনা ।১৫৭ 


2590 0৬৯১ 2৪ ৪৯ এত 
অনুচ্ছেদ-৪৫ : কাবা শরিফে প্রবেশ করা প্রসংগে (মতন পৃ. ১৭৬) 

ঠা ৩৮ ০০ 85 83335 ১৪০৮০ 5 ০ এ এ ঠ €5৫ ৫ ও 28852 -55৫ 
৩৩ এপ ০ পতি ১১৪ বিঞ এ তু এ এ ৮১88 ৫৪ 
৮৫৫ £ ৮. 4৯ তা 
3 ০৪ লে ০০ 
৯৭৪ । অর্থ : আয়েশা রা. বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হতে চোখ জুড়ানো 
ও খোশ মেজাজ অবস্থায় বেরিয়ে আবার আমার নিকট ফিরে এলেন উদ্বিগ্ন উৎকণ্ঠিত অবস্থায় । আমি তাকে এ 
ব্যাপারে জিজ্ঞেস করলাম, তিনি জবাবে বললেন, আমি কাবা শরিফে প্রবেশ করেছিলাম । আমার মনে চার যদি 


আমি তা না করতাম, তবে কতোই না ভালো হতো । আমার ভয় হচ্ছে, আমার পরে আমি আমার উম্মতকে কষ্টে 
ফেলে দিলাম কীনা? 


লে বে 


৩১১ 





** বিস্তারিত বর্ণনার জন্য দ্র, মা'আরিফুল কোরআন : ৩/৫৩৭-৫৪৩, ছে ২১৬ । ৯৯৪ 199 এ৬০ এ]% ৯৪০ ০৯, 
সূরা আ'্বাফ : আয়াত-২৮। -সংকলক । 

** সুরা আ'রাফ : আয়াত-২৮, পারা-৮। -সংকলক। 

স* সুরা আ'রাফ : আয়াত-৩১, পারা-৮। -সংকলক । 

** আল্লামা বিন্লৌরি রহ. মা'আরিফুস সুনানে (৬/৪০৩-৪০৪) বলেন, আমাদের শায়খ রহ. বলেছেন কেউ যদি প্রশ্ন করে যে, 
সতর ঢাকা সম্তাগতভাবে ফরজ । সুতরাং এটি হজের ওয়াজিব হয় কিভাবে? এর জবাবে আমি বলবো, এতোদুভয়ের মাঝে কোনো 
বৈপরিত্য নেই কারণ, অনেক সময়ে একটি জিনিস সম্ভাগতভাবে ফরজ হয়। আবার ওয়াজিব হয় ভিন্ন কারণে । অর্থাৎ, এখানে ফরজ 
ওয়াজিব দুটি জিনিস একন্রিত হয়েছে। সুতরাং যে ব্যক্তি উলঙ্গ হয়ে তাওয়াফ করবে, সে দুটি কবিরা গোনাহে লিপ্ত হবে । একটি 
ফরজ তরক করার, অপরটি ওয়াজিব তরক করার । -সংকলক । 


+; দ্র. আল মুগনি-ইৰনে কুদামা (৩/৩৭৭, ৮১১১ ৬ ১১০ 5549 508 21১5 45 ০৯৯১১ ২০৯) 35১ ২০৪ 
5৯১০)। তাছাড়া দ্র. উমদাতুল কারি ; ৯/২৬৬, 03১০ ৩৯১ ০৪ ৯৮) 3 5১3। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৮ ১২২ 


+৯৯ক 5৯ কত ৪ক৯চও চর গিজর কত এক০৬ত পরত ভুত ভওকভভরকভজকল০৬ক৬৩৪৩ক৪জকক৬৬৩ক৬৬৩ন৬৪৬ককক কর পন্ড জলতক ও জজ ততউত হজ উজলিকজও ৬৬২০৬৪৬৬৬৬৬ স৬৬৬৪৩৯৬৪৬৩৩৬৪৭০ররপজরত রড তিজজিজক বনি কপকিতজবানিকিতিজততরিত উজ উরকতজতিরতততি কত তকিক ০৭ শ্রকিকি কর কজতত১১৩ ৩৪৬৬৮৫১১৫৩৭ 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০-০৯। 
কা ৪৪ 5১] কই গ্ এ এ 
অনুচ্ছেদ-৪৬ : কাবা শরিফে নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ১৭৬) 
6০১০ ৫০ ৩৪ এ 2৫ ০১০ ৬ ০৮5 0০, 5490০ 80 ৬.০ 63 ৫. 0093 রি _ /১৬০ 


পি তি 
পপ 2 ৫ পট ০ 


9 


৮৭৫। অর্থ : বিলাল রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে নামাজ 


আদায় করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
ইবনে আব্বাস রা. বলেছেন, তিনি নামাজ পড়েননি । তবে তাকবির বলেছেন । 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উসামা ইবনে জায়দ, ফজল ইবনে আব্বাস, উসমান ইবনে তালহা এবং 
শায়বা ইবনে উসমান রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, বিলাল রা.-এর হাদিসটি ০৯০ ০৯১1 

খ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা কাবা শরিফে নামাজ আদায় করাতে কোনো 
দোষ মনে করেন না। 

মালেক ইবনে আনাস রহ. বলেছেন, কাবা শরিফে নফল নামাজ আদায় করাতে কোনো দোষ নেই। তবে 
তিনি কাবা শরিফে ফরজ নামাজ আদায় করা যাকরূহ মনে করেছেন । 

ইমাম শাফেয়ি রহ. বলেছেন, কাবা শরিফে ফরজ ও নফল নামাজ আদায় করাতে কোনো দোষ নেই। 
কেনোনা, ফরজ ও নফল নামাজের হুকুম সমান পবিত্রতা ও কেবলার ক্ষেত্রে । 


দরসে তিরমিযী 
এ] -__০9 ০১5০ 02 2৩ 5০ ০৪১৯ ভি ১০ ৯1১,) 494০ 41 ] ক 02 স৮০9৬ ০০ 
48 4245 ০৮০৪ 


মক্কা বিজয়ের ঘটনা এটি 1৩৯ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কাবা শরিফে নামাজ আদায় 
করার ব্যাপারে হাদিসগুলো পরস্পর বিরোধী । হজরত বিলাল রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস ছারা বুঝা 


«৮ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি মতে এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/২২৩। -সংকলক। 

৯ যেমন, মুসলিমে হজরত ইবনে উমর রা.-এর বর্ণনা দ্বারা জানা যায়, ত্র. : ১/৪২৮, 25০01 ০৯৯১ ৩৯৭ এসএ । ইমাম 
বায়হাকি রহ. বলেছেন, এ প্রবেশ হলো, তার হজের সময় । ইবনে হাব্বান রহ. উল্লেখ করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের বাইতুল্লাহ প্রবেশ ছিলো দু'বার মক্কা বিজয়ের সময় ও বিদায় হজের সময় ৷ -মা'আরিফুস সুনান : ৬/৪০৪-৪০৫। - 
সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮৮ ১২৩ 


৬৩৩৩কডকর৪এককরকিরকক্রক্কলকঞ্বররীক ক ন্কতক্ডএকঠপকসকঠঈককিতত ১৬ ক্র কউ বক এও৬ড৮ ৬৬ ওক কচ করত এত গকক্রক্ুনককতত এক কনতও কক রউও ররর ক৫১৭৮৮৪০৪টক০৬ক ৩৪৪ ররর ও ওয়জকর রক রতন র্কজ রিল ১৯৬ পর করুক উকি ৯ লক কিক চক কতটি সর চিত এর আগর র একক উলকি এরিক জাত এ ঠক কততরও 


যায়, তিনি মক্কায় প্রবেশ করে সেখানে নামাজও পড়েছেন । অথচ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও ফজল 
ইবনে আব্বাস রা.-এর বর্ণনা দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ 
পড়েননি । বরং শুধু তাকবির বলেছেন 1১১ 

হজরত বিলাল রা.-এর বর্ণনাটিকে জমহুর প্রাধান্য দিয়েছেন ৷ কেনোনা, হজরত বিলাল রা.-এর বর্ণনা 
দলিলকারি। আর ইবনে আব্বাস রা.-এর হাদিস দলিলকারি নয়। আর দলিলকারি হাদিস অগ্রগাষী 
অদলিলকারির ওপর! 

তাছাড়া হজরত বিলাল রা. কাবায় প্রবেশ করার সময় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে 
ছিলেন। অথচ ইবনে আব্বাস রা.-তার সংগে ছিলেন না। কেনোনা, কাবাতে প্রবেশ করার সময় রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে সর্বমোট তিনজন সাহাবি ছিলেন । হজরত বিলাল, উসামা ইবনে জায়দ ও 
হজরত উসমান ইবনে তালহা রা. ইবনে আব্বাস রা. সংগে ছিলেন না। 

তবে এর ওপর প্রশ্ন হয় যে, সহিহ মুসলিমেরস*; বর্ণনায় ইবনে আব্বাস রা. বলেন, 
0০১73 ৫ 4815 2855 এস ০৩০ ৭ 25 ০ 0 এ ক 0 আও 0 এ ০৭ 

“হজরত উসামা ইবনে জায়দ রা. আমাকে সংবাদ দিয়েছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন বাইতুল্লাহ শরিফে ঢুকেছেন, তখন তার সবদিকেই দোয়া করেছেন। তাতে বের হওয়া পর্যন্ত নামাজ 
পড়েননি ।' অথচ হজরত উসামা রা. ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে । 

জবাবে বলা হয়েছে যে, কাবা শরিফে প্রবেশ করার পর তারা আলাদা হয়ে গিয়েছিলেন । প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন । আর হজরত বিলাল রা. তার নিকটবর্তী ছিলেন। অথচ হজরত উসামা ও 
উসমান ইবনে তালহা রা. ছিলেন অপরদিকে । কাবা শরিফের দরজা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছিলো,” 
সেহেতু কঠিন অন্ধকার ছিলো । মাঝখানে স্তপ্তও প্রতিবন্ধক ছিলো । এজন্য হজরত উসামা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করা অবস্থায় দেখতে পারেননি । বিশেষকরে যখন তিনি নামাজ 
পড়েছিলেন শুধুমাত্র দুই রাকাত ।৭% 


০৮ বোখারিতে ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় নিঙ্গেযুক্ত শব্দ বর্ণিত আছে, 2৯৫11 ৮৯5 ৬$ 735 ০৭ ৮০৪ ০০০৭০] 35। 

হজরত ফজল ইবনে আব্বাস রা.-এর বর্ণনা মুসনাদে আহমদ ও মুজামে তাবারানি কবিরে বর্ণিত আছে, “নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কাবা শরিফে দীড়িয়ে সুবহানাল্লাহ, আল্লাহ আকবার পড়ে দোয়া ও ইসতেগফার পড়লেন । তবে রুকু এবং 
সেজদা করেননি । হাইছাযি রহ. বলেছেন, এই হাদিসটি আহমদ বর্ণনা করেছেন । তাবারানিও অনুরূপ বর্ণনা করেছেন কবিরে। এর 
বর্ণনাকারিগণ বোখারির বর্ণনাকারি । -মাজমাউজ জাওয়াইদ : ৩/২৯৩, ৫0 ত$ ৯০০ ৬১৪1 -সংকলক। 

৭» বোখারিতে হজরত উমর রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে 
জায়দ, বিলাল ও উসমান ইবনে তালহা রা. বাইতুল্লাহ শরিফে প্রবেশ করেছে, .... 7" ১/২১৭, ১৯ 5951 ৮৮৯৬ 5505 
৮০৩ ৪ ৪৯৬ ডা. কও ৬০৪৪1 -সংকলক। 

০২ ১/৪২৯। -সংকলক। 

»প সহিহ বোখারি-মুসলিযে হজরত ইবনে উমর রা.-এর বর্ণনায় নিমেযুক্ত শব্দ বর্ণিত হয়েছে, “তখন তারা তাদের ওপর দরজা 
ৰগ্ধ করে দেন।' সহিহ বোখারি : ১/২১৭, 242) 2১৬1 ০৯৬ সহিহ মুসলিম : ১/৪২৮, 2১৩9 0৯৯১ ০৯৯৯০ ৩৪৪ | সংকলক ৷ 

০ উসমান ইবনে তালহা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্পহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরিফে দুই রাকাত নামাজ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ১২৪ 


কক্স ০৯০৫ ক তত এতিত করত রররিবরিক৪ শর ডরক৬৪৪৩ড৭৪৯এ৬ ৪৭ রক কররর ওক নিএবাক রড ৩৪৭২০০৬১৪০৮ ৯৬৪৮৪৬৫৮ক৮৪৬৬৯৮৪৯৬৪র৪৪৪০৬কজ এক ওম ককক৬৪৪৬৪কককককর্ককতকক কক কক্স ককজকীতককুককডকলওকওর করত কক এএতওও বকর উকতক ৬৪ ককককক্ককলকজ 


জবাব দেওয়া হয় যে, মুসনাদে আবু দাউদ তায়ালিসীর বর্ণনা দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ সা্রাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরিফের অভ্যন্তর ভাগে দেওয়ালগুলোতে ছবি তৈরি দেখেছিলেন, তখন এগুলো 
মিটিয়ে দেওয়ার জন্য হজরত উসামা ইবনে জায়দ রা.কে পানি আনার হুকুম দিয়েছিলেন । সুতরাং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় নামাজ আদায় করেছেন সম্ভবতো যখন হজরত উসামা রা. পানি আনতে 
গিয়েছিলেন। এজন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করা সংক্রান্ত জ্ঞান লাভ 
করতে পারেননি তিনি ৩৯ 





আদায় করেছেন। -আহমদ, তাবারানি কবির। আহমদের বর্ণনাকারিগণ সহিহ বোখারির বর্ণনাকারি । -মাজমাউজ জাওয়াইদ : 
৩/২৯৪, 22০] ৬৪ ৪১৮ ভঠ এও আত। 

আল্লামা নববি রহ. বলেন, “তবে উসমান রা. কর্তৃক নামাজ আদায়ের বিষয়টি না করার কারণ তারা যখন কাবা শরিফে প্রবেশ 
করেছেন, তখন দরজা বন্ধ করে দোয়ার রত হয়েছেন। সুতরাং হজরত উসামা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পামকে 
দোয়া করতে দেখেছেন। তারপর উসামা রা. নিজে বাইতুল্লাহ শরিফের এক পাশে দোয়ায় রত হলেন। আর নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লা ছিলেন অন্য পাশে । বিলাল রা. ছিন্ন তারই নিকটে । তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 
আদায় করলেন। এটা বিলাল রা. দেখেছেন নিকটে থাকার কারণে । আর উসামা রা. দেখেননি । কেনোনা, তিনি ছিলেন দূরে এবং 
দোয়ায় রত। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিলো হালকা । সুতরাং উসামা রা. তা দেখেননি । আর তার 
জন্য নামাজ পড়েননি বলে উল্লেখ করা বৈধ হয়েছে তার ধারণার ওপর নির্ভর করে। তবে বিলাল রা. সুনিশ্চিতরূপে তা জেনেছেন । 


সুতরাং তিনি এর সংবাদ দিয়েছেন।" ০০ 415 -শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২৮, 25৯৫] ১৯১ ৮১৯০৪ ০১১ 


হাফেজ রহ. ফতহুল বারিতে (৩/৩৭৫, 22২ ৬৯৯ ৬$ 85 ০ 5৭২) অতিরিক্ত আরো বলেছেন, 'আর এ কারণে যে, দরজা 
বন্ধ থাকার কারণে অন্ধকার হয়ে যায়, তাছাড়া অনেক স্তন্তও তর জন্য প্রতিবন্ধক হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তিনি ধারণার ওপর 
নির্ভর করে নামাজ পড়েননি বলে উল্লেখ করে করেছেন। -সংকলক। 

»* ইবনে হাজার রহ. লিখেছেন, "মুহিব তাবারি রহ. বলেছেন, হতে পারে হজরত উসামা রা. প্রবেশ করার পর কোনো 
প্রয়োজনে তার হতে দূরে চলে গেছেন । সুতরাং তিনি নবী করিম সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় উপস্থিত ছিলেন 
না। এর দলিল মুসনাদে আবু দাউদ ভায়ালিসির বর্ণনা । ইবনে আবু জিব-আবদুর রহমান ইবনে মিহরান-উমাইর ইবনে আব্বাস রা.- 
এর আজাদকৃত গোলাম-উসামা রা. সূত্রে বর্ণিত! তিনি বলেন, আমি কাবা শরিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
প্রবেশ করলাম । তিনি কতগুলো ছবি দেখলেন । ফলে পানির বালতি আনার জন্য বললেন । আমি তা নিয়ে আসলাম । তারপর তিনি 
তা দিযে ছবিগুলো মুছে দিলেন।' এই সনদটি আফজাল । কুরতুবি রহ. বলেছেন, হয়ত তিনি নামাজ আদায় করার কথা অস্বীকার 
করেছেন। কেনোনা* তিনি দ্রুত ফিরে এসেছিলেন । -ফতহুল বারি : ৩/৩৭৫, 22550 ৬৯1৯ ৬৪ ১৫ ০১ ৩১৪ 

তবে এ দ্বিতীয় জবাবটির ওপর প্রশ্ন হয় যে, হজরত ফজল ইবনে আব্বাস রা. নামাজ না পড়ার বর্ণনাদাতা । অনেক বর্ণনা দ্বারা 
বুঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ শরিফে প্রবেশ করেছেন, তখন তার সংগে তিনিও ছিলেন। 
ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে, 'ফজল ইবনে আব্বাস রা. তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসালামের সংগে প্রবেশ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরিফে নামাজ পড়েননি । তবে যখন 
বেরিয়ে এলেন, তখন বাইতুল্লাহ শরিফের দরজার নিকট অবতরণ করে দু'রাকাত নামাজ পড়েন। -আহমদ, তাবারানি কবির (এর 
অর্থ বর্ণিত হয়েছে)। আহমদের বর্ণনাকারিগণ সহিহ বোখারির বর্ণনাকারি। -মাজমাউজ জাওয়াইদ : ৩/২৯৩, ৬ ৪১] ৪ 
25511 1 

এতে বুঝা গেলো, ইবনে আব্বাস রা. নামাজ না পড়ার বর্ণনাটি হজরত উসামা ইবনে জায়দ রা. হতেও বর্ণনা করেন এবং 
হজরত ফজল ইবনে আব্বাস রা. হতেও | হজরত উসামা ইবনে জায়দ সম্পর্কে তো এটা বলা ঠিক হতে পারে যে, যখন তিনি নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে বাইরে গেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'রাকাত আদায় 


করেছেন। তবে ফজল ইবনে আব্বাস রা. বাহ্যত ভেতরেই হতে থাকবেন। তার সম্পর্কে শুধু প্রথম জবাবটি সঠিক হতে পারে । - 
সংকলক । 


57745754548 ররর বাবা র্যারারেরারর্রররারা 


2২০1 4» ৩০ ১১93 এ ০5১ 549১ 5১০০ 44555 4০০০০1১৯৭০3 ০৪ ০০ ০৪১৯০ ০৯৯ 


৯৮৬০ ০১ 

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি স্তত্ত রেখেছেন বামদিকে, একটি ডানদিকে, আর তিনটি স্তন 

পেছনে । তৎকালীন সময় বাইতুল্লাহ শরিফ ছয়টি স্তস্তের ওপর প্রতিষ্ঠিত ছিলো । তারপর তিনি নামাজ আদায় 
করেছেন ।' 


জুরকানি এবং শাহ সাহেব রহ.-এর মতানুযায়ি বর্ণনাগুলোকে বিভিন্ন ঘটনার ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। 
দারাকুতনির একটি জয়িফ বর্ণনা দ্বারা এর সমর্থন হয় 1৬৭ 





** সহিহ মুসলিম : ১/৪২৮, 2২5] ৯১১ ০১৬৯০ ২1 বোখারি রহ. বর্ণনায় নিঙ্গেযুক্ত শব্দ বর্ণিত হয়েছে. “তিনি একটি স্ত 
₹ রেখেছেন বা দিকে। আরেকটি স্তত্ত রেখেছেন ডান দিকে । আর পেছনে রেখেছেন তিনটি স্তত্ত। 1১৮৯০ 9 ৪). ০০ 1১৯০ ০0৯ 


৯ ৮৮95 2৯৭ 2553 4১৪ ০০1 2৭২ ৬ ১০ ও ৬১১ ০৪2 59১] ১৩ 55১৮০ ৬১৩) 1 -সংকলক। 

** আল্লামা বিন্নৌরি রহ. বলেছেন, আমাদের শায়খ রহ. বলেছেন, হ্যা-না-এর দুটি বর্ণনার মাঝে দুটি ঘটনার ক্ষেত্রে প্রয়োগ 
করে সামঞ্জস্য বিধান সম্ভব হতে পারে। তৰে মুহাদ্দিসিনে কেরাম এদিকে মনোযোগ দেননি। তারা প্রাধান্য প্রদানের দিকে ঝুঁকে 
পড়েছেন। লেখক বলেন, তবে ইমাম জুরকানি রহ, বলেছেন, 'কিংবা তিনি বাইতুক্লাহ শরিফে দু'বার প্রবেশ করেছেন। একবার 
নামাজ আদায় করেছেন, আরেকবার নামাজ পড়েননি। মুহাল্লাব রহ. এ উক্তি করেছেন।' তারপর ইমাম জ্কুরকানি রহ. আরেকটি 
আলোচনার পর উল্লেখ করেছেন, “সুতরাং মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'বার প্রবেশ করা অসন্তব 
নয়। আর ইবনে উয়াইনা রহ.-এর হাদিসে যে একবারের কথা উল্লেখ আছে, এর দ্বারা উদ্দেশ্য এক সফর, একবার প্রবেশ নয়। 
ইমাম দারাকৃতনি রহ.-এর মতে একটি জয়িফ সূত্রে এই সামঞ্জস্য বিধানের দলিল পাওয়া যায়। -মা*আরিফুস সুনান : ৪০৭-৪০৮। 

সুনানে দারাকুতনিতে বর্ণনাটি নিঙ্নরূপ, 

ইসাইন ইবনে ইসমাইল-ঈসা ইবনে আবু হারৰ আসসাফফার-ইয়াহইয়া ইবনে আবু বুকাইর-আবদুল গাফফার ইবনুর কাসেম- 
হাবিব ইবনে আবু সাবেত-সায়িদ ইবনে জুবাইর-ইবনে আব্বাস রা. সূত্রে হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লা্াহ 
আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরিফে প্রবেশ করে দু'্তন্তের মাঝে দু'রাকাত নামাজ আদায় করেছেন। তারপর বেরিয়ে দরজা ও 
হিজরের মাঝে দু'রাকাত আদায় করেছেন। তারপর বলেছেন, এটা হলো, কেবলা। তারপর দ্বিতীয়বার তিনি প্রবেশ করে সেখানে 
দাঁড়িয়ে দোয়া করলেন। তারপর বেরিয়ে আসলেন নামাজ না পড়ে। 

আত তা'লিকুল মুগনি গ্রন্থকার এর আওতায় লিখেন- বায়হাকি রহ. বলেছেন, এ বর্ণনাটি যদি সহিহ হয়, তবে এতে এর দলিল 
আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরিফে দু'বার প্রবেশ করেছেন। একবার নামাজ আদায় করেছেন, 
আরেকবার নামাজ বাদ দিয়েছেন। তবে এ হাদিসটি প্রমাণিত হওয়ার ব্যাপারে প্রশ্ন আছে। 

সুনানে দারাকৃতনি আত আ.'লিকুল মুগনিসহ : ২/৫২, এ ৬৪ ১59 48০ এ ৪০০ ও 59০ ৭ 5১০৯৪ ৪5 নং-৩ 

ওপরযুক্ত বর্ণনাটি ছিলো ইৰনে আব্বাস রা.-এর। সুনানে দারাকৃতনিতেই (২/৫১, নং-১)। হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.. 
এরও একটি হাদিস বর্ণিত আছে, যা থেকে ঘটনা একাধিক বলে বুঝা যায়। 

আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল আজিজ-ওয়াহাব ইবনে বাকিয়্যা-খালেদ-ইবনে আবু লার়লা-ইকরামা ইবনে খালেদ- 
ইয়াহইয়া ইবনে জা'দা-আবদুল্লাহ ইবন-উমর রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সারলারলাহু আলাইহি ওয়াসাল্লায বাইতুতাহ 
শরিফে প্রবেশ করেছেন। তারপর বেরিয়ে এসেছেন। তখন বিলাল রা. ছিলেন তার পেছনে । আমি বিলাল রা.কে বললাম, তিনি কি 
শামাজ আদায় করেছেন। জবাবে তিনি বললেন, না। বর্ণনাকারি বলেন, তারপর এর পরদিন প্রবেশ করলেন, আমি বিলাল রা.কে 


টিরাতারিরেরারারার্যান্যার্র্রা রর রচ্হাডোল রবির 


সম্পর্কে বর্ণিত আছে, তিনি কাবা শরিফে নামাজ আদায় করা ব্যাপক আকারে অবৈধ বলতেন। কেনোনা, 
সেখানে পূর্ণ কাবাকে সামনে রাখা হয় না। বরং আবশ্যক হয় কাবার অনেক অংশকে পেছনে দেওয়া রি 

জমহুরের পক্ষ হতে এর জবাব এই যে, পূর্ণ কাবাকে সামনে রাখা শর্ত নয়। বরং কাবার কোনো অংশ 
সামনে রাখা যথেষ্ট । হজরত বিলাল রা. হতে এ অনুচ্ছেদের হাদিস এবং 

1 )54১০১ ১৯৯১৯০০১০31 এ] ০৬৬৯3 

হাদিস দ্বারা অধিকাংশের অবস্থানের সমর্থন হয় । 

অধিকাংশের মতে কাবা শরিফে ফরজ নফল সবই বৈধ । অবশ্য ইমাম মালেক রহ. বলেন, নফল বৈধ, ফরজ 
মাকরূহ 1৩৭ কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এটাই প্রমাণিত হয় যে, তিনি কাবা শরিফের 
ভেতরে শুধু নফল আদায় করেছিলেন । 

জবাব হলো, কাবা শরিফে নামাজ আদায় করায় প্রশ্নের কারণ শুধু এটাই হতে পারতো যে, তাতে কাবার 
কিছু অংশকে পেছনে দেওয়া হয়। তবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আমল দ্বারা বলে দিলেন 
যে, এটা নামাজের বৈধতা বিপরীত না । সুতরাং ফরজ ও নফলে কোনো পার্থক্য করা যায় না। 


পিট শশা শা ্্ীাশিশী শী টিাাীশীশটি 


জিজ্ঞেস করলাম, তিনি কি নামাজ আদায় করেছেন? জবাবে তিনি বলরেন, হ্যা দু'রাকাত নামাজ আদায় করেছেন। তিনি কাবার 
একাংশ সামনে রেখেছেন। আর এক স্তত্ত রেখেছেন ডান দিকে ।' 

এই বর্ণনাটির সদনও হাসান। এ কারণে জাত তা'লিকুল মুগনি গ্রন্থকার এর অধীনে লিখেন- “সুহাইলি রহ.-এর আর রাওজুল 
উনুফে বলেছেন, এর সনদ হাসান ।" যদি আল্লামা সুহাইলি রহ.-এর উক্তি অনুসারে এই বর্ণনাটিকে সহিহ মেনে নেওয়া হয় তাহলে 


ঘটনার বিভিন্নতার পদ্ধতিটি প্রায় সুনির্দিষ্ট হয়ে যায়। ০৮০1 48 রশিদ আশরাফ । 
৩ অনেক মালেকি এবং জাহেরি সম্প্রদায় ও তাবারি রহ. এ মতই পোষণ করেন। ফাতহুল বারি : ৩/৩৭৪, ০2১1 ৩৪৪ 


৮৮৩ 254] ৬৯1৬ ভা ভঠ ৮৮৪৩ 45801 -সংকলক । 
৩ হজরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ রা.-এর বর্ণনা! সহিহ বোখারি : ১/৪৮, 3 ৪৬ ৯৪ ৫ 4! ০৭ ০058 ০৮৪ ৮5৩৪ 


।)। -সংকলক। 

০*০ যেমন, ইমাম তিরমিযী রহ. এ অনুচ্ছেদে বর্ণনা করেছেন। আর হাফেজ রহ. বলেছেন, “মাজরি রহ. বলেছেন, প্রসিদ্ধ 
মাজহাব হলো, কাবা শরিফে ভেতরে ফরজ নামাজ নিষিদ্ধ এবং তা দোহরানো ওয়াজিব। ইবনে আবদুল হাকাম হতে বর্ণিত হয়েছে 
যে, এটাই যথেষ্ট । ইবনে আবদুল বার ও ইবনুল আরাবি রহ. এটিকে সহিহ বলেছেন। ইবনে হাবিব রহ. হতে বর্ণিত আছে যে, সর্বদা 
এটি দোহরিয়ে নিবে। আসবাগ হতে বর্ণিত আছে, “যদি ইচ্ছাকৃত হয়। ইমাম তিরমিযী রহ. ইমাম মালেক রহ. হতে নফল নামাজ 
বৈধ বলে ব্যাপক আকারে বর্ণনা করেছেন । তবে তার অনেক ছাত্র অমুয়ান্কাদা এবং যেসব নামাজে জামাত বিধিবদ্ধ সেগুলোর সংগে 
শর্তায়িত করেছেন। ইবনে দাকিকুল ইদের শরহুল উমদাতে আছে, “ইমাম মালেক রহ. ফরজ মাকরূহ মনে করেছেন এবং তা হতে 
নিষেধ করেছেম। যেনো তিনি ইমাম রহ. ফরজ মাকরূহ মনে করেছেন এবং তা হতে নিষেধ করেছেন। যেনো তিনি ইমাম মালেক 


রহ. হতে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা আছে বলে ইঙ্গিত করলেন।' -ফতছুল বারি : ৩/৩৭৪, ভা ওঠ ৬৮১ ৯৪ 3১ পান 


৮০৪ নি ৬৯51 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড £্ ১২৭ 


1১১০১ ত তত ঠত তত তঠতত৫৯১৭ ১১৯ ১১৫১ ৬৯স সনি ত সর ক্উনিজিতত ৬৪০৫৯৮১৪৩৯৪ র৯৬ ১৯২৯ রককউতকতনিরতকিত কতক তজইত ক কজউকনউরকবতত- ৫তিক৬০৪ ৬৮৮৮ জজ তর ৩৯০০ ক৮জতজতিক ও ৪৪5 ৮ ৬কজিঠন কত তর ৯৯কত ৪ $ক ৯৪৯০৬০৪৮০৪৩ ০৪২৩ ৪৪৪৩৪৪৪৪৪৪৪০৪১৮৩০৩০০৭৩ 


20 ১০৫ ০82 ৩ ৫৫ 


অনুচ্ছেদ-৪৭ : কাবা শরিফ ভাঙা প্রসংগে (মতন পৃ. ১৭৬) 


৯২৭১ ০ প০ নি ০৯৫ এ 2:1-4708:.5:-8 নি রা 

৩ ১5৯] তি এ] ৮০ এএএ 0৫ এ এ এ সি এ 22 90 ১৪৭ ০৫ - ৯৬৭ 
নে নে রব রি ০৯৩ ৫৫ ০৯৩০ত ৮০ পে রি, চরে ই ক 
3১১13 2০ 1১৮১৯ 4০ 91 ৬ ক এ৬ এ ও আজ ও 5 এ) 4755 | পিউ এ 9৪০ 
তত পাতা পি লে ৮০৩ রর নি ৮০ 2৫ কত *দ 5121 বত ০৫৮৫৭ ০০০৩ 
০৯5 ক] এড ৯ এ ও৪ এএ ৪ এও ৩৪৩ ৪৩ এ এক 
৮৭৬। অর্থ : আসওয়াদ ইবনে ইয়াজিদকে হজরত ইবনে জুবাইর রা. বললেন, উম্মুল মুমিনিন হজরত 
আয়েশা রা. তোমার নিকট যে কথা পৌছাতেন, আমার নিকট সেটি বর্ণনা করো । তিনি বললেন, হজরত আয়েশা 
রা. আমাকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যদি তোমার 


কওমের লোকজন এখন জাহেলিয়াত ছেড়ে নতুন মুসলমান না হতেন, তবে আমি কাবা শরিফ ভেঙে এর দরজা 


করে দিতাম দুটি । 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রহ. বলেন, যখন ইবনে জুবায়র রা. ক্ষমতাপ্রাপ্ত হলেন, তখন তিনি কাবা শরিফ ভেঙে এর দুটি 
দরজা বানিয়ে দেন। 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ১-৯। 

দরসে তিরমিযী 
03344 ০৬৯৩ 4১ এ) ০৮১৬৪ এ ২৯১৯ 45৪ ০ সস ৬ 
বাইতুল্লাহ শরিফ নির্মাণের এঁতিহাসিক স্তরসমুহ 
কাবা শরিফ নির্মাণ হয়েছে মোট দশবার । 


১. সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতাগণ হজরত আদম আ.-এর সৃজনের ২০০০ বছর আগে । এর উদ্দেশ্য 
ছিলো, বাইতুল মা'মুরের বিপরীতে জমিনে একটি উপাসনাগার তৈরি করা । 

২. দ্বিতীয়বার নির্মাণ করেছেন হজরত আদম আ.। 

৩. তৃতীয়বার নির্মাণ করেছেন হজরত আদম আ.-এর কোনো ছেলে । এই নির্মাণ হজরত নূহ আ.-এর 
তুফানকার পর্যন্ত স্থির ছিলো। এটি তুফানের সময় উঠিয়ে নেওয়া হয়েছিলো । কিংবা তুফান দ্বারা খতম হয়ে তা 
মিটে গিয়েছিলো । 


৪. চতুর্থবার এটি নির্মাণ করেছেন হজরত ইবরাহিম আ.। অনেকে হজরত ইবরাহিম আ.কে কাবা শরিফের 
প্রথম স্থপতি সাব্যস্ত করেছেন 1০২ 





”১ এ হাদিসটি ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/২১৫, 433 2০ ০)-০$ 4৭ ৮4০ 4535) এবং মুসলিম সহিহ 
মুসলিমে (১/৪২৯-২৩০, 53 2১5৫) ০০০৬ ০১৭ (০৯) 535) বর্ণনা করেছেন । -সংকলক । 
** হাফেজ ইবনে কাসির রহ.-এর ঝৌকও এদিকে বুঝা যায় দ্র., তাফসিরে ইবনে কাসির : ৩/২১৬, ০০ 45 ০৯০০ ০০০ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ও ১২৮ 


০৯০৩০০৪৪৩৪৩ ৯৪৯২৯৬০০৯৯৯ ৯৮৪৯৪০৪৬৯৯৪৯৪৩৯ ৪৩ক$ ৪৪৫৩ ৮৯৪৯৯৪জকক* করত ৪৩৯৯১ তত কশতি*৪৩৯ ৪ ঠক ককক৪ ৯ তক ৪৯৪১৩৩ক৪৯ 2 ৪৯৪৯৯৯৯সডনউততকতিতকতততকবত২৩নতিসিক জকচজিততটরক্রকিতস সতত জিবন ইত উজরবিরিপাটত তন তত ০২০ শ্রাইতপ্স্স তত পিততত০ ০২৭ 


তবে প্রধান এটাই যে, তিনি প্রথম প্রতিষ্ঠাতা নন। কোরআনে করিমের বর্ণনার ধরণও এরই তাকিদ করে। 
কেনোনা এরশাদ হয়েছে, 

০৯০3 ৯ ০০ ২৪1] ৯০৮ ১ ৪১৪ ৬১ 
এতে উল্লেখ আছে মূল স্তম্ভ ওপরে তোলার, প্রতিষ্ঠার বর্ণনা নেই । এতে বুঝা গেলো, কাবা শরিফের বুনিয়াদ 
প্রথম হতেই বিদ্যমান ছিলো । ইবরাহিম আ. এটাকে উঁচু করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন । 

৫. পঞ্চমবার কণমে আমালিকা এটা নির্মাণ করেছিলেন । 

৬. ষ্ঠবার বনু জুরহাম নির্মাণ করেছিলেন । 

৭. সপ্তমবার নির্মাণ করেছেন কুসাই ইবনে কিলাব ! 

৮. অষ্টমবার কুরাইশ সম্মিলিত চাদায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 
নবুওয়াতের আগে কাবা শরিফ নির্মাণ করেছিলেন। এই নির্মাণে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
স্বহস্ত মুবারকে হাজরে আসওয়াদ রেখেছিলেন। এ পর্যন্ত কাবা শরিফের দুটি দরজাই চলে আসছিলো ৷ একটি 
পূর্বদিকে, অপরটি পশ্চিমদিকে। যেহেতু কুরাইশ হালাল অর্জন দ্বারা কাবা নির্মাণের প্রতি গুরুত্ব আরোপ 
করেছিলো, এ উপার্জন কম হয়ে গিয়েছিলো বলে কাবার কিছু অংশ নির্মিত হতে পারেনি । যেটাকে হাতিমে কাবা 
বলে। তাছাড়া কাবার দুটি দরজা ছিলো । কুরাইশ শুধু একটি দরজা অবশিষ্ট রেখেছিলো ৷” 

এ অনুচ্ছেদের হাদিস অনুযায়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরিফকে নির্মাণ করতে 
চেয়েছিলেন হজরত ইবরাহিম আ.-এর ভিত্তি অনুযায়ি | তবে এই খেয়ালে এ ইচ্ছা পরিহার করলেন যে, 
জাহেলিয়াতের জামানা শেষ হয়েছে বেশিদিন হয়নি । কুরাইশের লোকজন এখনও নতুন মুসলমান । এমন যেনো 
না হয় যে, এর ফলে কোনো বিশৃংখলার সৃষ্টি হয় এবং বলতে শুরু করে যে, কাবা শরিফকে এর পিতা- 
প্রপিতাদের বুনিয়াদ হতে ভেঙে ফেলা হচ্ছে। এ কথাটি এভাবে ফিতনা আকারে আরবে ছড়িয়ে পড়বে । 

৯. নবমবার আবদুল্লাহ ইবনে জুবায়র রা. তার খেলাফত আমলে কাবা শরিফ নতুনভাবে নির্মাণ করেছেন। 
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনঙ্কামনা সামনে রেখে এটাকে নির্মাণ করেছেন হজরত 
ইবরাহিম আ.-এর ভিত্তির ওপর । 

১০. দশ বার এটা নির্মাণ করেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ । হজরত আবদুল্লাহ্‌ ইবনে জুবায়র রা.কৃত বাড়তি 
অংশ ছেড়ে তারপর এটাকে কুরাইশের বুনিয়াদের ওপর নির্মাণ করেছেন। ফলে আবার হাতেম বাইরে হতে যায় 
এবং কাবা শরিফের দরজাও একটি হয়ে যায়| এরপর হারুন রশিদ ১১তম বার ইবরাহিম আ.-এর বুনিয়াদ 
অনুযায়ি নির্মাণ করার জন্য মনস্থ করেছিলেন। তবে ইমাম মালেক রহ. তাকে বাধা দিলেন। বললেন, যদি 





299) ০১) 0০ 2৯১৯) 0 এ১ এর ব্যাখ্যা। সুরা হজ। ভাছাড়া দ্র. (১/১৭২-১৭৩, ৯১1১ এঠু ১০৮১ ভা 49 
23১1 ৮১৮4 5 আয়াতের ব্যাথ্য1) | সূরা বাকারা । -সংকলক। 

০** সুরা বাকারা : আয়াত-১২৭। -সংকলক । 

০« তাছাড়া পূর্ব ও পশ্চিম দিক হতেও এর প্রস্থ কিছুটা কমিয়ে দিয়েছেন এবং এর দরজাগুলোও উঁচু করে দিয়েছেন । যাতে 
যাকে ইচ্ছা ঢুকাতে পারেন, আর যাকে ইচ্ছা নিষেধ করতে পারেন। এভাবে কুরাইশের নির্মাণে হজরত ইবরাহিম আ. -এর নির্মাণের 
চেয়ে প্রায় চারটি পরিবর্তন হয়ে গেলো । যেমন, আমরা এর বিশদ বর্ণনা দিয়েছি! দ্র. মা'আরিফুস সুলান : ৬৪১২-৪১৩: - 
সংকলক । 

০৭৭ কাবা শরিফের নির্মাণের এতিহাসিক স্তরগুলোর ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা কিছুটা কমবেশি সহকারে মা'আরিফুস সুনান : 
৬/৪১৩-৪১৫ হতে গৃহীত 1 বিস্তারিত বর্ণনার জন্য সেখানে ত্র. । -সংকলক । 


দরসে ভিরমিহী- ৩য় খণ্ড ৮ ১২৯ 


চকতনকককত্কাঠ্কিন্ব্ক্রীগ্ত্তীককঙজক্বগস্কড দত ১৯এস্করঠককত খিশতিতকককিকক কক্কজতগ্জকত্ঠতিঠশ্রকস্গজতকিতক্কিন্রিণ্কজ্ককত্কিজক্রউক্রউ্জএক্বছকত্রকঞ্ক্ীরীগ্রুজ্ক্ত্তডন্রজ্জ্বীক্ঠককারীতাকতশততক্নণক্হতরতন্ক তি গশককককঠনস্জীকরণপ্রকীতকজ বান্তীরটকককজত ঠরগণতসককতকত সহ াককিকত শি ঠশিতিকককিককপকক 


আপনি এমন করেন তাহলে আমার আশঙ্কা হয়, কাবা শরিফ ভান্তা গড়া রাজা-বাদশাদের খেল-তামাশায় পরিণত 
হয় কিনা? হারুন রশিদ ইমাম মালেক রহ.-এর পরামর্শ গ্রহণ করেন এবং নির্মাণ থেকে বিরত থাকা । 

এ পর্যস্ত কাবা মুকাররমা হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের ওপরেই চলে আসছে । মেরামত বারবারই হচ্ছে 
কিন্ত্র ভিত্তি সেটিই ।5৭ 

সারকথা, ফুকাহায়ে কেরাম এ অনুচ্ছেদের হাদিস হতে এই মূলনীতি উৎসারণ করেন যে, যদি কোনো মুস্ত 
হাব কাজ করার ফলে কোনো ফেতনার আশঙ্কা হয় এবং মুসলমানদের মাঝে বিচ্ছিন্রতার ভয় হয়, তাহলে উচিত 
এই মুস্তাহাব কাজ পরিহার করা। 


এস ৪১29] ৪৪ € 5 ৩ 
অনুচ্ছেদ-৪৮ : হিজরে নামাজ আদায় করা প্রসংগে মৈতন পৃ ১৭৭) 
১০ এ ০০৪৭ ৩545 এ এ এ 04 1245 2584 285 2৫৮7 
5 ওঠ 0 8 এ অজ 350 ০০ এ ৩৯ ৩০5 ও ১৯ শনি ডল 


চে ৫৫০১ $%৮%০৫ 


এস ৩০ 25255 154 ০৪৯ 29১০৪০৭ 4৮% 

৮৭৭। অর্থ : আয়েশা রা. বলেন, আমি বাইতুল্লাহ শরিফে প্রবেশ করে তাতে নামাজ পড়তে পছন্দ 

করতাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার হাত ধরে আমাকে হিজরে প্রবেশ করালেন এবং 

বললেন, যদি বাইতুল্লাহ শরিফে ঢুকতে চাও তুমি হিজরে নামাজ পড়ো । কেনোনা, এটি বাইতুল্লাহ শরিফের 

একটি অংশ। তবে তোমার কওম যখন কাবা শরিফ নির্মাণ করেছেন, তখন এটিকে (অর্থনৈতিক সমস্যার 
কারণে) ছোট করে ফেলেছেন! বাইতুল্লাহ শরিফ হতে এ অংশটিকে বাইরে রেখে দিয়েছেন! 


০** এ ব্যাখ্যা অনুযায়ি দশম নির্মাণ হলো, বাইতুল্লাহ শরিফের সর্বশেষ নির্মীণ ৷ ১১তম নির্মাণের আর সুযোগ আসেনি । এই ১০ 
বারের বিনির্মাণকে এক কবি কয়েকটি কাব্যে এতাবে বর্শনা করেছে, 
৮৯১5 চা এ। 3900 2:১৯ ১১০ ০৯০৮ 9 এ ৬ 
৮০১৯ ৯১৯ ০ ০৪১৪ (তাত ড৩০ ৮৮ 0993 ০ 
৮০1৯3 0৩৯ 2 295 কাছ ১৪১ 32 ১) এ 
-মা'আরিফুস সুনান : ৬৪১৫ তাফসিরে জ্ভুমাল সূত্রে । 
১০৩৯ হিজরির বন্যায় বাইতুল্লাহ শরিফ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাইতুল্লাহ শরিফ প্রায় বিধ্বস্ত হয়ে যায় এবং সুলতান মুরাদ 
খান উসমানি রহ. এটাকে পুনরায় নির্মাণ করেন। এই নির্মাণ পূর্ণাঙ্গ হয়েছিলো ১০৪০ হিজরিতে । প্রধান এটাই বে, এটা ছিলো স্বতন্ত্র 


নির্মাণ । এভাবে ৰাইতুল্লাহ নির্মাণ সংখ্যা হয় ১১। সর্বশেষ নির্মাণ সাব্যস্ত হলো, সুলতান মুরাদ ইবলে সুলতান আহমদ উসমানি রহ.- 
এর নির্মাণ । মুহাম্মদ আলি ইবনে আলান তিনটি কাব্যে এগার নির্মাণের কথা উল্লেখ করেছেন, 


১30০] 0 ১19158০৩৮০৪ * ১১ বাসি এ ৯৪ এক 
৮4৪৯ ত৯৯ ০ ০90 ৩৪ ৩১ ১ ৫১১8১ 5০৪১৪ ৮ তা ৭৯০১ 
49) ১৬ ৩০০ ভে 3০৭ 45 ৪ এস 3৪1৬ ৬৫৮৪ 
সর্বশেষ নির্সাণের সংগে সংপ্রিষ্ট বিস্তারিত বর্ণনার জন্য প্র. জাখবারে মক্কার ১/৩৫৫-৩৭৩, তাছাড়া প্র.. তারিখে ঘা আল 
মুকান্সরমা : ২/৯৫-১০২ । -সংকলক । 


দরসে তিরমিযী -৯ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2৮ ১৩০ 


কসককিক্কিউকসউকশপসতিজননকপাকিপকরকিডরাকখা কক তপতি কককরওককানী কবজ রানীক৬৪২০০৪০৪৪৪৪ করনত এ+ ৩৪৯৬৪ একিককর রক রঝাকড ডক করত এক একক কক্কন ২৪ ক কত ১৯০৪৫৬৫৭৬৯৬, পপর কও $ককুরাবারর ৪2৪৭৬ ৭ক কক ওক একক ডর কাবা কওককজএকতজকজ কক তক কক কসরত খ্কতএউিশকঞচ তলত 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯০ ০০১) 
আলকামা ইবনে আবু আলকামা হলেন, আলকামা ইবনে বিলাল । 
দরসে তিরমিযী 
এ 88 ৬ ০০ 4০ ০০ 
সনদ তিরমিধীর অধিকাংশ কপিতে এমনই”: । কিন্তু নাসায়ির*” বর্ণনায় সনদ নিম্নরূপ ৯ 24০ ১৯ 
“ক ০০ 4৭ ০০ +805 ৬ আর আবু দাউদের** বর্ণনায় সনদ নিন্ননূপ +৭। ০১০ 2০80০ ০০"" এ সনদটিই 


সঠিক। কেনোনা, আলকামা সংখ্যাগরিষ্ঠ সময় স্বীয় মাতা হতেই হাদিস বর্ণনা করেন। তার নাম হলো, 
মারজানা-৮। এজন্য স্পষ্ট এটাই যে, নাসায়ি এবং তিরমিীর কপিগুলোতে বিকৃতি হয়ে গেছে”১। 


455 5৮8 5৪] ০9 ০0 ৯৯ 55৫ এ] 2805 ০ 


আজরাকির আখবারে মন্কায়”৮২ হজরত সায়িদ ইবনে জুবায়র রহ.-এর বর্ণনা দ্বারা বুঝা যায়- এর বিস্তারিত 


বর্ণনা, 
03৬৩ ৭৯0৮ ৩৯ ০০১০ ৪৯৪ ও আএওযা আ] তে 01703 805 এ. লজ কথ ০ 2০ ৩) 


- 


০৩ ০১ ০৩৯০০ ১৬ : ০৩ ৮০৪ ০৪৪ ০90 2 2 1১) ৯) 0 4০ 5১১ 4৯০ ০ ৬৮০ 4৪। ০৯3 ৬ 


৯ ৪৯১৩ এস ও এ ০০৯৪19558 খত ০৪ ০১০০৪ এস 198 এ. 4০৬ 01 ০১ ২৬০ 


“আয়েশা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার জন্য রাতে (বাইতুল্লাহ শরিফের) 
একটি দরজা খোলার জন্য আবেদন করলেন। তারপর ইবনে তালহা একটি চাবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটা রাতে কখনও খোলা 
হয়নি। তখন তিনি বললেন, তাহলে তুমি তা খোল না। তারপর আয়েশা রা.কে বললেন, তোমার কওম যখন 





- অনেক কপিতে সনদ নিন্নরূপ- আলকামা ইবনে আবু আলকামা- তার মাতা-তার পিতা। সুনানে তিরমিযী, ছাপা, দার 
ইহইয়াইত তুরাছিল আরাবি, বৈরুত, লেবানন । তাহকিক শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকি। দ্র. : ৩/২২৫, নং-৮৮৬। -সংকলক। 

৩৭৮ ২/৩৪, ৯৯ ৬ 5৯০1 0০৯ এ 55351 -সংকলক। 

৭৮ ১/২৭৭, 24550 ৬৪ 5১০ ১৪ । -সংকলক। 

** আল্লামা আইনি রহ. লিখেছেন- “তার মায়ের নাম হলো, মারজানা। ইবনে হাব্বান রহ. তাকে সেকাহ বর্ণনাকারিদের 
শামিলবূপে উল্লেখ করেছেন। -উমদাতুল কারি : ৯/২১৮, 9১4১ 254 04 এ। -সংকলক । 


*১ হাফেজ ইবনে হাজার ও আল্লামা আইনি রহ. তিরমিযী এবং নাসায়ির বর্ণনাও “ভার মা' এর সনদে উল্লেখ করেছেন । এতে 
বুঝা গেলো, তিরমিযী ও নাসায়ির আনক কপিতে আবু দাউদের মতো “তার মায়ের' সনদে বর্ণনা এসেছে। দ্ব., ফতহুল বারি : 


৩/৩৫২, ৮4১3১ 494 4০ ০১৬৯ উমদাতল কারি : ৯/২১৮, 955১ 2 ০০ ০৪ । -সংকলক । 
১ ১/৩১৫, এ$১ ৬৪ তান ত৩ ০৯ ৬৪ ৪৯ 
দরসে তিরমিযী -৯৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৩১ 


কপ্খিক্কিচ্রক্নহ্এককখকরককতকও্কওিসজকতকরডঞকল্করউিকরী৯ক+ গণ তস্ককরতত ডগ গতককতক ৬৩ কণসকিরজগতকিকতর কতকরক ই কতকরক ড৯ক্রীকি সবর ক্ডওকড+৫৮০৬৩কগ্গ্রাজককরবাক্ক কর হএ$ক্চভরতত+তককঠ্রখিক$ত৪০ নব কক কত একরডক্ক্রঞক ক্র কজীককর্রক্ক্কররব্রুঝউব্ঝততকক্রতঞতকিড বকর ককড+ 


বাইতুল্লাহ শরিফ নির্মাণ করলেন, তখন তাঁদের আর্থিক সংকট দেখা গেলো। তখন তারা বাইতুল্লার অংশ হিজরে 
রেখে দিলেন । সুতরাং হিজরে প্রবেশ করে তাতে তুমি নামাজ আদায় করো ।' 

হতে পারে হজরত আয়েশা রা. দিনে পর্দার কারণে বাইতুল্লাহ শরিফে প্রবেশ করেননি । তারপর যেহেতু 
বাইতুল্লাহ শরিফের দরজা রাতে খোলা হতো না, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
পরিবারের কারণে বাইতুল্লাহ শরিফের সাধারণ প্রচলিত নিয়মে কোনো ব্যাঘাত ঘটবে এবং বাইতুল্লাহ শরিফের 
প্রহরীদের স্বীয় অভ্যাসে পরিবর্তন করতে হবে এটা পছন্দ করেননি । এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হজরত আয়েশা রা.কে হিজরে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। 


44458300০০৯ ১৯১৯ 4০ 19 ০১০৯ ৪১১০৪ 5495 0515 5৯১) 0১০ 2৮৪ ১৯ ০৪ ৪ 
হিজর বলা হয়, বাইতুল্লাহ শরিফের জবাব দেওয়ালের পর ছয় হাত জায়গাকে | অনেকে বলেছেন, সাত হাত 
জায়গাকে । এরপর অর্ধ দায়েরা (গণ্ডি) রূপে যে জায়গাটি আছে এটাকে হাতেম বলা হয়। কখন কখনও হাতেম 
অর্ধ দায়েরা এবং হিজরের সমষ্টিকেও বলা হয় ।১* হিজরই সে স্থান যেখানে হজরত ইসমাইল ও হজরত হাজির 
আ.-এর কবর আছে। এটাই প্রসিদ্ধ 1০* অনেক তাবেয়ি যেমন- হজরত উমর ইবনে আবদুল আজিজ রহ. 
প্রমুখের আছর দ্বারাও তা বুঝা যায়” । খালেদ ইবনে আবদুর রহমান ইবনে খালেদ ইবনে সালামা আল 
মাখজুমি বলেন, হজরত ইসমাইল আ.-এর কবর মিজাব ও হিজরের পশ্চিম দরজার মাঝখানে 1০৮৬ 
আর হাতেমকে এজন্য হাতেম বলা হয়, 


০০০১৬ এ]০৬ ৮ ০৯৯৮৯৪।৯৩ ০৭ ০১ 


** দ্র, মা'আরিফুস সুনান : ৬/৪১৬-৪১৭ হতে গৃহীত। -সংকলক। 

৬৪ আল্লামা ইবনুল আছির রহ. হজরত ইসমাঈল আ. সম্পর্কে লিখেন, 'তাকে তার আম্দা হজরত হাজ্জের৷ আ. এর কবরের 
নিকট হিজরে দাফন করা হয়েছে।' -আল কামিল ফিত তারিখ : ১/১২৫, ৯১।)% ০১ ৯৮৮ ২১ ১৯ 3591 -সংকলক। 

»« হাসান আল আনমাতি রহ. বলেন, আমি হজরত উমর ইবনে আবদুল আজিজ রহ.কে হিজরে দেখেছি । আমি তাকে বলতে 
শুনেছি, ইসমাইল আ. আল্লাহ রাব্লুল আলামিনের দরবারে মঞ্ধার প্রচণ্ড গরমের অভিযোগ করলেন । তখন আল্লাহ তা'আলা তার নিকট 
ওহি পাঠালেন । আমি তোমার জন্য হিজরে জান্রাতের একটি দরজা খুলে দেবো, তোমার ওপর তা হতে কেয়ামত পর্যন্ত হাওয়া বা 
রহমত অব্যাহত থাকবে । এই স্থানেই তিনি ওফাত লাভ করেন। 

তাছাড়া সাফওয়ান ইবনে আবদুক্পাহ ইবনে সাফওয়াল জুমাহি রহ. বলেন, ইবনে জুবায়র রা. হিজরে একটি কূপ খনন 
করেছিলেন। তখন তিনি তাতে হজরত খিজির আ.-এর পাথরের একটি টুকরি পেলেন। তিনি এ সম্পর্কে কূরাইশকে জিজ্ঞেস 
করলেন। তখন তাদের কারো নিকট এ সম্পর্কে কোনো জ্ঞান পেলেন না। বর্ণনাকারি বলেন, তিনি আবদুল্লাহ ইবনে সাফওয়ানের 
নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন, তিনি ৰললেন, এটা হজরত ইসমাইল আ.-এর কবর। সুতরাং আপনি তা নাড়াচাড়া করবেন 
না। বর্ণনাকারি বলেন, তারপর তিনি তা সেখানেই রেখে দিলেন। 


দু'টি বর্ণনার জন্য ভর. ১৯ ১৩91 ০০ ৯ ৪৯ এ 4০ ১৬৯ ১৩১৯, সীস্টি 55১ 
এ ছুটো বর্ণনা স্বারা, হজরত ইসমাইল আ.-এর কবরের সন্ধান পাওয়া ঘায়। হজরত হাজেরা আ.-এর কবর সম্পর্কে আমরা 
পেছনে আল কাফিল-ইবনে আছির রহ.-এর বরাত উল্লেখ করেছি। -সংকলক । 


+* আখবারে মক্কা : ১/৩১২, ১৯৯) 55১1 -সংকলক। 


** আজরাকি রহ. ইবনে জ্কুরাইজ হতে আখবারে মক্কায় (২/২৪, 4....০১ ০৮১ 1১৮৯) 5৪ *৮ ০) অনুরূপ উল্লেখ করেছেন। 
তবে তিনি তার হতে উল্লেখ করেছেন যে, হাতেম হলো, রুকন এবং মাকাহ, জমজম ও হিজরের মাঝখানে । -উদ্তাদে মুহতারাম। 


দরসে তিরখিষী-৩য় খশ্ড ক্র ১৩২ 


৬কক্ একক কক কক ৮৬ক৮৬৬৪৬৪কর একডনরিকরওকখককঞ্ কক এক রখাককঞক্কিকককাকজ্বাড়ক্কীকরপতকীককরীউিক্ককরকরকরুত্রত জড় ঞল্রীককরেরীরককরররীককক ক করককর একর কজন ককরড়রক$একঞকঞ্কীটিক্বাকাকরীরজকাট ক্রিক কড়ককতজ্ক্ররনকএস্ওজক্এতিকস্রবডতককক্রকবর্বরকবরতওজকিএককড৬ররক$নককক কনক কক ৯৩ 


“লোকজন সেখানে কসমের জন্য ভিড় করতো । এজন্য এটাকে হাতেম বলতে শুরু করে” ।” 

হিজর বাইতুল্লাহর অংশ হওয়ার ব্যাপারে অধিকাংশের একমত্য আছে । কেনোনা, এটিই সে অংশ যেটিকে 
কুরাইশ কাবা নির্মাণের সময় পরিত্যাগ করেছিলেন যেমন, এ অনুচ্ছেদের হাদিসে আছে । অবশ্য হাতেম 
সম্পর্কে মতপার্থক্য আছে যে, এটি বায়তুল্লাহর অংশ কী*”*? 

সারকথা, মুসল্লি কর্তৃক এমনভাবে নামাজ আদায় করা অবৈধ, যার ফলে শুধু হিজরের অংশ সামনে রাখা 
হয়, বাইতুল্লাহর কোনো অংশ সামনে রাখা হয় না। কেনোনা, বাইতুল্লাহ শরিফকে সামনে রাখা শর্ত । অকাট্য 
*দলিলসমূহ দ্বারা এটি প্রমাণিত১*। অথচ হিজর বায়তুল্লাহর অংশ হওয়া খবরে ওয়াহিদ ছারা প্রমাণিত । যেটি 
ধারণানির্ভর ৷ হিজর বাইতুল্লাহর অংশ হওয়া অকাট্য নয়। এজন্য শুধু এর দিকে মুখ করে নামাজ আদায় করার 
ফলে কেবলাকে সামনে রাখার শর্ত অকাট্যরূপে পূর্ণ হতে পারে না। এজন্য নামাজও দুরস্ত হবে না-*২। যখন 
হিজরের এই হুকুম কাজেই শুধু হাতিমের দিকে মুখ করে নামাজ পড়লে আফজালরূপেই নামাজ হবে না। 


০” হাতেম নামকরণের কারণ সংক্রান্ত আরো তাহকিকের জন্য দ্র. লিসানুল আরব : ১২/১৩৯-১৪০, ৯৮৯ 5১৮1 -সংকলক। 

৩৮৯ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : ৯/২১৮-২১৯, 05595 এ ০ এ53। প্রকাশ থাকে যে, হিজর শব্দটির 
প্রয়োগ হাতিমের ওপরও হয়। -সংকলক। 

২৯* আল্লামা আবদুল হাই লাখনবি রহ. লিখেন, কেবলার দিকে মুখ করা ফরজ হয়েছে ৮১৯] ৯.০] ১৮৬ এর ০9 
১১৮৯৬ ১০৯১৯) 19058 ৮০৫ ৮৩ ৩৪৯৪ আয়াতের কারণে । সূরা বাকারা : আয্লাত-১৪৪, পারা-২। -সংকলক। অনেক মুফাসসির 
বলেছেন, শাতরের অর্থ হলো, মধ্যখান। সুতরাং এর অর্থ হলো, আপনি আপনার চেহারা মসজিদে হারামের মধ্যখানের দিকে ফিরান। 
মধ্যখান হলো কাবা । কেনোনা, এটি মসজিদে হারামের মধ্যখানে অবস্থিত | কাজি বায়জাবি রহ. এদিকেই ঝুঁকেছেন। ইবনে আৰু 
হাতেম রফি' হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শাতরাহুর অর্থ হাবশি ভাষায় “তার দিকে" । সুতরাং মসজিদে হারাম ছারা উদ্দেশ্য 
হলো, কাবা শরিফ । 

তারপর সামনে যেয়ে আল্লামা লাখনবি রহ, লিখেন, এ অনুচ্ছেদে প্রচুর হাদিস আছে। এগুলো প্রসিদ্ধ হওয়ার কারণে তা আর 
আমার উল্লেখের প্রয়োজন নেই । দ্র, আসসিয়ায়া ফি কাশফি মা ফি শরহিল বিকায়া (২/৬৫, 2180 034৯ ১৪১৮] ১০১১০ এম) 


নামাজে কেবলার দিকে মুখ করার শর্ত ইজমা দ্বারাও প্রমাণিত । আল্লামা ইবনে কুশ্দ রহ. লিখেন, সমস্ত মুসলমান এ ব্যাপারে 
একমত যে, বাইতুল্লাহ শরিফের দিকে মুখ ফিরানো নামাজ সহিহ হওয়ার অন্যতম একটি শর্ত। কেনোনা, আল্লাহ তা'আলা বলেছেন, 


0৯] ৯৭ ৮৮১ ২৮৫৯৩ ০৩৪ ০৯১০৯ ৩৯৯ ০৭৪1 তবে যখন বাইতুল্লাহ শরিফ চোখে দেখবে, তখন তাদের মতে ফরজ হলো, 
হুবহু বাইতুল্লাহ শরিফের দিকে মুখ করা । এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। -বিতায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ : 
১/৮০, 21] 5৪ 3500] 41৯৯ ০ এ্্। এআ । -সংকলক। 

** যেমন, হজরত আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । -সংকলক। 

** দ্র. উমদাতুল কারি : ৯/২১৯, 955১ 254 ০০ এ+ এবং মা'আরিফুস সুনান : ৬/৪১৮-৪১৯। -সংকলক। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪ ১৩৩ 


৪৮৩ ত৩কততিত শক জিতিত ০ শতশি জলি স্তগতঠচ ইততকততততরক ত হজকজজজকডজতকতইজউত ১ তততডিকডতকরুড ১৩১৬ ককক৩ক৬০৪৬৪০৪৬৮০৭০কড৪৪৪৬০৪৪৪৪৪৬১০৪৬ ৪৬৪৪৬ 


295৫০ ১৬০৫ ৯০ 054 ০755 এএ 
অনুচ্ছেদ-৪৯ : হাজরে আসওয়াদ, ক্ুকন ও মাকামে 
ইবরাহিমের ফজিলত প্রসংগে (মতন পৃ. ১৭৭) 
০০ হিসি রাহা রা মা পরদিন 
যে 05৫ এ এ 2 এ 27 
৮৭৮। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারে 


আসওয়াদ জান্নাত হতে তখন নাজিল হয়েছে যে, এটি ছিলো দুধের চেয়েও বেশি শ্বেতশুভ্র । আদম সন্তানদের 
গোনাহ এটিকে কৃষ্ণকায় করে ফেলেছে। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আমর ও আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস 
বর্ণিত আছে। 


আবু ঈসা তিরমিষী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯... ০৯ 

:০১৮১০৪ এক ২৫ ৩০০2 ৩৫ কু ৩৫ এ এ এ তা 24১2 -/5৭ 
০ 2০8 নর ১22 2 2: ৰ ২ 15% 2 2ুলী,প 
এআ ০৪ এপ] ৬০ 0 05 0৬ 05০ 255 05 545 আআ ৬৮৬ এ 3১53 ৩০৬০ 
22 ৫ রা ₹*৯৪ ৮ পপ «(6 222 ছি শির নিবি $ 2৯? 
০৪৭ 93৯ 0৯৪ ০০১৪১ ৮২০১ ৩০৬০৪ পি 9১ ৮৪৪৯ 
৮৭৯। অর্থ : আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি, রুকন এবং মাকাম জান্নাতের ইয়াকুত হতে দুটি ইয়াকৃত। আল্লাহ তা'আলা এগুলোর নুর মিটিয়ে 
দিয়েছেন। যদি তিনি এ দুটির নূর মিটিয়ে না দিতেন, তবে এগুলো মাশরিক-মাগরিবের মধ্যবত্তীস্থান উজ্জ্বলময় 


করে ফেলতো। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আমর হতে এ হাদিসটি মওকুফরূপে তাঁর উক্তি হিসেবে 
বর্ণনা করা হয়। এতে হজরত আনাস রা. হতেও হাদিস বর্ণিত আছে। এটি গরিব হাদিস। 


দরসে তিরমিযী 
৯১ এ ৩২ ১০৯ সীল ৩১১৮৮ ৭6 এ ভািশি এ 0১৯০ ৭৪ 2 শত ৪৭৬০ ৩৪ ০০০ 
+১ ৬৯ ৩২০০ 4১১৯৪ 5৩৯৪ ০০ ১৬ ৬ 
অর্থাৎ হাজরে আসওয়াদ স্পর্শকারি বা চুম্বনকারিদের পাপের কালো দাগ পাথরের ওপর প্রতিবিদিত হয়ে 
গেছে। বিশুদ্ধ হাদিসসমূহের বর্তমানে এতে সংশয়ের সুযোগ নেই । আর এটা বলা ঠিক নয় যে, ইতিহাস স্থারা 





** শায়খ সুাম্মদ ছুয়াদ আবদুল বাফির উক্তি অনুসায়ে এ হাদিসটি তিরমিধী বাতীত সিহাহ সিত্তার অনা কোনো গ্রন্থকার বর্ণনা 
করেননি । -সুনামে তিরমিবী : ৩/২২৬, ছাপা, বৈরুত । -সংকলক। 
** মা'আরিফুস সুমান : ৬/৪২০। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ১৩৪ 


১০০৯ক৪০০৪১৪৯৪৩ ২৩৪৪৪ ১৩৪৩$৪৮৪৪৮ ০৪৬৬৮০০৪৮৪৩ ৯৮২ক ০৪৯৪৪ ০১তন হত৯৯৬৩ ৯৪৬৯৪ ত৪০৯৯সলনউিকজপক উকপরিসউিএপিজউিডককজতকঠজত কিছ +৯৯ক জিডির জসকীউকড৯উিউকিজবলজজতর কক ৬৩ ১ তিউসপএদ৮ ১৬৯৮৯৬৯০৭০৪ ৬৯ ০৬৯৬৯৪১১৪৯৯ বতপি১ ৩০৯০১০৬৮০৬৯ ১২৯১৮০০০৮৩০ 


হাজরে আসওয়াদ কখনো শ্বেতশুদ্র প্রমাণিত হয়নি.। কেনোনা, এই কালোটি ইতিহাসের আগেও হতে পারে। 
আর যদি পরে হয়, তবুও সহিহ হাদিসসমূহের বিপরীতে ইতিহাসের কোনো মূল্য নেই ।*৯ 

দ্বিতীয় অর্থ অনেকে এটাও বর্ণনা করেছেন যে, গোনাহের উদ্দেশ্য হলো, বনি আদমের ভুলক্রটির কারণে 
এখানে কয়েকবার আগুন লেগেছে এবং এর ফলে হাজরে আসওয়াদ কৃষ্তকায় হয়ে গেছে ।*** অনেকে হাদিসের 
এই অর্থও করেছেন যে, এখানে "খাওয়া" দ্বারা সাধারণ গোনাহ উদ্দেশ্য নয়, বরং একটি বিশেষ ভুল উদ্দেশ্য । 
সেটি হলো, বর্বর যুগের লোকেরা হাজরে আসওয়াদে হাত ইত্যাদি দ্বারা স্পর্শ করার সময় পবিভ্রতা-পরিচ্ছন্নতার 
প্রতি গুরুত্ব আরোপ করতো না। যার ফলে এটি কালো হয়ে গেছে। ইমাম আজরাকি রহ. এ সম্পর্কে আখবারে 
মন্ধায় অনেক বর্ণনাও বর্ণনা করেছেন ।০৯? 





ফতনুল বারিতে হাফেজ ইবনে হাজার রহ. লিখেন, পেছনের হাদিস্টির ওপর অনেক মুলহিদ প্রশ্ন উাপন করে বলেছে, এ 
পাথরটিকে মুশরিকদের গোনাহ কিভাবে কৃষ্তকায় বানিয়ে ফেললো, অথচ তাওহিদবাদিদের ইবাদত তাকে শুভ্রকায় বানাতে পারলো 
না? ইবনে কুতাইবা রহ.-এর উক্তি অনুসারে এর জ্বাব দেওয়া হয়েছে, যদি আল্লাহ তা'আলা ইচ্ছা করতেন, তাহলে অনুরূপ হতো। 
তবে আল্লাহ ভা*আলা রীতি চালু করে রেখেছেন যে, কালো রং রঞ্জিত করে দেয়, এর বিপরীত সাদা রং দ্বারা রঞ্জিত হয় না। 


(৩/৩৭০, ১৯31 ৯৯৯] ভ$ 355 ৬৪)। 

মা'আরিফুস সুনানে (৬/৪২০) আল্লামা বিনৌরি রহ. লিখেন, আমাদের শায়খ আনওয়ার রহ. বলেন, যে প্রশ্ন উত্থাপন করা হয়, 
সেটি আমাদের ওপর উত্থাপিত হওয়া আবশ্যক হবে না যে, তাদের নেক কাজ কিভাবে এটিকে শ্বেতশুদ্র করতে পারলো না, অথচ 
তাদের গোনাহ এদিকে কালো কলম্কিত করতে পারলো? কারণ, ফল সব সময় খারাপটির অধীনস্থ হয়ে থাকে । -সংকলক। 

০৯৫ ওপরহুক্ত প্রশ্ন জবাবের বিস্তারিত বর্ণনার জন্য দ্র. ম1"আরিফুস সুনান : ৬/৪২১। -সংকলক। | 

২৯১ আখবারে মকায় কাবা নির্মাণ সংক্রান্ত মুহাম্মদ ইবনে ইসহাকের একটি সুদীর্ঘ হাদিস বর্ণিত আছে। তাতে তিনি বলেন, 
'যখন হজরত জিবরাইল আ. একটি পাথর তার স্থানে রাখলেন এবং ইবরাহিম আ. এর ওপর ভিত্তি স্থাপন করলেন, তখন সেটি ভীঘণ 
শুভ্রতার কারণে খুব চমকাচ্ছিলো। তার আলো মাশরিক-মাগরিব, ডান-বাম সবকিছুকে আলোকোজ্জ্বল করে ফেললো । বর্ণনাকারি 
বলেন, তারপর তার আলো হেরেমের প্রতিটি দিকে হেরেমের চিহে্র শেষ সীমা পর্যস্ত আলোকিত করছিলো । বর্ণনাকারি বলেন, এর 
ভীষণ কৃষ্ণকায় হওয়ার কারণ, এটি একের পর এক জাহেলিয়াত ও ইসলাম যুগে পুড়ে গিয়েছিলো । জাহেলিয়াতের যুগে এটি 
জুলেপুড়ে যাওয়ার কারণ হলো, কুরাইশের জামানায় এক মহিলা গিয়েছিলো কাবা শরিফে সুগন্ধি দেওয়ার জন্য । (সুগন্ধ জাতীয় 
জিনিস পুড়িয়ে)। ফলে তার অগ্নিক্ফুলিঙ্গ কাবা শরিফের পর্দায় উড়ে লেগে যায় । ফলে কাবা শরিফ জূলে-পুড়ে যায়, সংগে সংগে জ্বলে 
রূকনে আসওয়াদ এবং এটি কালো হয়ে যায় এবং কাবা শরিফও জয়িফ হয়ে যায়। এ কারণে কুরাইশ কাবা শরিফ ভেঙে ফেলা ও 
এর নির্মাণের জন্য উদ্বুদ্ধ হয়। আর ইসলাম যুগে এর জ্বলে-পড়ে যাওয়ার কারণ হলো, হজরত ইবনে জুবায়র রা.-এর জামানায় 
ছসাইন ইবনে নুমাইর আল কিনদী যখন তাকে অবরোধ করেছিলো, তখন কাবা শরিফ পুড়ে গিয়েছিলো এবং পুড়েছিলো রুকন। 
তারপর ইবনে তুবাইর রা. রূপা দিয়ে এটি জোড়া দেন । এ কারণে ক্রটি ভালো হয়ে গেছে। 

(১/২১৯, 25০ ৪ ০ 09) ৮৩৩ ৬ দত ৩ ৩ ১/৩২৮-৩২৯, ১৯৭। ০5০] ০১০ ৬৪ ০৩ ৮) -সংকলক । 

০» অনেক তালাশের পরেও ওপরযুক্ত উক্তির কোনো সুস্পষ্ট বরাত পেলাম না । অবশ্য আখবারে মক্কায় (১/৩২২-৩২৯, ৮ ৪ 
১১০) 95০ ০৯০৪ ৬৯ ০৩৯) এমন কতগুলো বর্ণনা বর্ণিত আছে, যেগুলো দ্বারা এ উক্তিটির দিকে ইঙ্গিত হতে পারে । 

১. আতা ইবনে আবু রাবাহ বলেন, রুকন হলো, জান্নাতের একটি পাথর। যদি এতে নাপাক স্পর্শ মা করতো, তাহলে এটি 
যেমন নাজিল হয়েছে সেক্ূুপই থাকতো! ৷ 

২. আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. বলেন, হাজরে আসওয়াদ ছিলো দুধের মতো সাদা । এটির দৈর্ঘ্য ছিলো এক গঞ্জের 
মত । এটি কালো হয়েছে মুশরিকদের কারণে ৷ তারা এটি স্পর্শ করতো। 

৩. আবদুল্লাহ ইবনে আস রা. হতে বর্ণিত। যদি জাহেলিয়াতের নাপাক ও অপবিত্র জিনিস তাকে স্পর্শ না করতো, তবে কোনো 
বিপদগ্রস্ত ব্যক্তি এটিকে স্পর্শ করতেই তা হতে মুক্তি পেতো । 

৪. উসমান রহ. বলেন, আমাকে জুহায়র বলেছেন, তার নিকট সংবাদ পৌছেছে যে, হাজার হলো, জান্নাতের ইয়ান্ুত পাথর । 


সশকসতিককিতিকা করত একীতব্তরিতককিিক্কককর৬ক৪৪ নক ক এ, জকুকক্ষ কন ৮ক ৬ জকি ক ৬০৫০ ওকব$৬৫৯-৪এ একক স্ককক্তক ক 


পি টা ৮ রি |. রি ৫ ক পা পি পা ৪ তা 
7243 ০০ ০] 0১০৯৭ ০৪ £ী তি আন 
অনুচ্ছেদ-৫০ : মিনায় এসে সেখানে অবস্থান করা প্রসংগে (মতন পৃ. ১৭৭) 
বিরন্রারররুহ« ৫ 2৯০৩ তত 2 রর 
১৭১ ৫৯ ৪০ 35 এ ভনশি 20 এত এত 2 ৩৩ ০৪৩৩ ০৪০০5 ৮৯, 


5385 ০1157 2 /5201583 
৮৮০। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মিনায় 
জোহর ও আসর, মাগরিব, এশা ও ফজর নামাজ আদায় করেছেন৷ তারপর সকালে আরাফাতের দিকে রওয়ানা 


করেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা তিরমিযী রহ, বলেছেন, ইসমাইল ইবনে মুসলিম সম্পর্কে তার স্মরণশক্তির ব্যাপারে মুহান্দেসিনে 
কেরাম কালাম করেছেন। 


তা 
চেক 


ছি. এপ: / ০৯৫৫ ০০৯৫ ্ 2 ০5 ৮6 উঠি + এ € 
৬]15 0 এও ৮৫৯ এত পি শি 335 এআ তি কী 02 ৬ ৩৪০০ 5 ৪ 
৬১০ 
৮৮১। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় জোহর ও 
ফজর নামাজ আদায় করেছেন। তারপর আরাফাতের দিকে রওয়ানা করেছেন সকালে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, আবদুল্লাহ ইবনে জুবায়র ও আনাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, মিকসাম-ইবনে আব্বাস রা. সুত্রে বর্ণিত হাদিস সম্পর্কে আলি ইবনুল 
মাদিনি রহ. বলেছেন, ইয়াহইয়া বলেছেন, শো'বা বলেছেন, হাকাম মিকসাম হতে শুধু পাচটি বিষয় শুনেছেন 
এবং তিনি সেগুলো বর্ণনা করেছেন। এ হাদিসটি শো'বার সাতটি গণ্য হাদিসগুলোর শামিল নয়৷ 





যেটির ওপর পানি প্রবাহিত হয়েছে। এটি ছিলো সাদা ধৰধবে এবং চমকাচ্ছিলো। এটিকে কালো কৃষ্জকায় করে ফেছে মুশরিকদের 
অপকিভ্রতা ৷ শীত্রই এটি ভার আপন পুরনো অবস্থায় ফিরে আসবে। 

৫. আবদুষ্পাহ ইবনে আব্বাস রা. বলতেন, যদি হাজারে (আসওয়াদ)কে মাসিকগ্রস্ত মহিলা তার অজ্ঞান্তে স্পর্শ না করতো এবং 
গোসল ফরজ বিশিষ্ট ব্যক্তি তার অজান্তে তা স্পর্শ না করতো, তাহলে কোনো স্বেতিরোগী, কুষ্টরোগী স্পর্শ করলেই সে তালো হয়ে 
সেতো! 

তবে বাহাত এসৰ বর্শণায় আরজাস ও জানজাস দ্বারা উদ্দেশ্য হুকমি নাপ্কি । এজন্য বাহ্যিক মনল! দলিল করা এনু দ্বারা 
মুশকিল ৷ এটাও সম্ভব যে, এখানে আরজাস ও আানজ্ঞাস হ্থায়া বাহ্যিক ও সফি উত্ভয় প্রকার নাপাকি উদ্দেশ্য । -সংকলক । 


দত্রসে তিরমিষী-৩য় খণ্ড ৪৮ ১৩৬ 


&495645 00 2৬ একি 
জনুচ্ছেদ-৫১ : যারা প্রথমে আসবে মিনা সেসব লোকের 
অবতরণস্থল প্রসংগে মতন পৃ. ১৭৭) 
৯৭০৪ ৩০ ৩৪০4 ০০ 5০০ ৩৯ 3৩ ৩৪ ৬ ১৯৮ ও পার্স ও ০ 9১০০ ৪চা 
নো 62 রে ক এ৭ ৩৮0 00 এ 505 05 24৯৬ +এ ০০ এ৬৩ ০১ ০১৮৬ ০০ ১ 
ৰ 285 


ভাতার মিনার লিজার হার 
একটি ঘর তৈরি করবো না, যেটি আপনাকে মিনায় ছায়াদান করবে? তিনি বললেন, না। যারা আগে আসে মিনা 


তাদের অবস্থানস্থল । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০3৯০ ৯ 


5245550১842 05 25 ০০৮ 
অনুচ্হেদ-৫২ : মিনায় কসর নামাজ আদায় করা প্রসংগে মেতন পৃ. ১৭৭) 


৮০ ৯দ পর রর পা 
ঠ। এ 2 ০] ০৫৭৮০ 5445 এ ০৮ তা ৫ ৩১ 0৪ ০১3 3০ ০৪ গা, 
চপাতি তি ঠি৫ রব 
০8০5০ ১৪০ 


৮৮৩। অর্থ : হারেসা ইবনে ওয়াহাব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে মিনায় 
সবচেয়ে বেশি নিরাপদ ও শংকাহীন অবস্থায় আমি দু'রাকাত নামাজ আদায় করেছি। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিষী রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ, ইবনে উমর ও আনাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 


০৯৮ $১০| * এর নীচে যের, ০) এ তানতীন । উপত্যকার দরজাগুলোতে অবস্থিত । যেটিতে হাজিগণ অবতরণ করেন এবং তাতে 
পাথর নিক্ষেপ করেন । এটি হেরেমের শামিল । এটিকে এই নামকরণের কারণ হলো, তাতে রক্ত প্রবাহিত করা হয়। আল্লাহু তা'আলা 
বলেছেন ৮) ৪১ ১ আর অনেকে বলেছেন, কারণ, হন্জরত আদম আ. তাতে জান্নাত কামনা করেছিলেন । অনেকে বলেছেন, 
মিনা আকাবার অবতরণের স্থান হতে মুহাসসির পর্মনস্ত । এ শব্দটি পু.লি. প্রসিন্ধ | ইবনুল আরাবি রহ, বলেছেন, ১1 ৮১৭১ ৯৯) ৪৯৭ 
» ১১৬ : ৮১/ এর অর্থ হলো, নির্ধারণ করেছে! এ নামে মিনার নামকরণ করা হয়েছে। ইবনে শুমাইল রহ. ঘলেছেন, মিনা নামকরণের 


কারণ হলো, সেখানে মেগা জবাই করা হয়েছে । এটি মন্তা হতে এক কল্সসখ (১২ হাজার গজ প্রায় ৮ কিলোমিটার) দূরে অবস্বিত 
ছোট্ট একটি শহর | এর দৈর্ঘ্য দু'মাইল। বিস্তারিত বর্ণলার জন্য প্র.. মু'জামুল যুলদান : ৫/১৯৮। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৩৭ 


₹১১০১১০৮০০৩৮০৪৩ ৪৯ত৯শ কতক তি তঠত৬ত৯০৩৯৪৯কতকককি১এ৯ ৩৬ রতত৪৬৬৬ ৬৪৩৬০ এক ঠক ৬৩৯৪৬ ৬৩৩৬জউতরজকককজজ ত্র ক৯ক৩৩১০ক৬৬৩৬৪কউজতিজত তক্রউকজ্তিউকতসতক্ডজডচ৬৬১৬৬১৬৯র জিত উ হত কক ততির উর উিক্ক জনক ত্রিশ ডিক ৯সডি চিজ কি জ্ক্উতিতবীিউবউিকর টিক কত উ জিত কতক 


আরু ঈসা রহ. বলেছেন, হারেসা ইবনে ওয়াহাবের হাদিসটি ০১৯২০ ০১৯৯। 


ইবনে মাসউদ রা. হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সংগে মিনায় দু'রাকাত নামাজ আদায় করেছি। এমনিভাবে হজরত আবু বকর, উমর ও উসমান রা.-এর 
শাসনকালের প্রথম দিকে তাদের সংগে দু'রাকাত নামাজ আদায় করেছি । 


দরসে তিরমিযী 


মিনায় মন্ধাবাসীদের জন্য নামাজ কসর করা সম্পর্কে ওলামায়ে কেরাম মতপার্থক্য করেছেন। অনেক আলেম 
বলেছেন, মক্তাবাসীর জন্য মিনায় নামাজ কসর করার অধিকার নেই । তবে যে মিনায় মুসাফির হয় (তার হুকুম 
ব্যতিক্রম)। এটা ইবনে জুরাইজ, সুফিয়ান সাওরি, ইয়াহইয়া ইবনে সায়িদ আল-কাত্তান, শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব । আর অনেকে বলেছেন, মিনায় মক্কাবাসীর জন্য কসর করাতে কোনো অসুবিধা নেই। 
এটি ইমাম আওজায়ি, মালেক, সুফিয়ান সুফিয়ান ইবনে উয়াইনা ও আবদুর রহমান ইবনে মাহদি রহ.-এর 
মাজহাব । 
১615 ১৭ 05 ০ ০৭ ৬১০৪ 2১০১ 4৩০ এ] ০৮০ উই ৬ 4১৬৪ 2 ৩৫ ৮৯৩০১ ৯১০১৯ ১৯০০ 
২০০,006) 
অর্থাৎ নামাজ কসর করার অনুমতির সংগে যে, 
19046 53] ০১58 ০ ৮৬৯ 0 
বাক্য এসেছে। এর দ্বারা বুঝা যায় যে, এটা নামাজের কসরের অনুমতি শংকার অবস্থায় সংগে শর্তায়িত। 
তবে বর্ণনাকারি বলেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে এমন অবস্থায় কসর 


২৯ ইমাম লাসায়ি সুনানে নাসায়িতে (১/২১২ ৪১৭ ৮১০ ৩১৪ 59৯০০) ৪৪ ৮১৩ ০৯৩ 4555), আবু দাউদ সুনানে আবু 
দাউদে (১/২৭০, 2 7৯৬ ১০] ০১৩ ১4০০। ৮535), বোখারি সহিহ বোখারিতে (১/২২, ৪১০ ? ৯০ ০৩ ৬০০ ৮35) 
এ হাদিসটি বর্ণনা করেছেন । সংকলক । 


£০ এর অর্থ হলো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে মিনায় স্বখন দু'রাকাত পড়েছি যে, লোকজন 
প্রথমাবস্থা অপেক্ষা বেশি নিরাপদ এবং সংখ্যায় আগের তুলনায় অনেক বেশি ছিলো। 


প্রকাশ থাকে যে, ১১9১ ০৯ 3৩ এ ০ তে ০৭ শব্দটি ০ হতে ইসমে তাফজিলের সীগা । এর ইজাফত হয়েছে /5 
৬ এর দিকে । আর (১30 ১5 ০ তে ৬ মাসদারের জন্য । তারপর ১৭ -4১]২ এর জমির হতে হাল হয়েছে। ১:51 শব্দটি 
আতফ হয়েছে ১, এর ওপর । জমীরে মাজরূয় ১4 05 « এর দিকে ফিরেছে । ল্র., মা'আরিফুস সুনান : ৬/৪৩১। 

আল্লামা সিনদি রহ. বর্ণনা করেন, “আবুল বাকা রহ. বলেছেন, 91) ০১] শব্দ দুটি জরফ হিসেবে মানসুব। উহ্য এবারতটি 
হলো ১3 34 ৮ ০০ ১৯১)। সুতরাং এখানে যুজাফ উহ্য করে রাখা হয়েছে। আর মুজাফ ইলাইহকে তার স্থলাভিধিক্ত করা 
হয়েছে। -হাশিয়ায়ে নিনদি আলান নাসারি : ১/২১২, ৪৮৯ ১১০ ৩৪৩ 5১৯১৪ ৬৮ 2৯০০ ৯১০০ 47051 -নংকলক । 

**১ পূর্ণ আয়াতটি নিমরূপ- ০১৩] 159 ০ 0৬৯ ৩৮১৮০ ০০1১০ 0 ৯ ০৯০ ০৯১ ০০০১ ৪৯ ৫০১৯5 
15 সুরা নিসা : আয়াত- ১০১, পারা-৫। অর্থাৎ, যখন তোমরা জমিনে সফর করো, তখন তোমাদের জন্য নামাজ হাস করাতে 
কোনো গোনাহ হবে না। যদি তোমরা আশস্কা কল্পো ঘে তোমাদেরকে কাফেন্পরা উত্কষ্ঠিত করবে । -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪৪ ১৩৮ 


শিকিক করল উক উর পক ককীঝরাকরীকক কক গঞকউই কতক কত ক্রিভরকক একক রীউিজককরার ক উউিকরানরড১ব3ক০ জজ বরক৫৫৪$৫৪ রড কএর৪৪৪৫৭৮৪ক৪৫ড করত ৪ড ৪৬৪৪৬৮৬৬৮৬৩ এরডডকত এন তকউউরকরতউক্জকরিউব৬+ককক৮কক৬$$এ৩গককাডকরউতককিকিক কক জকজডন্ কতক করকউজক কও উড কজ্বএজত৬ 


করেছি, যখন না শক্রর ভয় ছিলো, না আমাদের সংখ্যা কম ছিলো । এতে বুঝা যায়, ভয় কসরের জন্য শর্ত নয় 
এবং কোরআনে কারিমে শর্তের অর্থ ধর্তব্য না।৪০২ 

মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কসর করেছিলেন 1৯০১ এই কসরের কারণ সম্পর্কে 
মতপার্থক্য আছে। জমহুর তথা আবু হানিফা, শাফেয়ি, আহমদ, সুফিয়ান সাওরি, আতা এবং জুহরি প্রমুখের 
মাজহাব হলো, এই কসর ছিলো সফরে কারণে । এ কারণে, তাদের মতে মন্কাবাসীদের জন্য মিনায় কসর হবে 
না। 

ইমাম মালেক, আওজায়ি এবং ইসহাক ইবনে রাহওয়াইহ রহ. প্রমুখের মাজহাব হলো, মিনায় কসর করা 
এমন হজের আহকামের অন্তর্ভুক্ত, যেমন আরাফাত ও মুজদালিফায় দুই নামাজ একত্র করা । সুতরাং যেসব লোক 
মুসাফির নয়; বরং মক্কা ও এর আশপাশ হতে এসেছে তারাও মিনায় কসর করবে 1৪০৪ 

ইমাম মালেক রহ.-এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় কসর করার পর কোনো 
নামাজের পর মুকিমদেরকে পূর্ণাঙ্গ নামাজ আদায় করার দিক-নির্দেশনা দেননি ।৪০৫ যেমন, তাঁর অভ্যাস 
ছিলো।০১ এতে বুঝা গেলো, এ কসর সফরের কারণ ছিলো না; বরং হজের আহকামের শামিল ছিলো এবং 
মক্কাবাসীর ওপরও ওয়াজিব ছিলো । 


আল্লামা খাত্তাবি রহ. জমহুরের পক্ষ হতে বলেন, ০১০৫) ৫ ৯].০$ ছ্বারা একথার ওপর দলিল পেশ করা 
ঠিক নয় যে, মক্কাবাসীও মিনায় নামাজে কসর করবে । কেনোনা, নবী করিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 
মিনায় মুসাফির ছিলেন এবং তিনি মুসাফিরদের মতো নামাজ পড়েছিলেন । অবশিষ্ট আছে, নামাজ হতে অবসর 
হওয়ার পর নামাজ পূর্ণাঙ্গ করার হুকুম দেওয়ার যে বিষয়টি, এর প্রয়োজন তিনি এজন্য অনুভব করেননি ঘে, 
আগে তিনি এ সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছিলেন। বিশেষত যখন এই মাসআলাটিও সম্পূর্ণ স্পষ্ট এবং তা ছিলো 
ব্যাপক 1০; 





*” দ্র. মাজমু'আ রাসাইলে ইবনে আবিদিন রহ. প্রথম খণ্ড শরহে উকুদে রাসমিল মুফতি (পৃষ্ঠা ৪১-৪৩)। 

হাফেজ ইবনে কাছির রহ. লিখেন, আল্লাহ তা'আলার বাণী 1545 ৩৯ 254 01 ৮৫৯ এ] হতে পারে যখন এ আয়াতটি 
নাজিল হয়েছিলো তখন এটি সংখ্যাগরিষ্ঠ অবস্থায় ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। কেনোনা, ইসলামের শুরুর দিকে হিজরতের পরে তাদের 
সংখ্যাগরিষ্ঠ সফর ছিলো ভীতিকর। বরং যে কোনো সাধারণ যুদ্ধ কিংবা কোনো বিশেষ যুদ্ধের তারা প্রস্তুতি নিতেন। সেখানে সমস্ত 
আরব গোত্রগুলো ছিলো ইসলাম ও মুসলমানদের শক্র, তাদের বিরুদ্ধে যোদ্ধা । মানতুক যখন সংখ্যাগরিষ্ঠ অবস্থার ক্ষেত্রে প্রমোজা 
হয়, কিংবা কোনে ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন এর কোনো অর্থ হয় না। যেমন, আল্লাহ তা'আলার বাধী- | $৯ ৫53) 
০০ ০২4 0 ৮৩৭ ৪০৮০ 69৩৬ এবং 50 ৩৭ ১5০৯৯ ত॥ 9 ১০৪০১ আয়াত । তাফসিরে ইবনে কাছির : ২/৩০৪, 
ছাপা, দাক্ষল আনদালুস, বৈরুত । -সংকলক । 

** যেমন, এ অনুচ্ছেদে বর্ণিত হারেসা ইবনে ওয়াহাবের হাদিসে আছে। -সংকলক। 

+* ওপরযুক্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র., মা'আরিফুস সুনান : ৬/৪৩১-৪৩২। -সংকলক। 

:* দ্র আরিজাতুল আহওয়াজি : ৪/১১২-১১৩, ১০ 5১.০। ৯০০ %৩। -সংকলক। 

'”* সুনানে আবু দাউদে হজরত ইমরান ইবনে হুসাইন রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্তাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে যুদ্ধ করেছি। মন্ধা বিজয়ের সময় তার সংগে উপস্থিত ছিলাম । তিনি মক্তাতে ১৮ রাত যাপন করেছেন! সেখানে 
তিনি দু'রাকাত পড়তেন এবং বলতেন, হে শহরবাসী! তোমরা চার রাকাত পড়ো। কেনোনা, আমরা মুসাফির সম্প্রদায় । (১/১৭৩, 
4৩] তি ৬ ৮৩ ৪১০ ৩536) 1 সংকলক । 


'” মা'আলিমুস সুনান ফি জাইলি মুখতাসারি সুনানে আবি দাউদ : ২/৪১৪, 25 এ) ০] ৩৭৬ ০4.১০/ ১351 - 


দরসে তিরমিষী-৩য় খণ্ড «১৩৯ 


মুয়াত্তায় ইমাম মালেক রহ.*০৮ বর্ণনা করেছেন, 

9৬ ১০১০1 ১৭ 215৫০ এ৯। 900 ০১১০০ ০১ 0859 ৬৮ ০15 এ ০০৯] ৩৪ ০০ এ 
৬৯৭ ৯58 

শযখন হজরত উমর ইবনে খাত্তাব রা. মক্কায় আগমন করলেন, তখন তিনি সেখানে দুই রাকাত নামাজ 
আদায় করলেন। তারপর ফিরে বললেন, মক্কাবাসী। তোমরা তোমাদের নামাজ পূরণ করো । কেনোনা, আমরা 
মুসাফির ।' 

ইমাম মালেক রহ. এরপর বলেন, ০৫) 03 40) 051 ০3 ৮০ 08) ৩১১৬৯ ০৪০০০ এল 0 

“তারপর উমর ইবনে খাত্তাব রা. মিনায় দুই রাকাত নামাজ আদায় করলেন । আমাদের নিকট এই বিষয়টি 
পৌছেনি যে, তিনি তাদেরকে কিছু বলেছেন।' এর জবাবও তাই যেটা আল্লামা খাত্তাবি রহ. দিয়েছেন। যেমন- 
আমরা আগে বর্ণনা করেছি। আল্লামা খাত্তাবি রহ.-এর ওপরযুক্ত জবাব ছিলো স্বীকারোক্তিমূলক ৷ 

ইমাম মালেক রহ.-এর এরূপ দলিলের আরেকটি জবাবও দেওয়া হয়েছে। যেটি অস্বীকৃতির ওপর 
নির্ভরশীল । সেটি হলো, আমরা একথা স্বীকার করি না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় 
নামাজ হতে অবসর হওয়ার পর নামাজ পূর্ণাঙ্গ করার নির্দেশ দেননি । হতে পারে তিনি নির্দেশ দিয়েছেন। তবে 
সে কথাটি আমাদের নিকট পর্যন্ত পৌছেনি। বস্তত এটি একটি স্বীকৃত মূলনীতি যে, সেটির অনস্তিত্কে আবশ্যক 
করে না কোনো জিনিসের অনুল্লেখ | 

আরেকটি জবাবঃ১০ এ-ও দেওয়া হয়েছে যে, যদি আপনার ওপরযুক্ত দলিল যথার্থ স্বীকার করে নেওয়া হয় 
যে, মিনায় নামাজ কসর করার কারণ সফর নয়; বরং হজের আহকামের একটি অংশ। তাহলে এর দ্বারা 
আবশ্যক হলো মিনাবাসীদের জন্য হজের সময় মিনাতে কসর করা । অথচ তাদের ব্যাপারে নামাজ কসর করার 
প্রবক্তা আপনিও নন ।৯১ 

ফায়েদা : একটি বিষয় হজের আহকামে পরিলক্ষিত হয় যে, এখানে আল্লাহ রাব্বুল আ"লামিন অনেক প্রসিদ্ধ 
মূলনীতি ভঙ্গ করেছেন। যাতে এ বিষয়টি অন্তরে বদ্ধমূল হয় যে, কোনো কাজেই সম্তাগতভাবে কোনো কিছুই 





সংকলক । 

€* (৪২৯ ০] 535)1 -সংকলক। 

৯০৯ মা'আরিফুস সুনান : ৬/৪৩৩, ইষৎ পরিবর্ধন ও বিশদ বর্ণনা সহ। -সংকলক। 

*১ এ জবাবটি কিছু পরিবর্ধন ও বিশদ বর্ণনা সহ ইমাম তাহাবি রহ. এর উক্তি হতে গৃহীত। আইন- উমদাতুল কারি : ৭/১১৯, 
৬৮৯ 5৯৮০] ০৩ 5৯১৭ ০৮৫ এস 1 -সংকলক। 

*১১ মুয়াত্তা ইমাম যালেকে তিনি বলেন, কেউ যদি মিনায় বসবাস করে এবং সেখানে অবস্থান করে, তথা মুকিম হয়, তৰে সে 
সেখানে নামাজ পূর্ণঙ্গ আদায় করবে । ৪২৯, ২৪১৭ 2১৮০ (৯) ০551 

তবে এ পূর্ণ আলোচনা এর ওপর তিত্তি করে করা হয়েছে যে, ইয়াম মালেক রহ. এর যাজহাব হলো মিনাতে কসর সফরের 
কারণে নয়; বরং হজের আহকামের শামিল হওয়ার কারণে । তবে অনেক আলেম এটাকে প্রাধান্য দিয়েছেন যে, ইাম মালেক রহ. 


এর মতেও মিনা ইত্যাদিতে কসর সফরের কারণে, হজ্জের আহকাম হওয়ার কারণে নয় । অবশ্য অন্যান্য সফরে নামাজের কসরের 
জন্য তে! দুরত্তের সীমা নির্ধারিত আছে। তবে মক্কা হতে মিনা ইত্যাদিতে সফরে নামাজের কসরের জন্য দুরত্বের সীমা নির্ধারিত 


নেই । দ্ু, (৯ ৯১ ০০ ৫৮০৬০ 485 ২ ৪২৬ টীকা নং ৪, ১০১ ৬৩৬ ১ 9590 ১৪ এ ৮৯১৬ । এছাড়া ভ্ 
১৯১) ৯ ০০৯ পৃঃ ১০১০ এ০৪এ 5 ০০] ৬১ ২8০ ছোটে] ১ ০০৪ 09 ওঠ ০২১৩৪ । সংকলক । 


দরসে তিরখিষী-৩য় খণ্ড » ১৪০ 


কিক্ক্কজকবকসক কসর রএবার্রকক ৬ ররর কিক কক ওঞরককউর কা কক্মাকগ্তননাউশ ক ওক ডকঞরর রক ৮৯৬৯৪০৬৬৬৬ক৬১৮৮৬০র৪৪৪৪৪৪৬৪%৫৬$৮৬৬৩৪৮৬৮৬৯৪৮৬৪৪৪৪৬৭৪২৪৫৪কক$৮৪%৮৬১৫৭৬৬৬৭৬ক৯৮+%৪৬৬৪৮কএজকককরকক্কউককরীরকওকউকত৬৯$৩কড$$ররিও্ঞ+ক$০ক$৩$$০৬কর৬কককএতএকও কব কন্ ৬৬ 


রাখেননি । আসল জিনিস হুকুমের অনুসরণ । এ জন্যে আটই জিলহজে মিনায় সেদিনের আখেরি চার রাকাত এবং 
পরবর্তী দিনের ফজরের নামাজ আদায় করা ব্যতীত কোনো কাজ নেই ।৯১২ অথচ মসজিদে হারামে এক নামাজের 
সওয়াব এক লাখের সমান ।১ কিন্ত আজকে হুকুম হলো, মসজিদে হারাম ছেড়ে ময়দানে নামাজ আদায় করো । 
এখানে এই দীক্ষা দেওয়া উদ্দেশ্য যে, যতোক্ষণ পর্যন্ত মসজিদে হারামে নামাজ আদায় করা আল্লাহর হুকুম 
ছিলো, ততোক্ষণ সেটা সওয়াবের কারণ ছিলো। আর যখন আল্লাহ তা*আলার দ্বিতীয় নির্দেশ এসে গেছে, তখন 
সেখানে নামাজ আদায় করা সুন্নাতের বিপরীত এবং ময়দানে নামাজ আদায় করা অনেক বেশি প্রতিদানের 
মাধ্যম । 


৫ ০%2 


৬2555303115 5852 ৯21 ৪5 ৪ 5 এএ 
অনুচ্ছেদ-৫৩ : আরাফাতে অবস্থান এবং সেখানে 
দোয়া করা প্রসংগে মেতন পৃ. ১৭৭) 


2২554 84০) 28১455582 ৩১5 ১৮০9 ৪95 28, এ এও 086 0 ৫ 7 ৯৫ 
নে ৯৯৫৫ ৯7 রি $ছ পে. ২ল৯ঠ৮2 পতি ৯ ৫ পেত ৪. রি শী রর প্‌ ৯ রে ৯ তর ৯০ 
০ 75 ০১১০৬০১৭০৮০ 1৯৯ ০১৪ ৯] ৫৭ 5 435 || এন এ ০03০9 0549 ভা এ (3555 
2৯1, ০ 2 ০৭ 
৮৮৪ । অর্থ : ইয়াজিদ ইবনে শায়বান রহ. বলেন, আমাদের নিকট ইবনে মিরবা' আনসারি রা. আসলেন । 
তখন আমরা মাওকিফে এমন একটি স্থানে অবস্থান করছিলাম, যে স্থান হতে আমর রা. দূরে ছিলেন। তখন তিনি 


৪১৭ 


পেছনের অনুচ্ছেদের সংগে সংশ্বষ্ট অনুচ্ছেদে ($ 2৪১ ৮১০ ০] ৫১১৯ ৫৪ *৯৯ ০০১) ইবনে আব্বাস রা. হতে 
হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংগে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর নামাজ 
আদায় করেছেন। তারপর সকালে আরাফাতের দিকে রওয়ানা করেছেন। -সংকলক। 


১ যেমন, হজরত আনাস ইবনে মালেক রা.-এর মারফু বর্ণনায় আছে, মসজিদে হারামে কোনো ব্যক্তির এক নামাজের সাওয়াব 
এক লাখ । -সুনানে ইবনে মাজাহ : ১০২ 


৮০৯] ১৯৭] এ 5৬৮০] এে৪ ৮৬ এও 

ঃ* এটি অবস্থানস্থল তথা মাওকিফের নাম । এটি মুনসারিফ ৷ কেনোনা, তাতে কোনো তানিছ নেই। আল্লামা কিরযানি রহ. এ 
উক্তি করেছেন। 

আরাফাত শব্দটিকে এই নামে নামকরণের কারণ হয়তো এটি যে, এটির পরিচয় হজরত ইবরাহিম আ.কে দেওয়া হয়েছে । ফলে 
তিনি এটি দেখেই চিনে ফেলেছিলেন! কিংবা এই কারণে যে, হজরত জিবরাইল আ. যখন তাকে নিয়ে মাশাইরে (অবস্থানগুলোতে) 
ঘুরছিলেন, তখন তাকে এই স্থানটি দেখিয়েছিলেন। তখন তিনি বললেন, এটি আমি চিনতে পেরেছি । কিংবা হজরত আদম আ. যখন 
জান্নাত হতে হিন্দুস্থানের মাটিতে এবং হাওয়া আ. জিদ্দায় অবতরণ করেছেন, তারপর উভয়ের সাক্ষাত ঘটেছে সেখানে । তারা দু'জন 
পরস্পরকে সেখানে চিনতে পেরেছেন। কিংবা লোকজন পরস্পরে সেখানে পরিচিত হয়। কিংবা হজরত ইবরাহিম আ. সেখানে 
স্বপ্রযোগে তার সন্তান জবাই সংক্রান্ত বিষয়টির হাকিকত বুঝতে পেরেছেন। কিংবা মাখলুক সেখানে তাদের গোনাহগুলো সম্পর্কে 
স্বীকারোক্তি করে। কিংবা এ কারণে যে সেখানে অনেক পাহাড় আছে। আর পাহাড়গুলো হলো আপরাফ। প্রতিটি উঁচু স্থান হলো, 
ওরফ । উমদাতুল কারি : ১০/৪ 3589 ১৩ কাশশাফ : ১/২৪৬, মু'জামুল বুলদান ;: ৪/১০৪। 

'আরাফাতের চৌহদ্দি সম্পর্কে মুজাহিদ ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন। আরাফার সীমা হলো, বাতনে ওরানায় অবস্থিত 
উচু পাহাড় হতে নিয়ে আরাফার পাহাড়গুলো পর্যস্ত। ওয়াসিক হতে ওয়াসিকের সংগমস্থল পর্যস্ত। ওদিকে আরাফা উপত্যকা পর্যন্ত । - 
আখবারে মক্কা : ২/১৯৪, ৫ ৫১০0১ ৬৯১১৯১৯১29০ 35১1 -সংকলক। 


-৩য় খ ১৪৯ ১৩৪৪০ ৪ককক 


বললেন, সু সস 
তোমরা তোমাদের স্ব স্ব স্থানে অবস্থান করো । কেনোনা, তোমরা হজরত ইবরাহিম আ.-এর মিরাস পাবে 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি, আয়েশা, জুবাইর ইবনে মুতইম এবং শারিদ ইবনে সুয়াইদ সাকাফি 
রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে মিরবায়ের হাদিসটি ০.৯ । 


এটি আমরা ইবনে উয়াইনা-আমর ইবনে দিনার সূত্রেই কেবল জানি । ইবনে মিরবায়ের নাম হলো, ইয়াজিদ 
97777577555 


বি ০ 
৫৮? শি 


রি এ ঠ 12০৭ রঃ গন 
০৯৬ 70590 0%8 (০0 255 9 ৯১০ ০এ ০১৪ ১৪ 4৩ : ৪ 2১0০ 02 - 4০ 


(53 ০ ০ 01458 5০5২ ১ এ ০ 495 2395 067 নপব তিক 431 (55 23 
৮৮৫ | অর্থ : আয়েশা রা. বলেন, কুরাইশ এবং তাদের স্বধর্মীগণ ছিলেন, বীর বাহাদুর । তারা মুজদালিফায় 
অবস্থান করতেন। তারা বলতেন, আমরা আল্লাহর প্রতিবেশী । তাদের ব্যতীত অন্যরা অবস্থান করতেন 


আরাফায়। তখন আল্লাহ তা'আলা আয়াত নাজিল করলেন-০এ| ০৬ ৬১৯ ০১+ 14০58 ১1 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ১৯৯1 
তিনি বলেছেন, এ হাদিসের অর্থ হলো, মক্কাবাসী হেরেম শরিফ হতে বের হতেন না । অথচ আরাফাত হলো, 
মক্কার বাইরে । সুতরাং মককাবাসী মুজদালিফায় অবস্থান করতেন এবং বলতেন, আমরা আল্লাহর প্রতিবেশী । আর 


মক্কাবাসী ব্যতীত অন্যরা অবস্থান করতেন আরাফাতে। তখন আল্লাহ তা'আলা ওপরযুক্ত আয়াতটি নাজিল 
করেন। আর হুমস হলেন হেরেমে যারা থাকে। 


দরসে তিরমিযী 
০৯5৮ ০4১০খ৪ ০৪ ০০৯৯] ০৩ ৮৮১৪৮ ০৩ ০০১ ০১95৪ 95 7 এও _৮০ 2৩ ১৪৩০ 
০৭১৪ ০০৬ ৯৯ ০৭১৪৪ তা লালে এ 095 4০০ 098 ৮৯1৯০ 04 9৫১ এ ০১৮ ০৯৪ : 
০৯৯৯ এটা ০৮ এর বহুবচন। এর অর্থ হলো, শক্তিশালী ও কঠোর ব্যক্তি। এটা কুরাইশ এবং তাদের 
আশপাশের কিছু গোত্রের উপাধি! অর্থাৎ কেনানা, জাদিলা কায়স এবং বনু আ'মির ইবনে সা'সা'আ 1১১ এসব 
কবিলাকে ০৯ এজন্য বলা হতো যে, তারা হজের দিনগুলোতে নিজেদের ওপর কঠোরতা আরোপ করেছিলেন 
এবং অন্যান্য আরববাসীর তুলনায় অধিক কড়াকড়ি আরোপ করেছিলেন। এরা এহরাম বাধার পর নিজেদের 





+ এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/২২৬, 5৯১ ৮১১) ৩০৭ 5১৫, 
২৬৪৮-৬৪৯, ০৭০ ০৬ ৩৯৯ ০০1৮৮ 0 435 ৪5980 59১০ 2৮450 5১৯০0 533), মুসলিম সহিহ মুসলিমে : 
১/৪০০-৪০১, ৮৮১ 4১৮০ এএ। ভঠশি ভন বি ৬০০) । সংকলক । 

** ব্যাখ্যার জন্য দ্র. লিসানুল আরন্ব : ৬/৫৮, “১৯ 5১51 -সংকলক । 


রিরারা্ারারার্র ব্রাক হা 


করতেন। তারপর যখন মক্কায় ফিরে আসতেন, তখন নিজেদের আগেকার কাপড় খুলে রাখতেন এবং ০৯৯ এর 
কাপড় ব্যতীত তাওয়াফ বৈধ মনে করতেন না।৪১* তাছাড়া হজের মৌসুমে আরাফাতে অবস্থান করার পরিবর্তে 
মুজদালিফায় অবস্থান করতেন। কেনোনা, আরাফাত ছিলো হেরেমের সীমার বাইরে । আর মুজদালিফা হেরেমের 
সীমার ভেতরে । তারা নিজেদেরকে হেরেমের প্রতিবেশী মনে করতেন। তারা বলতেন, আমরা আল্লাহর 
প্রতিবেশী । এজন্য হেরেমের সীমা হতে বের হওয়া তারা পছন্দ করতেন না। কোরআনে করিম তাদেরকে এই 


পন্থা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। আল্লাহর বাণী/4এ॥ এ ৯ ০০ ।১-০১৪০১ অর্থাৎ, তোমাদের 
অবস্থান সেখানেই হওয়া উচিত যেখানে সবলোক অবস্থান করে। 
১৯৮৪ - ০১০ এর বহুবচন । যেটি গৃহীত ১৩ ০৮ (অবস্থান করা) হতে ই 
2০ »০১০৫১ 2৫224 ডে 7.5 
০8556 44০৮ 0 £ল ৩ ঝা 
অনুচ্ছেদ-৫৪ প্রসংগ : আরাফাতের সবটুকুই অবস্থানের জায়গা (মতন পৃ. ১৭৭) 


, £৮%৮ ০ তুল তেরি 5 রি 2: রনির £ বিবি নো 
এ 05579852003 45 এ ৮২০9 505 জে 92 25 ০5 57 কম ও এ 353০ ০ -:/১/১২ 
2 57775558475 +৫০৫০০ল ৰ 
০১১৮ ০৮৯ ০৬০১ ০ 5 ০৮ ০2851 5৯ 1১৯১ 43১০ ১১৬ 000 2১৬০ ৯৮৮৭ 48০ এ০। ভান 
»:৯ ৮৫ তা» 21177 2 খাসিয়া রি বারি ৯৫451 কান ৬০৬ 
নিল] 58৮7 ১০৪৩ ৩৪ ০৯১৪ (৭5113 39৯ 6 235, 8398 ০3 ১ 0৪ এ. ০8313 ০28 
₹৩০০ পে ঠক ১ ০০১ ৮৫16৮2 হত পু ০৫ 1$৮ (522 ৪51৩ 12115 ৯৮5 
4724৫ 225 5৬7 040 84 54554 কির 22৫৮8502525 8 88 ৪ 
এ (১৪ ১০১ ভ33 ও 43) ০৮ ০ 0১০5৭ ক ৮০৯৩ ০৬৭ ১৯১ 81৯৯ ০৬০ 4৪০ 
রদ |: 81 ক ০০৮ কলর তে ৯০2 এ ৩০152 ৮৯৫০ রিট ৮৮৯ 2 ২৮ ০৮৩০০৫ 
১৯১০] 19৯ 00 2৯৬ ভেস তি ৬০০৪ 2০০ ওঠ 6 | 2১1১ -5858 53151 ১১৯ ৪৯ ০০৯ 
নি পপ 


ডর 27827 22222552522 84888522225 


পট 1৮5 টি পতল ৯2. 2 ৪৫ ৫ ৩ ৫৫ ৪2 তি টি ধর 
১% 01 এ 4527 ৬ এ ও ০) ৬৬ 3) এর এ 5 0 ও £ 45 হস 0৩০০ 
৯৮ 


৮৫ (1১৪০ নে 2,৯25 ৯৮০ 4৫০০ * ৯৫2 256: $% শর্ট ০ এ প৬৮০৬ 
যে! | 5১45 ৮ ০৩ ৯০ 9 তকে 3৬৮এ। ০০ 2৪ 45০85 58 € এ ৩৯ ৬০ 
77455 ২ ৮৮546 ৫ ৮ রা ৪:০3 নর পেত পরা পলির 
0 05 2০০5 ৩] 1 21 4১479 5৩ ০৯৭ ৮৯৩ ০৪ ৩০১৯১১ 9৬০৪ 921 05 94 4 4 ০৮০ 


৮ ক ক ক ৪7 লি রি ৪ পভ ভিজ: (৮ এ িরিগিনা চাহি লরি লেক রি সি লে ঞ্ 
৩১৬1 ০ 35 চ% ত 9৩ 653 এ 8 ০৬ এ গো তি এও 0০৯ 5৮] ০৬ 5 
৫৮ 9 25 ১ হে 

৮৮৬। অর্থ : আলি ইবনে আবু তালেব রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান 
করলেন আরাফায়। তারপর বললেন, এটি আরাফাত । এটিই হলো অবস্থান। তারপর তিনি রওয়ানা করলেন, 





৪১৭ অতিরিক্ত ব্যাখ্যার জন্য দ্র. উমদাতুল কারি : ১০/৩, 33৯: -5%9। ০১৬ ফতহুল বারি : ৩/১২। -সংকলক। 
?১৮ সুরা বাকারা : ১৯৯, পারা-২। -সংকলক। 
৪১» জামিউল উসুল : ৩/২৩৪-২৩৫, 45589 ৬১ ০৩৬॥ ৩১১, নং ১৫২০ -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ১৪৩ 


₹কততাশতকাসলিজাকিঠত হা শঠঠহনকরক্কপঠতকতকগক্কতকখতশনকীকত্জকত্ক্রতকক্কক্্র্উত্ররওককএকককর খর কডডরক্ উর ককরবডঠিঞ্তওকীকরককপকওকউজ্কররক ++ জরককীনকতকক৬ ওক যকতককঞ্কবকক্ডজাজকগ্রতরকক্একরকাহকরও$৩০৪৪এঠএরায্ধ কক রতকরুওর এ ন্ কক কী কগ ঠক ক্র ক্খকল্কঙতএ্রর 4৩ 
১লকতকতক তত 


যখন সূর্যাস্ত হয় । উসমান ইবনে জায়দ রা.কে তার পেছনে আরোহণ করালেন এবং তিনি ইশারা করতে লাগলেন 
হাত দিয়ে। অথচ তখন তিনি তার নিজস্ব অবস্থান ছিলেন । লোকজন ডানদিকে ও বামদিকে চলছিলো । তিনি 
তাদের দিকে তাকচ্হিলেন এবং বলছিলেন, হে লোক সকল! তোমরা ধীরস্থিরে চলো । তারপর তিনি মুজদালিফায় 
এসে দুটি (মাগরিব ও এশার) নামাজ এক সংগে আদায় করলেন। সকাল হলে কুজাহ নামকস্থানে আসলেন 
করলেন এবং তাতে অবস্থায় করলেন। তিনি বললেন, এটিই হলো কুজাহ। এটিই অবস্থানস্থল। পক্ষান্তরে 
মুজদালিফা সবটুকুই অবস্থানের জায়গা । তারপর তিনি সেখান হতে রওয়ানা করে ওয়াদিয়ে মুহাসসির পর্যন্ত 
পৌছে গেলেন। তারপর তার উটনিকে আঘাত করলেন । ফলে এটি ছুটতে শুরু করলো । এমনকি তিনি সে 
উপত্যকা অতিক্রম করে গেলেন । তারপর তিনি অবস্থান করলেন এবং ফজল রা.কে পেছনে বসালেন । তারপর 
জামরায় এসে পাথর নিক্ষেপ করলেন । তারপর এলেন জবেহস্থলে। তিনি বললেন, এটি কোরবানিস্থল । আর 
মিনার পুরো অংশটুকুই জবেহস্থল। 

খাস'আম গোত্রের এক যুবতী মহিলা তার নিকট প্রশ্ন করলো, আমার পিতা বৃদ্ধ। তার ওপর হজ ফরজ 
হয়েছে। তার পক্ষ হতে আমি হজ করলে কি যথেষ্ট হবে? জবাবে তিনি বললেন, তুমি তোমার পিতার পক্ষ হতে 
হজ করো। বর্ণনাকারি বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফজল রা. এর ঘাড় 
ফিরিয়ে দিলেন। অর্থাৎ যুবতীর দিক হতে । তখন হজরত আব্বাস রা. বললেন, হে আল্লাহর রাসূল! আপনি 
আপনার চাচাতো ভাইয়ের গর্দান কেনো ফিরিয়ে দিলেন? জবাবে তিনি বললেন, আমি দেখলাম একজন যুবক ও 
একজন যুবতী । সুতরাং তাদের ক্ষেত্রে আমি শয়তান হতে নিরাপত্তা বোধ করলাম না। তার নিকট এক ব্যক্তি 
এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি মাথা মুস্তানোর আগে তাওয়াফে ইফাজা করে ফেলেছি। তখন তিনি 
বললেন, মাথা মুগ্ডাও কিংবা ছাট, কোনো গোনাহ নেই। বর্ণনাকারি বলেন, আরেক ব্যক্তি এসে বললো, হে 
আল্লাহর রাসূল! আমি পাথর নিক্ষেপের আগেই জবাই করে ফেলেছি। তিনি বললেন, পাথর নিক্ষেপ করো 
কোনো গোনাহ নেই। বর্ণনাকারি বলেন, তারপর তিনি বাইতুল্লাহ শরিফে এসে তাওয়াফ করলেন। তারপর 
এলেন জমজমে এবং বললেন, হে আবদুল মুস্তালিবের সন্তানরা! যদি আমি এ ধারণা না করতাম যে, লোকজন 
তোমাদেরকে পানি ভরতে দিবে না, তাহলে আমিও জমজমের পানি বের করতাম । 

ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রহ. বলেছেন, হজরত জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ, বলেছেন, আলি রা.-এর হাদিসটি ০৯. ১.৬ । 

আমরা এটি আলি রা. হতে শুধু আবদুর রহমান ইবনুল হারিস ইবনে আইয়াশ সূত্রেই জানি। এটি একাধিক 
বর্ণনাকারি সাওরি হতে অনুরূপ বর্ণনা করেছেন। ওলামায়ে কেরামের মনে এর ওপর আমল অব্যাহত । তারা 
জোহরের সময় আরাফাতে জোহর এবং আসর একত্রে আদায়ের আশা পোষণ করেন। 

অনেক আলেম বলেছেন, যখন কেউ নিজের অবস্থানস্থলে নামাজ পড়ে, ইমামের সংগে নামাজে উপস্থিত হয় 
না, সে ইচ্ছা করলে এ দুটি নামাজ ইমামের মতো অনুরূপ আদায় করবে। 

তিরমিযী রহ, বলেন, জায়দ ইবনে আলি হলেন, ইবনে হুসাইন ইবনে আলি ইবনে আবু তালেব রা. 


দরসে তিরমিযী 
১১৯ : 03৬ 48) ০:০১ ৮৮ এ ৪ 4০) ০১১) ৪৪5 : ৬ _-১:০) ভুতু ওঠ ০ ৪২০১০ (০১, 
০৪৯৭ 45 4৬১০১ ০১৪১৭ ১৯৪০০ 





'* এ হাদিসটি বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানে আবু দাউদে : ১/২৬৭, 7০0১১ ২: ৪১.,এ 4 ১.0 3 
ইবনে মাজাহ সুনানে ইৰনে মজায় : ১৬ ১১ ৩১৬ 41 সংকলক । নি না ই 


5৯৮৯ ৩০৬০ক৩৪ল৯ককক ৯৪৪০ কউ৪৪৯ককিকজিকককলকিিজটত ক উজ চকডি৬ক শিকার কিউ .১০০১১০৪১১০০৩০১৪১১৯০৭৯৮৮৭১৪২৪৪৩৯১৭০১৯৪৩৫৭১২৯১৯৭৯৯৭১০৪১*৯৯৫০৭৭৯৩০৭৯০৯২১৫৯০০১৩৯৯ক৫৭২৩১৩১৯৯১২৭১৫৩৩৪২৯১১ত ০৫ 


ইমাম মালেক রহ.-এর মাজহাব হলো, আরাফাতে বাতনে উরানা-* এবং মুজদালিফায় ওয়াদিয়ে মুহাসসিরে 
অবস্থান করলে মাকরূহ হবে । তবে অবস্থান হয়ে যাবে ১ 

আল্লামা ইবনে হুমাম রহ. ফতছুল কাদিরে ইমাম মালেক রহ.-এর মাজহাব এই বর্ণনা করেছেন যে, তার 
উকুফই হবে না ।+২০ কিন্তু বাদায়ে' গ্রন্থকার ওয়াদিয়ে মুহাসসির সম্পর্কে তো বলেছেন যে, উকুফণ মাকরূহ 
সহকারে হয়ে যাবে।*২৪ কিন্তু বাতনে উরানা সম্পর্কে কিছুই বলেননি। বাহ্যত ভার মতে সেখানেও উকুফ 
মাকরূহ সহকারে হয়ে যাবে । কেনোনা, উভয়ের মাঝে পার্থক্যের কোনো কারণ পাওয়া যায় না 1৪২৫ 

মা*আরিফুস সুনানে হজরত মাওলানা বিনৌরি রহ. এই সিদ্ধান্ত দিয়েছেন যে, যদি বাতনে উরানা আরাফাতে 
এবং মুহাসসির মুজদালিফার শামিল হওয়া প্রমাণিত হয়, তাহলে ইমাম মালেক ও বাদায়ে' খ্রস্থকারের উদ্তি 





৪২১ উরানা শব্দটির আইনের ওপর পেশ, রা এবং নূনের ওপর যবর। হুমাজার ওজনে । আজহারি রহ. বলেন, বাতনে উরানা 
আরাফাতের বিপরীতে অবস্থিত একটি উপত্যকা । আর অন্যরা বলেছেন, বাতনে উরানা আরাফার মসজিদ এবং পুরো উপত্যকা তথা 
ঢালু স্থানটি । -মু'জামূল বুলদান : ৪/১১১, ছাপা, দারু সাদের, বৈরুত । 

প্রকাশ থাকে যে, বাতনে উরানা মসজিদে নামিরার সংগে সংশ্লিষ্ট । পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট্ট উপত্যকা । এটির রুখ 
মক্কা মুক্ধাররমার দিকে । যেনো এটি আরাফাতের পশ্চিম সীমান্ত! -হজ ও মাকামাতে হজ : পৃষ্ঠা-৯৫। পরিবর্তন সহকারে । - 
সংকলক । 

৪২২ ইমাম মালেক রহ. হতে বাতনে উরানায় অবস্থানকারি সম্পর্কে দুটি বর্ণনা বর্ণিত আছে। ১. এই অবস্থান ধর্তব্য লয়। ২. এ 
উকুফ দুরুত্ত হয়ে যাবে, কিন্ত মাকরূহ হবে। তার ওপর দম আসবে । 

হজরত শায়খুল হাদিস রহ. বলেন, আমার মতে সর্বোত্তম ব্যাখ্যা হলো, মূল আশ্রয় স্থল হলো, প্রথম বর্ণনাটি । যদিও মাজহাব 
বর্ণনাকারি সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম তীর হতে শুধু দ্বিতীয় বর্ণনাটি বর্ণনা করেছেন। কেনোনা, তার সংখ্যাগরিষ্ঠ শাখা প্রথম 
বর্ণনাটির ওপর নির্ভরশীল। যেমন, আগে দারদির রহ. হতে বর্ণিত হয়েছে। এটাই আল্লামা বাকি রহ.-এর আলোচনা হতে স্পষ্ট! 
কেনোনা, তিনি দ্বিতীয় বর্ণনাটি উল্লেখ করেননি। এদিকেই ইঙ্গিত করছে শরছল খুরাশি-বায়ানুল মসজিদ হতে আগে বর্ণিত 
আলোচনা । শরহুল লুবাবে আছে, এটি জয়িফ উক্তি। ইমাম মালেক রহ.-এর দিকে এটিকে সম্ব্বযুক্ত করা হয়েছে। কেনোনা, তিনি 
বলেছেন, 'ইমাম মালেক রহ. বলেছেন, এটি আরাফাতের অংশ্‌ ফলে যদি কেউ সেখানে অবস্থান করে, তবে তা তার জন্য যথেষ্ট 
হবে। তবে তার ওপর দম আসবে । কাজি আবু তায়্যিব রহ. ইমাম মালেক হতে অনুরূপ বর্ণনা করেছেন। পক্ষান্তরে এটা সমস্ত 
ফুকাহায়ে কেরামের মাজহাবের বিপরীত । ইমাম মালেক রহ.-এর ছাত্রগণ সুস্পষ্ট ভাঘায় বলেছেন যে, আমাদের মাজহাব অনুসারে 
বাতনে উরানায় অবস্থান করলে উকুফে আরাফা বৈধ হবে না। অর্থাৎ, বাতনে উরানায় অবস্থান করলে আরাফায় অবস্থানের বুম 
আদায় হবে না । -আওজাজুল মাসালিক : ৩/৫৭৮, 28১)০॥ 5 28১৯: 4855)] 1 ওয়াদিয়ে মুহাসসির সম্পর্কে ইমাম মালেক রহ.-এর 
মাজহাব স্পষ্টত সেটাই যেটা উরানা সম্পর্কে আছে । তবে এর কোনো সুস্পষ্ট বরাত আহ্‌কার পেলো না৷ -সংকলক। 

৪২০ সেহেতু তিলি বলেন, (মনে রাখুন কুদুরি, হিদায়া প্রমুখ গ্রন্থকারের আলোচনা ছারা স্পষ্ট হলো, ওয়াদিয়ে মুহাসসির ব্যতীত 
মুজদালিফা সবটুকুই মাওকিফ তথা অবস্থানস্থল। এমনভাবে বাতনে উরানা ব্যতীত আরাফা পুরোটাই অবস্থানস্থল। এ দুটি স্থা 
উকুফের জায়গা নয়। সুতরাং কেউ যদি উক্ত দুটি স্থানে অবস্থান করে, তবে তার জন্য যথেষ্ট হবে না। যেমন, যদি কেউ মিনাতে 
অবস্থান করে। চাই আমরা একথা বলি যে, উরানা ও মুহাসসির আরাফা ও মুজদালিফার অংশ, কিংবা অংশ নয়। ফতহুল কাদির : 
২/১৭৩, বাবুল এহরাম | -সংকলক। 

৪২৬ বাদায়িউস সানায়ে" : ২১৩৬, 2১১৭ %1 ১৯1 ৩০ € ১৯৪ 49৫০ ১1 সংকলক । 

*২৫ কারণ, বাদায়িউস সানায়ে' গ্র্থকার উল্লেখ করেছেন, আরাফার সম্পূর্ণটুকুই অবস্থানস্থল। শুধুমাত্র বাতনে উরানা ব্যতীত। 
আর মুজদালিফা সবটুকুই অবস্থানস্থল। শুধুমাত্র ওয়াদিয়ে মুহাসসির ব্যতীত। পক্ষান্তরে মুজদালিফা সবটুকুই মাওকিফ, তথা 
উকুফস্থুল। তবে মুহাসসির হতে তোমরা দূরে ওপরে হতে যেও।' এসব বর্ণনা বাদায়ে"গ্রস্থকার উল্লেখ করেছেন এবং এসব বর্ণনাকে 
মাকন্নহের ক্ষেত্রে প্রয়োগ করে ওয়াদিয়ে মুহাসসিরে উকুফ করা মাকরূহ বলেছেন। তারপর যেহেতু প্রথমোক্ত বর্ণনাটিতে মুহাসসিরের 
সংগে উরানার উল্লেখ আছে, সেহেতু মুহাসসিরের যে হুকুম হবে উরানার ছুকুমও তাই হেব । -সংকলক। 


হঠহিশঠত রহ তকতিটিজতক্গাগঠ্ককীক্ কর ঝক৬৬ক$ক কজন এ কর জ্জাত বরকত এও িক্জাক্তিক কতকরক একক রচকর ৬৩ 


শক্তিশালী । কারণ+২*, কোরআনে কারিমে আরাফাত এবং আল মাশআরুল হারাম শব্দ এসেছে ।*২* সুতরাং 
বাতনে উরানা এবং মুহাসসিরে অবস্থান করার ফলে কোরআনের ব্যাপকতার ওপর আমল হয়ে গেছে। অবশ্য 
খবরে ওয়াহিদের* কারণে মাকরূহ অবশিষ্ট রয়ে গেছে। 

যদি প্রমাণিত হয় যে, উরানা এবং মুহাসসির যথাক্রমে আরাফাত এবং মুজদালিফার অংশই নয়, তাহলে 
উকুফই দুরস্ত হবে না। হাদিসে উরানাকে আরাফাত হতে ব্যতিক্রমভুক্ত করা অংশত্বের দলিল। কেনোনা, 
ইসতিসনা তথা ব্যতিক্রমত্ুক্তিতে মুত্তাসিল হওয়া আসল 


৬০৯ | ৫১১১ এটি মুজদালিফার অপর নাম। এর তৃতীয় নাম হলো, আল মাশ'আরুল হারাম 1৪০০ 


38 ০/ ০১০ ৬ কুজাহ কাফের ওপর পেশ সহকারে জুফারে ওজনে । এ শব্দটি আলম এবং আদলের 
কারণে গাইরে মুনসারিফ | এটি সে পাহাড়ের নাম, মুজদালিফায় ইমাম যার ওপর অবস্থান করেন 1৪৩, 


১০৯০ 53 ওঠ ও ০৯ ভো ৩২ সাধারণত এটি প্রসিদ্ধ যে, ওয়াদিয়ে মুহাসসির সেই স্থান যেখানে 
আসহাবে ফিল ধ্বংস করা হয়েছিলো 17০১ কিন্তু আল্লামা দুসুকি রহ. শরহে মতনে খলিলের (২/৪৫) চীকায় বর্ণনা 
করেছেন যে, ওয়াদিয়ে মুহাসসির হস্তিবাহিনীর ধ্বংসক্ষেত্র হতে পারে না। কেনোনা, এটি হেরেমের অভ্যন্তর । 
আর হস্তিবাহিনীকে ধ্বংস করা হয়েছে হেরেমের বাইরে 185৪ 





২৬ ৬/৪৪০। 


১" আল্লাহ তা'আলার বাণী আছে, ৭১৯ ১৯] ১০ 4 19538 ৩১০ ৩৭ 2৯৪ সূরা বাকারা : ১৯৮, পারা-২। - 
সংকলক । 


'* দ্র. নসবুর রায়া : ৩/৬০-৬২ ১১১) ৮৩] ৬৯১৬] ০১৯)। ৪ ০৯ ২5৩৪ -সংকলক। 


*১ ৮৯ শব্দটির জীমে যবর, আর মীমে জযম। এটি হলো, মুজদালিফা। এটির একত্রিত হয়েছিলেন এবং আদম আ. এতে 
হন্জরত হাওয়া আ.-এর সংগে একত্রিত হয়েছিলেন এবং আদম আ. হাওয়া আ.-এর সান্নিধ্যে এসেছিবেন। কিংবা এই কারণে যে, 
এতে দুই নামাজ একত্রে আদায় করা হয় এবং মামাজিশণ সেখানে অবস্থান করে আল্লাহ তা'আলার নৈকট্য লাত করেন। (আমি 
বলবো, ) এর মূল শব্দটি হলো, মুজতালেফা । কেনোনা, এটি এসেছে -4) হতে । তারপর তা টিকে যার কারণে দাল দ্বারা পরিবর্তন 
করা হয়েছে। -উমদাদুল কারি : ১০/৪, 2): ৪89] ৯3) -সংকলক। 

* শায়খ ইবনে হুমাম রহ. লিখেন, তাহাবির বক্তব্যে আছে যে, মুজদালিফার তিনটি নাম আহে। -যুজদালিফা, আল 
মাশ' আরম্ল হারাম, জাম' ।-ফতনহুল কাদির : ২/১৭৩, বাবুল এহরাম। -সংকলক। 

+* কুজাহের ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা মা'আরিফুস সুনান : ৬/৪৪১ হতে গৃহীত। -সংকলক। 

** আল মুহাসসির। ব্রীমের ওপর পেশ, হায়ের ওপর যবর, সীনের ওপর তাশদিদযুক্ত যের এটি মুজদালিফা ও মিনার মাঝে 
অবস্থিত একটি উপত্যকা । আর অনেকে বলেছেন, যুজদালিফার ঢালু অংশ মিনার শামিল । আর মিনার পাশে মুহাসসিরের ঢালু অংশ, 
মিনার শামিল । অনেকে এটাকে সঠিক বলে মন্তব্য করেছেন! এই নামকরণের কারণ হলো, এতে হস্তিবাহিমী জয়িফ ও ক্লান্ত হয়ে 
পড়েছিলো । আর কেউ কেউ বলেছেন, এটি পথিকদেরকে ক্লান্ত ও অবসন্ন করে দেয়। -মা'আরিফুস সুনান : ৬/৪৪১-৪৪২। - 
সংকলক । 

”* হজরত কাশ্মীরি রহ.-এর মতও এটাই। মুহিব তাবারির আলোচনা দ্বারাও এটাই বুঝা যায়। তবে আল্লামা বিত্রৌরি রহ. এ 
আলোচনা লিখতে পিরে বলেন, 'এ হলো, ইবনে কাছির, রাজি, কুরতুবি, জমখশরি, সুযুতি প্রমুক মুফাসসিরের আলোচনার 
সারনির্ধাস। তবে আমি এমন কোনো মনীষী পেলাম না যিনি সৃস্পষ্ট ভাষায় বলেছেন যে, এই ঘটনা ওয়াদিয়ে মুহাসসিরে ঘটেছে। 
এটি আমাদের পূর্বোক্ত বর্ণনা জনুসারে শুধু সুহিৰ ভাবার রহ.-এর উক্তি। -মা'আরিফুস সুমান : ৬/৪৪২। -সংকলক। 

“* মা'আরিকৃস সুনান : ৬/৪৪২-৪৪৩। -সংফলক। 
দরসে তভিরামিহী ১০ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৪৬ 


০০৯০০৩৬০০০৯ ৩০ ৯৪৩৬৮৪৩৯৮৪৬ ৩৪৭৭ ৯৯৮৯৮৯১৪৯5৪ ৪৮৬৯ ০৮ক ₹৪৭ রসিক ড৬ ৪০৪৯ তন উজ ৪৯৯৮৯ কক৪ককককিকততজ একক তত ৯৬৯৬৩৬কক ৪৯৬৬৬ ২৪৬সজকিজিতত উনি এসতএ৯*জন কতনিউউঠস্ততিকতবর চি স্ব জ্কচ্জিগিজিসিতত ৮১৭০৯১৩৫৩৫৩ ০১৫৯নসত সত 


সুতরাং বিশুদ্ধ উক্তি হলো, ওয়াদিয়ে মুহাসসির এমন স্থান যেখানে এক ব্যক্তি এহরাম অবস্থায় শিকার 
করেছিলো । তার ওপর আসমানি আগুন এসে তাকে জ্বালিয়ে ফেলেছিলো। তাই এটাকে ওয়াদিন নারও বলে ।১% 


9458 5319] 05৯ ০৪৯ 24৯৪ ৯২০ 5৬ 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিয়ে মুহাসসিরে পৌছে দ্রততা অবলম্বন করেন। সে স্থান 
অতিক্রম করেন খুব দ্রুত গতিতে । কেনোনা, যে স্থানে আল্লাহর আজাব নাজিল হয়েছিলো সেখানে অবস্থান না 
করা উচিত ।৯৩৮ 
১) ১০ 90১৯ ১১ ৯) : 08 211 ০0 05 ৯০৯০ এ৮ 101 ০59 9: 0 ০৯) 2৩ ০ 
(0৯ ১১০০) : 03 ০৮5 0) এ ০৯৯১ ওয় [ও 0১৯০ 9 70 ০৯ ৯৪2 এ (১৭ 
জিলহজের ১০ তারিখে হাজিদের দায়িতে থাকে চারটি আহকাম । ১. প্রস্তর নিক্ষেপ ২. কোরবানি (কেরান ও 


তামাত্ুকারির জন্য) ৩. মাথা মুগ্তানো বা চুল ছাটানো ৪. তাওয়াফে জিয়ারত””০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে এ কাজগুলো প্রমাণিত ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে করা 152১ 


ক্রঞ্কর্ওজ্জক 





৪০ উমদাতুল কারি : ১০/১৬, 2১ ০5458 4১1 ২০৮৮৬ ৯ ০০ ০5। -সংকলক। 

৪৩৬ অর্থাৎ, তিনি স্বীয় উটনিকে চাবুক মেরেছেন । ফলে এটি দৌড়তে শুরু করেছে! -সংকলক 

৪৩৭ এটি ৮৯ হতে গৃহীত। শব্দটি মুজাআফ । বাবে নাসারা হতে মাজি ওয়াহিদ মুয়ান্নাছ গায়েবের সীগা। ঘোড়ার দৌড়ের 
সাতটি স্তর আছে। প্রতিটি স্তরের ভিন্ন ভিন্ন আরবি নাম আছে। তার মধ্যে প্রথম স্তরটিকে বলে খাবাব। -ফিকনুল লুগাহ : পৃষ্ঠা-২০১, 
০০১৪] ১১০ 8055 ভঠ ০4০৪ 

ঘোড়া ব্যতীত অন্যান্য জন্তর দৌড়ের জন্যও এ শব্দটি ব্যবহৃত হয়। যেমন, এ অনুচ্ছেদের হাদিসে আছে। -সংকলক। 

৪৩৮ হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত আছে, “নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর এলাকা অতিক্রম 
করছিলেন, তখন তিনি বললেন, তোমরা সেসব লোকের বসবাসস্থুলে প্রবেশ করো না, যারা নিজেদের ওপর অত্যাচার করেছে । যাতে 
তাদের ওপর যে বিপদ আপতিত হয়েছে, তা তোমাদের ওপর আপতিত না হয়। সেদিক অতিক্রম করতে হলে, ক্রন্দনরত অবস্থায় 
অতিক্রম করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে ফেললেন এবং দ্রুত সফর করে চলে এলেন। এমনকি 
সে উপত্যকা পেরিয়ে এলেন ।' সহিহ বোখারি : ২/৬৩৭, ১৯৯॥ ১৮43 480০ 4৪) ভাত ভয়] 039 পল ভি ০3 

ইমাম শাফেয়ি রহ. ওয়াদিয়ে মুহাসসিরে দ্রুত সফর করে চলে আসা সম্পর্কে বলেছেন, “হতে পারে তিনি এ কাজ করেছেন, সে 
স্থানটি প্রশস্ত হওয়ার কারণে ।' 

অর্থাৎ যেহেতু মুহাসসির উপত্যকাটি প্রশস্ত ছিলো এবং চলার সময় কোনো কষ্ট হচ্ছিলো না, এজন্য তিনি সেখানে থুব দ্রণত 
চলেছেন। আরেকটি কারণ, এই বর্ণনা করা হয়েছে যে, সে উপতাকাটি ছিলো শয়তানের আশ্রয়স্থল । এজন্য তিনি সেখানে দ্র'ত 
চলেছেন! আরেকটি কারণ, এই বর্ণনা করেছেন যে, সে উপত্যকাটি খ্রিস্টানদের উকুফস্থল ছিলো । এজন্য তিনি সেখানে হতে 
তাড়াতাড়ি চলে যাওয়া পছন্দ করেছেন । দ্র. মা'আরিফুস সুনান : ৬/৪৪২। -সংকলক । 

৪০১ আমি তাওয়াফে ইফাজা করেছি। তাওয়াফে ইফাজা মানে তাওয়াফে জিয়ারত করেছি । -সংকলক। 

৯৪০ দ্র, বাহরুর রায়েক : ৩/২৪ ০৭১১৯ ১৬ আল্লামা ইবনে রুশদ রহ. এই তারতিব সম্পর্কে বলেন, এটি যে হজের সুন্নত, 


এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়েছেন -বিদায়াতুল মুজতাহিদ : ১/২৫৭, ০০৯] ৬০) ৬৪ ০৪৪। ২০৯] ২535 17 

সংকলক । 
+*১ দ্র. সহিহ মুসলিম : ১/৩৯৯-৪০০, 4১১৮। ১৮৯ ১৯১৯ তই ৯৮০৩ ০৮ এ কাত কমা ২৯ সন হজরত আনাস 
ইবনে মালেক রা.-এর বর্ণনা দ্বারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এসব কাজ তারতিব অনুসারে করা প্রমাণিত 
দরসে তিরমিহী ১০৭ 


্ 
পরসে -৩য় খত ৮১৪৭ 
৪১০১৭৫০৫৬৯৪ কক ক্যত্কিতঠিকন্ককক্নপ্রবীকীক কারিগর উক্রকিউ কতক ক্রাকীক ৮০৯৬৪ 


হ ৯৯ ঠঠকগজ্রককতকতিককত কপির কতকরক ক ঠজশশকিককরকিকউস্রাকজাতীকনকাীককতডককাকক কক ক$ক৮৩ক্করএ১করএ্ঞকককজরলক কর ঠক কককরক্তঠণজকরককএকনঞিক৬*কক এত কাকরসশকএকরত সাত ক 


১. তারপর ওপরযুক্ত চারটি কাজের মধ্যে হতে প্রথম তিনটিতে আবু হানিফা রহ.-এর মতে তারতিব 
ওয়াজিব। এই তারতিব ইচ্ছাকৃত বা ভুলে কিংবা না জেনে তরক করে ফেললে দম ওয়াজিব হবে । অবশ্য 
তাওয়াফে জিয়ারতকে অন্যান্য আহকাম কিংবা এগুলোর মধ্য হতে কোনো একটির আগে করে ফেললে কোনো 
দম আসবে না।*৪২ 





আছে! যদিও তার বর্ণনায় ভাওয়াফে জিয়ারতের উল্লেখ নেই । দ্র. সুনানে আবু দাউদ : ১/২৭২, ৯০৪) 9:৯0 ৮51 - 
সংকলক । 

£৭১ আবু হানিফা রহ.-এর মাজহাব মা'আরিফুস সুনানে (৬/৪৪৫) এমন বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, তারতিৰ ভঙ্গ করলে দম 
ওয়াজিব । চাই তারতিব ইচ্ছাকৃত ডাবে ভঙ্গ করা হোক কিংবা ভুলে কিংবা না জেনে । তবে মা'আরিফুস সুনানে এর কোনো স্পষ্ট 
বরাত বর্ণিত নেই। অবশ্য মাবসুতে সারাখসির এবারত হ্থারা আবু হানিফা রহ.-এর মাজহাব এটাই বুঝে আসে । তাতে আবু হানিফা 
রহ.-এর মাজহাব নিগ্রেষুক্ত ভাষায় বর্ণিত হয়েছে, 'কেউ যদি হজের কোনো আহকাম অন্যটি আগে করে ফেলে, যেমন, পাথর 
নিক্ষেপের আগে মাথা মু্ডিয়ে ফেললে কিংবা কেরানকারি পাথর নিক্ষেপের আগে কোরবানি করে ফেলরে, কিংবা জবাই করার আগে 
মাথা মুগ্তিয়ে ফেললে, তার ওপর আবু হানিফা রহ.-এর মতে দম ওয়াজিব হবে । (৪/৪১-৪২ ৪ ৯০] 554) এতে ব্যাপক আকারে 
তারতিব নষ্ট হওয়ার ওপর দমের হুকুম দেওয়া হয়েছে। আর তারতিব ফাসেদ হওয়ার বিষয়টি ব্যাপক । চাই ইচ্ছাকৃত হোক, বা 
ভুলে, কিংবা না জেনে। 
অবশিষ্ট আছে, আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাব । সদরুশ শহিপ রহ. জামে' সপিরের ব্যাখ্যায় সে কেয়ানকারি সম্পর্কে 
তার এ মাজহাব বর্ণনা করেছেন, যিনি জবাইয়ের পূর্বে মাথা মুখিয়ে ফেলেছেন যে, তার ওপর একটি অপরাধের দম ওয়াজিব হবে। 
দ্র. মিনহাতুল খালেক আলাল বাহরির রারেক-ইবনে আবিদিন। (৩/২৪৫, বাবুল জিনায়াত) এগ্ারা বুঝা যায় যে, আবু ইউসুফ ও 
মুহাম্মদ রহ. জবাইয়ের আগে মাথা মুগ্তানোর সুরতে দমের প্রবক্তা । কিংবা কমপক্ষে ফেরানকারির ব্যাপারে জবাইয়ের পূর্বে মাথা 
মুণ্তানোর সুরতে দমের প্রবক্তা । 


আল জামিউস সগিরে (১৩৩-১৩৪, ১১৪09 .৯॥ ৬৪ 4১৬ ছাপা, ইদারাতুল কোরআন ওয়াল উুমিল ইসলামিয়া, করাচি) 
ও জবাইয়ের আগে কোনো কেরানকারি হলক (মাথা মুণ্তানো) করে ফেললে তার সম্পর্কে আবু ইউসুফ মুহাম্মদ রহ.-এর এ মত বর্ণনা 
করেছেন যে, তার ওপরে একটি দম আছে। যদিও এটি অপরাধের দম হওয়া সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা নেই । তবে মাবসুতে সারাখসিতে 
(8/৪২, ৮4১৯৮] ৯৬ ছাপা, মাতবাআতুস সা'আদাত, মিসর ১৩২৪ হিজরি 1) আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাৰ বর্ণনা করা 


হয়েছে যে, পূর্বাপরে হজের আহকাম আদায় করে ফেললে তা দ্বারা দম আবশ্যক হবে না। মুয়াতা ইমাম মুহাম্মদেও স্বয়ং ইমাম 
মুহাম্মদ রহ. স্বীয় মাজহাব নিঙ্গেযুক্ত ভাষায় বর্ণনা করেছেন। 


ইমাম মুহাম্মদ রহ. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে হাদিস বর্ণিত হয়েছে, এটির ওপরই আমর! 
আমল করি। তিনি বলেছেন, এসব জিনিসে কোনে! অসুবিধা নেই।' (২২৫, এ... ০) 14০ ৯১৪ ০০ 5৪, ফতহল কাদিরে শায়খ 
ইবনে হুমাম রহ.ও আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাব নিমেযুক্ত ভাষায় ব্যক্ত করেছেন, “তাদের দু'জনের মতে যে দম 
ওয়াক্জিব সেটি হলো, শুধুমাত্র কেরানের। অন্য কোনো দম নয়। সময় আসার আগে মাথা মুণ্তানোর কারণে নস। (২/২৮৫, ১১৯৩ 


-২৯৯)। এসব সুস্পষ্ট বর্ণনার আলোকে প্রধান এটাই বুঝা যায় যে, তারতিব ভেঞ্চে গেলে আবু ইউসুফ ও মৃহাম্মপ রহ.-এর মতে 
দম ওয়াজিব নয়। তারপর যেমন, আমরা উল্লেখ করেছি যে, আবু হানিফা রহ.-এর মতে, শুরুর তিনটি হজের আহকামে ভারতিৰ 
ওয়াজিব । তাওয়াফে জিয়ারতে নয়, তবে তাওয়াফে জিয়ারতকে ডারতিব হতে বাদ দেওয়ার ক্ষেত্রে আবু হানিফা রহ.-এর কি দলিল? 
তা আহকার জানতে পারেনি। অবশ্য মাৰসুতে সারাখসিতে হজরত আয়েশা রা.-এর একটি বর্ণনা বর্ণনা করা হয়েছে, নবী করিম 
সানপান্টাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিবসে আমাদের সর্বপ্রথম হজ্জের বিধান হলো, পাথর নিক্ষেপ করা, তারপর জবাই 
করা, তারপর মাথা মুগ্চন করা ।' এই বর্ণনায় ওপরঘু্ হজের জাহকামে তারতিবের বর্ণদা আছে। তবে তাওয়াফে জিয়ারতের কোনো 
উল্লেখ নেই। যা থেকে স্পষ্ট এটাই যে, এতে তারতিৰ আবশাক নয়। দ্র.. যাবসৃত : ৪/৬৪, 7. ৬০) ০৮৮1 ভবে হাফেজ 


র্যা ররর টানার 257 


কিছু ওয়াজিব নয়। আর যদি পাথর নিক্ষেপের আগে তাওয়াফে জিয়ারত করে, তবে তা দুরত্ত হবে না। সুতরাং 
তার উচিত প্রথমে পাথর নিক্ষেপ করা, তারপর কোরবানি করা, তারপর আবার তাওয়াফে জিয়ারত করা । * 

৩. ইমাম শাফেয়ি রহ. এর মতে আহকাম চতুষ্টয়ে তারতিব মাসনুন ৷ তারতিব বাদ পড়ে গেলে কোনো দম 
ইত্যাদি ওয়াজিব নয়। এটা ইমাম শাফেয়ি রহ.-এর প্রসিদ্ধ উক্তি। তাঁর আরেকটি উক্তি হলো, পাথর নিক্ষেপের 
আগে মাথা মুণ্ডন করে ফেললে দম আবশ্যক 15 

৪. আহমদ রহ. এর মাজহাব হলো, এসব আহকামে যদি তারতিব অজ্ঞতা বা ভুলের কারণে ভঙ্গ হয়' তা 
হলে কোনো দম ইত্যাদি নেই। অবশ্য যদি তারতিব ইচ্ছাকৃত বা জেনে শুনে ভেঙে ফেলে তাহলে তার সম্পর্কে 
তার দুটি বর্ণনা আছে। ১. তার এই কাজ যদিও মাকরূহ তা সন্বেও তার ওপর কোনো দম নেই। ২. দ্বিতীয় 


বর্ণনা হলো, তার ওপর দম আছে 1৪ 
সারকথা, ইমামত্রয় এক পর্যায়ে তারতিব ওয়াজিব না হওয়ার প্রবক্তা । তাদের দলিল এ অনুচ্ছেদের হাদিস 


0১৯ ১১ ৩৯ এবং ১৯ ১১০১ 
তাছাড়া ইবনে আব্বাস রা. বর্ণনা তাদের দলিল । তিনি বলেন, 


০১৯১ ০-৯১ £ 03০৮1 তে এ ০ ৭৪ ০০০ ১০০৪ ৫০০৩ ক এম ভিন এ 147705515 


চা শী হা 
জামালুদ্দিন জায়লায়ি রহ. এটিকে গরিব বলেছেন। দ্র., নাসবুর রায়া : ৩/৭৯, বাবুল এহরাম। -রশিদ আশরাফ । 
৯৩ এ বিস্তারিত বর্ণনা আল মুগনি : ৩/৪৪৮, ৮১. 24) ১৯ ০৪ ৬৪১ 2০০০৪ সা ২৬৯ ০৪ হতে গৃহীত । -সংকলক। 
8৪৪ কিন্তু আল্লামা নববি রহ. এ উক্তিটিকে জয়িফ সাব্যস্ত করেছেন । দ্র. শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২১, ১৯ ৮4৪ 


চি ডে সক্ন 

৯৫ এটিই হলো, আসল মাজহাব । ইমাম আহমদ রহ. এ ব্যাপারে সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। তার সংখ্যাগরিষ্ঠ ছাত্র এর ওপর 
আছেন। মুহাররার, ওয়াজিব প্রমুখ কিতাবে এটিকেই সুদৃঢ়ভাবে বর্ণনা করা হয়েছে। ফুরূ এবং দুই রিয়ায়া এবং হাতীদ্ধয় ইত্যাদিতে 
এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাসহিহ এটাকে বিশুদ্ধ সাব্যন্ত করা হয়েছে। ইবনে আবদুস তার তাজকেরা ইত্যাদিতে এটি 
অবলম্বন করেছেন। -আল ইনসাফ : 8/৪২, ০৯৪ 2০ 4১৯ ছাপা, দারু ইহইয়াইত তুরাছিল আরাবি, ১৪০০ হিজ্জরি। -সংকলক। 

৪৯৬ এই বর্ণনাটি বর্ণনা করেছেন আবু তালেব প্রমুখ । অথচ ইবনে আকিলের বর্ণনাটি আবু হানিফা রহ.-এর অনুরূপ । অর্থাৎ, 
তারতিব চাই ইচ্ছাকৃত ছেড়ে দিক কিবো ভুলত্রমে কিংবা না জেনে সর্বাবস্থায় দম ওয়াজিব। -ইনসাফ : 8/৪২। বিস্তারিত বর্ণনার 
জন্য গ্রন্থটি দ্র. । আরো দ্রষ্টব্য মুগনি ইবনে কুদামা : ৩/৪৪৬-৪৪৭, ₹৮-১] 259 ১৯৪। ৫৬ কই১ ০০৪ তি খল পাতি - 
সংকলক । 

*** তাহাবি : ১/৩৫৯। 

তাছাড়া তাদের দলিল হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এর বর্ণনা । তাতে তিনি বলেন, “তারপর এক ব্যক্তি এসে 
বললো, আমি বুঝতে পারিনি, ফলে জবাই করার আগে মাথা মুগ্তন করে ফেলেছি। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, জবাই করো কোনো অসুবিধা নেই। তারপর আরেকজন এসে বললো, আমি বুঝতে পারিনি, ফলে পার নিক্ষেপের আগে 
কোরবানি করে ফেলেছি। জবাবে তিনি বললেন, পাথর নিক্ষেপ করো কোনো অসুবিধা নেই। বর্ণনাকারি বলেন, তারপর নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যেটি আগে কিংবা পরে করা হয়েছে, আর তিনি 


সবগুলো ক্ষেত্রেই জবাব দিলেন, করো, কোনো অসুবিধা নেই ।' -সহিহ বোখারি : ১/১৮, ৮১০ ৮8১ ৯১3 ১০ ০০১৮৮ 5 


৬৯৯৪৩ 481 ৬ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ২ ১৪৯ 


2122 গতি তত নিত তত তত সনি নিসতি তসিসততককততিকিত্বজত কিস ৯৬৯ সিতি ৩৪৬৯ ৬িএ৯জজরডতি পিক রউজককিউসক ৬৬৪৩ জ্তওক্জকতউিই কত তক$৯ি৬৬৬এ উজ উততিজতিককউ৬এজউকজ ৪ কক ক উতকিকিকত ৪৪৩ ১৪কক্জরকককজকতকলভতিতিজ তর উিওউকডর ১ ক৮৮ ৬৮০৪৩ ৪৪৪৪৮৪১৪০৪০০০ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সে ব্যক্তি সম্পর্কে যে একটির আগে অপর কাজটি করে 
ফেলেছেন তার সম্পর্কে যাই জিজ্ঞেস করা হয়েছে তখনই তিনি বলেছেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা 
নেই ।' 
আবু হানিফা রহ.-এর দলিল মুসান্নাফে ইবনে আবু শায়বাতে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর একটি ফতওয়া, 
০১40১) 349৬ ০১৯ 0 4৯৯৯ ০০ ১৪৩ ৮ 0৭ 
হজের কোনো কাজ যে আগে করে ফেলেছে কিংবা পরে করে ফেলেছে সে যেনো একটি দম জবাই করে ।' 
এর সনদে যদিও কিছুটা দুর্বলতা আছে+৯। তবে তাহাবিতে** এ আছরটি সহিহ সনদে উল্লিখিত হয়েছে । 
আর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ৮৯ ১ বিশিষ্ট বর্ণনার বর্ণনাকারি। সুতরাং তার ওপরযুক্ত 


ফতওয়া এর প্রমাণ যে, হাদিসসমূহে ৫১৯ ১ দ্বারা উদ্দেশ্য দম ওয়াজিব নয়, একথা বলা নয়। বরং গোনাহ হবে 


না, বলা উদ্দেশ্য। বাস্তব ঘটনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে এটা ছিলো সাহবায়ে 
কেরামের প্রথম হজের সুযোগ । তখন পর্যস্ত লোকজন হজের আহকাম সম্পর্কে যথার্থ জ্বান লাড করতে 
পারেননি । এজন্য তারতিব ব্যাহত হওয়ার গোনাহ তুলে নেওয়া হয়েছে। এর সমর্থন তাহাবিতে*১ বর্ণিত আবু 
সায়িদ খুদরি রা. এর বর্ণনা দ্বারা হয় । তিনি বলেন, 


১:০৩ ৮১৪ ০ ০৯ ৬৯ ০৯০ ০০ ০৮০৯ 08 ১১১ ৫০১ 4305 1 ভাপ এ ০0৯59 ০ 
৬১০১ ১ ০০৯ ০৯১১০ এ০। ১৮০ 2 ৭5 ৩0১৯ 2 05 ৬০৪ 9) 45 ০০১ ৯১ ০০১ ০৯ 
55951585545 





তাছাড়া হজরত জাবের রা.-এর একটি হাদিসও তাদের দলিল । এটি বোখারিতে প্রাসঙ্গিকভাবে বর্ণিত হয়েছে । তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্েস করা হয়েছিলো যে, জবাই করার আগে মাথা মুগ্ডন 
করেছে। এমনভাবে এ ধরনের কাজ যারা করেছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, জবাবে তিনি বললেন, কোনো অসুবিধা 
নেই, কোনো অসুবিধা নেই। -জামিউল উসুল : ৩/৩০৩-৩০৪, ০০০১ ০৪৪ ভই 0331 উম্ম ৭৬১ ৯৮ ৬৪ ৩০৪৪ ৪৪ 
০০৪ ৬১০ 4৪৬০, হাদিস নং-১৬০৬। 

তাছাড়া তাদের আরেকটি দলিল উসামা ইবনে শরিকের একটি হাদিস। দ্র., সুনানে আবু দাউদ : ১/২৭৬, ($ ১ ৪ ০৯৪ 
4৯৯ ডা (ছি এ এ। সংকলক । 

£* ইবনে আবু শায়বা এই বর্ণনাটি আবুল আহওয়াস সাল্লাম ইবনে মুতি'-ইবরাহিম ইবনে মুহাজির-মুজাহিদ-ইবলে আব্বাস 
সূত্রে ৰর্ণনা করেছেন। -নাসবুর রায়া : ৩/১২৯, বাবুল জিনায়াত ৷ -সংকলক । 

** এই আছরটিকে ইবরাহিম ইবনে মুহাজিরের কারণে দুর্বল বলা হয়েছে। তাকে সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস দুর্বল সাবাস্ত করেছেন। 
অবশ্য ইমাম আহমদ রহ. তার সম্পর্কে বলেছেন, “তার মধ্যে কোনো অসুবিধা নেই।' দ্র, মিজানুল ই'তিদাল : ১/৬৭, নং ২২৫। 
হাফেজ ইবনে হাজার রহ.ও ফতহুল বারিতে এই আছরটির ওপর ইবরাহিম ইবনে মুহাজিরের দুর্বলতার প্রশ্ন উথাপন করেছেন। দ্র.. 
৩/৪৫৬, ৪৯0 ১০ ৩ ৬৮০ ৬০ ০১৪ তবে হাফেজ রহ.ই আদদিরায়া ফি তাখরীজি আহাদিসিল হিদায়াতে ইবনে আবু 
শায়বার সনদটিকে হাসান, আর তাহাবির সনদটিকে এর চেয়েও আহসান সাব্যস্ত করেছেন দ্র. (২/৪১, বাবুল জিনায়াত ফিল 
এহরাম, নং ৫০৫)। -সংকলক । 

**০ (১/৩৬০, এ. 48 ৩.০ 4৯৯ ১ ০০ 4১০)। -সংকলক । 


১৫১ ১/৩৬০, এ 48 ১০ 4৯০৯ ০০ ৮ ০০ ২১৪। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হ। ১৫০ 


৩ কর ০৬১০ ক বরকত লকক্ঞককিকতক৬ক৬৬ক৬কক ককলকক৬০০ক জনক কত কত ৬৭ ৬৬৪ জত কউ কা এঞক৩ হত ওক আছ কতক কীকপীজ উজ ও কতক পক কচি ত উজ কজজ রজত রীতি কিউিজক উওর বীজ কাক জনন টিককে ক টিকক্তীতীকীতীত জতীককীীজউিতকততউিঠরজকক ওকি ওত একক ৯৯ কক কক ঠক টিকজী টা ব্নঠঠতি তত, 


'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, যে পাথর নিক্ষেপ 
করার আগে মাথা মুগ্তন করেছিলো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জামরার মাঝখানে 
ছিলেন। তিনি বললেন, তাতে কোনো গোনাহ নেই । আরেক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, যে পাথর 
নিক্ষেপের আগে জবাই করেছিলো ৷ তিনি বললেন, কোনো গোনাহ নেই! তারপর তিনি বললেন, হে আল্লাহর 
বান্দারা! আল্লাহ তা'আলা গোনাহ ও সংকীর্ণতা মাফ করে দিয়েছেন। তোমরা তোমাদের হজের আহকাম শিখে 
নাও। কেনোনা, এটা তোমাদের দীনের অংশ ।' 

এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা নেই- এজন্য বলেছিলেন যে, 
হজের আহকাম ব্যাপক ছিলো না। তবে এটা দম ওয়াজিন হওয়ার বিপরীত না 1৯২ এ কারণেই ইবনে আব্বাস 
রা. যিনি (৯ ১ এর ঘটনাবলির চাক্ষুস সাক্ষী এবং বর্ণনাকারি, তিনি স্বীয় ফতওয়ায় এ বিষয়ে স্পষ্ট বর্ণনা দেন 
যে, তখন দম ওয়াজিব হবে। স্পষ্ট বিষয় হলো, এর অর্থ এটাই যে, গোনাহ না হওয়া দম ওয়াজিব হওয়ার 
বিপরীত না 1৫৩ যেমন- যদি এহরাম অবস্থায় কারো কষ্ট কিংবা রোগব্যাধির “কারণে মাথা মুগ্ডাতে হয়, তবে এটা 
কোরআনের সুস্পষ্ট বর্ণনা৫৪ অনুযায়ি বৈধ । তার ওপর কোনো গোনাহ নেই৷ তা সত্ত্বেও এর পরিবর্তে দম 
ইত্যাদি দেওয়া ওয়াজিব সর্বসম্মতিক্রমে 15৫৫ 

এ বিষয়েও বিদায় হজের সময় এই পদ্ধতিই ছিলো যে, তারতিব নষ্ট হওয়ার গোনাহ হজের আহকাম 
সম্পর্কে ওয়াকিফহাল না হওয়ার কারণে তুলে নেওয়া হয়েছিলো । (এবং ১৯ 3 এর মতো বাক্যগুলো দ্বারাও 
এটাই উদ্দেশ্য ছিলো)। যদিও দম তার পরেও ওয়াজিব ছিলো । তবে গোনাহ না হওয়ার হুকুম তখন ছিলো । 
এবার যখন হজের আহকামের পূর্ণাঙ্গ বিস্তারিত বর্ণনা এসে গেলো, তখন অজ্ঞ ব্যক্তির জন্য কোনো ওজর 
থাকলো না। এজন্য অজ্ঞতার কারণে তারতিব নষ্ট হয়ে গেলে দম তো হবেই, গোনাহ হবে। 

আবু হানিফা রহ.-এর মাজহাবের ওপর ইমাম তাহাবি রহ. 4৮4 ০5১4] &3 ৬৯ ৯০৮০ 1387 9১ 
দ্বারাও দলিল পেশ করেছেন। তিনি বলেন, এই আয়াতে হজের উদ্দেশ্যে আগমনকারি যে ব্যক্তির সামনে 


৪৫২ হজরত উসামা ইবনে শরিক রা.-এর বর্ণনা দ্বারাও এর সমর্থন হয়। তিনি বলেন, "আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে হজের উদ্দেশে বের হলাম । তারপর লোকজন তার নিকট আসতো । যে বলতো, হে আল্লাহর রাসূল! আমি 
তাওয়াফের আগে সায়ী করেছি। কিংবা কোনো কাজ আগে করে ফেলেছি। কিংবা কোনো কাজ পরে করে ফেলেছি। তখন তিনি 
বলতেন, কোনো গোনাহ নেই, কোনো গোনাহ নেই । তবে যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির ইজ্জতের ওপর আঘাত হেনেছে তথা 
গীবত করেছে, সে ধ্বংস হয়েছে এবং সেই অসুবিধায় পড়েছে 


-আবু দাউদ : ১/২৭৬ 4২৯৯ ৬৪ (58 ৮৪ ৩০ আজ 

এই বর্ণনায় ০ 5১ ০৯১ ০৮৯১০ ০৫ ৯০৮০ ১1 ৫১৯ ১0৯ ১ শব্দ ছারা স্পষ্ট বুঝা যায় যে, ১৯ ১ দ্বারা 
উদ্দেশ্য কোনো গোনাহ নেই । দম ওয়াজিব হয় না বলা উদ্দেশ্য নয়। ৮০1 41১ -সংকলক। 

*** হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর ফতওয়ার আলোকে ৫১৯ বিশিষ্ট বর্ণনাগুলোর ওপরযুক্ত ব্যাখ্যা ইমাম তাহাৰি 
রহ.-এর আলোচনা হতে গৃহীত। দ্র. শরহে মা'আনিল আছার : ১/৩৬০, 4৯৯ ৪ 1৮৩ ০8 ৬১ ০৩৪ ০৭ ০৪1 -সংকলক। 

5 2৬০৪ & শি ০০ ৬ ০ ৩০ এ 0০৪০ ৮৬ 3৬ ০৭ ৭৮৯৮ উস] ৪৪ ৬৯ ০ 70১৯০ ১৩ 
4০ 51 সূরা বাকারা : ১৯৬, পারা-২। -সংকলক। 

*? উমদাতৃল কারি : ১০/১৫২, ৮০৪০ ০০০৭ 34 ০৮৬ এ এএ। ০৯ এ ০০৯ ৬ 5৯1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড % ১৫১ 


শতকরা কর জনক 
কত ঈরিশ জগত পশত তিকতিক্রক কঠবকিকতত১কিততকিতিহিক্ককিতকজতঠতনলজকঞ্ককবাকনিকিপকককডক্তকলতএপ্তিজউ্ততীক্কক্কককজকস্কজররীঙ্কাক্ক্তক্ক্কককককক্রিরককনঠরাকঞজরাকজযকরককককরার শ্রী বতএলতজজ্কাকনীরারজ্কাজতত কক কবর রক ককরুযারকাকজকীতপ্জবানীগাগকাজগ্ঠপর বক শ্কগজকগজকশকানরউীল কক কনক ক 


মাথা মুগ্তানোর সর্বসম্মতিক্রমে অবৈধ এবং দম ওয়াজিবকারি । যখন এমন ব্যক্তির এই হুকুম তখন কেরানকারি 
প্রমুখের জন্যও এই হুকুম হওয়া উচিত৷ তথা কোরবানির আগে মাথা মুপ্তানো দুরস্ত নয় এবং দম ওয়াজিব হবে 
তারতিব ভঙ্গ করলে 1৯৫৬ 

ফায়েদা : হানাফিদের সাধারণ ফিকহ গ্রন্থগুলোতে আবু হানিফা রহ.-এর মাজহাব তাই বর্ণনা করা হয়েছে, 
যা আমরা পেছনে বর্ণনা করেছি। অর্থাৎ তারতিব নষ্ট হলে সর্বাবস্থায় দম আসবে । চাই তা ইচ্ছাকৃত বা ভুলে 
অথবা না জানার ফলে নষ্ট হোক । পেছনে এ মাসআলাটির তাত্বিক বিশ্লেষণ এ অনুপাতেই করা হয়েছে। 

তবে কিতাবুল হুজ্জত আলা আহলিল মদিনাতে*" ইমাম মুহাম্মদ রহ. লিখেছেন, 


431০ (3 49 5০৯] ৮০৪ ০) 4৪ এ ৯৯৪ 0৯ ১৯১ ০4৯০ এ৯। ওঠ 2৪১৯ জম ০০ 
'আবু হানিফা রহ. হতে হজের সময় যে ব্যক্তি অজ্ঞতাবশত পাথর নিক্ষেপের আগে মাথা মুণ্তন করে ফেলে 
তার সম্পর্কে বর্ণিত আছে যে, তার ওপর কোনো কিছু ওয়াজিব নয় ।' 


এর ছারা বুঝা যায়, আবু হানিফা রহ.-এর মাজহাবও অক্ঞতাবশত তারতিব নষ্ট হয়ে গেলে, কোনো দম 
ইত্যাদি নেই”*৮। আবু হানিফা রহ.-এর এই সর্বশেষ বর্ণনাটি অবলম্বন করে যদি বলা হয় যে, তার মতে 
অজ্ঞতাবশত কিংবা ভুলক্রমে তারতিব নষ্ট হয়ে গেলে কোনো দম নেই এবং এ অনুচ্ছেদের হাদিস এই ক্ষেত্রেই 
প্রযোজ্য, দম শুধু ইচ্ছাকৃত তারতিব নষ্ট হওয়ার সুরতেই এবং ইবনে আব্বাস রা.-এর ফতওয়া এই প্রযোজ্য 
ইচ্ছাকৃতের অবস্থাতেই তাহলে এই পদ্ধতিটি সহজতরও এবং বর্ণনাগুলোর বাহ্যিক অর্থেরও অনুকূল । তাছাড়া 


৭» শরহে মা'আনিল আছার : ১/৩৬১, এ, ০5৩০০ “৯৯ ০০০ ৯১ ০০ ৪৪1 -সংকলক । 


৭ (২৩৭৯, ৭৬ 2০৯ ৯ 0 ও এএ১ 9০৯৪ 4৫৯৪ ৩৬৪ ২৪৪) । সংকলক । 

**৮ কেনো আবু হানিফা রহ.-এর আমল নিনেযুষ্ষ হাদিসগুলোর স্পষ্ট অর্থের ওপর । 

১. হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এর বর্ণনা । তিনি বলেন, “তারপর এক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর 
রাসূল! আমি বুঝতে পারিনি । ফলে পাথর নিক্ষেপের আগে কোরবানি করে ফেলেছি। জবাবে তিনি বললেন, পাথর নিক্ষেপ রো, 
কোনো গোনাহ নেই। আরেক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল। আমি বুঝতে পারিনি। ফলে জবাই করার আগে মাথা মুগ্তায়ে 
ফেলেছি । জবাবে তিনি বললেন, জবাই করো, কোনো! গোনাহ নেই। -মুয়াঘতা ইমাম মুহাম্মদ : ৩৩৪-৩৩৫, ৩৬ 5 ১৩ ০০ ৩৪ 
এ. “সংকলক । 


২. মুসলিম শরিফে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এরই বর্ণনায় আছে, “তারপর তার নিকট এক ব্যক্তি এসে 
দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! আমি ধারণা করতে পারিনি যে, অমুক অমুক কাজ, অমুক অমুক কাজের আগে । এতেও ধ্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছেন, 'কর, কোনো গোনাহ নেই।" 


(১/৪২২, ৬৮০৯ ৫৮৮ ০3১8 0956 9৯ ৯৯৩) 

৩. হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এরই আরেক বর্ণনায় বর্ণিত হয়েছে, 'আমি রাসূলুল্লাহ সাল্লান্লাহ জালাইহি 
ওয়াসাল্লামকে এমন কোনো জিনিস সম্পর্কে সেদিন প্রশ্ন করতে শুনিনি, সেখানেই তিনি বলেননি, এটা করো, কোনো গোনাহ নেই। 
প্রশ্ন করা হলো, একজন মানুষ ভুলে যায়, কিংবা কোনো একটির আগে আরেকটি করে ফেলে এবং এ ধরনের কাজ অক্ঞরতাবশত কবরে 
ফেলে তবে তার কি হুকুম? জবাবে বললেন, কোনো গোনাহ নেই ।'-মুসলিম শরিফ : ১/৪২১। 

শেযোক্ত বর্ণনাটির দাবি হলো, আবু হানিফা রহ.-এর মতে যেমনভাবে অজ্ঞতাবশত তারতিব নষ্ট হলে দম সেই, এমনভাবে 


তুলঞ্দমে তা হলেও দম না আসা । কেনোনা, এই শেষোক্ত বর্ণনায় অজ্ঞতার সংগে সংগে ভুলের কথাটিও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। 
-সংকঙক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড 7৮ ১৫২ 


5০২৯ ৪ ককক ৮৮৬৬ ০৬৩ কতওবককিকক৬িক৩৬৮০৪৬০৬০৯৯৩৬৬৭ এ৬৮৩৬৬ ক৬৬ ৪৪ উক্ত ঞজকজজককিখিকক$ড কত ক৬৩৬৬৬ ক উকি ৮৯৯৬৬৮৬৪৪৪৬ করিও একক তত স৬$ডিক৬৪৬ ৪ জগ রঠরর৯৯৯ক৪৯ ৪৯ কক কনলজলবপাক্রত ৬৯ তিজকপীপ্উপজরক কক ঠঠতকএউজত রজত ত ১৮১০ ত্জ তত ৪ 


তখন ইবনে আব্বাস রা. এর মারফু' বর্ণনা ও তার ফতওয়ার মধ্যে কোনো প্রকার বৈপরিত্য অবশিষ্ট থাকে 
না 1৪৫১ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক কিছু পরিবর্ধন সহকারে শেষ হলো । 
৩৬১০ ০০23 ৬? ও এও 
অনুচ্ছেদ-৫৫ ৫৫ : আরাফাতের ময়দান হতে ফেরা প্রসংগে (মতন পৃ. ১৭৮) 
১০৩9 98:8335২০৩ ৯১৪৬০০৩৪০০৩ ০৮ এ এ ক 3 + ১৯৩০7 ৬ 
১৮42 455০ 4৩ এ 355 শক উ১ 
(৬ ৮৬০ 293 এ ০3 


রি ৫ 


হিট তি কে 


২১১৩] ৩ ই 12:20 ১৫549 





৯৭৯ ইমাম মুহাম্মদ রহ. মুয়াত্তায় লিখেন, “মুহাম্মদ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে হাদিসটি বর্ণিত 
হয়েছে, সেটির ওপরই আমরা আমল করি । তিনি বলেছেন, এসব কাজের কোনোটিতেই কোনো গোনাহ নেই । আবু হানিফা রহ. 
বলেছেন, এসব কাজের কোনোটিতেই কোনো গোনাহ নেই । তিনি এসবের কোনোটিতেই কাফফারার মত পোষণ করেন না । তবে 
শুধু একটি কাজে, সেটি হলো, তামাত্ু ও কেরানকারি যখন জবায়ের আগে মাথা মুগ্ডিয়ে ফেলে তখন তার মতে তার ওপর দম আছে! 
তবে আমরা তাতে কোনো কিছু ওয়াজিব হওয়ার মত পোষণ করি না। (২৩৫, 4০ 455 ৮5০০ ৮১৬ ০৭ ০৪)। 

এই বর্ণনা দ্বারা আবু হানিফা রহ.-এর মাজহাব এটা বুঝা যায় যে, তারতিৰ বিনষ্ট চাই ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে বা 
অজ্ঞতাবশত কোনো অবস্থাতেই দম নেই। অবশ্য শুধু সে সুরতে দম আছে যখন তামাত্বু এবং কেরানকারি কোরবানির আগে মাথা 
মুণ্ডিয়ে ফেলে এবং এ অবস্থাতেও ইচ্ছাকৃত কিংবা ভুলবশত কিংৰা অজ্ঞতাবশতের কোনো সুস্পষ্ট বর্ণনা নেই। যার দাবি হলো, 
তামাত্ব ও কেরানকারি যদি কোরবানির আগে মাথা মুগ্তিয়ে ফেলে তাহলে সর্বাবস্থায় তার ওপর দম আসবে । চাই তারতিব 
ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলবশত বা অজ্ঞতাবশত নষ্ট হোক না কেনো । 

আল্লামা আবদুল হাই লাখনবি রহ. ওপরযুক্ত ইবারতের অধীনে লিখেন যে, ৪১1 2০ ৬% ১।। এবারতে অপ্রকৃত তথা 
রূপক সীমাবদ্ধতা আছে। বিস্তারিত বর্ণনা দ্র. আত তা'লীকুল মুমাজ্জাদ আলা মুয়ান্তাল ইমাম মুহাম্মদ (২৩৫, টীকা নং ৩)। 

তবে এই সীমাবদ্ধতাকে অপ্রকৃত তথা রূপক বলা স্পষ্ট বিষয়ের বিপরীত । এটি অকৃত্রিম নয়। অতএব বিষয়টি ভেবে দ্র. 
সারকথা, ওপরযুক্ত সম্পূর্ণ তাহকিক ঘ্বারা আবু হানিফা রহ.-এর তিনটি বর্ণনা সামনে আসে । 

১. যে হজের কোনো আহকাম অপরটির আগে আদায় করে ফেললো- যেমন, পাথর নিক্ষেপের আগে মাথা মুগ্তিয়ে ফেললো 
কিংবা কেরানকারি পাথর নিক্ষেপের আগে কোরবানি করে ফেললো, কিংবা জবাইয়ের আগে মাথা মুণ্তিয়ে ফেললো, তার ওপর দম 
আছে ।-মাবসুত-সারাখসি রহ. (8/৪১-৪২, বাবুত তাওয়াফ)। 

২. আবু হানিফা রহ. হতে এক ব্যক্তি সম্পর্কে বর্ণিত আছে, যে হজের সময় ভূলে পাথর নিক্ষেপের আগে মাথা মুণ্ডিয়ে ফেলেছে, 


তার ওপর কোনো কিছু ওয়াজিব নয়। -কিতাবুল হুজ্জত আলা আহলিল মাদিনা : ২/৩৭১, ০ ৬ 441) ০0৯5৪ 4৫৯3 ১১) ০০৪ 


4৮০0 ৪০০ ভি 
৩. তৃতীয় বর্ণনা মুয়াত্তা ইমাম মুহাম্মদের ৷ যেটি আমরা এই টীকার শুরুতেই কেবলমাত্র উল্লেখ করেছি। অর্থাৎ, «৪ (১৯) 
৯১4০৮ 7 05 ০৯ ৩) এ ৬৯13 59১ ৫০ ৪০৯১ ২৮৮৯৯ ক ৩595 এএ১ ০৭ ভে ভই০৪ ৭15 540 ০৭ ডেড 
হানাফিদের সাধারণ গ্রস্থাবলিতে যদিও আবু হানিফা রহ.-এর মাজহাব প্রথম বর্ণনাটির অনুকূল বর্ণনা করা হয়েছে এবং এরই 
ওপর ফতওয়াও (আল লুবাব ফি শরহিল কিতাব-ময়দানি : ১/২৩০৬ ১১৯। এ) ৷ তবে প্রথম দুটি বর্ণনার বর্তমানে মুফতিয়ানে 
০০০০০০০০০০৪ 
যায় কিনা? 


বিশেষতো যখন ১৯ 3 বিশিষ্ট বর্ণনাগুলোর বাহ্যিক অর্থ এটাই । যদিও এতে সন্দেহ নেই যে, দম বিশিষ্ট বর্ণনাগুলোর বাহ্যিক 
অর্থ এটাই । যদিও এতে সন্দেহ নেই যে, দম বিশিষ্ট বর্ণলাই অধিক সতর্কতাপূর্ণ । -রশিদ আশরাফ । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ১৫৩ 


৪৩৯৬)০১কক ক ককিঠ১কতবকিশ কত তত ঠকিশশউতশজহকিক্কন্হ তক শ্ককন্তিজজব্কজতবন্রজিজচঠক্্জক্কতত্যকত ত্র ক্রিজকিতক্ককরকরিক্করককর্র কিক স্কীঞককান্কাচজএ্রকউ বরন +্তরককরাতওএককর কতক ক$কককরত গর কুক্বীডতরতে সক কতকরক পকরক কথক একক কক রাকচ কক কতক করত ০৪ 


৮৮৭ । অর্থ : জাবের রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিয়ে মুহাসসিরে 
চলেছেন দ্রত। বিশ্র নামক বর্ণনাকারি এতে আরো একটি অতিরিক্ত বর্ণনা করেছেন৷ মুজদালিফা হতে 
ধীরস্থিরভাবে তিনি রওয়ানা করেছেন এবং লোকজনকেও ধীরস্থিরতার জন্য নির্দেশ দিয়েছেন ।' আবু নুআয়ম রহ. 
আরেকটি অতিরিক্ত অংশ বর্ণনা করেছেন এবং “তিনি তাদেরকে নির্দেশ দিলেন চাড়ার মতো পাথর নিক্ষেপ 
করতে এবং বললেন, আমিও তোমাদের এ বছরের পর আর দেখবো না।' 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত ইসামা ইবনে জায়দ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০০ ০৯] 


20555 £৮৮1 ০০৪৭ ৫৪ ৯ ৪ ৪৯ এ এ 
এন নারি সা ১৭৮) 


৮৪৫ ক তঠি জর ৫): 


এ] 08 91 ১২০ ০০ 7 


ানারেরবে রানা 

৮৮৮। অর্থ £ আবদুল্লাহ ইবনে মালেক রহ. হতে বর্ণিত যে, ইবনে উমর রা. মুজদালিফায় নামাজ আদায় 

করেছেন। সেখানে তিনি দু'নামাজ এক একামতে পড়েছেন এবং বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এ স্থানে অনুরূপ করতে দেখেছি। 


পু 55 5 ৮০ ঙি 


এন 03: ০৯ ০৪ 1১৫৫ 4৪38০ 5 ৯৮ এ ৩০০ তা ০: এ 
335 85 955025৯৪35৪ 85 আজি ৪3 পা 251217 


৯৯৫ 


১88) 

৮৮৯1 অর্থ : ইবনে উমর রা. সুত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা 

করেছেন। মুহাম্মদ ইবনে বাশশার বলেন, ইয়াহইয়া রহ. বলেছেন, সুফিয়ান রহ.-এর হাদিসটি সঠিক। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি, আবু আইউব, আবদুল্লাহ ইবনে মাসউদ, জাবের ও উসামা ইবনে 
জায়দ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, সুফিয়ানের বর্ণনায় ইবনে উমর রা.-এর হাদিসটি ইসমাইল ইবনে আবু খালেদের 
বর্ণনা অপেক্ষা আসাহ। সুফিয়ান রহ.-এর হাদিসটি ০৯৮০ ১০১1 

তিনি বলেছেন, ইসরাইল এ হাদিসটি আবু ইসহাক-আবদুল্লাহ ইবনে মালেক ও খালেদ ইবনে মালেক-ইবনে 
উমর রা. সূত্রে বর্ণনা করেছেন। অবশ্য সায়িদ ইবনে জুবায়রের হাদিসটি ইবনে উমর রা. সূত্রে ০:৯০ ০১1 


তাছাড়া এটি সালামা ইবনে কুহাইল-সায়িদ ইবনে ভ্কুবায়র সূত্রেও বর্ণনা করেছেন। তবে আবু ইসহাক এটি বর্ণনা 
করেছেন কেবলমাত্র আবদুল্লাহ ইবনে মালেক ও খালেদ ইবনে মালেক-ইবনে উমর রা. সৃত্রে। ওলামায়ে 
কেরামের মতে এর ওপর আমল অব্যাহত যে, মাগরিবের নামাজ মুজদালিফায় ব্যতীত আদায় করবে না। যখন 


চা 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ১৫৪ 


ঠকরিিসসকিকককজকত৬ইউনিকাখউক্রারিকসীরাট্রউককরউনিকজজকজ্জকাউত্ডউক্টীকউজ উঠত ডক কম গন ক্ড কক উকককরকডনজক রক করিককড৯১৯৮২৬০৮৪র৪ বর ড৪৪৬৯৪৪৯৫কক উর এর ৮৬৫ক৯৪০ককর উড রড ঞত৪র কক ৬কিডক রড ককক৪ ৪০৪ ক৪$রবকরকরক ৬৪ তঞক কতক গ্কজ ৪৬৩ ক কক নবজতউক ক্র কনক ততকক তত 


জাময়ে তথা মুজদালিফায় আসবে, তখন এক একামতে দুই নামাজ একত্রে আদায় করবে । এ দুটির মাঝে অন্য 
কোনো নফল আদায় করবে না। অনেক আলেম এটাই পছন্দ করেছেন এবং এ মত তারা পোষণ করেছেন । 
হজরত সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাব এটি । 

সুফিয়ান সাওরি রহ. বলেছেন, আর যদি ইচ্ছা করে তাহলে মাগরিবের নামাজ আদায় করবে । তারপর 
বিকেল বা রাতের খানা খেয়ে এবং কাপড় খুলে রাখবে । তারপর একামত দিযে এশা আদায় করবে । অনেক 
আলেম বলেছেন, মাগরিব ও এশার নামাজ মুজদালিফায় একত্রে আদায় করবে এক আজান ও দুই একামতে ৷ 
আজান দিবে মাগরিবের নামাজের জন্য এবং একামত দিয়ে মাগরিব আদায় আদায় করবে তারপর একামত দিয়ে 
আদায় করবে এশার নামাজ । ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব এটা । 

আবু ঈসা রহ. বলেছেন, ইসরাইল এ হাদিসটি আবু ইসহাক-আবদুল্লাহ ইবনে মালেক ও খালেদ ইবনে 


মালেক-ইবনে উমর রা. সূত্রে বর্ণনা করেছেন । সায়িদ ইবনে জুবায়র-ইবনে উমর রা. সূত্রে বর্ণিত হাদিসটি ১. 
৮১৯০ । তাছাড়া এটি সালামা ইবনে কুহাইল-সায়িদ ইবনে জুবায়র সুত্রেও বর্ণনা করেছেন। তবে আবু ইসহাক 
আবদুল্লাহ ইবনে মালেক ও খালেদ ইবনে মালেক-ইবনে উমর রা. সূত্রে এটি বর্ণনা করেছেন। 
দরসে তিরমিযী 
401 1০ 401 ০0১59 এ 2 শা এও ০৮১০ ০৯৪ ৮০৯৪ ০০০০৯: ৪1২০ 78০০ ০০০ ০০৪ ১৮০ 
2১১০] 19৯ ৪ 1১৯০০ 0058 ৯১০ ৭৪০ 
হজের সময় দুইবার দুই নামাজ একত্রে পড়া বিধিবদ্ধ 1৬২ এক. জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় 
করা । তথা আসরের নামাজ জোহরের সংগে আগে পড়া । দুই. মুজদালিফায় মাগরিব ও এশা পিছিয়ে একত্রে 


পড়া । তথা মাগরিবকে এশার সময় আদায় করা। তারপর হানাফিদের মতে আরাফাতে দুই নামাজ একত্রে 
আদায় করা সুন্নত ৷ আর মুজদালিফায় ওয়াজিব । অন্যান্যের মতে মুজদালিফায়ও মাসনুন, ওয়াজিব নয় ।৯৬৩ 





১ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে (১/৪২৭, ৯১ 1.০ ৮০৯ ০৭ ৩৭৩ ০০ 85৪ 
€ ৯৮০০), মুসলিম সহিহ মুসলিমে (১/৪১৭, ০+১৮এ ৬০১৮০ ০১৬৯০০এ১ 24১০৭ ও] ০৬১০ ০০ 254৪) ৪৯১ ৩০৯] 5355 
৭8) ১১৯ ৪১ 4১১3 ১০৯ ০১91 -সংকলক। 


৪৬১ $৫ 


০ 19 ০০ ০৯:44 আমাদের ভারতীয় কপিগুলোতে অনুরূপ আছে। তবে বৈরুতের কপিতে শায়খ মুহাম্মদ 
ফুয়াদ আবদুল বাকির তাহকিক অনুযায়ি তাতে আছে **০)০) 1১৬ (2 ৯৪? - দু, : ৩/২৩৫, নং ৮৮৭। -সংকলক। 


"» আরাফাত এবং মুজদালিফায় দু'নামাজ একত্রে আদায় করার বিষয়টি জাময়ে নুসুক তথা হজের আহকামের একটি অংশ। 
তবে ইমাম শাফেয়ি রহ.-এর মতে এটি হলো, জাময়ে সফর । সুতরাং যে ব্যক্তি সেখানকার বাসিন্দা হয় কিংবা দুই মঞ্জিলের কম 
সফরকারি হয়, যেমন মক্কাবাসী, তার জন্য সেখানে ইমাম শাফেয়ি রহ.-এর মতে দুই নামাজ একত্রে আদায় করা অবৈধ । যেমন, 


অবৈধ তার জন্য কসর করা । দ্র. শরহে নবৰি আলা সহিহ মুসলিম (১/৩৯৭-৩৯৮ এ] ৩১৬০ ০৭ 25)1 5৭3 ৫০৯] 555 
401 ৮১৯ ভ১ 2০১৭ তি ৪০১ ১৭] ৩৮০ ৬০১৯০০৭34১১), ফতহুল মুলহিম (৩/২৮৬), হাজ্জাতুল বিদা' (১১৪, 
₹০-)] 5 ১৮] ৮১ ৯ 4১০০ ৮০ ও৪ 19805) -সংকলক। 

দ্র” ফতহুল মুলহিম : ৩/২৮৭, 54১০৪ ৮৮১২ ২১৯এ ৩৯ তল ৭০৩ 485 এ ৬০৪ ভা মী» ২৭৬ হাজ্জাতুল 


দরসে ভিরমিষী- তয় খণওড এ ১৫৫. 


_ আরাফাতে আগে দুই নামাজ একব্রিকরণের শর্তাবলি 

আবু হানিফা, সুফিয়ান সাওরি ও ইবরাহিম নাখয়ি রহ.-এর মতে আরাফাতে আগে দুই নামাজ একত্রে পড়ার 
ছয়টি শর্ত। ১. হজের এহরাম । ২. আসরের আগে জোহরের নামাজ আদায় করা 1৬ ৩. সময় ও কাল- অর্থাৎ, 
আরাফার দিনে সূর্য হেলার পরবর্তী সময়ে । ৪. স্থান- অর্থাৎ, আরাফাত উপত্যকা কিংবা এর আশপাশ এলাকা । 
যেমন- অসঙ্জিদে নামিরা, যেদিক দিয়েই হোক না কেনো। ৫. উভয় নামাজ জামাত সহকারে আদায় হওয়া । 
সুতরাং যদি একাকি নামাজ পড়ে নেয়, তাহলে দুই নামাজ একত্র করা বৈধ হবে না। ৬. বড় ইমাম (রাষ্ট্রপ্রধান) 

ংবা তার স্থলাভিষিক্ত কেউ থাকা ।+* সুতরাং যদি তাদের উভয়ের অনুপস্থিতিতে দুই নামাজ একত্রে আদায় 
করে, তবে তা বৈধ হবেনা । 

আর আবু ইউসুফ, মুহাম্মদ ও ইমাষব্রয়ের মতে প্রথম চারটি শর্ত যথেষ্ট । শেষ দুটি আবশ্যক না 1৪৬১ 

আবু ইউসুফ, মুহাম্মদ ও ইমামত্রয়ের দলিল হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর আছর। এটি বোখারি 

শরিফে ; প্রাসঙ্গিকভাবে বর্ণিত হয়েছে। 


০৬৮০৫১৫০০৯১ ৮০ 2১৮৭) ৩৪ 19 ০০০ ০৯ 94) 





বিদা' : ১০৭, এ] 9 08৯) ১৯ ০৯ ২4১১ ৮০৯৪ এ৪ ৯০, লুবাবুল মানাসিক মা'আশ শারহি লিলকারি : ১৪৬, ৬৪ নও 


3 ১০৮॥ 0৪ ৮৯০ ৬ 4০৬ 4১১৭৪ এএএ। সংকলক । 
** কাজেই যদি সে আসর আগে আদায় করে নেম্ন কিংবা উভয় নামাজ তারতিব মত আদায় করে, কিন্তু পরবর্তীতে জানতে 
পারে যে, বখন জোহরের নামাজ পড়েছিলো, তখন জোহরের ওয়াক্ত শুরু হয়নি, তখনও উত্তয় নামাজ দোহরিয়ে নিবে। 


** এই তাফসিল মা'আরিফুস সুনাদ : ৬৪৫১, ৮৯ 15 3৬১০ 0 *৯ এ ৯ হতে গৃহীত । -সংকলক। 

£** দ্র, আল মুগনি-ইবনে কুদামা : ৩/৪০৭, বাবু সিফাতিল হাজ্জ । -সংকলক। 

"৮ ১/২২৫, ১০ ৪১৮০০ ০৯ ৮] ৮৩ ০এ০এ॥ 53৪1 -সংকলক 1. 

”* প্রকাশ থাকে যে, হজরত আবদুল্লাহ ইবনে উমর রা. দুই নামাজ একত্রে আদায়ের বর্ণনার বর্ণনাকাৰি | দ্র. সুনানে আবু 
দাউদ : ১/২৬৫, ৭৪০০ ভু 0১১৯] এ৭এ এখানে হাফেজ ইবনে হাজার রহ. এই প্রশ্ন উ্থাপন করেছেন যে, হানাফিদের একটি 


মূলনীতি হলো, সাহাবি যখন তার বর্ণনার বিরোধিতা করেন, তখন এটা একথা দলিল করে যে, তার নিকট তার বিরোধী দিকটি 
প্রধানতম হওয়ার জ্ঞান আছে, তার প্রতি সুধারণাবশত । সুতরাং এখানে অনুরূপ বলা সঙ্গত হবে। 


দ্র. ফতহুল বারি : ৩/৪১০, 4১৯: 4৮০১০] ৮ ৮০৯৯) ০১৪ 

আল্লামা উসমানি রহ. ই'লাউস সুনানে এই প্রশ্রটিরর জবাব দিতে গিয়ে লিখেন, হাফেজ ইবনে হাজার রহ. ওপরযুক্ত যে প্রশ্ব 
উতবাপন করেছেন, সেটি এখানে উত্থাপিত হয় না। কেনোনা, এটিতো তখনকার ব্যাপার, যখন কোনো বর্ণনাকারি তার বর্ণনার ক্ষেত্রে 
একক হয়ে পরবর্তীতে এর বিরোধিতা করেন। আর লবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারাফাতে দুই নাদাজ একরে 
আদায় করার বর্পপাটি হজরত ইবনে উমর রহ.-এর একার নয়! বরং সাহাবায়ে কেরামের একটি বিরাট দল এ হাদিস বর্ণনা 
করেছেন। সুতরাং হজরত ইবনে উমর রা. কর্তৃক তার এ কাজের বিরোধিতা করার ফলে কোনো অসুবিধ) হবে না। শারখ বলেছেন, 
হাতে পারে হজরত ইবনে উমর রা.-এবর কাজটিকে দুই নামাজ বাহ্যিক আকারে একত্রে আদায়ের ক্ষেতে গুক্বোগ প্েকৃত অর্থে লয়, 
কারণ এ কাজটি বিভিন্ন ধরনের সম্ভাবনা রাখে। এর বিপরীত নৰী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দুই নামাজ একছে 
আদায়ের বিষয়টি । এটা ষে জোহরের নামাজের ওয়াক সূর্য হেলার পর একসংগে আদায় করা হুয়েছে। এ বিষয়টি সম্পর্কে বর্ণনা 
সুস্পষ্ট মৃতাওয়াতিরের সীমায় পৌছেছে । ফলে এখানে বাহ্যিক অর্থে দুই নামাজ একত্রে আদায় করার সন্তাবনা তিরোহিত হয়ে গেছে। 
বন্তত ইবনে উম্নর রা. হতে তার বাড়িতে দুই নামাজ অনুরূপভাবে একক্রে আদায় করার বিষয়টি খুতাওয়াতির নয়। সৃতয়াং অকাটায 


দলিলের ওপর আমল পরিহার করা ফাৰে না। দ্ব. : ১০/১০৫, 5) 8১৯১ এ] এক 9 34 । সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ১৫৬ 


অকক্ককানককর 3৭৮৪০০৫৪০৪৪ ক৬বরএ একক ক্রি জঞকড়রঞক্কর্রাকন রক কিকরকিতকক্রাকএরনকবানঞ্খীকরিক্রকজকক কক কিককবারডককিককক বাজ পতকীকীখাখাতীবীকা্ঠরকহঞ্জকরকত্কজতররিকগরকবীকককারককককক৪৬কদনউজরিকররকককককর+৯০৬৬৮কএরনকককক্রাককরর কক কডরীককীকতকরা্কবাকফকান্রকরএজররাততকককককঞ্কককক্ীরীগ্কজকডএ 


ইমামের সংগে নামাজ ফওত হয়ে গেলে, হজরত ইবনে উমর রা. দুই নামাজ একত্রে আদায় করতেন ।' 

আবু হানিফা রহ.-এর দলিল, অকাট্য দলিল*৯ দ্বারা সময়মতো নামাজ আদায়ের প্রতি যত্ববান হওয়া ফরজ 
বলে প্রমাণিত । এজন্য এটাকে শরিয়ত যেখানে এসেছে সে ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সুরতে তরক করা অবৈধ । 
সুতরাং দুই নামাজ একত্রিত করার জন্য জামাত ইমাম কিংবা তার স্থলাভিষিক্ত থাকা আবশ্যক হবে । আবু হানিফা 
রহ.-এর দলিল, ইবরাহিম নাখয়ি রহ.-এর একটি আছরও | ইমাম মুহম্মদ রহ.-এর কিতাবুল আছারে বর্ণিত 


আছে এটি 1৪৭০ 
মুজদালিফায় দেরি করে দুই নামাজ একত্র করার শর্তগুলো 
মুজদালিফায় পিছিয়ে দুই নামাজ একত্রে পড়ার জন্য হানাফিদের নিকট নিঙ্সে বর্ণিত শর্তগুলো আছে। 
১. হজের এহরাম। ২. আরাফাতে আগে অবস্থান করা । ৩. নির্দিষ্ট সময়, তথা ১০ই জিলহজ । ৪. নির্দিষ্ট 
ওয়াক্ত তথা এশা । ৫. নির্দিষ্ট স্থান তথা মুজদালিফা । 
মুজদালিফায় ইমাম আবু হানিফা রহ.-এর মতেও ইমাম কিংবা তীর স্থলাভিষিক্ত এবং জামাত শর্ত নয়ঃ+১। 
দুই নামাজ একত্র করার সময় আরাফাত ও মুজদালিফায় 


আজান ও ইকামতের সংখ্যা প্রসংগে আলোচনা 

আরাফাতে দুই নামাজ একত্রে আদায় করা হবে এক আজান ও দুই একামত সহকারে আবু হানিফা রহ.-এর 
মতে । সুফিয়ান সাওরি, ইমাম শাফেয়ি, আবু সাওর রহ. প্রযুখেরও এই মতোই ! ইমাম মালেক ও ইমাম আহমদ 
রহ.-এরও এক একটি বর্ণনা অনুরূপ । 

ইমাম মালেক রহ.-এর মতে আরাফাতে দুই নামাজ একত্রে আদায় করা হবে দুই আজান ও দুই একামতে । 
ইবনে মাসউদ রা. হতে এ বিষয়টি বর্ণিত আছে ।5+২ 

ইমাম আহমদ রহ.-এর মাজহাব হলো, আরাফাতে দুই নামাজ একত্রে আদায় করা হবে আজান ব্যতীত দুই 
ইকামতে ৷ ইবনে উমর রা. হতে বর্ণিত আছে ।£৭৩ 

যেনো আরাফাতে দুই নামাজ একত্রে আদায় করার সময় আজান ইকামতের সংখ্যা সম্পর্কে তিনটি উক্তি 
হলো। যেমন, আমরা উল্লেখ করলাম | 


০৬৯ যেমন, ৩5০ 33৪ ০১১০৯০। ১০ ০০১৩ ৪১1০ ০ সুরা নিসা : ১০৩, পারা-৫ ৷ -সংকলক। 

*+০ সেহেতু ইমাম মুহাম্মদ রহ. বলেন, আবু হানিফা রহ. হাম্মাদ ইবনে ইবরাহিম হতে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। 
তিনি বলেছেন, যখন তুমি আরাফার দিন তোমার মঞ্ত্িলে নামাজ পড়বে, তখন এ দুটি নামাজের প্রত্যেকটি ওয়াক্তমতো আদায় করো 
এবং নামাজ হতে অবসর হওয়া পর্যস্ত তোমার মঞ্জিল হতে সফর করো না । মুহাম্মদ রহ. বলেছেন, আবু হানিফা রহ. এর ওপরই 
আমল করতেন । -কিতাবুল আছার : ৭০ 4৯১ 5 5০1 এ+৮, নং ৩৪৩, ছাপা, ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়্যা, 
করাচি । -সংকলক । 


**১ আল্লামা ইবনে কুদামা রহ. মুজদালিফায় দুই নামাজ একত্রে আদায় সম্পর্কে লিখেন, একাকিও দুই নামাজ একত্রে আদায় 
করবে । যেমন, ইমামের সংগে একত্রে আদায় করে । এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই । আল মুগনি : ৩/৪১৯, বাবু সিফাতিল 
হাজ্জা। -সংকলক । 


**২ দ্র., সহিহ বোখারি : ১/২২৭, ৮৫ ১৯1১ 35] ২৬১ ১১ ০ 4১৩ ০০৭] এ৭৩। -সংকলক। 
*** মা'আরিফুস সুনান : ৬/৪৫২। -সংকলক। 
*** দ্র. মা'আরিফুস সুনান : ৬/৪৫১-৪৫২, - ৯ 15 2১০ 0 ৮৯ এ১৪। -সংকলক । 


১১৩ক 22 কিকএতক তি তত ঙক্কিক ক্কক++ক৪৯৮০রগওযজঞিনকক+$*০করপিএ৪১কএঞ্ককককীরকডতক্কন রানীর কনক কী জককককরারত কাত 


মুজদালিফায় দুই নামাজ একত্রে আদায় করার সময় আজান ১. কামতের সংখ্যা সম্পর্কে চারটি উক্তি প্রসিদ্ধ 
আছে। ১. এক আজান ও এক একামত । আবু হানিফা ও আবু ইউসুফ রহ.-এর মাজহাবও এটিই । ইমাম 
শাফেয়ি রহ.-এর পুরানো উক্তিও এটিই । ইমাম আহমদ রহ.-এরও একটি বর্ণনা অনুরূপ । ইবনে মাজিস্ডল 
মালেকি রহ.-এরও এই মাজহাবই । ২. এক আজান দুই একামত । এটা ইমাম শাফেয়ি রা.-এর মত। ইমাম 
মালেক বহ.-এরও একটি উক্তি অনুন্ধপ। হানাফিদের মধ্য হতে ইমাম জুফার রহ.-এরও মাজহাব এটিই । ইমাম 
তাহাবি রহ.- এটাই পছন্দ করেছেন। শায়খ ইবনে হুমাম রহ.ও এটাকেই প্রাধান্য দিয়েছেন। ৩. দুই আজান দুই 
একামত ৷ ইমাম মালেক রহ.-এরও এটাই মাজহাব । ৪. আজান ব্যতীত দুই একামত । ইমাম আহমদ রহ.-এর 
প্রসিদ্ধ মাজহাব এটিই ৷ ইমাম শাফেয়ি রহ.-এরও একটি বর্ণনা অনুরূপ 1৭ 

দলিলসমূহ : আরাফাতে এক আজান দুই একামতে দুই নামাজ একত্রে আদায় করা সম্পর্কে হানাফিদের 
দলিল হজরত জাবের রা.-এর দীর্ঘ হাদিসের নিঙ্লেযুক্ত বাক্যটি, 

৪৭৬০] 228 শে] ০:4৮] 41৮০8 ০৬ ০ ৩৬ ০) 

“তারপর আজান দিলেন, তারপর একামত দিলেন, তারপর জোহরের নামাজ আদায় করলেন, তারপর 
একামত দিয়ে আসরের নামাজ আদায় করলেন ।' 

মুজদালিফায় এক আজান ও এক একামতে দুই নামাজ একত্রে আদায় সম্পর্কে হানাফিদের দলিল সুনানে 
আবু দাউদেরঃ** বর্ণনা । তাতে রয়েছে। 


হজরত ইবনে উমর রা. মুজদালিফায় এক আজান ও এক একাধতে দুই নামাজ একত্রে আদায়ের ওপর 
আমল করেছেন। এই বর্ণনার একটি সূত্রে এটাও বর্ণিত আছে যে, হজরত ইবনে উমর রা. শেষে বলেছেন, 


1১৫৯ ০১ 49৮০ এ] একি সিএ 050 ৮০ 49০০ 


** এসব বিস্তারিত বর্ণনা মা'আরিফুস সুনান হতে গৃহীত । দ্র. ৬/৪৫২-৪৫৩, ৪১৭ ও 2৬০ ৩ ০৬ ৮ ৩৩) 

এ সম্পর্কে আরো দুটি মাজহাব আছে! ১. শুধু একটি একামত । সেটিও প্রথম নামাজের জন্য । এটি ইবনে উমর রা.-এর একটি 
বর্ণনা । এটি তিরমিযী, খাত্তাবি ও ইবনে আবদুল বার রহ. প্রমুখের বর্ণনা অনুযায়ি সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাব । ইবনে হাজম 
রহ. বলেছেন, এটি সুফিয়ান সাওরি ও আহমদ ইবনে হাম্বল রহ.-এর মাজহাব তাদের এক উক্তি অনুসারে । আবু বকর ইবনে দাউদ 
এ মতের ওপরই আমল করেছেন । ২. উভয় নামাজে না কোনো আজান আছে, না কোনো একামত । এটি মুহিব তাবারি অনেক সলফ 
হতে বর্ণনা করেছেল। এটি ইবনে হাজমের মুহাল্লার বর্ণনা অনুযায়ি ইবনে উমর রা.-এর একটি বর্ণনা । বিস্তারিত বর্ণনার জন্য দন. 


আওজাজ্জুল মাসালিক : ৩/৬২৮, ৯1555 24831 2৯৮ 49 তে ২৯৭ এএ১১৭] ৪১৯। সংকলক | 

** দ্র, সহিহ মুসলিম : ১/৩৯৭, ১০৬০ 40 ৬৮ কা ২১৯ ৬৩ সংকলক । 

*৭ ১/২৬৭, ৮০৯১ 5১৮ ০৪ 5এএএ। 2351 সংকলক । 

**৮ এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে, হানাফিরা জরাফাতে দুই নামাজ একব্রে আদায় এবং সুজদালিকায় দুই নামাজ একতে 
আদায় করার মধ্যে পার্থক্য কেনো করলেন? যদিও উভয়স্থানের দুই নামাজ একত্র করা সম্পর্কে হানাফিদের মাজহাবের বুনিয়াদ 
বর্ণনার ওপর ৷ তবে প্রশ্ন এই উত্থাপিত হয় যে, হানাফিগণ উভয়স্থানে এক আজান ও দুই একামতের উক্তি কেনো করেননি? যেন, 
হজরত জাবের রা.-এর মুসলিমের বর্ণনায় আছে । (১/৩৯৭-৩৯৮, ৯1১৩ 4১১০ এ ভাপ ভাই] লী এক) 

এয জবাব হলো, হদি মুসলিমের হজরত জাবের রা.-এর বর্ণনার দ্বিতীয় অংশ হানাফিদের মাজহাব বিপরীত এবং এতে 
মুজদালিফার দুই নামাজ একপে আদার সম্পর্কে আজান ও দুই ইকামতের উল্লেখ আছে। তবে মুসানাফে ইবনে জাবু শায়বাতে 


হজরত জাবের রা.-এর বর্ণনা হানাফিদের মাজছাৰের অনুক্ল বর্শিত জাছে। ছাতেম ইবনে ইসমাইল-জাকফর ইফনে মুহাম্মদ-জাবের 
ইবনে আবদুল্লাহ্‌ সূত্রে বর্ণিত । তিমি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম মুজদালিফায় মাপরিষ ও এশার দামাক্জ এক 


দরসে তিরযমিষী-৩য় ঘণ্ড ৮ ১৫৮ 


অক৬ককতনাড তন ঞ্জও৬৯কএকককরএক ওর ক্রাবককঠীকীএুকীকরিক জর ০ক৬৬জকজকরীজ্ককঞকটিএজকঠএকত কতক জজককচাঞ্ককবীরএ্কজগকজড০৪কএক৬৬৬৬ক৬০৪ক৩৬৩ককক৯৭এক ৪৬০ করকরড কন ওক $৯কককরুসকএ0$ক-$করারদ্ররজতওন্ুর ৪৪ নকএরওকক্রওডু৬ঞ্জকরওখররখাত্রাকও এক ৪ কও কি ককরাডতককঞ্ককত 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে আমি অনুরূপ নামাজ আদায় করেছি।' 

মতপার্থক্যের কারণ এ বিষয়ে বর্ণনা ও আছারের বর্ণনা । বিশেষতো মুজদালিফায় দুই নামাজ একত্রে আদায় 
সম্পর্কে বর্ণনাগুলোতে ভীষণ বর্ণনা আছে। প্রত্যেকটি দল তাদের নিজস্ব তাহকিক অনুযায়ি মত পোষণ 
করেছেন।৪৭৯ 

একটি সৃন্ষম মজার বিষয় এ অনুচ্ছেদে এটিও যে, এ মাসআলাতে৮* ইমাম মালেক রহ. মদিনাবাসীদের 
বর্ণনাগুলো ছেড়ে দিয়ে হজরত ইবনে মাসউদ*”১ রা. ও কুফাবাসীর বর্ণনার ওপর আমল করেছেন। হানাফিগণ 
হজরত ইবনে মাসউদ রা. এবং কুফাবাসীর বর্ণনা বাদ দিয়ে মদিনাবাসীর বর্ণনাগুলোর*”২ ওপর আমল 





আজান ও দুই একামতে. আদায় করেছেন। এ দুটির মাঝে (অন্য কোনো) নামাজ পড়েননি । দ্র. নসবুর রায়া : ৩/৬৮। তবে এই 
বর্ণনাটি ইমাম জায়লায়ি রহ.-এর উক্তি অনুযায়ি -৪১০। 

হিদায়া গ্রন্থকার উভয়ের মাঝে পার্থক্যের কারণ এই বর্ণনা করেছেন যে, এশার নামাজ তার ওয়াক্ত মতে আদায় হয়। সুতরাং 
তার জন্য লোকজনকে অবহিত করার লক্ষে স্বতন্ত্র একামতের প্রয়োজন নেই। তবে আরাফাতে আসরের নামাজ এর বিপরীত । 
কেনোনা, এটি ওয়াক্তের আগে আদায় করা হয়। সুতরাং সেখানে অতিরিক্ত অবহিতির জন্য স্বতস্ত্রভাবে একামত দেওয়া হয়েছে। 
হিদায়া : ১/২৪৭, ৮১৯১) ৮3) 

প্রকাশ থাকে যে, ইমাম জুফার রহ. মুজদালিফাতেও এক আজান ও দুই ইকামতের প্রবক্তা । হিদায়া গ্রন্থকার তার এই 
মাজহাবটিই বর্ণনা করেছেন। -হিদায়া : ১/২৪৭। যেনো ইমাম জুফার রহ.-এর মাজহাব হজরত জাবের .রা.-এর হতে বর্ণিত 
মুসলিমের বর্ণনার অনুকূল । মুজদালিফার দুই নামাজ একত্রে আদায়কে আরাফায় দুই নামার্জ একত্রে আদায়ের ওপর কিয়াসের দাবিও 
এটাই । ইমাম তাহাবি রহ.ও এটাকেই প্রাধান্য দিয়েছেন। দ্র.. শরহে মা'আনিল আছার : ১/৩৪৯, ৬০৯] ৩৪ ০৯] এ ৯9৩৪ 


৮১ 55 ৮০৯ ০৪১৬০ ০৪। শায়খ ইববে হুমাম রহ.-এর রায়ও এটাই । দ্র., ফাতনুর কাদির : ২/১৭০, বাবুল এহরাম। আল্লামা 
আবদুল হাই লাখনবি রহ.ও এটাকেই পছন্দ করেছেন । দ্র., হিদায়ার টীকা (১/২৪৭, নং ৫)। -রশিদ আশরাফ । 

৪৭৯ আল্লামা বিনৌরি রহ. বলেন, “সারকথা, সহিহ হাদিস ও আছরগুলো পরস্পর বিরোধী | অথচ ঘটনা একটিই ! এ হতে ছয়টি 
পদ্ধতি বুঝা যায় এবং প্রত্যেকটি একেকটি মত। প্রত্যেকটি মত অবলম্বন করেছেন কোনো না কোনো ব্যক্তি বা দল এবং প্রত্যেকটি 
দল গভীর চিস্তা-গবেধণা করার পর তার নিকট যে জিনিসটি তাহকিকি মনে হয়েছে হাদিস, ফিকহ, বর্ণনা, দেরায়াত সর্বদিক দিয়ে 
সেটিকেই তারা প্রাধান্য দিয়েছেন। প্রত্যেকেরই যার যার সপক্ষে ব্যাখ্যা আছে। আল্লাহর নিকটই সাহাযা প্রার্থনা করা হচ্ছে। দ্র, 


মা'আরিফুস সুনান : ৬/৪৫৩, ৮5 ১৭ 5 285 0 ৮৯ ২ এ৪3৪। বিশেষতো হজরত ইবনে উমর রা.-এর বর্ণনাগুলোতে প্রচণ্ 
ইজতিরাৰ আছে। -উমদাতুল কারি -আইনি : ১০/১২, ৯৮3 1১ ৮১৮ ৮০৯ ০০ ০০৪। 

বর্ণনা এবং বিভিন্ন আছরগুলোর জন্য দ্র. শরহে মা'আনিল আছার : শায়বা : ১/৩৪৭-৩৪৯, ৮০৯৫ ০৯০৮ ৩৪৪ জী] ২৪ 
১১ 55 মুসান্নাফে ইবনে আবু শায়বা : ১-৪/২৯৩-২৯৪, 41 ১১% 5৯৯5 ৮০৯ 0১91 ১৯৪ 3 3০৭ এও ৩৮৯] 535 
৯৪1 

*** মুজদালিফায় দুই নামাজ একত্রে আদায়ের জন্য আজান ও একামতের সংখ্যা বিষয়ক মাসআলা । -সংকলক। 

*** হজরত আবদুল্লাহ রা. হজ করেছেন । তারপর আমরা এশার আজান কিংবা এর নিকটবতী সময়ে মুজদালিফায় উপস্থিত 
হলাম । তখন তিনি এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, তিনি আজান করলেন দুই রাকাত নামাজ । তারপর তিনি রাতের খাবার আনতে 


বললেন। তারপর এ খাবার খেলেন । তারপর (আজান-একামতের) নির্দেশ দিলেন! তখন তিনি আজান ও একামত দিলেন ৷ আমর 
বলেন, আমি সন্দেহ কেবল জুহাইর হতেই জালি। তারপর তিনি দুই রাকাত এশার নামাজ আদায় করলেন । -সহিহ বোখারি : 


১/২২৭, ৮০০ ৪৯৯১ ০৩ 2১ ৩৯ ০০ ৮৭3 ০4০ 53৪1 -সংকলক। 
হজরত ইবনে উমর ও হজরত জাবের রা.-এর বর্ণনাগুলো মূল বক্তব্য এবং টীকায় গেছে। তাছাড়া হাফেজ জায়লায়ি রহ. 
মুন্জামে তাবারানির বরাতে হজরত আবু আইমুব আনসারি রা.-এর বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্তাম 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫ ১৫৯ 


+১ককক+-1৯+৮৯কঠতইকিতণতিউিন্ত্জিতকশ্রিক তা ক্তিব্ততগরত্নতকক্ণগ্ছনঠঠক্কক্রীজনরজজউততগ্রতচনজজগ্কীজব্ক্রীব্বক্জক্জত রক্ত ৮ এক এট ওর কক্কস৪৪০$র ১৪৪০৬৬৪৪৬৮৭ ক০৪৩৮কক্কককডককিসপররগতররাকরাগবকজওকরকডউচ্রুনঞওররাকও ডক $তত্রউক্পজ জকি কতরারী ১১ কগতকিকউতিত কত্ত তক কত 
হহকবীঠকককি কন 


করেছেন। এ থেকে স্পষ্ট হয়ে যায়, আয়িম্মায়ে মুজতাহিদিন স্বীয় শহরি আমল দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে 
শরয়ি দলিলসমূহ নিয়ে গভীরভাবে চিস্তা-ফিকির করে নিজস্ব বুঝ ও ইজতিহাদ অনুযায়ি আমল করতেন । চাই 
তাদের ইজতিহাদ স্বীয় শহরবাসীর আমল বিপরীতই হোক না কেনো । 

হানাফিগণ হজরত ইবনে মাসউদ রা. এর আছরের জবাব এই দেন যে, সহিহ বোখারীর সুস্পষ্ট বর্ণনা 
অনুযায়ি তিনি মাগরিব নামাজ পড়ে খানা খেয়েছেন। তারপর এশার নামাজ আদায় করেছেন। আর ব্যবধানের 
সুরতে হানাফিগণও দুই একামতের প্রবক্তা । অবশ্য দুইবার আজানের প্রবক্তা নন। দুই আজানের ব্যাখ্যা এই 
করেন যে, সাথিগণ বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন । দ্বিতীয়বার আজান দিয়েছেন তাদেরকে জমা করার জন্য *৮5। 


29 ০8 48827 5 
৬০: ৫ 


অনুচ্ছেদ-৫৭ প্রসংগ : মুজদালিফায় যে ইমামকে 
পেলো সে হজ পেলো (মতন পৃ. ১৭৮) 


পা লি কটি মি 


45০৪ ০ এ এপ 0554 9৭ উই এ ১০৪৩৪ ৩৯০] ১০957 ৪৭, 
০৮7১] এ০১ ও এ তস০ এ ৩ এ 2৬ ১585 তা এও এ এ ১4/4422 


টিভি 


35 তে ১5080৩45252 55405 4 54 ্ 

৮৯০ । অর্থ : আবদুর রহমান ইবনে ইয়ামার হতে বর্ণিত যে, নজদের কিছুসংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলো, তিনি আরাফায় । তারা এসে তাকে কিছু বিষয়ে প্রশ্ন করলো । তখন 

তিনি একজন ঘোষককে নির্দেশ দিলেন । তিনি ঘোষণা দিলেন- “হজ হলো, আরাফা (তাতে অবস্থানের নাম)। 

যে মুজদালিফায় রাতে ফজর উদয়ের আগে তাতে উপস্থিত হলো সে হজ পেয়ে গেলো মিনা দিবস তিনটি । যে 
আগে দুদিনে কাজ সেরে চলে যায় তার কোনো গোনাহ নেই। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


মুহাম্মদ বলেছেন, ইয়াহইয়া আরেকটি বাক্য বানিয়েছেন এটি হলো, 'এবং তিনি আরেকজ্জন ব্যক্তিকে তার 
পেছনে সওয়ার করালেন । তারপর সে ঘোষণা দিলো ।' 





মুজদালিফায় এক আজান ও এক একামতে মাগরিৰ ও এশার নামাজ একত্রে আদায় করেছেন ।' নসবুর রায়া : ৩/৬৯ ৷ -সংকলক । 
+** বিস্তারিত বর্ণনার জন্য দ্র. তাহাবি : ১/৩৪৮, ৯০৬] ৩৯ ৮ ০৭৬ উমদাতুল কারি : ১০/১৪-১৫, ৩ ১ ৮৯3 

৬১১ 5১৬৪ 45) 2৬১ আল্লামা উসমানি রহ. মুজদালিফায় দুই আজান সহকারে দুই নামাজ একত্রে আদায় করা সম্পর্কে লিখেন, 

তবে ভিন্ন ভিন্নভাবে আদায় করার সুরতে দুই আজান সহকারে দুই নামাজ একত্রে আদায় করা বোধহয় তার হতে প্রমাণিত হয়নি । 


এটিকে জুহাইর রহ. সংশয় সহকারে বর্ণনা করেছেন। ইমাম বোখারি রহ.-এর এবারতের পূর্বাপর তার দলিল করে । ইমাম বায়হাৰি 
রহ. এ হাদিসটি আবদুর রহমান ইবনে আমর-জুহাইর সূত্রে সংশয় সহকারে বর্ণনা করেছেন । তাতে তিনি বলেছেন, 'তারপর তিনি 


নির্দেশ দিলেন, জুহাইর বলেন, আমার ধারণা তারপর তিনি আজ্জান ও একামত দিয়েছেন ।' দ্র. ইলাউস সুনান : ১০/১২৪, 1 43 
স্মিত 4৬২১০ ০১০৬॥ ১ শ১ ০৯১ ৮০৯ সংকলক । 


দরসে তিরমিমী-৩য় খণ্ড ২ ১৬০ 


ক ক৩ ৩৩৪৪৪ ৪ ৬৩৯৮৪৯ক ০০৯৪৯৯৪৪৬৯৪ ৮৪ ৩৪৮ ₹৯ ৮০ ৮৪৪ উকলিতক ৯৪৮৯ ক কত লক ৪৪৯৯৪ ককএতলরতক৪৩$$৪$ককরঈবইিউরসসিকককিউউত৬৬৮০৬২৬০৯$৪৩৬৬৩৬৮ তক কক ক ০ক৯জ৪ কিরেত ততবার ক রউউিউকনি৯ এক রত ১ উতজিডিনিরততশত সত ০ততজত্জ ভপরততত্তত্ত্ত্তি ডন সিঠিক পসসি সত 


০০৯ ৭1৮৭ নিত 28৫৮০ ক তা ৫ ৬ এ খু লা ৮০ ৯৫০৩০ তত লি 

১০০ £ 08 05০১০০৯১০০১ 4৯০ এ ৬৮৪ ভা ৩০ 2 ০ এই ০৯৯৩ ০ ০৪ 7 দিন 

ঠ ৬ পাও র ০ দি পাঠ তত এলিণাতি চেল কচি 

780 054 057 ৬৯১৯ ২৯13 2552 08১৬৪: 
৮৯১। অর্থ : আবদুর রহমান ইবনে ইয়ামার নবী করিম সা. হতে এর সমার্থক হাদিস বর্ণনা করেছেন। 

ইবনে আবু উমর বলেছেন, সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন, এটি সুফিয়ান সাওরি কর্তৃক বর্ণিত, সর্বোত্তম 


হাদিস। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, সাহাবা প্রমুখ আলেমদের মতে আবদুর রহমান ইবনে ইয়ামারের হাদিসের ওপর 
আমল অব্যাহত, যে ব্যক্তি ফজর উদয়ের আগে আরাফাতে অবস্থান করলো না, তার হজ ফওত হয়ে গেলো এবং 
ফজর উদয়ের পর এলে তা তার জন্য যথেষ্ট হবে না। এটাকে ওমরা বানিয়ে ফেলবে। তার ওপর পূর্বের বছর 
হজের দায়িত্ব রয়ে গেলো । এটা সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । 

আবু ঈসা রহ. বলেছেন, শো'বা বুকাইর ইবনে আতা হতে সাওরির হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন। 
তিনি বলেছেন, আমি জারূদকে বলতে শুনেছি, আমি ওয়াকি'কে বলতে শুনেছি এবং এ হাদিসটি বর্ণনা করেছেন। 
তারপর বলেছেন, হলো হজের আহকাম সংক্রান্ত মূল বুনিয়াদ এ হাদিসটি । 


, রর নি ৮ 
পরে ত্র তি ডি 


মি চল সি ৫৭ % ৪ ৬. টু 21227: 1872 শে : ু 
০১1 4 ₹৮৮ ০১৯ ০ এ তু 0 ০১১০ ১ ১১ এ ০৯ ০৯, ১3, ০ $ 49০ 
ু এ: চি৯ ০ 2 ৬৫০ 2৯ ৫ ডি, টি ৮ পঠ 8 কত ৫ সার পর7217 ০ 
40০ 401 এ০ 401 ০১59 এ 2৫৯ ০০ ক] ০8 4505 4883 9! ০৯ ০০ ৮5৪০৪ ৩ 1 0135 ভাট ০৪ 
হাক ০ ৮৫ পু ৮1 রনির 52227 ক ০৯2০ তি সপ - রি ৮৫ তা রি 2 ₹ 2০ 
০০/ উস 60 ৪1045 4 ১৪] এ 2১০০ -১ ৪3 ৪১ ৬৯৯ 0৬০ 833 23৬ ১৬০ সি ০০ পিল ও 


অটি এ এ 
চি 


৬৬ 15 ৯৫ রিনি তিশা 


£ ৮৭ ) .৭ এল রত টা পি ৬ ৯২ পি ক 
0৪ 4০] ১ ০৪ 3905 08231 0৯ ভীত ০৪ ১৪১৪ ০০ 7 দখা 


৮৯২। অর্থ : ওরওয়া ইবনে মুজাররিস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
মুজদালিফায় এমন সময় হাজির হলাম, যখন তিনি নামাজের দিকে বেরিয়েছেন। আমি বললাম, হে আল্লাহর 
রাসূল! আমি জাবালে-তাই হতে এসেছি। আমি আমার সওয়ারিকে ক্লান্ত অবসন্ন করে ফেলেছি এবং আমার 
নফসকে কষ্টে ফেলে দিয়েছি । আল্লাহর শপথ, আমি এমন কোনো পাহাড় অতিক্রম করিনি, যাতে আমি থমকে 
দীড়াইনি। তবে কি আমার হজ হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাদের এই 
নামাজে উপস্থিত হবে এবং আমাদের সংগে (মুজদালিফায়) অবস্থান করবে, এখানে পৌছা পর্যন্ত এবং এর আগে 
রাতে কিংবা দিনে সে আরাফাতে অবস্থান করেছে, তার হজ পূর্ণ হয়ে গেছে এবং তার ময়লা ফেলে দিয়েছে। 


অর্থাৎ এহরাম মুক্ত হবে । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০৯৯) 
তিরমিযী বলেছেন, তাফাছাহু বারা তার হজের কাজ উদ্দেশ্য । 
দরসে তিরমিযী 


450০ 5585 31 ০৯৯ ০০ 5৫১ ৮৬ 4155 -বালুকাময় কোনো পাহাড় হলে সেটাকে বলে হাবলুন ৷ আর 
প্রস্তরময় হলে, সেটাকে বলে জাবালুন। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৬১ 


৯১৪ ০১০১ 4০ এ ভতগ এ ০৯৮9 0599 ৯৯ ৩৯। ০৭ আও 9) ১৯৪ ৯ ০৯৯০] অত ৪০ 
০৯] 4১১ ২ ১৯৬ 64৮ ০ ৮০৯ 28 €৯ ০০ 4০০ ৯) 2 5৬ 9১০৬ ০৩ 5 ৯৪ ০০ 
আবু হানিফা, সুফিয়ান সাওরি ও ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব হলো এই হাদিসের ভিত্তিতে, আরাফাতে 

অবস্থানের সময় হলো ৯ জিলহজের সূর্য হেলা হতে নিয়ে ১০ জিলহজের ফজর উদয় পর্যস্ত-”৮৫ এ সময়ে যে 

কোনো ওয়াক্তেই মানুষ আরাফাতে পৌছে যাবে । অবশ্য রাতের কিছু অংশ আরাফাতে অতিক্রম করা আবশ্যক । 
যদি কোনো ব্যক্তি সূর্যাস্তের আগে আরাফাত হতে রওয়ানা হয়ে যায়, তবে তার ওপর দম ওয়াজিব হবে । এর 
বিপরীত দিনের কিছু অংশ আরাফাতে যাপন করা এ পর্যায়ের আবশ্যক নয় । সুতরাং যদি কোনো ব্যক্তি সূর্যাস্তের 
পর আরাফাতে পৌছে যায়, তবে তার ওপর দম আবশ্যক না। 

মালেক রহ.-এর মতে, ৯ তারিখের দিন নহরের রাত তথা ১০ তারিখের রাতের অধিনে । তার মতে 
কোরবানির রাতের কোনো অংশে আরাফায় অবস্থান করা আবশ্যক । সুতরাং যদি কেউ ৯ তারিখ দিনে আরাফার 
অবস্থান করে আর সূর্যাস্তের আগে আরাফাত হতে বেরিয়ে গিয়ে আর ফিরে না আসে, তবে তার হজ ছুটে যাবে। 
এর দায়িত্বে এটি কাজা করা আবশ্যক । অবশ্য কেউ যদি ৯ তারিখে দিনে আরাফায় অবস্থান না করে আর 
নহরের রাতের কোনো অংশে আরাফায় অবস্থান করে তবে তার হজ হয়ে যাবে। তার ওপর যদিও দিনে 

আরাফায় অবস্থান পরিহার করার কারণে দম ওয়াজিব ।9৮৬ 
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর মতে, আরাফাতে অবস্থানের ওয়াক্ত হলো, ৯ তারিখ সুবহে সাদেক 

হতে ১০ তারিখ সুবহে সাদেক পর্যন্ত । এর কোনো অংশে আরাফায় অবস্থান করলে দুরস্ত হয়ে যাবে 1৮৭ 


*** এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসায়ি সুনানে নাসায়িতে (২/৪৪-৪৫, 48০ এ) 1] ০১ ০৩ ০০৪০০ ৩৪৩৪), আৰু 
দাউদ তার সুনানে (১/২৬৯, 2৬০ এ)১ ০) ০ ৩৯৪ 54০০] 5১৫5) 1 সংকলক । 

** প্রথম ওয়াক্ত সূর্য হেলা হতে শুরু হওয়া প্রমাণিত হয়েছে হজরত ইবনে উমর রা.-এর বর্ণনা স্বাদ । সায়িদ ইবনে হাসসান- 
ইবনে উমর রা. সুত্রে বর্ণিত । তিনি বললেন, যখন হাজ্জাজ ইবনে ভ্তুবায়র রা.কে হত্যা করলো, তখন সে ইবনে উমর ঝা.-এর নিকট 
খবর পাঠালো যে, রাসূলুল্লাহ সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে সফরে রওয়ালা করতেন । জবাবে তিনি বললেন, যখন এ সময় 
হতো, তখন আমরা রওয়ানা করতাম । তারপর যখন ইবনে উর রা. রওয়ানা করার জন্য ইচ্ছা করলেন, তখন তিনি বললেন, 
লোকজন বললো সূর্য এখনও হেলেনি। ইবনে উমর রা. বললেন, সূর্ধ হেলেছে কি? তারা বললো, না সূর্ব হেলেনি। বর্ণনাকারি বলেন, 
যখন লোকজন বললো, সূর্য হেলে গেছে, তখন তিনি সফরে রওয়ানা করলেন। -সুনানে আবু দাউদ : ১/২৬৫, ৪ ০199 ০০৪ 
2৬০৮1 কোরবানির রাত এতে শাহিল থাকা এ অনুচ্ছেদের হাদিস দ্বারা প্রমাণিত । -সংকলক। 


৪৮* এ অনুচ্ছেদের হাদিস দ্বারা ইমাম মালেক রহ.-এর মাজহাবের ওপরও দলিল পেশ করা যায় । তবে ওরওয়া ইবনে মুজাররিস 
তায়ি রা.-এর বর্ণনা তার বিরুদ্ধে দলিল । তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাষের এরশাদ বর্ণনা করেন, হে আমাদের 
সংগে এই লামাজটি পাবে এৰং এর আগে আরাফাতে রাতে কিংবা দিনে উপস্থিত হয় তার হজ পরিপূর্ণ হয়ে যায় এবং তার ময়লা 


আবর্জনা শেষ করে হালাল হয়ে যায় । -সুনানে আবু দাউদ : ১/২৬৯, 2০ এ)১৪ ০] ০ স১3৪। সংকলক । 


*** মাধহাৰসমূহের বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : ১০/৫ 2৬১০১ -১%৯ 4৯4। -সংকলক ! 
দরসে ভিরখিবী -১১ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড »& ১৬২ 


*শশতিপসিসতিগিক জি তিড সবজি সক জজ জতিতহিকক৯ত৯ উর কলজ্জকউিউিক টক কজতিকক্্টীজ১ ক সনিরিউউজা তে ৬ ইক জজ৯কএ ৪৪৬ ওক কউদিীউিউকডত ররর কড৬ক৬ক ওর ৩৬৪ ককরক১$০৬ ক৪৩উজততজতককজবক কক জককউজকজককহ ৪০৮৪ কম ১৯৪৬৪ ০৪ ০৯জকতক ৪৯ ৪৪০৮০৪৪৪৮৪৪৪৯০৪৪৪০১০০১০, 


সা সিএ প ০০ র্‌ রি ক পি তি লা টি 
023 ৮০৯ ০০০ 24201 34 ৮ 2 আপি 
ণ্ ্ ০ ৫ পা ্ রর 


অনুচ্ছেদ-৫৮ : রাতে মুজদালিফা হতে দুর্বলদেরকে আগে 
পাঠিয়ে দেওয়া প্রসংগে (মতন পৃ. ১৭৯) 
98১৫ 05 ৫৮০0০ ১৭০ এ ৩৮৮৬ 4১47 এ এ 2 ০৯০5 দখা 
৮৯৩। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আসবাবপত্র 
নিয়ে মুজদালিফা হতে রাতে পাঠিয়েছিলেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আয়েশা, উম্মে হাবিবা, আসমা বিনতে আবু বকর ও ফজল ইবনে আব্বাস 
রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
২৯15১ 085 এম বিএ 0০ 5২8০ ও ০৮৪ ভে 7 ০0৪ ৩৪ ০57 5৭৫ 
পে ক প রে 5. 5577 
2 ০10 
৮৯৪। অর্থ : ইবনে আব্বাস রহ. হতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর 
পরিবারের জয়িফ লোককে মুজদালিফা হতে মিনায় পাঠিয়ে দিয়েছেন আগে আগে এবং বলে দিয়েছেন, 
সূর্যোদয়ের আগে পাথর নিক্ষেপ করো না। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০০. ০.৯ 
ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা দুর্বলদের জন্য মুজদালিফা হতে রাতে আগে 
মিনায় চলে আসাতে কোনো দোষ মনে করেন না। 


নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিস অনুযায়ি সংখ্যাগরিষ্ঠ আলেম মতপোষণ করেছেন। 
তারা বলেছেন, সূর্যোদয়ের আগে পাথর নিক্ষেপ করবে না। অনেক আলেম রাতে পাথর নিক্ষেপের অবকাশ 


দিয়েছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর আমল অব্যাহত। সাওরি ও 
শাফেয়ি রহ.-এর যাজহাব এটি ৷ 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আববাস রা. হতে বর্ণিত, 92 5৪ ৮.১ 40০ 1 ০১০ 4 ০১৮০ ০ 
“০8 ৬৯ ০৭ হাদিসটি সহিহ । তার হতে এটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে শো'বা এ হাদিসটি 
মুশাশ-আতা-ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 
পরিবারের দুর্বলদেরকে মুজদালিফা হতে রাতে আগে পাঠিয়ে দিয়েছেন। এ হাদিসটি ভুল। তাতে ভুল করেছেন 
মুশাশ। এতে ফজল ইবনে আব্বাস রা. হতে" শব্দটি তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। ইবনে জুরাইজ প্রমুখ এ 


হাদিসটি বর্ণনা করেছেন আতা সূত্রে ইবনে আব্বাস রা. হতে । তবে তারা তাতে “ফজল ইবনে আব্বাস হতে 
শব্দটি উল্লেখ করেননি । মূলত মুশাশ হলেন বসরি । তার হতে শো"বা রহ. হাদিস বর্ণনা করেছেন। 





”* এ অনুচ্ছেদের ব্যাব্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 
দরসে তিরমিযী -১১৭ 


রশ ঠঠতততঠিকিকতঠতগতিত্ত্পঠিউউির তি কতকজিতক্রকততবীত কিউ কক করতিরাকর জজ কনক তক ৬৬৪ ককক্৬কক ৬৩৬৫ শু 


০১৮ ৬৯ ০০৮৩৪ ৩৪0১3 বত এর এছ এ|। 0১59 কউ 2 এও 7১০৭৩৪৪৯৩০০ 

এ অনুচ্ছেদের শিরোনামে দুর্বল দ্বারা মহিলা, শিশু, জয়িফ বৃদ্ধ এবং রুগ্ন ব্যক্তি উদ্দেশ্যঃ৯১। হাদিসের 
উদ্দেশ্য হলো, দুর্বলদের জন্য সুবহে সাদেক হওয়ার আগে মুজদালিফা হতে মিনায় রওয়ানা হওয়াতে কোনো 
সমস্যা নেই। 

এ অনুচ্ছেদের শিরোনামের সংগে হাদিসের মিল স্পষ্ট । কেনোনা, বিদায় হজের সময় তিনি সেসব দুর্বলদের 
মধ্যে ছিলেন”*২, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেই মুজদালিফা হতে মিনায় রওয়ানা 
করিয়ে দিয়েছিলেন মুজদালিফায় রাত্রি যাপন আলকামা, ইবরাহিম নাখয়ি, শা*বি, হাসান বসরি, আবু উবাইদ 
কাসেম ইবনে সাল্লাম রহ. প্রমুখের মতে হজের রোকন। সুতরাং যে মুজদালিফায় রাত্রি যাপন পরিহার করবে, 
ভার হজ ছুটে যাবে। 

হানাফিগণ, সুফিয়ান সাওরি, ইমাম আহমদ, ইসহাক, আবু সাওর প্রমুখের মতে মুজদালিফায় রাত্রি যাপন 
হজের রোকনতো নয়; বরং ওয়াজিব । যে এটা পরিহার করবে, তার ওপর দম ওয়াজিব । ইমাম শাফেয়ি রহ.- 
এর এক বর্ণনাও অনুরূপ । 

ইমাম মালেক রহ.-এর মতে মুজদালিফায় রাত্রি যাপন সুন্নত । ইমাম শাফেয়ি রহ.-এর দ্বিতীয় বর্ণনাও 
অনুরূপ । ইমাম মালেক রহ. হতে এটাও বর্ণিত আছে যে, মুজদালিফায় অবতরণ করা ওয়াজিব । মুজদালিফায় 
রাত্রি যাপন এবং ইমামের সংগে মুজদালিফায় অবস্থান উভয়টিই সুন্নত । 


আহলে জাহেরের মাজহাব হলো- ১ +৯৯ ০0১ 240১3 পর২০] ৪১১০০ 2০8 ৮০ এ১৯ এ ০০ 


৮৬৬২-]১ 0১১৭১ 2১ তথা যে মুজদালিফায় ইমামের সংগে ফজরের নামাজ পাবে না, তার হজ বাতিল 
হয়ে যাবে । তবে মহিলা, শিশু ও দুর্বলরা ভিন্ন 1৮৩ 





"* ইমাম বোখারি সহিহ ৰোঙারিতে (১/২২৭, ০8 08 4৯] ২৬০০০ ৮১৪ ১ ০৯২), মুসলিম সহিহ মুসলিষে (3/8১৮, ৩৯১ 
শা ০১৯৯১ ০১ ০০ ২৬৮০৪ 1৯০ ০৯০০৪), নাসারি সুনানে নাসায়িতে (২/৪৬, ১৪104 এ 0৯৯৮১ ০১৪ ৮১১), ইবনে 
মাজাহ সুনানে ইবনে মাজায় (২১৭, ০০৯) ৬ ৮০৯ ০ ₹৪ ০4 5৯৪) এ হাদিসটি বর্ণনা করেছেন। 

“*" এ শব্দটির প্রথম ছুটি অক্ষরে যৰর, এর মানে যুসাফিরের আসবাব-উপকরণ ও সেসব যাল-সাযান যেগুলো সে জন্তর ওপর 
উঠায় । -মাজমাউ বিহারিল আনওয়ার : ১/২৯৪, নিহায়া সূত্রে । -সংকলক। 

* যেমন, জাল্লামা আইনি রহ. উমদাতুল কারিতে বলেছেন। (১০/১৫, 4২1 ২.... ৯১৪ ০ ০32) | -সংকলক । 

* কারণ, বিদায় হজের সময় ইবনে আব্বাস রা. উমর রা. অপেক্ষা ছোট ছিলেন। তখন তার বয়স ছিলো তের বছরের 
কাছাকাছি বিস্তারিত বর্ণনার জন্য প্.. সিয়ারু আ'লামিন নুবালা : ৩/৩৩২ ও তৎপরবর্তী পৃষ্ঠায় । আবসুক্পাহ ইবনে আব্ধাস রা. নং 
৫১, ছোট সাহাবি । -সংকলক। 

-»* মাজহাবগুলোর বিস্তারিত বর্ণনা ও অন্যান্য উপকারিতার জন্য দ্র. উনদাতুল কারি-আইনি : ১০/১৬-১৭, ৬৬০ ০১ 0০ এ৪৪ 
৮১৮ ৬৬1 সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড % ১৬৪ 


১₹ ৮৬৬৬ একক ভু একক কক ভরডজকজ উকি কত ৬কক১৪৬২৬০৬এ৬$৪উকরিকঞকওককজরুকককজপকিজ উন রজড কত এককইীতউকপতওপতনকজজককত$ক তরক৮৬$ বড নগর ককররকওককতউকণীকি ৬ ১ক৬কউজরজিতকরজক্তজতড্রাডচজউরকউরউসস্রররউরবাক্কিতর ররর কক ১৬ ৯কএগজ৪ত সক ও সরকরীব ক উর ন অক? হউন তত 


অনুচ্ছেদ-৫৯ : শিরোনামহীন অনুচ্ছেদ (মতন পৃ. ১৭৯) 
এ এ 30৫১০ ১ 8 পি 0 ৩4০ এ এ 2 94, 0৩ 22 ১০7 %৭০ 


তি 
৮৯৫। অর্থ : জাবের রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন চাশতের সময় 
কংকর নিক্ষেপ করতেন, আর এর পরে সূর্য হেলার পর। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৯ ০১৯ 
সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত যে, কোরবানির দিনের পর সূর্য হেলার পরেই কেবল 
পাথর নিক্ষেপ করবে, অন্য কোনো সময় না। 


দরসে তিরমিযী 
৩৯০ ১৯ 8১:৮৪ ০3 ২৯০ এ কন ক] 95 এ 7০9 ১৪ 0০৪ 
জামরায়ে আকাবার পাথর নিক্ষেপের ওয়াক্ত কোরবানির দিন তিনটি । ১. মাসনুন ওয়াক্ত । সূর্যোদয় হতে সূর্য 
হেলার আগে+৯৭। ২. মুবাহ ওয়াক্ত। সূর্য হেলা হতে সূর্যান্ত পর্যস্ত। ৩. মাকরূহ ওয়াক্ত। কোরবানির দিন 





€* সংকলক কর্তৃক এ অনুচ্ছেদের ব্যাখ্যা প্রদত্ত। 

চর ভার বানাই ডি রাস লি নটাগানার 
ইহইয়াইত তুরাছিল আরাবি, বৈরুতের ছাপা কপিতে এ অনুচ্ছেদের সংগে আছে নিঙ্গেযুক্ত শিরোনাম ১5 ৬) ৬ষ্ঠ *ী তি 
ছে ১৯ । দ্র. ৩/২৪১, অনুচ্ছেদ নং ৫৯, শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির তাহকিকসহ। -সংকলক। 

£»* ইমাম আবু দাউদ রহ. তার সুনানে । (১/২৭১, ১০৯] ৬) ৬$ ৯০) এ হাদিসটি বর্ণনা করেছেন। 

»* হানাফিদের মতে কোরবানির দিন সূর্যোদয় হতে পাথর নিক্ষেপের মাসনুন সময় শুরু হয়। (এতেও আফজাল ওয়াক্ত হলো, 
যখন সূর্য ভালোরূপে চমকাতে শুরু করে৷ এ অনুচ্ছেদের হাদিসে ৬.০ শব্দও তা দলিল করে 1) অথচ পাথর নিক্ষেপের বৈধ সময় 
সুবহে সাদেক উদয়ের সংগে সংগেই শুরু হয়ে যায় । শায়খ ইবনে হুমাম রহ. লিখেন, নিহায়া গ্রন্থে শায়খুল ইসলামের মাবসূত হতে 
বর্ণনা করে উল্লিখিত হয়েছে যে, কোরবানির দিন ফজর শুরু হওয়ার পর হতে বৈধতার সময় শুরু হয়ে যায় । তবে এ সময় ভালো 
নয়। আর সূর্যোদয়ের পর হতে সূর্য হেলা পর্যস্ত মাসনুন ওয়াক্ত । সূর্য হেলা হতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বৈধতার সময় । তবে এতে কোনো 
রকম মাকরূহ নেই। তথা এ সময় পার নিক্ষেপ করা খারাপ নয় ।_রাত্র হলো বৈধতার সময়, তবে এ সময় এটা করা ভালো না।- 
ফতনহুল কাদির : ২/১৮৬, 4১38 1558 0 ৮৩১ ০৯৯০ ৫১১ ৪১৬০ 49০ তা 9 ৬5০ আআ ক] ৮৯৩০ 54 ০৯৪ 

ইমাম শাফেয়ি রহ.-এর মতে কোরবানির রাতের শেষ অর্ধাংশেও পাথর নিক্ষেপ করা বৈধ । অথচ হানাফিদের মতে যদি ফজরের 
আগে পাথর নিক্ষেপ করে, তবে দোহরানো আবশ্যক 1 দ্র. উমদাতুল কারি : ১০/৮৫-৮৬, ০৯ ০) ৬ ফতহছুল বারি : 


৩/৪২২, ০১৮ 1 2০০ ৮৪ ১ ও 

পেছনের অনুচ্ছেদে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর বর্ণনাটি ইমাম শাফেয়ি রহ.-এর বিরুদ্ধে দলিল । হাদিসটি হলে, রাসূলুক্টাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে আগে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন, তোমরা সূর্যোদয়ের আগে 
জামরায় পাথর নিক্ষেপ করো না। 

অবশিষ্ট আছে, সুবহে সাদেকের পর পাথর নিক্ষেপের বৈধতার ব্যাপারটি । তাহাবিতে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর বর্ণনা দ্বারা 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৬৫ 


অতিক্রান্ত হওয়ার পর ১১ই জিলহজের রাত । যদি কেউ কোরবানির দিন জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ না 
করার, ফলে রাত হয়ে যায়, তাহলে ইমাম হানিফা রহ.-এর মতে মাকরূহ হওয়া সত্তেও তার জন্য আবশ্যক 
রাতেই পাথর নিক্ষেপ করা এবং তার ওপর দম নেই। সুফিয়ান সাওরি ও আবু ইউসুফ রহ.-এর মতে সে রাতে 
পাথর নিক্ষেপ করবে না এবং তার ওপর দম আছে। আর যদি কেউ না কোরবানির দিন পাথর নিক্ষেপ করে, না 
১১ তারিখের রাতে, এমনকি সকাল হয়ে যায়, তাহলে আবু হানিফা রহ.-এর মতে এমন ব্যক্তির জন্য আবশ্যক 
হলো, পাথরও নিক্ষেপ করা এবং দমও দেওয়া । আবু ইউসুফ ও সুফিয়ান সাওরির রহ.-এর মতে যখন রাতে 
পাথর নিক্ষেপের অনুমতি নেই, সেহেতু দিনে তো আফজালভাবেই পাথর নিক্ষেপ করতে পারবে না। বরং সে 
দম আদায় করবে। ূ 

4১] ০013) ১১৪ ১ ১৬: ৮৪১” কোরবানির পরের দিনগুলোতে সর্বসম্মতিক্রমে পাথর নিক্ষেপ করবে 
সূর্য হেলার পর। অবশ্য আবু হানিফা রহ. বলেন, ১৩ তারিখের প্রস্তর নিক্ষেপ সূর্য হেলার আগেও 
ইসতিহসানরূপে (সৃক্্রকিয়াস রূপে) বৈধ । সুতরাং তার মতে যদি কোনো ব্যক্তি ১১ ও ১২ তারিখের পাথর 
নিক্ষেপ সূর্য হেলার আগেই করে নেয়, তবে তা পুনরায় করা আবশ্যক 1৯” ১৩ তারিখে সূর্য হেলার আগে পাথর 
নিক্ষেপ করলে পুনরায় তা করা আবশ্যক না। 

হজরত আতা ও তাউস রহ.-এর মাজহাব হলো, ১১, ১২ ও ১৩ এই তিন তারিখে সূর্য হেলার আগে পাথর 
নিক্ষেপ করা বৈধ এবং কোনো দিনেই পুনরায় করা আবশ্যক না। 

এ বিষয়ে আবু হানিফা, ইমাম মালেক, সুফিয়ান সাওরি, শাফেয়ি ও আবু সাওর রহ. একমত যে, তাশরিকের 
দিনগুলো খতম হয়ে যাওয়ার পর পাথর নিক্ষেপ নেই৷ সুতরাং যদি কেউ তাশরিকের দিনগুলোতে পাথর নিক্ষেপ 
নাকরে এবং ১৩ তারিখের সূর্যও অন্তমিত হয়ে যায়, তাহলে তার পাথর নিক্ষেপ ছুটে গেলো । এবার তা পুনরায় 
করবে না; বরং তার ওপর দম দেওয়া আবশ্যক 1৯ 





এটি প্রমাণিত। “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাল-সামান সহকারে পাঠিয়েছিলেন এবং বলেছেন, তোমরা সকালের 
আগে পাথর নিক্ষেপ করো না।' (১/৩৫০, শো 2৬০1 5০৯ ১১ ৩৪১ ০১৪)। যেনো, এই বর্ণনা দ্বারা বৈধতার সময় বুঝা যায়। 
আর পেছনের অনুচ্ছেদের বর্ণনা দ্বারা মাসনুন ওয়াক্ত বুঝা যায়। হিদায়া গ্রন্থকার হানাফিদের মাজহাবের ওপর এমনভাবে দলিল পেশ 
করেছেন। দ্র. হিদায় ১/২৫২-২৫৩। 

ইমাম শাফেয়ি রহ.-এর দলিল ইবনে আব্বাস রা.-এর হাদিস। “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের জন্য রাতে 
পাথর নিক্ষেপ করার অবকাশ দিয়েছেন।' আমর ইবনে শু'আইব-তার পিতা-তার দাদা সূত্রে বর্ণিত বর্ণনাটিও তাদের দলিল। 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের জন্য রাতে এবং দিনের যে কোনো সময় ইচ্ছা পাথর নিক্ষেপের অবকাশ 
দিয়েছেন।' হজরত ইবনে উমর রা.-এর বর্ণনাও তার দলিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের জন্য রাতে 
পাথর নিক্ষেপ করার অবকাশ দিয়েছেন।' হজরত এবং দিনের ষে কোনো সময় ইচ্ছা পাথর নিক্ষেপের অবকাশ দিয়েছেন। তবে 
এসবগুলো বর্ণনা জয়িফ । এগুলোর সূত্র ও বর্ণনাকারিদের ব্যাপারে আলোচনার জন্য দ্র, নসবুর রায়া : ৩/৮৫-৮৬, আদ দিরায়া : 
২/২৮-২৯, নং ৪৭২, মাজমাউজ জাওয়াইদ : ৩/২৬০, ০053 ৮০৪ ৬১) ৯৪1 তাছাড়া এসব বর্ণনায় এটার সন্াবনা আছে যে, 
এটি কোরবানির রাতের সংগে সমশ্রিষ্ট । যেমন, হিদায়া গ্রন্থকার বলেছেন। আর ষদি মেনে নিই কোরবানির রাতের সংগে সং্রিষ্ট, 
তবুও এই হুকুমটি রাখালদের সংগে খাস হবে । অন্যদেরকে তাদের ওপর কিয়াস করা দুরস্ত নয় । কেনোনা, পাথর নিক্ষেপ কিয়াসের 
বিপরীত কাজ রূপে প্রমাণিত । দু হিদায়া ও এর হাশিয়া : ১/২৫৩। -সংকলক । 

“* অবশ্য আরু হানিফা রহ. হতে হাল্জন ইবদ্গে জিদ রহ.-এর একটি জয়িফ বর্ণনা এই যে. সূর্য হেলায় আগেও পাথর নিক্ষেপ 
করা বৈধ । -কতন্ছুল কাদির ও ইনায়া : ২/১৮৫। তবে এই দুর্বল বর্ণনাটির ওপর ফতওয়া নয়। সুতরাং এ ব্যাপায়ে শিথিলতা 
অবলম্বন না করা উচিত। -উত্তাদে সুহতারাম। 


** এ অনুচ্ছেদের সংগে সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা উমদাতুল কারি হতে গৃহীত । দ্র. (১০/৬৫-৬৬, ১৯) ০+) 4১০)। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় বণ্ড 2 ১৬৬ 


০০০এা 8905 08 8৮5 25 25৬81 8 25 তন 
অনুচ্ছেদ-৬০ : সূর্যাস্তের আগে মুজদালিফা হতে রওয়ানা করা প্রসংগে মেতন পৃ. ১৭৯) 
তির 60০ 05 ০০৩ 0০ ১4৮০ ঞ। ০৮৯ তে 32 ০১৩ ৩8০৪ ৭২ 
৮৯৬। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয়ের 
আগে (মুজদালিফা হতে) রওয়ানা করেছেন। 
দরসে তিরমিযী 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০০৯০ ০১৯১1 
শুধুমাত্র জাহেলিয়াতের যুগের োরারেদারা কারার রর গার 


গি ৮222 ক ৯৯৪ ৩০ ৮৯ + ০০৯ ৯8৮ ৫ ০০ পি তা সিনে 2 
৮4 এএ 23388 0 ০৯৮ 4 2১৯৭ 53555 ৩৫ 2 ৭8 এ ৬৭ ০ ৩০7 5৭৮, 
৮৬4: 29 ক ৯২ ৪ঠি ঠাপ নটি তে 


21 ০৮5 01 রর ০71 245 ৫০1 ২ ০ ৩55৮3 1৯4 ১৫2৭ ্ ১৮৫ 
5165 6558821555555848 

৮৯৭ | অর্থ : আমর ইবনে মাইমুন রহ. বলেন, আমরা ছিলাম মুজদালিফায় অবস্থানকারি । তখন উমর 
ইবনে খাত্তাব রা. বললেন, মুশরিকরা সূর্যোদয়ের আগে সেখান হতে রওয়ানা করতো না। তারা বলতো, হে 


ছাবির পর্বত! তুমি আলোকোজ্জ্বল হও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা 
করেছেন । তাই হজরত উমর রা. সূর্যোদয়ের আগে সেখান হতে রওয়ানা করেছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০১৯১ 
দরসে তিরমিযী 
০২০৯৭ ০৪ ০০০ 00 ৮3585 05 2958 ০৬৯১ 0২১১০ ০৬০৮ ১০5 ৯ গিজয় ০০ 
১৯০0315883০ 20583819953 ০০৯৯৪ € 0০৩ ৬০৬৯ ০১৯৪৪ 1985 089০০ 0) :79 
০০ 6১১০ ০৩ ৭০ ০3৩ নক 2৪ ২০ এ ভন এ 


৫০০ 
] 


৭০ এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি রহ. সহিহ বোখারিতে। (১/২২৮ ৫০৯ ০+ ৩ ৩০ ০১), নাসায়ি সুনানে 
নাসায়িতে (২/৪৭, ৮৯ ০* 2481 283) 1 -সংকলক। 
** ১৪ শব্দটির এ, এর মধ্যে যবর, »+ এর নিচে যের, *১ সাকিন সর্বশেষে রা। এটি মুজদালিফার একটি পাহাড় । মিনা হতে 


যাওয়ার পথে বাম পাশে পড়ে । আর অনেকে বলেছেন, এটি মক্কার সবচেয়ে বড় পাহাড় । এটির নামকরণ করা হয়েছে হুজাইলের 


ছাবির নামক এক ব্যক্তির নামে। ওখানে আরো৷ অনেক পাহাড় আছে। প্রত্যেকটির নামই ছাবির ৷ -মা*আরিফুস সুনান : ৬/৪৭১। - 
সংকলক । 


সপ কপ কজন সপ এ সপ 
নামক পাহাড় আলোকোজ্জ্বল হয়ে উঠা, সেহেতু তারা বলতো ১১ 3১ অর্থাৎ হে ছাবির পাহাড়! তুমি 
আলোকোজ্জ্বল হয়ে উঠো । সুনানে ইবনে মাজায়”০২ নিম্েযুক্ত বর্ণিত হয়েছে ১১৯১ ৮4518 3১ 
এ িরীন নি গা হল রা টির নরানারিদিরনি 
1 


আবু হানিফা, শাফেয়ি ও আহমদ রহ.-এর মতে মুজদালিফা হতে দিগন্ত ফর্সা হওয়ার পর সূর্যোদয়ের আগে 
রওয়ানা হওয়া উচিত। অবশ্য ইমাম মালেক রহ.-এর মতে দিগন্ত ফর্সা হওয়ার আগে রওয়ানা করা মুস্তাহাব 1:%5 


সূর্যোদয়ের আগে রওয়ানা হওয়া প্রমাণিত এ অনুচ্ছেদের হাদিস ছারা ! 


হজরত জাবের রা. দীর্ঘ হাদিসের ৭০ এই বাক্য 1১৯ )$ ০৯ 15 ০08 ৮ দ্বারা ফর্সা হওয়া প্রমাণিত । 
এটি ইমাম মালেক রহ.-এর বিরুদ্ধে দলিল। 


১3১১] ০55১ 05 ৬৮৪ ও ৩০1 0 £2 এ ও 
অনুচ্ছেদ-৬১ প্রসংগ : যেসব পাথর চাড়ার মতো নিক্ষেপ করা হয় (মতন পৃ. ১৮০) 


৮57 


১৪৯] ৩ পুঁজ 04] ৩ পিএ 5৩০ এ এ 2 ০১১ ছা 0৩ ১৯৯ ০৮- /.৭/, 
৮৯৮। অর্থ : জাবের রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাড়ার মতো পাথর 
নিক্ষেপ করতে দেখেছি। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিধী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত সুলায়মান ইবনে আমর ইবনে আহওয়াস তার আম্মা উম্মে 
জুনদুব আজদিয়্যাহ, ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, আবদুর রহমান ইবনে উসমান তামিমি এবং আবদুর 
রহমান ইবনে মু'আজ রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯. ০1 
ওলামায়ে কেরাম এটি পছন্দ করেছেন । তথা পাথর যেগুলো নিক্ষেপ করবে, সেগুলো হবে চাড়ার মতো । 


৭০২ (২১৭ ৮৮০৯১475598 ৩১২) । -সংকলক । 
৭” মা'আরিফ : ৬/৪৭১। -সংকলক। 


৭০৪ সহিহ মুসলিম : ১/৩৯৯, 19 41 ৬:৯০ ৬৪০ ৯ এ১৩। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ফর ১৬৮ 


টায়ার রারব্র্যারি চুর কারা ব্রারার রাহাত হাতি তিনি টিটো রর হরর স ররর ক পা 
৫ ৈ 
£ ঠি পর ৫৯ 6 সি উড, পা রর ৫24 
০/৮৮4|| 0190 ৬৪ ৪০৭ ৪৪, ৯৩ ৩ 
বি টি তি লি ঃ 
অনুচ্ছেদ-৬২ : সূর্য হেলার পর পাথর নিক্ষেপ করা প্রসংগে (মতন রঃ ১৮০) 


পর 


কা মা 5 041 ৮৮৭১ ১৪ 40 ৪৮০ ০১০5 34: 03 ০436 8০০57 5৭৭ 


৮৯৯ | অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, যখন সূর্য হেলে যেতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


পাথর নিক্ষেপ করতেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১.৯ । 


93 ১৯] ০৯০৪ ৪৩ ৩৫ 
অনুচ্ছেদ-৬৩ : আরোহণ করে কংকর নিক্ষেপ করা প্রসংগে (মতন পৃ. ১৮০) 
৪৫ ৯৯৪। 28 5০] ৪০ 0০ 5৭৪০ এ লি 3: ০৮3০ ০8 ০5 - নর 
৯০০। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন 
আরোহণ করে কৎকর নিক্ষেপ করেছিলেন। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত জাবের, কুদামা ইবনে আবদুল্লাহ ও উম্মে সুলায়মান ইবনে আমর ইবনে 
আহওয়াস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯১। 
অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । আবার অনেকে পাথর নিক্ষেপের জন্য হেঁটে যাওয়া 
পছন্দ করেছেন৷ এ হাদিসের ব্যাখ্যা আমাদের মতে এই যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 
দিন আরোহণ করেছেন । যাতে তার কাজের অনুসরণ করা যায় এবং আলেমদের মতে উভয় হাদিসের ওপরই 
আমল করা যায়। 
3 এ ০১৫ 32৯ ৩০2 0 2০ ১৭৪০ এ ০৮০ তি 92 055 ০৪ ০57 ৭১ 
-৯3$ 
৯০১। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কংকর নিক্ষেপ 
করতেন, তখন সেখানে পায়দল যেতেন এবং পায়ে হেটে ফিরে আসতেন! 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০১০৯। 

অনেকে এটি বর্ণনা করেছেন, উবায়দুল্লাহ হতে । তবে মারফু"' আকারে বর্ণনা করেননি । অধিকাংশ আলেমের 
মতে এর ওপর আমল অব্যাহত । আবার অনেকে বলেছেন, কোরবানির দিন আরোহণ করবে । তৎপরবর্তী 
দিনগুলোতে পায়ে হেটে যাবে । 


+৯৯৬৬৫ সদ ৭৬৪৪৬ কক ৬একন্ ৬৬ ক শসিতকিতজক্তকঠরিকওিতক+৬৪৫কক০৬রকর কও ডক ককককরীক বক তক রক 


আৰু ঈসা রহ. বলেছেন, যারা এ মাজহাব অবলম্বন করেছেন, তাদের উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাজের অনুসরণ করা । কেনোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
আছে, তিনি কংকর নিক্ষেপ করতে যাওয়ার সময় কোরবানির দিন আরোহণ করে গিয়েছেন এবং কোরবানির দিন 
পাথর নিক্ষেপ করবে শুধুমাত্র জামরায়ে আকাবাতে। 


১ ৮০48৫ 2 
অনুচ্ছেদ-৬৪ প্রসংগ : পাথর নিক্ষেপ করবে কীভাবে? (মতন পৃ. ১৮০) 


৪ 252 রী ৯. উপল, ০22 ক ল৪০০১১9০১? 1 শ্্ে ০ পনি 2.৯ রঃ প পা 

এআ ০৪০৭3 5350 ০৮০ এপ 5৮ ও এ লা আ 2 এও ২৪ ৯ ৩০৯ এ 557 ৭১ 

7৮ ৯1৫ ৫585 দত ক: 78: ॥ ০5৪ এ ধরি তত ৫৫৪ 

৫ | 219 ৩ ৮৮৯৯ ০5 &5 229 ০১১৯৯ ৮৪ ভ9 6 ০৪১1 ৯১৯ ভা 2] ভন ৬১ 
এ র্‌ রা হি পা 


& একটি 4 26:42 রানির £ স্ ০ 

১082 555 4; ৩১৭ 4২] ৬৮৮৫৯০15414 

৯০২। অর্থ : আবদুর রহমান ইবনে ইয়াজিদ বলেন, আবদুল্লাহ যখন জামরায়ে আকাবাতে এলেন, তখন 
বাতনুল ওয়াদিতে অবতরণ করলেন এবং কাবার দিকে মুখ ফেরালেন এবং কংকর নিক্ষেপ করতে আরম্ভ করলেন 
তার ডানদিক হতে । সাতটি কংকর নিক্ষেপ করলেন। প্রতিটি কংকরের সংগে তাকবির বলতেন। তারপর 
বললেন, আল্লাহ ব্যতীত আর কোনো মা'বুদ নেই, তার শপথ, যার ওপর সূরা বাকারা নাজিল হয়েছে, তিনি 


পাথর নিক্ষেপ করেছেন এখান থেকেই । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, ফজল ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ইবনে উমর ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ রা. হতে বর্ণিত হাদিসটি ০৯০ ০.৯। ওলামায়ে 
কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা বাতনুল ওয়াদি হতে সাতটি কংকর নিক্ষেপ করা ও প্রত্যেকটি 
কংকরের সংগে তাকবির বলা পছন্দ করেন। অনেক আলেম অবকাশ দিয়েছেন যদি তার পক্ষে বাতনুল ওয়াদি 
হতে কংকর নিক্ষেপ করা সম্ভব না হয়, তবে যেখান হতে সম্ভব হয়, সেখান হতেই নিক্ষেপ করতে পারবে। 
যদিও বাতনুল ওয়াদিতে সে নাই থাকুক না কেনো । 


2] 0৮০07 ১40 ৮945৫ 04 এও 2০ 5 35 এ ০ উর ০৪22345057৭ 
0 59 হও ৪১১৩ 
৯০৩ । অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পাম বলেছেন, কংকর নিক্ষেপ 
এবং সাফা-মারওয়ার মাঝে শুধুমাত্র আল্লাহর জিকির প্রতিষ্ঠা করার উদ্দেশে দৌড়ের হুকুম রাখা হয়েছে। 


*০* এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৬ ১৭০ 


টিরিরারাররারহারা রানার ররারারো করা ন্যায্য হস 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০১৯ 
দরসে তিরমিযী 
১১৯) | 03 5391 ১৮৪০ 2৪0 ৮১৯ 40৬০ এ এ ২০৩ 1:45 
এ] ১ 5] ১:05 ১৮৪০৯ 05 ৪০ 83 ০৯৯০৯ পচ পনি (০০5১1 ৩ এ ৪৮ ভা 
509 2৯০ 4305 5899 5 ১০ ৫৯ ০০ (১১৪৪ 539৯2 4১ কও) ১৯ টা 
এ ব্যাপারে ধ্রকমত্য আছে যে, সমস্ত জামরাতে যে কোনো দিক হতে যে কোনোভাবে পাথর নিক্ষেপ করা 
যায়। তারপর এই ব্যাপারেও একমত্য আছে যে, জামরায়ে উলা এবং জামরায়ে উসতার পাথর নিক্ষেপের সময় 
কেবলারুখ হওয়া মুস্তাহাব। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসে জামরায়ে 
আকাবার পাথর নিক্ষেপের সময়ও কেবলামুখী হওয়ার উল্লেখ আছে। তবে সহিহ বোখারি ও মুসলিমে” হজরত 
আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর এই ঘটনায় 4১০৪ ০ ১০৪ ১০১০৪ ০০ ০৪৪ ০২৯ শব্দ উল্লেখ করা 
হয়েছে। ফলে অধিকাংশের মাজহাব সহিহ বোখারি ও মুসলিমের বর্ণনার অনুকূল অর্থাৎ, জামরায়ে কুবরার 
পাথর নিক্ষেপের সময় জামরা সামনে নিয়ে এমন অবস্থায় দীড়ানো উচিত যাতে বাইতুল্লাহ বাম দিকে আর মিনা 
ডান দিকে থাকে । 
এ অনুচ্ছেদের হাদিসটি সম্পর্কে যদিও ইমাম তিরমিযী রহ. ০.০ ০১৯ মন্তব্য করেছেন, কিন্ত হাফেজ 


ইবনে হাজার রহ. ফতনহুল বারিতে*৮ সহিহ বোখারি ও মুসলিমের বর্ণনাটিকেই সহিহ সাব্যস্ত করেছেন! 
তিরমিধীর বর্ণনা সম্পর্কে তিনি বলেন, এটি শাজ। এর সনদে আছেন মাসউদি+”*। তিনি গড়বড় করে 


ফেলেছেন।+১ 
এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 


চনে 





4০ এ হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ তার সুনানে (২১৭-২১৮ 2.0 ৪১০৯ ৮০০ ৩ঠ ০৭ ০৭৪ 9) -সংকলক। 

৭০৭ দ্র, সহিহ বোখারি : ১/২৩৫, ৯) ০০ 5521 ০৬১ 29] 5 ০ ভান ০০ 3 এসি তত ০৮০0 তা ক 
সহিহ মুসলিম : ১/৪১৯, ৯.১ ০ 455 05553 ভসএ] ০৯৪ ৩০ ২৬ ৪৮৯ কও ০০ ২০৪ সংকলক । 

৭০” ফতহুল বারি : ৩/৪৬৪, ০০ 45 ৮৮৮ ১3 »৪। -সংকলক। 

«০» তিনি হলেন, আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে উতৎ্বা ইবনে মাসউদ রা. আলকুফি আল মাসউদি। তিনি মামুলি 
সত্যবাদী । তার মৃত্যুর আগে স্মরণশক্তি গড়বড় হয়ে গিয়েছিলো । এর মূলনীতি হলো, যারা তার কাছ হতে বাগদাদে হাদিস শুনেছেন, 
সেগুলো শুনেছেন স্মরণশক্তি গড়বড় হয়ে যাওয়ার পর । তিনি সন্তম শ্রেণির বর্ণনাকারি ৷ -তাকরিবৃত তাহজিব : ১/৪৮৭, নং ১০০৮। 


-সংকলক। 
৫১০ এ অনুচ্ছেদের ব্যাখ্যার সংগে সংশ্রিষ্ট তাফসিলের জন্য দ্র. মা'আরিফুস সুনান : ৬/৪৭৬-৪৭৭। -সংকলক। 


চা যা-তয় খু হস ১৭১, একর ৫প্ককডকক একক+১কক কক 


অনুচ্ছেদ-৬৫ : রা দিকের পোরনকে রিও 
দেওয়া মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৮০) 
এ ০০ 9০৯8 ৮০ 595 এ| ০৮ টে উড 034০৯ 3 243 ৩৪7 ৭78 
48] ০1 ১55০5 ১3 ০০০০ 


৯০৪ । অর্থ : কুদামা ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
উটনির ওপর আরোহণ করে কংকর নিক্ষেপ করছেন দেখেছি । সেখানে নেই কোনো আঘাত ও লোকজনকে 


সরিয়ে দেওয়া বা সর সর (উক্তি)। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ, বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে হানজালা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা বহ, বলেছেন, কুদামা ইবনে আবদুল্লাহ রা.-এর হাদিসটি ০৯০ ০১৯ 


এ হাদিসটি কেবল এ সূত্রেই জানা যায়। এ হাদিসটি ০৯০ (১-১। 
পক্ষান্তরে আয়মান ইবনে নাবিল যুহাদ্দিসিনের মতে সেকাহ। 


559240০৪058 855৩০ 
অনুচ্ছেদ!  উটনি এবং গাভীতে শরিক হওয়া প্রসংগে মেতন পৃ. ১৮০) 


৫ ৯5 উল ০০৫:৫৯% 
23] / 25৪ 85 58 288 5 0০ 3 475 ও ৮০ উতর ৫ চি 3৬ 3০:05 - ৭৭ 


হিডোর 


2৯৭ ০০ 
৯০৫। অর্থ : জাবের রা. বলেন, আমরা হুদায়বিয়ার বছর কোরবানি করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে গাভীতে সাতজন এবং উটনিতে সাতজন করে শরিক হয়ে । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
নদ না প্রতি নন দারা বারাগাচাআগাানিটাগাটি 
আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০৯০ ০১৯ । 

সাহাবা প্রমুখ আলেমগণের মতে এর ওপর আমল অব্যাহত । ভারা উটনিতে সাতজন এবং গাতীতে সাতজন 
মিলে কোরবানি করার যত পোষণ করেন । সুফিয়ান সাওরি, শাফেয়ি ও আহমদ রহ.-এর মাজহাব এটি । 

ইবনে আব্বাস রা. সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে, গাভী সাতজনে 
এবং উটনি সাতনে (কোরবানি করতে পারবে)। এটি ইসহাক রহ.-এর মাজহাব । তিনি এই হাদিস দিয়ে দলিল 
পেশ করেছেন। মূলত ইবনে আব্বাস রা.-এর হাদিসটি আমরা কেবল এ সূত্রেই জানি। 


দরসে তিরমিষী- সিকি ১৭২ 


৯০৭৬৬৪৬৯৯৬৬ ০৯০ ০৫ ৫ক ৯৬৩৬ জজ ৪৪৮৩৯৪৩৮৬৯৬ $কক ৪৬ ক ৪ ডক কতক কত তলত কর্ড ভ্কড ৪৯৬ রউতকজককতজজউউবজটকককককা ৯৯ ৯৯৬৬ ৪ক জর্জ ক্তজজজওওকককতকবজতিজউিরিজ রউক্কউ্তকজএকজরজওও৯৬৬ররীরাককতককওকজিকিকউব কউ জজরজঞ্ঞকউক$৯৬০৬৯পট১জজিজিটিউরটরকউ কত তক তত জজকতীতে তত? 


নী 5৮ 


০৪৯১০ যে রি 2424 2981 ৩ 
৯০৬। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ংগে ছিলাম । কোরবানি এলো, আমরা গাভীতে সাতজন ও উটনিতে ১০ জন শরিক হলাম । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৯০ ০৯ 
এটি হুসাইন ইবনে ওয়াকিদের হাদিস । 


040 9৮9] ৪ লী এ এ 

অনুচ্ছেদ-৬৭ : কোরবানির পণ্ডকে ইশআর (চিকিত) করা প্রসংগে (মতন পৃ. ১৮০) 

5৯০ উঠ ও খে 995 003৬ 0০5 আি5 এ ০০৪৮3 : ১5 ০১ ০৪ ৭ ৯ 
(015 এ ১2 
৯০৭। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জুতার মালা 
পরিয়েছেন এবং কোরবানির জন্তর ডানদিকে ইশআর করেছেন জুলহুলাইফা । তিনি তা হতে রক্ত মুছে দিয়েছেন। 

ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত মিসওয়ার ইবনে মাখরামা রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০০ ০১৯ । 

আবু হাসসান আ'রাজের নাম হলো, মুসলিম । সাহাবা প্রমুখ আলেমদের মতে এর ওপর আমল অব্যাহত । 
তারা ইশআরের মত পোষণ করেন। এটি সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । তিনি 
বলেছেন, আমি ইউসুফ ইবনে ঈসাকে বলতে শুনেছি, আমি ওয়াকি' রহ.কে বলতে শুনেছি, যখন তিনি এ 
হাদিসটি বর্ণনা করেছেন, তখন বলেছেন, এ প্রসঙ্গে আহলে রায়ের মাজহাবের দিকে লক্ষ্য করো না। কেনোনা, 
ইশআর সুন্নত । আর তাদের মাজহাব বিদআত । 

তিরমিযী রহ. বলেছেন, আমি আবুস সাইবকে বলতে শুনেছি, আমরা ওয়াকি' রহ.-এর নিকট ছিলাম । তিনি 
আহলে রায়ের এক ব্যক্তিকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশআর করেছেন । অথচ আবু 
হানিফা রহ. বলেন, এটি বিকৃতি সাধন। তিনি বলেছেন, কারণ, ইবরাহিম নাখয়ি রহ. হতে বর্ণিত আছে। তিনি 
বলেছেন, ইশআর হচ্ছে বিকৃতি করা । 

তিরমিযী রহ. বলেছেন, তারপর আমি দেখলাম ওয়াকি' রহ. ভীষণ রাগাম্থিত হয়ে বললেন, আমি তোমাকে 
বলছি- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তুমি বলছো, ইবরাহিম বলেছেন। কতই না বড় 
অধিকারের বিষয় হলো, তোমাকে আটকে রাখা, ততোক্ষণ পর্যস্ত তোমাকে বের হতে না দেওয়া, যতোক্ষণ না 
তুমি তোমার এ মত প্রত্যাহার করবে! 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ১৭৩ 


ইহ ঠরইিদিস সন্নিহিত ১ রইস লতি সহিহ ইন বিন ল জনি কউিজ্তি ভিজ রর কাতর ও ১৩৮ 8০48 5৬ ৬তত রত ৮৮৪ উকি ৬৬৩৬3555855 5585০ 65555৫৬584০ 855 875৮55৩৮০৮০১০০০৪৬৪৬৩৪ ৪৪৪৩২ বিহি লহএ25৯8০58555888552852545853555 


৬৭৪ ০৪১ ৬] তই এক] ১৪৩ ০৪০০ ৪ 0০৩ 4305 এ ভুল ভে 0 7৮০) ০৭৪০ ৫৯১০ ০০ 
১১০ 4৩০ 42১ 2৯৭ 


সর্বসম্মতিক্রমে কোরবানির পশুর গলায় হার দেওয়া সুন্নত।*১২ গলায় হার দেওয়ার উদ্দেশ্য হলো, যাতে 
লোকজন বুঝে যে, এটি হেরেম শরিফে কোরবানির পশু ৷ এর নিয়ম বর্বরতার যুগ হতে চলে আসছিলো । 
কেনোনা, আরবদের মধ্যে এমনিতো হত্যা ও লুগ্ঠনের বাজার গরম থাকতো । তবে যেসব জন্ত্র সম্পর্কে জানা 
হয়ে যেতো যে, এটি হেরেম শরিফের কোরবানির জন্তু, সেগুলো ডাকাতরাও লুণ্ঠন করতো না 1৭১৩ 


এই আলামতের দ্বিতীয় পদ্ধতি ছিলো ইশআর। এর পদ্ধতি ছিলো, উটের ডান পারে একটি নেজা ছারা 


আঘাত করা হতো 1১ এই পদ্ধতিটি এ অনুচ্ছেদের হাদিস ছারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
প্রমাণিত । সুতরাং গরিষ্ঠের মতে ইশআর মাসনুন 1১ 





৫১১ ইমাম মুসলিম সহিহ মুসলিমে । (১/৪০৭, ৮1১৯১ ১৩০ ১6১ ০৯ ১ ১), আবু দাউদ সুনানে নাসায়িতে (১/২৪৪ 
১৯৪৮1 ০১২) এ হাদিসটি বর্ণনা করেছেন । 


+ আইনি রহ. বলেন, এটা সর্বসম্মতিক্রমে সুন্নত। এর অর্থ হলো, জুতা কিংবা চামড়া ঝুলিয়ে দেওয়া । যাতে কোরবানির 
নির্দশন হয়! আমাদের সাথিগণ বলেছেন, যদি পাকানো রশি কিংবা গাছের কোনো লোহা কিংবা অনুরূপ কোনো জিনিস ঝুলিয়ে দেয় 
তবুও বৈধ । কেনোনা, আলামত অর্জিত হয়ে গেছে। ইমাম শাফেয়ি ও সাওরি রহ. এ মত অবলম্বন করেছেন যে, দুটি জুতা গলার 
মধ্যে হারের মতো ঝুলিয়ে দিবে । এটি ইবনে উমর রা.-এর মাজহাব । জুহরি ও মালেক রহ. বলেছেন, একটি ভ্কুতা হলেও যথেষ্ট 
হবে। সাওরি রহ. হতে বর্ণিত আছে যে, কলসির মুখ হলেও যথেষ্ট হবে। আর জুতা পেলে দুটি জুতা আফজাল । -উমদাতুল কারি : 
১০/৩৬, ৮১৭ ১ 2৪৯ ৪৯ ৪১ ১০ ০৭ ০5। সংকলক । 

* দ্র, ছাশিয়া নসবুর রায়া : ৩/১১৭, বাবুত তামাত্ব, শরহে তুরপশতি আলাল মাসাবিহ ৷ গলায় হার ঝুলানো এবং ইশআরের 
মধ্যে একটি হিকমত এটিও যে, অনেক সময় কোরবানির পশু রাস্তায় মরে যাওয়ার উপক্রম হয়, তখন সেটিকে কোরবানি করে 
দেওয়া হয়। তখন যদি এর ওপর কোনো আলামত থাকে তাহলে মিসকিনরা চিনতে পারবে এবং এর গোশত ব্যবহার করবে। 
তাছাড়া এমন কোরবানির উটনি ইত্যাদি চেনার পর যদি সে এর গোশত নিতে চায় তাহলে এর পেছনে পেছনে কোরবানির স্থান পর্যন্ত 
এসে গোশত নিতে পারবে। বিস্তারিত বর্ণনার জন্য দ্র., উমদাতুল কারি : ১০/৩৬, &% 485 ১এ। -সংকলক। 

+*' হিদায়া গ্রন্থকার বলেন, “ওলামায়ে কেরাম বলেছেন, (হকের সংগে) অধিক সামগ্রস্যশীল হলো, ডানদিক। কেনোনা, নৰী 
করিম সাক্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে বামদিকে আঘাত করেছেন। আর ডানদিকে আঘাত করেছেন দৈবক্রুমে। বিশ্ত 
[রিত বর্ণনার জনয দ্র., ফাতহুল কাদির, ইনায়া : ২/২১৩, বাবুত তামাত্রু ৷ -সংকলক । 

«১৫ হাশিয়া নসবুর রায়া : ৩/১১৭। 

তারপর ইশআর সম্পর্কে আলোচনা হলো, এটি উটের সংগে খাস কিনা/ হজরত সায়িদ ইবনে ভ্ুবায়র-এর মতে এটি উট্টের 
সংগে বিশেধিত। এজন্য তার মতে বকরি ও গাতী কোনোটিতেই ইশআর নেই। শা'বি এবং আবু সাওর রহ.-এর মতে গাড়ীর যেখানে 
গলায় হার বাধা বৈধ, সেখানে ইশআর করাও বৈধ । হজরত ইবনে উমর ও হজরত উবাই ইবনে কা'ব রা. সম্পর্কেও বর্ণিত আছে যে, 
তিনি গাডীর কুজে ইশআর করতেন । ইমাম মালেক রহ.-এর মতে যে গাতীর কুজ আছে ভা ইশআর করা হবে। যেটির কুঁজ হবে না, 
সেটিকে ইশআর করা হবে না। সারকথা, উটের ইশআর এবং বকরিত্ত ইশআর না হওয়ার ব্যাপারে একমত আছে। অথচ গাভী 


সম্পর্কে মতানৈক্য আছে দ্র. উমদাতুল কারি : ১০/৩৬, ০ ১৪১ ১০৬ ০০ ২৯এ। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড হর ১৭৪ 


$ক৪৬৮৬ক৬%কক৭৪৬৩ ৭ র৬কক কও ভ্রকজ এন ৪৪৯৫৬৬৪৬৪৪ক৬ক৯ক৬৬কক এক কক ৪করকড৮ক৮৬৬০৭৬৩ এর ককক৪৪$৪৬ক কক ক জপ +৪৪ক৪৬৯০৬ক৩৫এএ কক একএ৯৯৫কডকজকক৪৭৬৪এ৯ক৫৬ককজ বরন ককউজকরাবীতকগাক কতক রর তজজজজকজর কক স্উবীজউিউকরট জর উ$ ৭৬৮৩ ররর ক কিউ জি তার কতক উকি উকিক তত 


অবশ্য আবু হানিফা রহ.-এর প্রতি এ বিষয়টি সম্বন্ধযুক্ত যে, তিনি ইশআরকে মাকরূহ বলেছেন? এ 
কারণে এ মাসআলায় আবু হানিফা রহ.এর বহু নিন্দা করা হয়েছে।৭১; 

অর্থাৎ, আবু হানিফা রহ.-এর দিকে এই উক্তিটির সম্বোধনে সন্দেহ রয়েছে। তাই ইমাম তাহাবি রহ. বলেন 
যে, আবু হানিফা রহ. না মূল ইশআরকে মাকরূহ বলেন, না এটার সুন্নত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। 
অবশ্য এই সম্বোধনের হাকিকত হলো, আবু হানিফা রহ.-এর যুগে লোকজন ইশআরের ব্যাপারে খুব বেশি 
অতিরম্রন করতে শুরু করে এবং ইশআরে চামড়ার সংগে সংগে গোশতও কেটে ফেলতো । গভীর যখন করতো । 
যার ফলে জন্ত্গুলোর অসহনীয় কষ্ট হতো। ফলে জন্তগুলোর মৃত্যুর আশঙ্কা হতো। এজন্য তিনি এ কাজটি বন্ধ 
করার জন্য ইশআর হতে নিষেধ করেছেন । কেনোনা, লোকজন এ বিষয়ে সীমারেখার প্রতি খেয়াল করতো না। 
তা না হলে তীর উদ্দেশ্য মূল ইশআর হতে বারণ করা ছিলো না। বরং ইশআরে অতিরপ্রন হতে নিষেধ করা 
উদ্দেশ্য ছিলো” । 

ইমাম তাহাবি রহ.-এর উক্তিই প্রদান । তিনি আবু হানিফা রহ.-এর মাজহাব সম্পর্কে সর্বাধিক পরিজ্ঞাত ।+১* 
তাছাড়া যদি আবু হানিফা রহ. হতে এ ধরনের কোনো উক্তি বর্ণিত হয়, তাহলে এর এক অর্থ এই হতে পারে যে, 
ইশআরের তুলনায় গলায় জুতার মালা বাধা আফজাল । যার দলিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যতো কোরবানির উট নিয়ে গিয়েছিলেন, সেগুলোর মধ্য হতে শুধু একটির তিনি ইশআর করেছিলেন। 
মালা দিয়েছিলেন বাকি সবগুলোর গলায় 1২০ 

আর যদি স্বীকার করেই নিই যে, ইমাম সাহেব রহ. মূল ইশআরকে মাকরূহ মনে করতেন, তবে এটা তার 


৫১» হিদায়ার লেখক মুখতাসারুল কুদুরির ইবারত 4৬১৯ ৮ ১১০ ৪ 35 এর অধিনে লিখেন, “আ এটা মাকরূহ হবে ।' - 
হিদায়া : ১/২৬২, বাবুত তামাতু। 

৭১৭ আইনি রহ. লিখেন, “ইবনে হাজম রহ. মুহাল্লায় বলেন, আবু হানিফা রহ. বলেছেন, আমি ইশআরকে মাকরূহ মনে করি। 
কেনোনা, এটি এক প্রকার মুছলা তথা বিকৃতিসাধন। ইবনে হাজম রহ. বলেছেন, এটি পৃথিবীর একটি বিপদজনক আশ্চর্য বিষয় যে, 
একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটি হবে বিকৃতি! এমন আকলের জন্য আফসোস যেটি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ওপর প্রশ্ন উত্থাপন করে । তাহলে তো তাকে অবশ্যই বলতে হবে যে, রক্ত মোক্ষণ করা ও 
রগ উন্মুক্ত করাও মুসলমানি করা ও বিকৃতি । সুতরাং তা হতেও নিষেধ করতে হবে! এটি এমন উক্তি যার প্রবক্তা আবু হানিফা রহ.. 
এর আগে কেউ ছিলেন বলে আমরা জানি না। এ যুগের ফুকাহায়ে কেরামের মধ্য হতে কেউ তার সপক্ষে আছেন বলে আমাদের জানা 
নেই । তবে সেই কেবল এর প্রবক্তা, যাকে আল্লাহ তা'আলা তার মুকাল্পিদ বা অনুসারী বানিয়ে পরীক্ষায় ফেলেছেন। -উমদাতুল কারি 
: ১০/৩৫, চৈ] ২৪১ ১৯ 5৪1 -সংকলক। 


৭১ দ্ব., উমদাতুল কারি : ১০/৩৫, ১৪১ ১৯ ০ ১৬ ফতহুল বারি : ৩/৪৩৫, ০১১] ১ ৮১31 -সংকলক। 

৭১৯ আল্লামা আইনি রহ. এ স্থানে ইমাম তাহাবি রহ. সম্পর্কে লিখেন, 'তিনি ফুকাহায়ে কেরামের মাজহাব সম্পর্কে সর্বাধিক 
জ্বাত। বিশেষত আবু হানিফা রহ.-এর মাজহাব সম্পর্কে ।' -উমদা : ১০/৪৩৫, ০] ২৪ ১৯ ০২ 

তাছাড়া হাফেজ ইবনে হাজার রহ. লিখেন, ইমাম তাহাবি রহ.-এর উক্তির শরণাপন্ন হওয়াই নির্ধারিত হয়ে যায়। কারণ তিনি 
তার সাথিদের মাজহাব সম্পর্কে অন্যদের তুলনায় অধিক জ্ঞাত ৷ -ফতহছুল বারি : ৩/৪৩৫, ০5] 0১০ ৮১১ 

আইনি এবং হাফেজ ইবনে হাজার শাফেয়ি রহ. কর্তৃক ইমাম তাহাবি রহ.-এর উক্তিকে প্রাধান্য দেওয়ার পর তুহফাতুল 
আহওয়াজি গ্রন্থকারের এই কথায় কোনো ওজন থাকে না যে, ইমাম তাহাবি রহ. প্রমুখ যে ওজর উল্লেখ করেছেন, সেটি আমার মতে 
যৌক্তিক নয় । দ্র. (২/১০৭, ০১১) )০.8| ৬ ০১৯ ৮৭ ৮৪) | বিশেষত যখন তার উক্তিও দলিলহীন। -সংকলক। 

«২০ হাফেজ ইমাম ফজলুল্লাহ তুরপশতি হানাফি রহ. তার মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থে একথা বলেছেন । বিস্তারিত বর্ণনার জন্য দ্র.. 
নসবুর রায়ার টীকা । (৩/১১৭, বাবৃত তামাত্ব) । -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ১৭৫ 

ইজতিহাদ । যেটি রায়ের ওপর নয়, বরং বিকৃতি সংক্রান্ত নিষেধাজ্ঞার হাদিস ও জন্তরকে শাস্তি দেওয়া নিষেধ 
সংক্রান্ত হাদিসের ওপর নির্ভরশীল ।৭২ যেনো তিনি ইশআরের হাদিসগুলোকে এগুলো ছারা রহিত মনে 
করেন!” আর সব মুজতাহিদের নিকট এ ধরনের ইজতিহাদ পাওয়া যায়। শুধু এগুলোর কারণে কোনো 
মুজতাহিদকে নিন্দা করা যায় না। 

প্রকাশ থাকে যে, হজরত আয়েশা ইবনে আব্বাস রা. হতে এমন বর্ণনা বর্ণিত আছে, যেগুলো দ্বারা ইশআর 
করা ও না করার মাঝে এখতিয়ার বুঝা যায়।*২ যেনো তাদের মতে ইশআর না সুন্নত, না মুস্তাহাব বরং মুবাহ! 
যা থেকে বুঝা গেলো যে, তাদের কাছাকাছি আবু হানিফা রহ.-এর মাজহাব । 
: 0৩ ১২৯ 1১৯ 5০ ০৮৯ ০5৪ ০৪5১ ০০০৭ 2058 ৬৯০ ০ ০৬০৪ 4১০০৭ ৬০৪০ ৯ 08 
5: 598 ৮০] ও ৬ এ বি 1583 2১৭ ০৯৪)। 05 9৬৬ ৬৪ এ90 ০৯ 055 ৬19৮০ এ 
১৯১৪৯ এ 0983 ০৪ ৭5 এ 0৯০০ ০ 2:59) ৬৪ ০১৪৪ ০০৯ ০৬০ ০৯০] এজ ০5১ ০ 
০০ ৮৪০৪ 4৪ 2 0৩ ০০ ০৬৪) 2 5 49 ৬৯ ৪৯১৪ ০০ 3১ ২ 499 2:0৯] 0 ০০০ 

11১৯ 08 ০০ € 35 ৬০৯ ১৯৩ ০৭৯ 

ইমাম তিরমিযী রহ. এখানে বর্ণনা করছেন যে, হজরত ওয়াকি' রহ. আসহাবুর রায়ের মধ্য হতে এক ব্যক্তির 

সামনে ইশআরের কথা আলোচনা করেন এবং ++ ১৯ 24১৯ ঠ ১8 বলে আবু হানিফা রহ.-এর উক্তির ওপর 


বিস্ময় প্রকাশ করেন। ফলে লোকটি বললো, ইবরাহিম নাখয়ি রহ. হতেও এমনই বর্ণিত আছে। হজরত ওয়াকি' 
রহ. এটা শুনে ভীষণ ক্ষোভ, ক্রোধ ও অস্তষ্টি প্রকাশ করেন। প্রকাশ থাকে যে, সুনানে তিরমিধীতে এটিই 





"৭ উভয় প্রকার হাদিসগুলোর জন্য দ্র, সহিহ বোখারি (২/২২৮-২২৯ ০৭ 5355 ৮০ ০%৬ 52৯5-00) ১১০১ ০94১0 553৪ 


৯৪ ৮০১৯৭ 204৫), সুনানে আবু দাউদ (২/৩৯০, ০১ 5১ 40৩ ও৪ ০৭৩ ০১৯৬০ 5935), নসবুর রায়া (৩/১১৮- 
১২০, বাবুত তামাতু) ৷ -সংকলক। 

“২২ কিন্তু আল্লামা সুহাইলি রহ. আররওজুল উনুফে লিখেন ঘে, লাশ বিকৃতি সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছিলো উহুদ যুদ্ধের পরে। 
আর ইশআরের হাদিস হলো, বিদায় হজে । সুতরাং রহিতকারি এভাবে রহিত বিষয়ের আগে হতে পারেনা। সৃতরাং প্রধান এটাই যে, 
ইশআরের হাদিসগুলো লাশ বিকৃতির নিষেধাজ্ঞা সংক্রান্ত হাদিসগুলোর বিরোধী। সুতরাং যখন বিরোধ হয়, তখন প্রাধান্য হয় 
হারামকারীর ৷ আল্লামা জায়লারি রহ.ও এটাকে প্রাধান্য দিয়েছেন। বিস্তারিত বর্ণনার জন্য দ্র. নসবুর রায়া : ৩/১১৮। -সংকলক । 

আয়েশা রা.-এর বর্ণনাটি নিঙ্গরূপ। হজ্ররত আসওয়াদ হজরত আয়েশা রা. হতে বর্ণনা করেছেন, তিনি তার নিকট সংবাদ 
পাঠালেন যে, উটনিকে ইশ'আর করা হবে কিনা? তখন হজরত আয়েশা রা. বললেন, যদি তুমি চাও তবে করতে পার। ইশআর 
করবে শুধু এজন্য যাতে বুঝা যায় যে, এটি কোরবানির উট বা উটনি। 

ইবনে আব্বাস রা.-এর বর্ণনাটি নিমরূপ। হজরত আতা ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, তুমি ইচ্ছা 
করলে কোরবানির পশুর ইশআর করতে পার। আর যদি ইচ্ছা করো তবে ইশআর করো না। 


দুটো বর্ণনার জন্য দ্র., মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১-৪/১৬১-১৬, 1 0 ১৯ ৮১৭১ 0 0০৬১ এ& নং ১০৬৪, ১০৬৯, 
ছাপা, ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়্যা, করাচি-৫। 


আইনি রহ.-এর উক্তি অনুসারে ওপরযুক্ত দুটি বর্ণনার সনদ আফজাল। -উমদাতৃল কারি-আইনি : ১০/৩৫, টিন মিরার 
৪9। -সংকলক। 





২৯ তিনি লিখেন, ওয়াকি রহ. এই দুটি উক্তি ঘারা তার ও তার সাথিদের মত প্রচণ্ডভাবে প্রত্যাখ্যান করেছেন এবং মারাত্মকভাবে 
তার রদ করেছেন। এ দুটি উক্তি হারা প্রকাশ পেয়েছে যে, ইমাম ওয়াকি রহ. হানাফি এবং আবু হানিফা রহ.-এর মুকাল্পিদ ছিলেন 
না। কেনোনা, তিনি যদি হানাফি হতেন, তাহলে আবু হানিফা রহ.-এর উক্তি এতো সুনিশ্চিতরূপে এভাবে প্রত্যাখ্যান করতেন না। 


এতে আরফুশ শাজি গ্রহ্কারের উক্তি বাতিল হয়ে গেলো যে, ওয়াকি রহ. হানাফি ছিলেন। -তুহফাতুল আওয়াজি : ২/১০৬, 1 ০3 
০৯০ ১৬৭ ৩৪৪৩ 

০। -সংকলক। 

৭২৫ যেমন, শায়খ বিন্লৌরি রহ. মা'আরিফুস সুনানে (৬/৩৯৩) বর্ণনা করেছেন। -সংকলক। 

৫২৬ (৩/১৪৬৫, 01৯ ০835) ০৯০০ 458০ 44৪ ০)। -সংকলক। 

৫২৭ দ্র, (১/১১, ০8৯ ২০85 এ)। -সংকলক। 

৫২৮ তাছাড়া দ্র, সিয়ারু আ'লামিন নুবালা-জাহাবি রহ. | (৯/১৪৮, ০01৯২॥ ০২ ৫৪5১ 4০৯০১), নং ৪৮, তাহজিবুত তাহজিব ; 


১১/১২৮, 01৯ 02353 4০501 -সংকলক। 
«২৯ দূ, তারিখে বাগদাদ : ১৩/৩২৪, ০১ ০ ০.০] 2০৯১০ নং ৭২৯৭, সিয়ারু আ'লামিন নুবালা : ৬/৩৯৪, ৬% 4৯ 


4৬০০ নং ১৬৩। . 

প্রকাশ থাকে যে, তুহফাতুল আহওয়াজি গ্রন্থকার একথা স্বীকার করেন যে, হাফেজ জাহাবি রহ. ওয়াকি ইবনে জাররাহ সম্পর্কে 
ইয়াহইয়া ইবনে মাইন রহ.-এর এ উক্তি বর্ণনা করেছেন, 'আমি তার হাতে অর্থাৎ, ওয়াকি রহ. হতে আফজাল কাউকে দেখিনি । তিনি 
রাত্রি জাগরণ করতেন, সর্বদা রোজা রাখতেন এবং আবু হানিফা রহ.-এর উক্তি অনুযায়ি ফতওয়া দিতেন ।' কিন্তু তিনি দাবি করেন 
যে, 'এবং আবু হানিফা রহ.-এর মাজহাব অনুযায়ি ফতওয়া দিতেন'_ এ উক্তিটি ব্যাপকতার ওপর অবশিষ্ট নেই, বরং এটি বিশেষ 
ক্ষেত্রে প্রযোজ্য । এর ছারা উদ্দেশ্য হলো, ওয়াকি রহ. খেন্ডুর ভিজানো পানীয়ের মাসআলায় আবু হানিফা রহ.-এর উক্তি অনুযায়ি 
ফতওয়া দিতেন। কেনোনা, তিনি খেজজুর-কিসমিস ভিজানো পানীয়ের বৈধতার প্রবক্তা ছিলেন এবং তা নিজেও পান করতেন। এ 
প্রসঙ্গে আল্লামা মুবারকপুরি রহ.-এর দলিল হাফেন্ধ জাহাবি রহ.-এর নিম্নেযুক্ত উক্তি- 'তার মধ্যে এছাড়া আর কিছু (ত্রুটি) নেই যে, 
তিনি কুফিদের নবীজ পান করেন।' যেনো শুধু এ কথার কারণে 2: (7 09: 558 বলা হয়েছে। দ্র. তুহফাতুল আওয়াজি : 
২/১০৬। 

এর জবাব এই যে, আল্লামা মুবারকপুরি রহ.-এর এই ব্যাখ্যা অযৌক্তিক এবং শুধু কৃত্রিম । তা না হলে ইয়াহইয়া ইবনে মাইন 
রহ.-এর আলোচনার পূর্বাপর দ্বারা স্পষ্ট আকারে বুঝা যায় যে, আবু হানিফা রহ.-এর মাজহাব অনুসারে তার ফতওয়া দেওয়ার 
বিষয়টি ব্যাপক । বাকি আছে, হাফেজ জাহাবি রহ.-এর উক্তি দ্বারা দলিলের বিষয়টি । এটিও ঠিক নয়। কেনোনা, হাফেজ জাহাবি 
রহ.-এর উদ্দেশ্য ইয়াহইয়া ইবনে যা'ইন রহ.-এর বক্তব্যের ব্যাখ্যাদান নয় । বরং শুধু একথা বলা যে, হজরত ওয়াকি রহ.-এর মধ্যে 
ধর্মীয় দৃষ্টিকোণ হতে কোনো প্রকার দুর্বলতা পাওয়া যেতো না। শুধু এটুকু যে, তিনি খেন্জুর ভিজানো পানীয় পান করা বৈধ মনে 
করতেন । (এই দুর্বলতাও হাফেজ জাহাবি রহ.-এর মাজহাব অনুযায়ি, ওয়াকি রহ.-এর মাজহাব অনুযায়ি নয়) তাছাড়া এই প্রশ্ু 
উত্থাপিত হয় যে, ওয়াকি ইবনে জাররাহ রহ.তো নিজেও কুফি ছিলেন এবং সমস্ত কুফি নবিজ পান করা বৈধ মনে করতেন। এবার 
যদি “তিনি আবু হানিফা রহ.-এর মাজহাব অনুযায়ি ফতওয়া দিতেন'_ এ উত্তিতে আল্লামা মুবারকপুরি রহ.-এর বিশেষ ক্ষেত্রের 


ক্র ররর রাকা রা রক ৫ ৬ড়ক সকিকিক্রুকককীর্রারীরীক করব কী কীকক ক কারু বির ডওকক এরর কত 


(ওয়াকি' রহ. কে) হানাফি সাব্যস্ত করেছেন, তাদের উক্তি ভিত্তিহীন নয়। অবশ্য একজন সাধারণ ব্যক্তির 
তাকলিদে এবং একজন অভিজ্ঞ বড় আলেমের দলিলসমূহর ভিত্তিতে ইমামের সংগে মতপার্থক্যও করেন। তবে 
এই বর্ণনা সেই ইমামের সংগে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রভাবশালী হয় না। যেমন, আবু ইউসুফ, মুহাম্মদ ও ইমাম 
জুফার রহ. আবু হানিফা রহ.-এর সংগে অনেক মাসআলায় মতপার্থক্য করেছেন। তা সত্তেও সবাই তাদেরকে 
হানাফি বলেন 1৭৯ বাকি আছে, ওয়াকি' রহ. কর্তৃক এই মাসআলাতে ক্রুদ্ধ হওয়ার বিষয়টি । আসলে এই ক্রোধ 
আবু হানিফা রহ.-এর ওপর ছিলো না। এর কারণ এই ছিলো, সে লোকটি হাদিসে নববির বিপরীতে ইবরাহিম 
নাখয়ি রহ.-এর উক্তি এমনভাবে পেশ করেছিলেন যে, বাহযত হাদিসের সংগে সংঘর্ষ সৃষ্টি হয়ে গিয়েছিলো । এর 
দৃষ্টান্ত ঠিক এমন যেমন, আবু ইউসুফ রহ.-এর সামনে কদু সংক্রান্ত হাদিস*৩১ শুনে এক ব্যক্তি বললো, কদু 
আমার নিকট অপছন্দনীয় । 

আবু ইউসুফ রহ. তখন লোকটির ওপর ভীষণ ক্রোধ ও অসস্তষ্টি প্রকাশ করলেন। অথচ এটা সন্তাগতভাবে 
কোনো অপরাধ ছিলো না। তবে যেহেতু লোকটি একথা হাদিস শুনে বলেছিলো, সেহেতু সংঘর্ষের রূপ ধারণ 
করেছিলো । এজন্য আবু ইউসুফ রহ. তাকে কঠোরভাবে সাবধান করেছিলেন 1৭৩২ এ ধরনের সাংঘর্ষিক রূপের 
ক্ষেত্রে পূর্ববর্তী মহামনীধীগণের ভীষণ অসস্তষ্টির আরো অনেক ঘটনা হাদিসের কিতাবে আছে।৫৩ সারকথা, এ 





ব্যাখ্যা অবলম্বন করা হয়, তাহলে আবু হানিফা রহ.-এর বৈশিষ্ট্য কি থাকবে? এতে বুঝা গেলো, “আবু হানিফা রহ.-এর উক্তি অনুযায়ি 
তিনি ফতওয়া দিতেন'_ এ উক্তিটিতে ব্যাপকতাই উদ্দেশ্য, বিশেষ ক্ষেত্র নয়। -মা*আরিফুস সুনান : ৬/৪৯৩-৪৯৪ ৷ ঈষৎ পরিবর্ধন ও 
ব্যাধ্যা সহকারে । 

আল্লামা মুবারকপুরি রহ. লিখেন, তিনি আবু হানিফা রহ.-এর উক্তি অনুযায়ি ফতওয়া দিতেন, এ উক্তিটিতে যদি ব্যাপকতা 
উদ্দেশ্য হয়, তবুও ইয়াহইয়া ইবনে মাইন রহ.-এর উদ্দেশ্য হলো, ওয়াকি রহ. সেসব মাসআলায় আবু হানিফা রহ.-এর মাজহাব 
অনুযায়ি ফতওয়া দিতেন, যেগুলো হাদিস বিপরীত হতো না। এর দলিল এ অনুচ্ছেদে বর্ণিত তার দুটি উক্তি । -তুহফা : ২/১০৬। 

এর জবাব হলো, এই আলোচনা হ্বারা যদি উদ্দেশ্য এই যে, ইমাম আবু হানিফা রহ.-এর মাজহাব সংখ্যাগরিষ্ঠ মাসআলাতে 
হাদিসসমূহের বিপরীত হয়, তাহলে এই দাবি যে বাতিল সেটি স্বওসিহ্ধ। আর এর দলিলভিক্তিক রদ হানাফিগণ প্রতিটি মাসজালার 
অধীনে করে দিয়েছেন। আমরাও এই বিষয়টি দরসে তিরমিষীর ভূমিকায় মৌলিকভাবে উল্লেখ করেছি। 

আর যদি উদ্দেশ্য এই হয় যে, অনেক মাসআলায় হানাফিদের মাজহাব হাদিসের বিপরীত হয়, তাহলে এই দাবিও ভুল এবং 
রশ্নসাপেক্ষ । সারকথা, হজরত ওয়াকি ইবনে জাররাহ রহ. হানাফি মাজহাবপন্থি ছিলেন। শক্তিশালী দলিলসমূহ দ্বারা তা প্রমাণিত 
হয়। বাকি আছে, অনেক মাসআলায় আবু হানিফা রহ.-এর সংগে তার মতপার্থক্যের বিষয়টি । এটি তার হানাফি হওয়ার বিপরীত 
নয়। যেমন, উত্তাদে মুহতারামের বক্তব্যে শীগ্রই আসবে । -সংকলক। 

** আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র., মা"আরিফুস সুনান : ৬/৪৯১-৪৯২। -সংকলক। 

** বর্ণনাটি নিম্নরূপ । হজরত আনাস ইবনে মালেক রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাঙ্ কদু পছন্দ করতেন। 
তারপর তার নিকট খালা হাজির করা হলো, কি'বো তাকে খানার জন্য দাওয়াত দেওয়া হলো, তখন আমি কদু তালাশ করতে লাগলাম 
এবং প্রিদ্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কদু রাখছিলাম। কেনোনা, আমি জানতাম তিনি এটি ভালোবাসেন । - 
শামায়েলে তিরমিযী : ১২, ৯১ 4৪১০ এ] ৩৮৬ ০ ০৯৭) ৪4 ৬৬ ভই ৫ ৩ ৪৮ 

এই অনুচ্ছেদে কদু সংক্রান্ত হজরত আনাস রা.-এর আরেকটি হাদিস বর্ণিত আছে। তাছাড়া সুনানে তিরমিযীতে হজরত আনাস 
রা.-এরই আরেকটি বর্ণনা লাউ সংক্রান্ত বর্ণিত আছে। দ্র. (২/১৫, +১ 3৭ ৬৬ ₹ ৩০০৩ ০৯৬৪৭ ০৪১৪) । সংকলক । 

“* মোল্লা আলি কারি রহ. লিখেন, 'এর দৃষ্টান্ত হলো, হজরত আবু ইউসুফ রহ.-এর সংগে সংঘটিত একটি ঘটনা । যখন তিনি 
বর্ণনা করলেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, তখন এক ব্যক্তি বললো, আমি কদু পদ্ছন্দ করি 
না। তখন ইমাম আবু ইউসুফ রহ. ছলোয়ার কোষমুক্ত করলেন এবং বললেন, তুমি ঈমান নবায়ন করো । তা না হলে অৰশাযই জাম 
তোমাকে হত্যা করবো । -মিরকাতুল মাফাতিহ : ৩/৬৬, ১ 0১০৬] ০৬1১ 3০৮ ৮৯১। -সংকলক। 

** যেমন, সুনানে তিরমিধীতে হজরত ইবনে উমর রা. এবং তার সাহেবজাদার ঘটনা । মুজাহিদ বলেন, আমরা হজরত ইবনে 
দরসে ভিরিবিযী -১২ক 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড ২ ১৭৮ 01000888১১১ 


ারিনারর্যারার্র্রার্য্র্হ্র রর ররর নে ১ 


করা ঠিক না। আর না এর ছারা আবু হানিফা রহ.-এর কোনো অসম্মান হয়। 


*৩::6 ক ৯ তত €ঠ । পা 
(১৮৮১১ ১২) 


শিরোনামহীন অনুচ্ছেদ-৬৮ (মতন পৃ. ১৮১) 
১ উপ 58৮45 3০ ও। এত ভে 8254 9৪০67 5৪ 
৯০৮। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু 
ক্রয় করেছিলেন, কুদায়দ নামক স্থান হতে । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি গরিব। এটি আমরা সাওরির হাদিস হতে ইয়াহইয়া ইবনে ইয়ামান 
ব্যতীত অন্য কোনো সুত্রে জানি না। নাফে" রহ. হতে বর্ণিত আছে যে, হজরত ইবনে উমর রা. কুদায়দ থেকে 


(কোরবানির পশু) ক্রয় করেছেন৷ 
আবু ঈসা রহ. বলেছেন, এটি শ-০11 


১] ৫] 0৫ ৫85 এ এ 
অনুচ্ছেদ-৬৯ : মুকিমের জন্য কোরবানির পশুর 
গলায় মালা বাধা প্রসংগে মেতন পৃ. ১৮১) 


সো হি 2 ৃ »$ ০৯৪০ টে? ঠা ৫৫ ঠি৫ বেরা 
২1/১5212 00॥ 3 495 এ ৬৮৪ এ ০0১59 ৯৬ ৬৪ এএ এএও হি 22০০০ 5 51৭ 
ক ৯১৫ ৭২৮৯০ 4৫ 


এআ 0৫0 এও 





উমর রা.-এর নিকট ছিলাম । তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদেরকে রাতে 
মসজিদে যাবার অনুমতি দাও । তখন তার সাহেবজাদা বললেন, আল্লাহর শপথ, আমরা তাদেরকে অনুমতি দেবো না। তার! এটাকে 
ফাসাদের বাহানা বানিয়ে নিবে । তখন ইবনে উমর রা. বললেন, আল্লাহ তোমার সংগে এমন এমন করুন । আমি বলছি, আমরা 


অনুমতি দেবো না! (১/১০১, ১৯. এ] ৪৮ 0১৯ ৬ 55) । আর মুসলিমের বর্ণনায় এই ঘটনায় নিদেযুক্ত শব্দ বর্ণিত 
আছে। তখন হজরত আবদুল্লাহ্‌ রা. তার দিকে ফিরে তাকে মারাত্মক গালি দিলেন। আমি তাকে কখনও এমন গালি দিতে শুনিনি । 
আরো বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, আর তুমি বলছো, আল্লাহর শপথ, 


আমরা অবশ্য তাদেরকে নিষেধ করবো! (১/১৮৩, ১৯৮] ভু ৪ ১৯ ৭৪) ইমাম আহমদ রহ. মুজাহিদ হতে বর্ণনা 
করেন, "তারপর আমৃত্যু আবদুল্লাহ্‌ রা. তার সাহেবজাদার সংগে কথা বলেননি । হাফেজ ইবনে হাজার রহ. এ বিষয়টি ফতহুল 
বারিতে (২/২৮৯, ৯ এ] ০৮৪ ত ১১৯ ২০৯) বর্ণনা করেছেন। 

এ ধরনের আরো ঘটনাবলির জন্য দ্র. মা'আরিফুস সুনান : ১-১৪০-১৪১, ৯০ ও& 0১ 2৯155 ওঠ পল তি পি 


সংকলক । 
দরসে তিরমিযী -১২৭ 


দরসে তিরমিধী-৩য় খণ্ড 2 ১৭৯ 


তগঠহগতিগি তত তত িটিস্তিজ্গ ত্র ততই্স স্ব ১১৬১ সতনিবক্তিিউত্রকতহি তত ডডিউিশ্উিত্কঠকউিন কত তত০৯৬১৯ক৬৬৬৬৬০৬৩৬৪৩কপ৬ক৫০৬৭০৬তজ জনক এক এ কত্রউউলঠতকাতকত বকিউতরউউজিউরকতিউজকঠক ওক সজকজিরজকতকিকততজ$কককতকতউকককিসক$$ককিউিউরককডক জনক ৮৬৩৮ ০৪৩৮৯০০২০৪০ক১৩৩৩ 
ত 


৯০৯। অর্থ : আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর মালা 
পাকিয়েছি। তারপর তিনি এহরাম বাধেননি এবং কোনো পোশাক বর্জন করেননি । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮৯. ০১৯ 


অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তিনি বলেছেন, যখন কেউ কোরবানির পশুর গলায় 
হজের নিয়তে মালা বাধে তার ওপর কোনো কাপড় এবং খুশবু হারাম হবে না, যতোক্ষণ না এহরাম বাধে । আর 
অনেক আলেম বলেছেন, যখন কেউ কোরবানির পশুর গলায় মালা বাধে তখন তার ওপর সেসব জিনিস ওয়াজিব 
হয়, যা যুহরিমের ওপর ওয়াজিব হয় । 


১৬] 30 058 ৫. এ এ 
অনুচ্ছেদ-৭০ : বকরির গলায় মালা বীধা প্রসংগে (মতন পৃ. ১৮১) 
৮০৯:£৫/৫৮6 নি %: ৯৮:৪৫:৫৫ ছি উন্ রা 22 লি 
3৩০৫ 0০ ১505 এ এল এন 0280 ৪১৫ এ টম তর: অত 2০ 067 ৭1, 
৫১৯৪ 
৯১০। অর্থ : আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির সমস্ত 
বকরির গলার মালা পাকাতাম। তারপর তিনি এহরাম বাধতেন না। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.৯ ৯ 
সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা বকরির গলায় মালা বাধার 


মতপোষণ করেন। 
দরসে তিরমিযী 
০ 5 0৮৩ 4৯০ এ এপি এএ ০0১59 6৯৬ ২১৩ টঞ এ 2 এড ৭০৬৪০ ০০ 





”* বোখারি সহিহ বোখারিতে (২/৩০ ৫৯ ১১০ ০১১ ,44৩.] ০১39), মুসলিম সহিহ মুসলিমে (১/৪২৫, ২/১৩০) 44১ 
৯ এ] ৮) ২০) নাসায়ি সুনানে নাসায়িতে (২/২১, ০& ১০, আবু দাউদ সুনামে আবু দাউদে (১/২৪৪, ৬৯ 44: 
১১০১)) )* ইৰলে মাজাহ সুনানে ইবনে মাজায় (২২৪, ৯) ১১০ ৮১১) এ হাদিসটি বর্ণনা করেছেন। 

** এই বর্ণনায় কুল্লাহা শব্দটিতে যবর এবং যের দুটিই পড়া যায়। যবর পড়লে এ শব্দটি ১১$ এর তাকিহ হবে । জার যের 


পড়লে ৮১১ শব্দের তাকিদ হবে তারপর ৮০ শব্দটি ৬২৯ হতে হাল হওয়ার কারণে যের বিশিষ্ট হয়েছে। তবে এর ওপর প্রশ্ন 
উদ্থাপিত হয় যে, মুজাফ ইলাইহি হতে হাল হওয়া তখন বৈধ হয়, যখন মুজাফ ইলাইহিকে মুজাফের স্থলাভিষিক্ত করা বৈধ হয়। 
এটাতো এখানে সম্ভব নয় । 


বিব্রৌরি রহ. মা'আরিফুস সুনানে (৬/৫০১) এটাকে বর্ণনাকারিদের তাসাররুফ সাব্য্ত করেছেন এবং তিরহিষীর বর্ণনার 
বিপরীতে বোখারির বর্ণনাগুলোকে প্রাধান্য দিয়েছেন, তাতে এ বিহয়টি অন্য পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। যেমন, এক বর্ণনায় বর্ণিত 


রিয়ার রা বটযাযর্রাহারা যানের বার 775 


শাফেয়ি এবং হাম্বলিদের দলিল এ অনুচ্ছেদের হাদিস যাতে বকরির জন্য মালা তৈরি করার উল্লেখ 
আছে? । 

হানাফি এবং মালেকিগণ প্রথমতো এর জবাবে বলেন যে, এই বর্ণনায় ছাগলের উল্লেখ আসওয়াদ ইবনে 
ইয়াজিদের একক বর্ণনা* | তা না হলে বাস্তবতা হলো, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 
হজে বকরি নিয়ে যাওয়া প্রমাদিত নয়, বরং উট নিয়ে যাওয়া প্রমাণিত ।৭** 


শট ৮ শা শী শী শীশিীপপিটীশ্ীীতী 
হয়েছে, ৯০] 3০৪ ২৪ 4০১০ 4০1 ০৭০ ৬৪০৪ ২১] ০৬ ০5৪1 আরেক বর্ণনায় বর্ণিত হয়েছে, 5৭) ০৬৪ ১55 ৪ 
২.) 4০ ৮৬ । উভয় বর্ণনার জন্য দ্র., সহিহ বোখারি (১/২৩০, ৯৪ ৯০ ০০)! 

প্রকাশ থাকে যে, অনেক আলেমের মতে যদি মুজাফ ইলাইহকে মুজাফের স্থলাভিষিক্ত নাও করা যায়, তবুও যদি মুক্জাফ মুজাফ 
ইলাইহির অংশের মত হয়ে যায়, তাহলে যুজাফ ইলাইহি হতে হাল বানানো বৈধ এবং ১৩ শব্দটি যেহেতু ৬১৯ এর সংগে মিলিত 
হয়ে আসে, এ হিসেবে এটি ২৯ এর অংশের মতো। সুতরাং এ অনুচ্ছেদের হাদিসে ৮০ শব্দটিকে ৮-৯ হতে হাল বানালো বৈধ । 

অনেকের মতে কোনো শর্ত ব্যতীত মুজাফ ইলাইহি হতে হাল বানানো বৈধ । তাদের মাজহাব অনুসারে কোনো প্রশ্ন উথ্থাপিত 
হবে না। -হাশিয়া জামিউল উসুল (৩/৩৪১, ১800) ০৮5) ভঠ নং ১৬৫৬, শরহুত তিরমিষী-আরুত ভাইয়িব হতে বর্ণিত) । - 
সংকলক । 


৫০ মাজহাবসমূহের বিস্তারিত বর্ণনার জন্য প্র. সুগনি ইবনে কুদামা : ৩/৪৯, ৯১৯] ০] ৮১০ ০৬ ০০৯৮৭ ৬ শরহে 
নববি আলা সহিহ মুসলিম : ১/২২৫, ৯১৯ ৬] ৬৫] ২ ৩১৯১এ ৪) -সংকলক। 


৫৩৭ জবাবের জন্য দ্র., উমদাতুল কারি : ১০/৪১, ৯) 3580 4০৪1 সংকলক । 

৫৬ যার ব্যাখ্যা হলো, এই বর্ণনাটি হজরত আয়েশা রা. হতে বর্ণনাকারি অনেক তাবেয়ি আছেন। -যথা ওরওয়া ইবনে জুবায়র, 
আমরা বিনতে আবদুর রহমান, কাসেম, আবু কিলাবা, মাসরূক, আসওয়াদ রহ. প্রমুখ । তাদের মধ্য হতে শুধু আসওয়াদ রহ.ই 
বকরির কথা উল্লেখ করেন। আর কোনো বর্ণনায় বকরির উল্লেখ নেই । বরং ৯১১ 45১০ 4০) ভাজ এ ০০ ৬০৬ ১১১৩ ০ 5 


কিংবা অনুরূপ কোনো শব্দ বর্ণিত আছে। সমস্ত বর্ণনার জন্য দ্র. সহিহ মুসলিম : ১/৪২৫, ০৯ এ] ৬৫) ৬০৯৪ ৮৯৬৯৫০৭ ৬৪৪। - 


সংকলক । 
৫০ আল্লামা আইনি রহ. ছাপলের গলায় মালা না বাধার এই দলিল উল্লেখ করেছেন যে, ছাগল বকরি এগুলো হলো, কমজোর 


জন্ত্র ৷ সুতরাং গলার মালা এগুলো বহন করতে পারবে না ।-উমদা : ১০/৪১, ৯৯] ৯ ০৪ 

ইবনুল মুনজির রহ. বলেন, “আমি হানাফি এবং মালেকিদের পক্ষে তাদের অনেকের নিনেযুক্ত উক্তি ব্যতীত জার কোলো দলিল 
পেলাম না। অনেকে বলেছেন, বকরি দুর্বলতার কারণে মালা বহন করতে পারবে না । এটি জয়িফ দলিল । কেনোনা, গলায় মালা বাধা 
দ্বারার উদ্দেশ্য হলো নির্দশন | এ ব্যাপারে সবাই একমত যে, বকরিতে ইশআর করা হবে না । কেনোনা, সেটি দুর্বলতার কারণে তার 
ক্ষমতা রাখে না। সুতরাং এটির গলায় এমন মালা দেওয়া হবে যেটি বঙ্করিকে অক্ষম করবে না। -ফতহুল বারি-ইবলে হান্তার : 
৩/৪৩৭, ৯১৯) ১54০ ৪০3 

এর জবাব এই দেওয়া যায় যে, বকরির মধ্যে নিদর্শনের জন্য শুধু মালা বাধাই যথেষ্ট । চাই পশমের ছোট ছোট অংশের রশির 
মাধ্যমেই হোক লা কেনো ৷ অবশ্য বকরি ঘেহেতু একটি দুর্বল জানোয়ার, সেহেতু এর ক্ষেত্রে স্কুতার মালা বানিয়ে মালা দেওয়া যাবে 
না। হানাফিদের মতেও প্রধান এটাই যে বকরিতে মালা লাগানো তো বৈধ, কিন্তু ভ্কুতার মালা নয় । এ বিষয়টি শীস্রই স্কুল বক্তবে। 
আলছে। 


.............০০০০০০৮৮৮৮৮৮৮৮০০০০০এএএদরসে.তিরমিবী-৩য়, বড. .১১:১, 00000000000 
দ্বিতীয়তো শাহ সাহেব রহ. বলেনঃ”, যদি এটা স্বীকার করে নেওয়া হয় যে, এই মালাগুলো বকরির জন্য 
তৈরি হচ্ছিলো তবুও এই হাদিসে সুস্পষ্ট ভাষায় এর বর্ণনা নেই যে, মালা বানানো দ্বারা উদ্দেশ্য জুতার মালা 


তৈরি করা । বরং স্পষ্ট এটাই যে, এখানে জুতা ব্যতীত শুধু পশমি মালা ব্যবহার করাই লক্ষ্য-উদ্দেশ্য ছিলো। 
হানাফিদের মতে এতে কোনো সমস্যা নেই 1৪১ 


11০৯৪ ১ এ অনুচ্ছেদের হাদিসের এই শব্দ দলিল করছে যে, শুধু বকরির গলায় মালা বাধলে একজন 


মানুষ মুহরিম হয়ে যায় না। জমহুরের (গরিষ্ঠের) মাজহাব হলো, শুধু কোরবানির পশুর গলায় মালা বাধলেই 
কেউ মুহরিম হয়ে যায় না*২। যতোক্ষণ পর্যস্ত তালবিয়া না বলবে, কিংবা কোরবানির পশু নিয়ে না যাবে। 





বকরির গলায় মালা না বাধার ওপর বাদায়ি গ্রন্থকার আরেক পত্থায় দলিল পেশ করেছেন। তিনি বলেন, বকরির মধ্যে মালা বাধা 
হবে না। এর দলিল আল্লাহ তা'আলার বাণী- 2:50 3১ ৫] 3১ : এ বাক্যটিতে ২:১৬ শব্দটি ৪২২ এর ওপর আতফ হয়েছে। 
আর আতফের দাবি হলে! মূলত ভিন্নতা । হাদি শব্দটির প্রয়োগ বকরি, উট, গরু সবগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং এর দ্বারা 
প্রমাণিত হয় যে, হাদি দুই প্রকার । ১. যার গলায় মালা লাগানো হয়। ২. যার গলায় মালা লাগানো হয় না। উট এবং গরুর গলায় 
সর্বসম্মতিক্রমে মালা লাগানো হবে। সুতরাং একথা নির্ধারিত হয়ে গেলো যে, বকরির গলায় মালা লাগানো হবে না। যাতে কালাইদ 
শব্দটির আতফ হাদির ওপর ভিন্ন জিনিসের ওপর আতফের শামিল হয়। যাতে এটি বিশুদ্ধ হয়ে যায়। -বাদায়িউস সানায়ে : ২/১৬২, 
১১৯৬4 ৯৮০৪ ৩00৬8 ১ ০৮০৪। সংকলক । 

৭০ মা'আরিফুস সুনান : ৬/৫০০। -সংকলক। 

++ তারপর ইবনুল মুনজির রহ. বলেন, হানাফিগণ মূলত বলেন যে, বকরি হাদি বা কোরবানির পশুর শামিল নয়। সুতরাং 
হাদিসটি তাদের বিরুদ্ধে অন্য দৃষ্টিকোণ হতে দলিল। -ফতহুল বারি-ইবনে হাজার : ৩/৪৩৭, ৯৯) ১১1 ০%২ মোট কথা, হানাফিগণ 
বকরিকে হাদির শামিল করেন না, অথচ অন্যদের মতে ছাগল-বকরি হাদির শামিল। এই দ্বিতীয় মাসআলাতে এ অনুচ্ছেদের হাদিসটি 
হানাফিদের বিপরীত দলিল। কেনোনা, এ অনুচ্ছেদের হাদিসে (১০ 1৫5 ০.১ 43৮ 41 4.০ 4০1 0১৮) ৪৯৬ ১৬ 0 5৪ 
বলে গানামের ওপর হাদি প্রয়োগ করা হয়েছে। 

তবে হানাফিদের ওপর ইবনুল মুনজির রহ.-এর এই প্রশ্ন সঠিক নয়। এজন্য আল্লামা আইনি রহ. বলেন, এটা হানাফিদের 
বিরুদ্ধে অপবাদ । হানাফিগণ কোথায় বলেছেন যে, ছাগল হাদির শামিল নয়। বরং তাদের কিতাবাদি ভরপুর যে হাদি সেসব জন্তর 
নাম যেগুলোকে কোরবানির জন্ত হিসেবে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশে হেরেমের দিকে নিয়ে যাওয়া হয়। তারা বলেন, এর 
সর্বনিদ স্তর হলো বকরি। কেনোনা, ইবনে আব্বাস রা. বলেন, 5৮5 5০ ০১ ১১০ 051 এ হতেই হানাফিগণ বলেছেন, হাদি 
হলো উট, গরু ও ছাগল । চাই নর হোক কিংবা মাদি। এমনকি তারা বলেছেন যে, এটা ইজমায়ি বিষয় । অবশ্য তাদের মাজহাব হলো 
যে, গলায় মালা লাগানো হবে বাদানা তথা উটের মধ্যে । ষকরি বাদানার শামিল নয়। সুতরাং এর গলায় মালা লাগানো হবে না। 
কেনোনা, বকরির গলায় মালা লাগানোর বিষয়টি প্রসিদ্ধ নয়। কেনোনা, যদি এর গলায় মালা লাগানো সুন্নত হতো, তবে এটা 
লোকজন পরিহার করতো না। -উমদাতৃল কারি : ১০/৪২, *৮] ২১ 5%31 -সংকলক । 

+২ একদল সাহাবি যাদের মধ্যে আছেন হজরত আলি, ইবনে মাসউদ, ইবনে উমর ও জাবের রা.- তারা বলেছেন, হখন গলায় 
মালা লাগালো, তখন এহরাম বেঁধে ফেলো । ইবনে আব্বাস রহ. হতেও অনুরূপ বর্ণিত আছে। তিনি বলেছেন, কেউ যখন জন্তর 
গলায় মালা বাধে হজ্জ কিংবা ওমরার নিয়তে, তখন তার এহরাম হয়ে যায়। বাদায়িউস সানায়ে : ২/১৬২, ৯০) ৮ ৩৬ |) ০০৪ 
4১৯১ 441 ইবনুল সুলজির রহ. সুফিয়ান সাওরি, আহমদ ও ইসহাক রহ.-এরও এ মাজহাব বর্ণনা করেছেন। -উমদা : ১০/৩৮, 
২৪১ ১৯৪ ০০ এ আল্লামা খাজাবি রহ. আসহাবে রায়ের মাজহাব ইবনে আব্বাস রা.-এর মাবহাবের অনুকূল বর্ণনা করেছেন। 
তৰে হাফেজ ইবনে হাজার রহ. তার উত্তি প্রত্যাখ্যান করতে গিয়ে বলেন, 4১০ 71০1 ৬১৬৬ ৫০০ ৬ ৯১১। কতন্থল 
বারি : ৩/৪৩৭। 

ওপরযুক্ত সাহাবায়ে কেয়ামের মধ্য হতে হজরত আলি রা.-এর আছর মুসান্নাফে ইবনে আধি শায়বাতে বর্ণিত আছে, “হজরত 


দরসে তিরযিষী-৩য় খণ্ড ৮ ১৮২ 


০৬৩৪ ৬৬৪ ককক ৮০ ৩৮ তক ক৬ ৬৩ ৪৬৬ক৯০৭০ক কত এক৯৬$ক ও পক৬৩জতজবকত৪৬ক৪০৪৮৯ব কব জত একক ককা৮ও একও জ্৬৬৩তহীরজজক৪৩৪৩ক কর ওক ৬৮ তজরওজঞজস্তরাক৬উ ৭৯৪৪ ৫ ৩৯৪৪৬ এ ০৬৪ কক কককক এটির কীতজগারজককাটীল ক টিককঠউ ভউকসত ৪৯৯৬ কজএিকঞও উর ক ৬১৯৬ ক ঠিক রনি সক ল৯পিতি* এ ৪৯ 


এমনভাবে কোরবানির পণ্ড প্রেরণের ফলে মুহরিম হয়ে যায় না। তারপর কোরবানির পশু নিলে যদিও তালবিয়া 
না পড়ুক সে মুহরিম হয়ে যায়। কেনোনা, কোরবানির পশু নিয়ে যাওয়া মানে তালবিয়া পড়ার পর্যায়ভুক্ত। 
বিস্তারিত বর্ণনার জন্য ইলাউস সুনান গ্রন্থ দ্রষ্টব্য 1৫ 


40 0 এ] ০৮৮1 £ এ এ 
অনুচ্ছেদ-৭১ প্রসংগ : কোরবানির পশু মরার 
উপক্রম হলে কী করবে? মেতন পৃ. ১৮১) 
জর কানে গল 0১5০ ০১০০ : ০158 ৯৩ ০৪- ৭11 


রি *ঠিঠ 


এস্সি। পাটি 


১47497 ৬$ (৫ এ ৪ পন চা 3০৪ এ এ 42০৮০ এ এ এএ 





ইবনে উমর, আলি ও ইবনে আব্বাস রা. সে ব্যক্তি সম্পর্কে বলতে যে, কোরবানির উট ছেড়ে দিবে, সে সেসব বিষয় হতে বিরত 
থাকবে, যেগুলো হতে একজন মুহরিম বিরত থাকে । সে কেবল তালবিয়া পড়বে । জাফর বলেছেন, সে তাদেরকে প্রতিশ্রুতি 
ইশআরের দিন আসবে, তখন সে সেসব কাজ হতে বিরত থাকবে, যেগুলো হতে একজন মুহরিম বিরত থাকে । (১-৪/৮৮, নং ৫৭৬, 
১১৯। 4০ 4০৪ ৮০ এএ 95 ০৭)। প্রথমতো গলায় মালা বীধা সম্পর্কে এই বর্ণনাটি স্পষ্ট নয়। দ্বিতীয়তো এর সম্পর্কে 
হাফেজ ইবনে হাজার রহ. বলেন, এটি মুনকাতি' | -ফতহছুল বারি : ৩/৪৩৬। 

হজরত ইবনে মাসউদ রা.-এর এ আছরটি আহকার পেলো না। বরং হাফেজ ইবনে হাজার রহ.তো ভার মাজহাব সংখ্যাগরিষ্ঠ 
সাহাবা তথা হজরত আয়েশা, আনাস, ইবনে জুবায়র প্রমুখের মতও বর্ণনা করেছেন! অর্থাৎ, এর ফলে সে মুহরিম হবে না। 

ইবনে উমর রা.-এর আছর মুসান্নাফে ইবনে আবু শায়বাতে বর্ণিত আছে, 1 3 ০ (১-৪/৮৭, নং ৫৬৮, ৮ ৯ ভঃ 
৭১৯) ১১৯ ১৯১ ১৯১৪ 4 4৮৯৪ 4) ইবনে আব্বাস রা.-এর আছরও মুসান্নাফে ইবনে আবু শায়বাতেই বর্ণিত আছে » ০৯ ১ 
»১৯। ১৬ ০৯৪ 4381 ১-৪/৮৬, নং ৫৬২)। বাকি আছে, এ দুটি আছরের ব্যাপার । প্রথমতো এটাকে মুহরিমদের সংগে সামন্তস্য 
ও সাদৃশ্য অবলম্বনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ছ্বিতীয়তো হাফেজ রহ. ইমাম জ্ুহরি রহ.-এর উক্তি বর্ণনা করেছেন যে, লোকজন 
যখন হজরত আয়েশা রা.-এর মারফু' বর্ণনা সম্পর্কে জানতে পায়, তখন তারা ইবনে আব্বাস রা.-এর ফতওয়া ছেড়ে দেয়। -ফতহুল 
বারি : ৩/৪৩৬-৪৩৭। ফলে অবশ্য অবশ্যই হজরত ইবনে উমর রা.-এর আছরের হুকুমও এটাই হবে। বাকি আছে, হজরত জাবের 


রা.-এর বিষয়টি । তার হতে একটি মারফু' বর্ণনা মুসনাদে আহমদ ও বাজ্জারে উল্লিখিত আছে। এই বর্ণনা সম্পর্কে আল্লামা হাইছামি 
ব্রহ. লিখেন, আহমদের বর্ণনাকারিগণ সেকাহ। আর এই বর্ণনার একটি সূত্র সম্পর্কে তিনি লিখেন, এর বর্ণনাকারিগণ সহিহ বোখারির 


বর্ণনাকারি। -মাজমাউজ জাওয়ায়িদ : ৩/২২৭, 2১৪০ ৯১) ৬১৯ ২০৪ ০৯৪ ০51 তবে বান্তবত। হলো, আল্লামা হাইছামি রহ. কর্তৃক 
এই বর্ণনাটিকে সহিহ সাব্যস্ত করা ঠিক নয়। বহু মুহাদ্দিস এই বর্ণনাটিকে জয়িফ সাব্যস্ত করেছেন। হাফেজ ইবনে হাজার রহ. বলেন, 
এ হাদিসটি দলিল নয়। কেনোনা, এর সনদ জয়িফ ৷ -ফতহুল বারি : ৩/৪৩৬, ৯১৪৪ ১১১৬] ২ ০১৭ ১31 আরো আলোচনার জন্য 
দ্র, ই'লাউস সুনান : ১০/২৩২, ৯১৯ ২৪৪ 53 4 ০৭ ৪1 সংকলক । 

৭৪৩ তাই হেদায়া গ্রন্থকার বলেন, হাদি বা কোরবানির পশু নিয়ে যাওয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা প্রকাশার্থে 


তালবিয়া পড়া ৷ কেনোনা, এটা শুধু তিনিই করেন যিনি হজ ও ওমরার ইচ্ছা করেন । আর ডাকে সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ করা! 
কখনও কখনও উক্তির মাধ্যমে হয় | সুতরাং তখন সে এর মাধ্যমে মুহরিম হয়ে যাবে । কেনোনা, তার নিয়ত এহরামের বৈশিষ্ট্যাবলির 


মধ্য হতে একটির সংগে মিলিত হয়েছে । -হিদায়া : ১/২৫৬, ০18 ০১ 481 সংকলক । 


৭** দ্র, (১০/২২৮-২৩৫, ৯১৯ ৩ ৪০১ 2১৯ ১ ০০ ৯5) । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 8 ১৮৩ 


গঠিত নতততরি সত ৫৯শিতসতিসিসিক তি ৩৩১৩৬ নক পটিতিকিত ৯৯৬ চিকন? উক্কিতজকহিসিতিতিস৬ক রসিক ৪৩৯০৩৫৮৮৯১৪৭৯৯৯৬৬ই০৬৬জএ ৪৫৫৬৪৮৬৬৬০০ ১৭৯৬৬৬৬৫০৮০ ডকউ৪৬$কক কতক ডকক৪ক%ক৫৫০৬ক৬ক৪৯ককককওজজত জজ কক তির ৬০৬ক১ ৮৪ কক কত উ্রককিতকরজ এজ তত ত৪০১৪০৮৪৪০০৩৯, 


৯১১। অর্থ : নাজিয়া আল খুজায়ি রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোরবানির যে পশু মরার 
উপক্রম হয়ে যায়, সেটির ব্যাপারে আমি কি করবো? জবাবে তিনি বললেন, এটি কোরবানি করো । তারপর এর 
রক্তে জুতা ডুবিয়ে দাও । তারপর এটিকে লোকজনের মাঝে এমনি ছেড়ে দাও। তারা এটি ভক্ষণ করবে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 

এ অনুচ্ছেদে জুয়াইব আবু কাবিসা আল খুঁজায়ি রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, নাজিয়ার হাদিসটি ৯.০ ১১৯ । 

ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা নফর কোরবানির পশু সম্পর্কে বলেছেন, যখন 
এটি মরার উপক্রম হবে, তখন সে নিজে খাবে না এবং তার সাধি-সঙ্গীদেরও কেউ খাবে না। বরং এটিকে 
লোকজনের খাওয়ার জন্য ছেড়ে দিবে। এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটি ইমাম শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব । তারা আরো বলেছেন, এর হতে কিছু খেলে যে পরিমাণ খাবে, সে পরিমাণ জরিমানা 
দিতে হবে। 


অনেক আলেম বলেছেন, যদি নফল কোরবানির পশু হতে কিছু ভক্ষণ করে তবে যে জন্ত্রটি খেয়েছে তার 
জরিমানা দতৈ হবে। 


দরসে তিরমিযী 
1201 ০১33: 4০ 20 ৮০3 49০ এ০। ভন 401 0553 ০৯৪ ০৯১০ ০৬91 ১৯] ৫৪৬৯5 ৫৪৫০০ 
53 ০5 ৩৪ ০৯ ০১ 5 এ৪ তি এ তি ৬০৯৭ 2 ৩৩ 2০৯ ০০ 295 জে শত ০৪5 
১১5 


কোরবানির জন্ত যদি মরার উপক্রম হয়, তাহলে যদি এটি নফল কোরবানির পশু হয়, তখন এটি জবাই করে 
দিবে এবং এর জুতা রক্তম্নাত করে কুঁজের ওপর ঘষে দিবে। যাতে লোকজন বুঝতে পারে, এটি কোরবানির 
জন্ত্র। 

১. এমন পশুর ব্যাপারে হানাফিদের মাজহাব হলো, এমন জন্তর হতে নিজে খাওয়া এবং ধনীদেরকে 
খাওয়ানো অবৈধ! এটা শুধু ফকির গরিবরাই খেতে পারবে । তবে যদি সে কোরবানির পশু ওয়াজিব হয়ে থাকে, 
তাহলে তার দায়িত্বে আবশ্যক হলো, এর স্থলে অন্য আরেকটি কোরবানির পণ্ড কোরবানি দেওয়া । আর এই 
কোরবানির পশুটি তার মালিকানা হয়ে যাবে । সুতয়াং এটা নিজে খাওয়া, দান করা, গরিবকে খাওয়ানো এবং 





“* সুনানে আবু দাউদ : ১/২৪৫, ৫১১ ০] 0 ৬০০ 1 ১ ২৭৬ সুনানে ইবনে মাজাহ ; ২২৪, ৮৯০1১] ১৫] ০৪4৭৪ 
সংকলক । 


+* তিনি হলেন, ইবনে কা'ব ইবনে স্কুনদুব কিংবা স্কুনদুৰ ইবনে কা'ব । প্রথমদিকে তার নাম ছিলো জাকওয়ান। পরবর্তীতে 
যঙ্গন তিনি কুরাইশের জুলুমের পাঞ্জা হতে মুক্তি পেলেন, তখন নবী করিম সাল্লান্সাহ আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন 
নাজিয়া। সিহাহ সিভার তার থেকে একটি হাদিস ব্যতীত জার কোনো হাদিস বর্ণিত হয়নি । -মা"আরিফুস সুনান : ৬/৫০১। 


** ৬২১৮৮ সহকারে । অর্থাৎ, সে ধ্বংস হয়ে গেছে এবং সফর করতে অক্ষম হয়ে গেছে। -মাজমান্ট -বিহাকিল আনওয়ার : 
৩/৬১৭, মান্দা ৮১১৬০-সংকলক । 


দরসে ভিরমিযী-৩য় খণ্ড ২ ১৮৪ 


৬ ৬০০৪৯ ৪১০ $জ ক তক এ ৮৩৪ ভক্ত ৬৬৬ ৪৯৪৬৬৬৩০৬৬৬ ডক৫৯১৪৬৯ক৮৬একককডত৮৬৬৩৩৪৪৩৪কএ৬৫৩৯৩ক কক ডজঞ্জএককতউতউকজকরউকউণকউকককজজজতজকিতিতডডজজকরওকতককউকউজক্জতজরকজিতরজিএক এত তকগাকতিকএজজঞক জজ রর উস একিউিউ কিক রত উজিউ্ন্ক্কক্জউরক তত তততিউজত্জতককিক সতত দত 


সর্বপ্রকার ব্যবহারের এখতিয়ার আছে তাতে । হানাফিদের ব্যতীত ইমাম আহমদ এবং মালেকিদের মতে এটি 
ইবনুল কাসিমেরও মাজহাব । 

২. শাফেয়ি' রহ. এর মতে হুকুম হলো, এর বিপরীত এটি যদি নফল কোরবানির পশু হয়, তবে তাতে সব 
ধরনের ব্যবহারের এখতিয়ার আছে। আর যদি এটি মানতের কোরবানির পশু হয়, তবে তার মালিকানা তার 
হতে খতম হয়ে যাবে । এখন এটি শুধু মিসকিনদের হক | সুতরাং না এটাকে বিক্রি করা বৈধ, না অন্য জন্ত দ্বারা 
পরিবর্তন করা বৈধ । 

হানাফিদের উক্তির কারণ হলো, নফল জন্ত ক্রয়ের ফলে সেটি জবাইয়ের জন্য নির্দিষ্ট হয়ে যায় । সুতরাং 
এটাকে নৈকট্যের কাজেই ব্যয় করা আবশ্যক । আর এর পদ্ধতি হলো, ফকিরদেরকে খাওয়ানো । ধনীদেরকে 
খাওয়ানোর ফলে এই উদ্দেশ্য অর্জিত হয় না। এর বিপরীত কোরবানির ওয়াজিব জন্ত্র। এটা ক্রয়ের ফলে নির্দিষ্ট 
হয়ে যায় না। বরং এর স্থলে অন্য জন্তও কোরবানি করা যায়। সুতরাং এ জস্ত সুনির্দিষ্টভাবে নৈকট্যের জন্য 
বিশেষিত রইলো না। 

এ অনুচ্ছেদের হাদিসের যে বিষয়টি এতে নফল এবং মানতের কোনো বিশদ বর্ণনা নেই। না ধনী ও 
ফকিরের উল্লেখ আছে। সুতরাং এটা কারো মাজহাবের ব্যাপারে স্পষ্ট নয়। বরং এতে উভয় মাজহাবের অবকাশ 
আছে। 

স্পষ্ট এটাই যে, এই কোরবানির জন্তটি ওয়াজিব ছিলো। ধনী এবং ফকির সবার জন্য এটা খাওয়া বৈধ 


ছিলো। এটাই জমহুরের মাজহাব ৷ এ অনুচ্ছেদের হাদিসে 1 5458 14533 ০৯১] ০৯৪ ৫৯1 
এর ওপর প্রশ্ন উ্থাপিত হয় যে, মুসলিমের বর্ণনায় নিঙ্গেযুক্ত শব্দ এসেছে ০০ ১৯ ১১ এ ৬: ০45১ 
5:58) 0৯112৮ 


মুসলিম শরিফের টিকাকার আবু আবদুল্লাহ উব্বি মালেকি রহ. ইকমালু ইকমালিল মুলিমে এর এই জবাব 
দিয়েছেন যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটি দিয়েছিলেন উপকরণ খতম করা তথা রূদ্ধ 
করার জন্যে। যাতে লোকজন এতে (খাওয়ার লোভে) মরার আশঙ্কায় প্রথমেই জবাই না করে ফেলে ।** 


2৭ ১/৪২৭, ১৮ ৬৪ ০০০19] ৯1০ ০৯৪ ৮ ৪। সংকলক । 

৭৪৯ মা'আরিফুস সুনান : ৬/৫০৫ | ফতন্থুল মুলহিমে আছে, আল্লামা তিবি রহ. বলেছেন, চাই ফকির হোক কিংবা ধনী। অবশ্য 
তাদেরকে এ কাজ হতে নিষেধ করা হয়েছে সুনিশ্চিতরূপে তাদের লোভের কারণে । যাতে ধ্বংস হওয়ার ছুতা পেশ করে কেউ এটিকে 
কোরবানি না করে। আল্লামা মাজরি রহ. বলেছেন, তিনি তাকে এ সম্পর্কে নিষেধ করেছেন শিথিলতা হতে বাচানোর জন্য । যাতে 
সময় আসার আগে শিথিলতা অবলম্বন করে কোরবানির পশু কোরবানি না করে। কুরতুবি রহ. বলেছেন, যদি তিনি লোকজনকে 
নিষেধ না করেন, তাহলে হতে পারে কেউ সামনে বেড়ে সময় আসার আগে কোরবানি করে ফেলবে ৷ এটি হলো, সেসব জায়গার 
শামিল যেগুলো শরিয়তে এসেছে । এসব স্থানই ইমাম মালেক রহ.কে দ্বার রুদ্ধ করে দেওয়ার উক্তি করতে উদ্বুদ্ধ করেছে। এটি একটি 
বিরাট মূলনীতি । এ ব্যাপারে ইমাম মালেক রহ.ই কেবল সফলকাম হয়েছেন তার সৃক্ধদৃষ্টিতার কারণে । ফতহুল মুলহিম গ্রন্থকার 


আল্লামা উসমানি রহ. বলেন, আমি বলবো, এটিকে আমাদের সাথিগণও প্রচুর পরিমাণে তাদের মাসায়েলে ব্যবহার করেছেন । “13 
+০1 (৩/৩৫৬, ৬১৬ ভঠ ৮১০০ 19 ৬০ ০৪ ৩ ১০৩) । সংকলক! 


১ কিডপরক গন "৬25১ জঠশতকিতক এ ২১১৬৩ ঠপিকঠত কতক ত১ত৯১৭৩০০-১০৯০০কক শর তকিককি তত উঠ ৯১১৬৯ এক৬১$ কতক জকসততকীত 


4 350 কাঠ ₹ ২ আজ 
অনুচ্ছেদ-৭২ : কোরবানির উটের ওপর আরোহণ করা প্রসংগে মেতন পৃ. ১৮১) 
03 4:৫9 52585275128 ১43৮০ এ। ০৮০ তত 0: ও _ ৭২৭ 
959 এ/ এ) 9 3 শব এ এস ও! 0455 
৯১২। অর্থ : আনাস ইবনে মালেক রহ. হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
ব্যক্তিকে দেখলেন, সে কোরবানির উটনি হাটিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি তাকে বললেন, তুমি এর ওপর 


আরোহণ করো । তখন সে বললো, হে আল্লাহর রাসূল। এটিতো কোরবানির উটনি। ফলে তিনি তাকে তৃতীয়বার 
কিংবা চতুর্থবারে বললেন, এর ওপর আরোহণ করো । তোমার ধ্বংস হোক। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি, আবু হুরায়রা ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আনাস রা.-এর হাদিসটি ০১৯০ ০১-৯। 


সাহাব প্রমুখ একদল আলেম কোরবানির উটনির ওপর আরোহণের প্রয়োজন হলে তার ওপর সওয়ার হতে 
পারবে বলে অবকাশ দিয়েছেন। এটা ইমাম শাফেরি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । আর অনেকে 
বলেছেন, এর ওপর আরোহণে বাধ্য না হলে আরোহণ করবে না। 


দরসে তিরমিযী 
145) 7:0৬ 44 3৯৪ ১৯3 9৫৮০ 4৮ 0 ৬০০ ও] এ) ৮০9 এও 08 ০০৪ ৭০০০ 
44489 4৯35 2591 99 ৬৪ 5 এআ 5৪ এ] 0 9 কও 1 ৩৯৯০ 0 203 
শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মতে প্রয়োজনের সময় কোরবানির উটনির ওপর আরোহণ করা বৈধ । 


তবে হানাফিদের মতে আরোহণ করা অবৈধ । অবশ্য বাধ্য হলে ব্যতিক্রম । সুফিয়ান সাওরি, শাবি, হাসান 
বসরি, আতা রহ. প্রমুখেরও এ মাজহাবই*৫১। 





“*” সহিহ বোখারি : ১/২২৯, ১১১ 4:55) ১৬ সহিহ মুসলিম : ১/৪২৬, ০৮৯ ০৭ পক 2৬০ ২০5) 3 ৯৯ ৬৫ 
১১ । সংকলক । 


«১ উটের ওপর সওয়ার হওয়া সম্পর্কে ফুকাহায়ে কেরামের প্রায় সাতটি মাজহাব আছে। ১. ব্যাপক আকারে বৈধ । উরওয়া 
ইবনে ছ্কুবায়র এবং জাহেরিয়াদের এই মাজহাবই । ইবনুল মুনজির রহ. এটিকে শায়খ আহমদ ও ইসহাক রহ্‌.-এর দিকে সমন্ধবুক্ 
করেছেন। ২. আরোহণ করা ব্যাপক আকারে নয়, বরং প্রয়োজনের সময় বৈধ ৷ (এ মাজহাবের সংগে সংশ্লিষ্ট কিস্তারিত বর্ণনাও মুল 
বক্তব্যে এসেছে ।) ৩. ভীষণ প্রয়োজন অর্থাৎ, অপারগতার সময় আরোহণ করা বৈধ! (এই মাজহাবের সংগে সাংশ্রিষ্ট বিশদ বর্ণনা সুঙল 
বক্তব্যে এসেছে ।) ৪. প্রয়োজন ব্যতীতও বৈধ, তবে মাকল্পুহ সহকারে । ৫. প্রয়োজন অনুপাতে আরোহণের বৈধতা । এঞ্জানা যখন 
ক্লান্ত হয়ে যাবে, তখন জার়োহণ করতে পারে । কিছুটা জারাম অর্জন কয়ার পর সওয়ারি হতে নেষে পড়াও আবশ্যক । এটা হলো, 
ইবরাহিম নাখয়ি রহ.-এর মাজাহাৰ । এই মাজহাব এবং তৃতীয় মাজহাহটি প্রায়. নিকটবর্তী । ৬. আরোহণ করা ব্যাপক আফারে 
নিষেধ ইবনুল আল্াহি রহ, আবু হানিফা রহ. থেকে এ মাজহাবটি বর্ণনা করেছেন এবং এটিকে মন্দ বলেছেন । ভবে আফ্ামা আইনি 
রহ. ও হাফেন্জ ইবনে ছাজার যন. এটি রদ করে দিয়েছেন। ৭. আয়োহশ করা ওয়াজিব । ইবনে জাবদুল বাক তুহ. এটি আছলে জাহের 


হতে বর্ণনা করেছেন । বিস্তারিত হর্নিয জান প্র. উদাড়ুল কারি : ১০/২৯-৩০, ১) ৮১) ০৯১। -সহকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৮৬ 


এককস্কিকওগাজিজককককিককি৬৪কবাউককক৬কউককরজকডক্রীককককরওওকওগঝানকর৫৬ক কক ক৪ জা ককর গতিকে কক কতকরক 1৫3 বকবক ড্র $রকড৫করকররির৫ক৫৪৪৬৪৪৪এক৯৬রজরররড রক পকরক একক কতক ক4১৪৯৮৬৩ ডর এর এক জরারারকররাকরীরা কর কত একাকী গ্রারীজরারারকা বত 


হানাফিদের দলিল সহিহ মুসলিমে বর্ণিত হজরত জাবের রা.-এর বর্ণনার শব্দগুলো, 
০৮৮ ১৯০ ০৯৯ তয় এস 09 ০১১-পএও কি 


৯ ০৪. ০755 শু ৮ ০ লি 
৬৯ ০ 8০550 এ]৯ ভগ আট আত 
অনুচ্ছেদ-৭৩ প্রসংগ : মাথার কোনদিক হতে মুণ্ডন আরম্ভ করবে? (মতন পৃ ১৮১) 
69444444455 598 0৮ ১ ৮ এএ এ ভু এ রি এর এএ ৩? ৩4৩৪ হণ 
০ 082৪ ৫754 235 4440 বিলি ৫ 001 2 ট ঠ০ 
৯১৩। অর্থ : আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কংকর 
নিক্ষেপ করলেন, তখন তিনি তার কোরবানির পশু জবাই করেছেন। তারপর নাপিতকে তার মাথার ডানপাশ 


দিলেন, সে তা মুণ্তন করলো। তারপর তিনি তা আবু তালহা রা.কে দান করলেন । তারপর তার বামপাশ দিলেন 
আবু তালহা রা.কে। ফলে তিনি তা মুগ্ডন করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


এটি লোকজনের মাঝে বণ্টন করো । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
ইবনে আবি উমর-সুফিয়ান ইবনে উয়াইনা-হিশাম সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


আবু ঈসা তিরমিযী রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০০১1 

অনেকে বলেছেন, বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেটেছিলেন হজরত 
খিরাশ ইবনে উমাইয়া রা.। অনেকে বলেছেন, মামার ইবনে আবদুল্লাহ তার মাথা মুগ্ডিয়ছিলেন। আর এই 
দ্বিতীয় উক্তিটিই আসাহ! মূলত খিরাশ ইবনে উমাইয়া হুদায়বিয়ার সময় তার মাথা মুগ্ডিয়ে দিয়েছিলেন 15? 


দরসে তিরমিযী 
মাথা মুগ্তানোর মাসনুন পদ্ধতি কী? 


এ অনুচ্ছেদের হাদিস দ্বারা বুঝা গেলো, মাথা মুগ্তনকালে যার মাথা মুগ্ডাবে তার মাথার ডান দিক হতে শুরু 
করা মুস্তাহাব । যেনো মাথা মুণ্তানে ওয়ালার ভান দিক নয়, যার মাথা মুগ্তানো হচ্ছে তার ডান দিক ধর্তব্য। 
আল্লামা নববি রহ. লিখেন, এটা আমাদের মাজহাব ও অধিকাংশের মত ৷ আর আবু হানিফা রহ. বলেছেন, তার 


?১ (১/৪২৬, ত্য ০0৩৯ ০৭ গর্ব 2০ 359 3১৯ ৪) 1 -সংকলক। 

৭৫৩ তারপর যারা আরোহণকে বৈধ বলেন, তাদের যধ্যেও এ সম্পর্কে মতপার্থক্য আছে যে, এর ওপর মালপত্র উঠানো যাবে 
কিনা? ইমাম রহ.-এর মতে সামানপত্র তোলা অবৈধ । অধিকাংশের মতে বৈধ । এমনভাবে এই বিষয়েও বর্ণনা আছে যে, এর ওপর 
অন্যকে আরোহণ করাতে পারবে কিনা? অধিকাংশের মতে এর অবকাশ আছে। ইমাম মালেক রহ.-এর মতে এরও অনুমতি নেই ।- 
উমদা : ১০/৩০। তারপর কাজি ইয়াজ রহ. এর ওপর ইজমা বর্ণনা করেছেন যে, এটাকে ভাড়ায় দিতে পারবে না। -ফতভুল বারি : 
৩/৪৩০, ০১] 5১5) ৮৪৩ -সংকলক । 

৭4 এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 

” উমদাতুল কারি : ৩/৩৮, ০০) ১৬০ 4০ ০৯৯৪ ভঞ। «১ ৪ ০২০১ ২৫1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড যর ১৮৭ 


বাম দিক হতে শুরু করবে 1৭৬ যার অর্থ হলো, আবু হানিফা রহ.-এর মতে যার মাথা মুপ্তানো হচ্ছে, তার বাম 
দিক হতে শুরু করা হবে । যেনো তার মতে মুস্তনকারির ডান দিক ধর্তব্য । যার মাথা মুণ্তানো হচ্ছে তার ডান দিক 
নয়। এটা এ অনুচ্ছেদের হাদিসের সম্পূর্ণ বিপরীত । 

কেনোনা, এতে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাথার ডান 
দিক হতে প্রথমে চুল কাটাতেন ৷ এজন্য শায়খ ইবনে হুমাম রহ. এই বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, 
১১1৯৯০ ০৯১৭] ক 55১ ৩০১৬ ৩৯৪ 44০ 3১৯। ০৯৪৪ 551] ৬৯ ভ$ এ] 0158 193 

৪9772 

এ থেকে বুঝা যায়, মাথা যুগ্ডনের ক্ষেত্রে যার মাথা মুণ্তানো হচ্ছে তার ডান দিক হতে শুরু করা সুন্নত। 
মাজহাবে যা উল্লেখ করা হয়েছে এটা তার বিপরীত । আর এটাই সঠিক । 

তবে প্রধান হলো, আবু হানিফা রহ. কর্তৃক এই উক্তি হতে প্রত্যাবর্তন প্রমাণিত। তার মাজহাবও 
অধিকাংশের মতো । যেমন, শায়খ আল্লামা ইবনে আবিদিন রহ. ফাতাওয়া শামিতে৭*৮ বর্ণনা করেছেন! 

বর্ণনা নিরসের একটি পন্থা এই হতে পারে যে, মাথা মুণ্তনকারি যার মাথা মুণ্তন করা হচ্ছে তার পেছন দিকে 


দাড়িয়ে চুল কাটবে । তখন মুগ্তনকারির ডান দিক এবং যার মাথা মুপ্তন করা হচ্ছে তারও ডান দিক হতে শুরু 
করার ওপর আমল হয়ে যাবে৷ 


চুল মুবারক বন্টন ও দান সম্পর্কে বর্ণনা 


এ অনুচ্ছেদের হাদিস হতে মন এদিকে দ্রুত যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ও বাম 
উভয় দিকের চুল হজরত আবু তালহা রা.৭* কে দিয়েছিলেন। মুসলিমের বর্ণনায়ও এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা 
আছে 1৫৬ আবু আওয়ানার বর্ণনা দ্বারাও *** এদিকেই মন যায়। তবে আবু বকর ইবনে আবু শায়বা রহ. হাফস 


* দ্র. শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২১, ৯3 ১ ১৯৯ (১ ৪৭১৯ ০) ৯) ০% ২ 08 ০৪1 সংকলক । 

৭৫* দেখুন ফতহুল কাদির : ২/১৭৭, বাবুল এহরাম | -সংকলক। 

৭৭৮ এজন্য শায়খ ইবনে হ্ষাম রহ.-এর উক্তি_ 'এটাই সঠিক বর্ণনা করার পর বলেন, আমি বলবো, মুলতাকাতে ইমাম সাহেব 
হতে যে বর্ণনা আছে সেটি এর অনুকূল । তাতে রয়েছে, আমি আমার মাথা মুণ্ডিয়েছি। আমার নাপিত আমার তিনটি বিষয়ে ভুল 
ধরেছেন। আমি যখন বসেছি তখন সে বলেছে, আপনি কেবলার দিকে মুখ করুন । আমি তাকে বামদিক কামানোর জন্য দিয়েছি । 
তখন সে বললো, আপনি ডানদিক হতে শুরু করুন । আমি যখন যেতে চাইলাম তখন সে বললো, আপনার চুল দাফন করে ফেলুন । 
তখন আমি ফিরার সময় তা দাফন করে ফেললাম । নহর | অর্থাৎ এর দ্বারা বুঝা যায়, ইমাম সাহেব মাথা মুগ্তানেওয়ালার উক্তির দিকে 


রুহ্জু করেছেন । এজন্য এ অনুচ্ছেদে তিনি বলেছেন, এটাই পছন্দনীয় মত | বিস্তারিত বর্ণনার জন্য সেখানে দ্র. 1 (২/১৮২, ০৯৫ 4535 
3৯5০৬ ৯৯] 9১০০০ এ] 4৯) 2 450) 1 -সংকলক। 

**» হজরত আনাস ইবনে মালিক রা.-এর মাতা হজরত উম্মে সুলায়ম রা.-এর স্থায়ী ।-মা'আরিক : ৬/৫১২। -সংকলক। 

“»* মুসলিমের বর্ণনা নিমেযুক্ত- আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামরায় পাথর 
নিক্ষেপ করলেন এবং তার কোরবানির পশ্ড কোরবানি করলেন এবং মাথা মুপ্তালেন- নাপিতকে তার ডানদিক দিয়েছিলেন। তখন সে 
তা সুতিয়েছিলো ৷ তারপর আবু তালহা আনসারি রা.কে ডাকলেন। তাকে মাথার সে অংশ মুণ্তাতে দিলেন । তারপর তাকে বামদিক 
যু্জতে দিলেন । তিনি বললেন, মাথা যুগ্ডাও। তারপর মাথা যুণ্তালেন। তারপর আবু তালহা রা.কে তা (চুল) দিয়ে বললেন, এগুলো 
লোকজনের মাঝে বন্টন করে দাও । (১/৪২১, তো ৮৪ ০ ০৯২০ ১৯ 4০ 0 ০৬৪ ০৪) । -সংকলক। 

৭* মুল শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপিতকে মাথা মুণ্ডানোর নির্দেশ দিলেন। সে তার মাথ! মুগ্জালো এবং 


দরসে তিরমিযী-৩য় খণ্ড হ ১৮৮ 


কন্চ করি $+কএ+৬৮ক৬৬৪৬৩এক জজ করুক কিককজকব্জককিউককন্তডককককক$৯৯কককর৬ক৩৬৬৬৬০৫৪৬৬ক৬৬৯রকঞড$ক৬০৪৩৯ক৬৬৭+ক৬০৪৬ক ৮৪৩ ৪ক৬এবকজলকউিককরওগকিওকরকক কও ডঞউডজডরউকরাককউতকরিসরও কর জ্ককউ্জ ক কিজকরিওরীরকরীরকরককরীকরীকদর বাজ কররএতকতীতি সর ঠ্বতত কনর কজলাত সজিতগরিতকীঠিত্রঠ তিক্ত তত ত শে 


ইবনে গিয়াস হতে যে হাদিস বর্ণনা করেন তাতে আছে নিমেযুক্ত শব্দাবলি, 
পো ১ ৯: ৩৪ ০০০০ ০৯ ০১৮৪ ১4 13৫৯ 0581 ৮০৯ এ ০৯৪ ১৬১ ৭৬ 2১ ও 
4০৫৬২০৪১০০০ ০০ 4৫৯৪ ১৪১ ৩০৯ 903 ১১৭ 
'মাথা মুগ্তনকারিকে তিনি বললেন, এটা এবং তার হাতে ডান দিকে ইঙ্গিত করলেন। তারপর তিনি তার 
আশপাশে যারা ছিলেন তাদের মধ্যে চুল ভাগ করে দিলেন। বর্ণনাকারি বলেন, তারপর তিনি মাথা মুণ্ডনকারির 
দিকে এবং বাম দিকে ইঙ্গিত করলেন । তারপর মাথা মুণ্তন করলেন । তারপর উম্মে সুলায়ম রা.কে তা দিলেন। 
এই বর্ণনা দ্বারা বুঝা যায়, ডান দিকের চুল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বণ্টন করে দিয়েছিলেন! 
আর বাম দিকের চুল দিয়েছিলেন উম্মে সুলায়ম রা.কে। এভাবে এ দুটি বর্ণনা পরস্পর বিরোধী হয়ে যায়। 
এমনভাবে আবু কুরাইব-হাফস ইবনে গিয়াস সূত্রে বর্ণিত, 
: 005 ৯ 5১ ০ ০০০০৪ ১১৪১৩ 0৪ 259৭ ০৯ ০৯০১]) 5১৯ 45058 ০১৯১) (5148 
৫৬৩2০] ৩1 11 4583৪ ০2৯৮৬ 581 ২৬ 
“তারপর ডান দিক হতে শুরু করে তিনি একটি ও দুটি চুল করে লোকজনের মাঝে বণ্টন করলেন। তারপর 
বাম দিকে ইঙ্গিত করলেন । তারপর অনুরূপ করলেন । তারপর বললেন, আরে এখানে আবু তালহা রা. আছে। 
তারপর আবু তালহাকে তা দিলেন। 
এ হতে বুঝা যায়, ডান দিকের চুল তিনি একটি একটি দুটি দুটি করে বন্টন করেছিলেন । আর বাম দিকের 
চুল দিয়েছিলেন হজরত আবু তালহা রা.কে। এমনিভাবে সমস্ত বর্ণনায় এক ধরনের বিরোধ হয়ে যায়! 
তবে আল্লামা আইনি রহ.-এর এই জবাব দিয়েছেন যে, আসলে উভয় দিকের চুল প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দিয়েছিলেন। তারপর ডান দিকের চুল তো হজরত আবু তালহা রা. নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নির্দেশে (একটি দুটি করে) লোকজনের মাঝে বন্টন করে দিয়েছেন । 
আর বাম দিকের চুল তাঁর নির্দেশে স্বীয় স্ত্রী হজরত উম্মে সুলায়ম রা.কে দিয়েছিলেন । 
তবে একটি প্রশ্ন এই হতে যায় যে, মুসলিমের এক বর্ণনা নিম্লেযুক্ত শব্দে বর্ণিত আছে, 


: ০৬ 6১৪১) ৬১৭ 445৩ ১ ১১ ১০০০ ৮-)০)। ৭৮০ 03 ১০১০ ০4৯৪ ১০১১ 4১ ৭ 0030 
৫৬৪১৭] ০8: 4০এ। 20035 2৯4৮ ও। ০০৯০৩ ০৩৯৪ ০9 





তিনি আবু তালহা রা.কে ডানদিক দিলেন। তারপর তিনি অপর (দিকের) চুল মুণ্তালেন। তারপর তিনি তা মানুষের মধ্যে ব্টন করে 
দেওয়ার নির্দেশ দিলেন । -উমদা : ৩/৩৮, ০১4) ১৬০ ৫ ০ ভা ৪ ৬৪ 5১৯90 ০8551 সংকলক । 

৯২ সহিহ মুসলিম : ১/৪২১, শৈ] ৬৪০ ১৯ ০ 2০ 01 0৯৯ ০৪৪ সংকলক । 

৫৬০ সূত্রে এ । -সংকলক। 

£৮ উমদাতুল কারি : ৩/৩৮ ০-4)। ১৯০ এ 4 ৬ এ এ৪। 

ওপরযুক্ত সামগ্রস্য বিধানের আলোকে এই নিসবত বা সম্বন্ধ করাও ঠিক যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 
মুবারক হজরত আবু তালহা রা. বন্টন করেছেন। আর এই সম্ন্ধও ঠিক যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বন্টন 


করেছেন। (কারণ, বন্টনের নির্দেশ দিয়েছিলেন তিনিই) এবং এই সম্বোধনও ঠিক যে, বামদিকের চুল প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আবু তালহা রা.কে দিয়েছেন। (কারণ, এটা সরাসরি তিনি তাকেই দিয়েছিলেন)। এই সম্বোধনও ঠিক যে, বাম দিকের 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ঘ: ১৮৯ 


“মাথা মুণ্তনকারিকে তিনি দিলেন তার ডান দিক । ফলে তিনি তা মুগ্ডিয়ে দিলেন। তারপর আবু তালহা 
আনসারি রা.কে ডাকলেন। তারপর তাকে তা দিলেন। তারপর বাম দিক তাকে দিলেন। বললেন, তুমি মুণ্তন 
করো। ফলে তিনি তা মুণ্ডন করলেন। আর তা দিলেন আবু তালহা রা.কে। এরপর বললেন, এটা বন্টন করে 
দাও লোকজনের মাঝে ।' 

এই বর্ণনা দ্বারা মন এদিকে দ্রন্ত যায় যে, বাম দিকের চুল বন্টন করা হয়েছিলো । অথচ পেছনে বর্ণনাগুলো 
দ্বারা স্পষ্ট এটাই ছিলো যে, ডান দিকের চুল বন্টন করা হয়েছিলো । 


এর জবাব হলো, সামগ্রস্য বিধানের জন্য 4. শব্দের জমিরে মনসুবকে শিককে আয়মানের দিকে ফিরানো 
হবে। যদিও তখন মারজি' দৃরুবর্তী এবং স্পষ্ট বিষয়ের বিপরীত 17৮ 


ফায়েদা : এ অনুচ্ছেদের হাদিস এবং এ ধরনের অন্যান্য বর্ণনা সলফে সালেহিনের তাবাররুক সম্পর্কে 
মূলের মর্যাদা রাখে । বোখারিতে+* ইবনে সিরিন রহ. হতে বর্ণিত, 
১৪ ৩4 31 ০০ এ ০০ ৪৭৭ পন 4০ এ০। এ৮০ ভি ১৬৪ ০৯ 9০ 2 2৮5৮৬] এআ 2:0৩? 

41428 9 এ] ০০ এ এস্ন ৬ ৪ ০ 0555 0১: 0৩ 5০ ০৬ 

“তিনি বলেন, আমি উবায়দাকে বললাম, আমাদের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 
মুবারক আছে। আমরা এটি আনাস রা. কিংবা তার পরিবারের পক্ষ হতে পেয়েছি। তারপর তিনি বললেন, 
আমার নিকট তার একটি চুল থাকা দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অপেক্ষা অনেক প্রিয় ।” 

তাছাড়া হজরত খালেদ ইবনুল ওয়ালিদ রা. সম্পর্কে বর্ণিত আছে, যখন হজরত আবু তালহা রা. চুল মুবারক 
বন্টন করছিলেন, তখন তিনি তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের কয়েকটি চুল 
নিয়ে নিয়েছিলেন। যেগুলো তিনি স্বীয় টুপির মধ্যে লাগিয়ে ফেলেছিলেন। এই টুপি পরিধান করে যুদ্ধে অংশগ্হণ 
করতেন এবং বিজয় লাভ করতেন ।৭৬ ইয়ামামার যুদ্ধে এই টুপি পড়ে গিয়েছিলো । তখন হজরত খালেদ রা. 
এটা অর্জনের জন্য নিজের জানকে এমন আশঙ্কায় ফেলে দেওয়ার ফলে সাহাবায়ে কেরাম তার ওপর প্রশ্ন 
তুলেছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন, ১5 ৮০ 0 4৯5 04:১৬ 4৯. এএ১ ০২৪ 2 ডঃ 


423 43০ এ০| ভান কমি] ১৮৩ ০০ ৪3 ০১৪০॥ 
'আমি টুপির মূল্যের কারণে করিনি এটা। এই টুপি মুশরিকদের হাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের চুল থাকা অবস্থায় পড়ক আমি তা পছন্দ করিনি | 


চুল মুবারক হ্দরত উম্মে সুলায়ম রা.কে দিয়েছিলেন । (কারণ, তাকেই দেওয়া উদ্দেশ্য ছিলো । যদিও হজরত আবু তালহা রা.-এর 
মাধ্যম ব্যবহার করা হয়েছে)। -সংকলক। 

৭৮ দ্র. ফতহুল মুলহিম : ৩/৪০, ত| ৬০৪ ০) ১৯ ০৪ এ 3 ৩ ৮৪) সংকলক । 

৫৮৮ ১/২৯, )-০3)1 ০০ 4১ ০০৬৪ ৬ ৮] ৩ 5০ ৯০৪৪ 5৪৩৪1 সংকলক । 


*** শব্দটি কারিমাতুন এর ওজনে । একজন সুমহান মুখাজরাম তাবেয়ি। দ্র. তাকরিবৃত তাহজিব : ১/৫৪৭, নং ১৫৯৮। তার 
একটি নাম উল্লেখ করেছেন আবিদা । আইনের ওপর জবর 1 -সংকলক। 


৭৬ দ্র, মা'আরিফুস সুনান : ৬/৫১২। -সংকলক । 
*» উমদাতুল কারি : ৩/৩৭, 05) ১৬৪ ক এ০ ৬3 ০৮ এ৩। সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ১৯০ 


০৪০1 ০] 2 ৪ তত এ 
অনুচ্হেদ-৭৪ : মাথা সুখানো এবং চুল ছটা প্রসংগে মেতন পৃ. ১৮১) 
0 ০ ৩৯১৯০ এ এত 4১5৬4 ২ 23 542 ৩:০6 3৩৩5 - ৭18 


রগ 
এট চী তত ৮ ৯৯ ক রা 


আর্ত ৪১ টি ৬ ৮ ৭ চে ৩ পল ৩ 
১ ০১৪-১১ ও (254 টে 9 ১১ 4805 ১ 485 ও ৪৮৮ 05502 54 28 4৫425 3 ১০০৪ 
চি 2 ৫ 


৯১৪ । অর্থ : ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুণ্ডিয়েছেন এবং মাথা 
মুগ্ডিয়েছেন তার একদল সাহাবিও। আর অনেকে মাথার চুল ছেঁটেছেন। ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হতে দুইবার বলেছেন, আল্লাহ তা“আলা মাথা মুগ্ডনকারিদের প্রতি রহম 
করুন। তারপর বলেছেন, আর যারা মাথা ছেঁটেছে তাদের প্রতি রহম করুন। 

ইমাম তিরমিষীর বক্তব্য 
হুবশি ইবনে জুনাদা ও আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০২. ০৯1 


ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা পুরুষের জন্য মাথা মুণ্তানো পছন্দ করেছেন। 
আর যদি মাথা ছাটায় তবে এটাও তারা যথেষ্ট মনে করেন। সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.- 


এর মাজহাব এটা । 
দরসে তিরমিযী 
458১ ৯৮৭০০ 8000 ৯ 2053 15 এ ৬৮০ এ 0৯590 2005 28) ১৭০ 0 ৫৭১০ 


৪ 

চুল ছাটা অপেক্ষা মাথা মুণ্ডানো আফজাল, এ ব্যাপারে এ্রকমত্য আছে। তাছাড়া এ ব্যাপারে ইমাম শাফেয়ি 
রহ.সহ জমহুরের একমত্য আছে যে, মাথা মুগ্ডানো এবং চুল ছাটা হজ ও ওমরার রোকন ও আহকামের শামিল। 
এগুলো ব্যতীত হজ ও ওমরার কোনোটি পূর্ণাঙ্গ হয় না। অবশ্য ইমাম শাফেয়ি রহ.-এর একটি নগণ্য বর্ণনা এই 


যে, এ দুটো শুধু নিষিদ্ধ জিনিসকে হালালকারি ইবাদত এবং হজের আহকামের শামিল নয়। - ০ 5৯ ০ 


১২০০০৯২০1৭২ 
তারপর মাথা মুগ্ডানো ও চুল ছাটার ওয়াজিব পরিমাণ সম্পর্কে ফুকাহায়ে বর্ণনা হলো, পূর্ণ মাথা (মুগ্ডানো 





৫৭০ 


2758 

“৯ সহিহ বোখারি : ১/২৩৩, ০১০১1 ১১০ ১০ ১৯ ৬৯॥ ১৬ সহিহ মুসলিম : ১/৪২০, ৬০ ৯ ১.০ ২১২ 
৮৮০৪ 0১৯৯3 ৮৮০4 । -সংকলক 

৪৭৭ ১/৪২০, ১০৪০ 0১৯৯১ ৯৮০৪০) ৬০ ৮১) ০১4 শ১এ। সংকলক । 


পরসে তিরমিষী-৩য় ঘণ্ড ৮ ১৯১ 
স১কককক ১৩৭৬, কক এক কক জড় ক ক্্কককএকক ৬ করি রএ$কএকডররকওককুরককঠরতীকরাক কত ককঞতএককত 


কিংবা ছাটা) ওয়াজিব। ইমাম মালেক রহ.-এর প্রসিদ্ধ বর্ণনা হলো, মাথার সংখ্যাগরিষ্ঠ মুণ্তানো বা ছাটা 
ওয়াজিব । ইমাম আহমদ রহ.-এর দ্বিতীয় বর্ণনাও অনুরূপ ৷ আবু ইউসুফ রহ.-এর মতে অর্ধমাথা মুগ্ডানো বা ছাটা 
ওয়াজিব। আবু হানিফা রহ.-এর মতে মাথার চার ভাগের এক ভাগ মুগ্তানো বা ছাটা ওয়াজিব । ইমাম শাফেয়ি 
রহ.-এর মতে তিনটি চুল মুগ্ডানো কিংবা ছাটা ষথেষ্ট। অথচ ইমাম শাফেয়ি রহ.-এর অনেক ছাত্রের মতে মাথা 
মাসেহের মতো শুধু একটি চুল মুগ্তন কিংবা ছাটা যথেষ্ট হবে 1৫৭৩ 

এই মতপার্থক্যের বুনিয়াদ মূলত আরেকটি মৌলিক উসুলের ওপর । সেটি হলো, শরিয়ত প্রবর্তক যখন এমন 
কোনো কাজের নির্দেশ দেন, যেটি কোনো স্থানের সংগে সম্পৃক্ত, তখন কতটুকু পরিমাণে সে নির্দেশ তামিলের 
দায়িত্ব হতে মুক্ত হতে পারবে? ইমাম মালেক রহ.-এর মতে তখন পূর্ণ স্থান পূর্ণ করা আবশ্যক ৷ ইমাম আবু 
হানিফা রহ.-এর মতে সেকাহ একটি পরিমাণ অর্থাৎ, এক-চতুর্থাংশ যথেষ্ট । ইমাম শাফেয়ি রহ.-এর মতে ব্যাপক 
জিনিসের কোনো অংশই যথেষ্ট হবে 158 

তারপর শাফেয়ি ও হানাফিদের এ ব্যাপারে একমত্য আছে যে, মাথা মুগ্তানো ও চুল ছাটা উভয় সুরতে পুরো 
মাথাই আফজাল 1৫৭ 

চুল ছাটার সুরতে হানাফিদের মতে (গভীরতার দিকে লক্ষ্য করে) একটি আঙুলের মাথা পরিমাণ কিংবা এর 
চেয়ে কিছু বেশি পরিমাণ চুল কাটা আবশ্যক । অথচ শাফেয়িদের মতে এক আঙুলের মাথা পরিমাণ চুল কাটা 
আফজাল ও মুস্তাহাব । এর কম কাটলেও যথেষ্ট হবে 1৫৭৩ 

তারপর মাথা মুগ্তানোর (এমনভাবে মাথা ছাটার) সময় হলো, আইয়ামে নহর (কোরবানির দিন সমূহ) এবং 
স্থান হলো, হেরেম শরিফ । এটা আবু হানিফা রহ.-এর মাজহাব । যেনো তার মতে মাথা মুণ্ডানো সুনির্দিষ্ট কালো 
ও সুনির্দিষ্ট স্থানের সংগে বিশেষিত । আবু ইউসুফ রহ.-এর মতে না কোনো সময়ের সংগে বিশেষিত, না কোনো 
স্থানের সংগে । মুহাম্মদ রহ.-এর মতে স্থানের সংগে খাস, সময়ের সংগে নয়। মত পার্থক্যের ফল তখন প্রকাশ 
পাবে, যখন কোনো ব্যক্তি আইয়ামে নহরের পর কিংবা হেরেম শরিফের বাইরে মাথা মুগ্তায়। তবে আবু হানিফা 
রহ.-এর মতে উভয় সুরতে দম ওয়াজিব হবে না। ইমাম মুহাম্মদ রহ.-এর মতে হেরেমের বাইরে করলে দম 
দিতে হবে । মাথা মুগ্তানো আইয়ামে নহরের পরে করার ফলে দম আসবে না। ইমাম জুফার রহ.-এর মতে 
আইয়ামে নহরের পর মাথা মুগ্তালে দম আসবে । তবে দম আসবে না হেরেমের বাইরে মাথা মুগ্তালে ।৭৭৭ 





“** ৰিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদা : ১০/৬৩, ০০১১১) ১১০ -৯-০৫০১ ০.৯। ০৭৬ ফতহুল বারি : ৩/৪৫০, ০2৮৯0 ২১৪ 
০১৯১1 ১০ ৯4 » শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২০। -সংকলক। 
“* প্রকাশ থাকে যে, আবু হানিফা রহ.-এর তে এক-চতুর্থাংশ ধর্তব্যে আনার বিষয়টি একটি মূলনীতির মর্যাদা রাখে। বছ 


মাসআলায় তার মতে এটি ধর্তব্য। আবু হানিফা রহ.-এর মূলনীতির সমর্থন ওসিয়তের হাদিস দ্বারা হয়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এক-তৃতীয়াংশ সম্পদে ওসিয়তের অনুমতি দিয়েছেন। তবে সংগে সংগেই বলেছেন, এক-তৃতীয়াংশ সম্পদে 


ওসিয়তের অনুমতি দিয়েছেন। তবে সংগে সংগেই বলেছেন, এক-তৃতীয়াংশ প্রচ্র। দ্র., সহিহ বোখারি : ১/৩৮৩, ১3) 5835 


43915585501 ০4 ১৯৯ ৮৯০। 4393 45980 ২931 এর দ্বারা বুঝা গেলো বে, এক-তৃতীয়াংশ প্রচুর এবং একটি সেকাহ অংশ 
হলো, এক-তৃতীয়াংশের কম। সেটি হলো, চর্তুথাংশ। -সংকলক । 


“* শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২০, ১৯০৫ ৬৮ 7১0 ০১০ ০১৫1 -সংকলক। 

৭** দু, আল বাহরুর রায়েক : ২/৩৪৬, 21১৯১। ০১ ১৯১, শরহে নববি আলা সহিহ যুসলিম : ১/৪২০, ৬৯ ০৯০০০ এ%২ 
১৯০৪৪ 3১৯৯১ ০৮৯৪ ৬০ । “সংকলক । 

** দ্র. বাদায়িউস সানায়ে" ; ২/১৪১, 4954১ 33 ১৬৫ এ১ ০২৯। -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ১৯২ 


৯০০০৪৯০৮৮০১ ৩৯৪৮৪৪৪৯৩৪৯ ৩৯ক ৪৯৯২ জল $তকত ৪৪৪৪ ৬৪৪৯০ তজন ৫কক ৯৯ডকিকককিজ কও বিকল ত৪ক 5৪৯০৯ ৪৯৬৪৭ ত৪৬কউকককউিককউকিড৪৬কউিকত ৪৪ জলজ কতত ৬উকট্রত্জ্তিরিকঠক জজ ৩৪৯৬৪ ব৯৩তকডতকতিজিজজউিটপডজিতকিজনিরউ্ল্ল্জজ্রিউিউিউপপ্জ্ তত ১ ০ত৩তকলতগপতিস্তিউনসততিতনি তত 2৫৮ ত৮১৮তনত তত 


তারপর যদি কারো মাথায় চুল না থাকে, তবে তার উচিত স্বীয় মাথার ওপর ক্ষুরণ”” ঘুরিয়ে নেওয়া। 
কেনোনা, সামর্থ্য পরিমাণ ছকুম তামিল করা আবশ্যক 

মহিলাদের মাথা মুণ্ডানোর হুকুম নেই । বরং শুধু চুল ছাটা বিধিবদ্ধ । মাথা মুগ্ডানো তাদের জন্য মাকরূহ 
তাহরিমি । কেনোনা, নবী করিম সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাথা মুগ্ডাতে নিষেধ করেছেন। এজন্য 
পরবর্তী অনুচ্ছেদে আলি রা. হতে বর্ণিত, “141) 5১1 ৬৯৩ 0) 1১০১ 4০৮০ এ] এত এ] ০৯০৪ এ 24 

“তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে মাথা মুগ্তাতে নিষেধ করেছেন ।' 

হজরত আয়েশা রা. হতে পরবর্তী অনুচ্ছেদে এ ধরনের একটি হাদিস বর্ণিত আছে। তাছাড়া মহিলার জন্য 
মাথা মুগ্তানো এক ধরনের বিকৃতি। অতএব, মহিলার জন্যে বিধিবদ্ধ হলো, চুল ছেঁটে ফেলা””” এক আঙুলের 
মাথা পরিমাণ । | 


৪০০] ১0125815428 ৪ ও আজ 
অনুচ্ছেদ-৭৫ : মাথা মুণ্তানো মহিলাদের জন্য নিষেধ প্রসংগে (মতন পৃ. ১৮২১ 
ভারী 8৫82 ৫৯৫ শ্র্তি %9 ৮৯০1০ 6:71 8 
84719 201 5 0 শন 549০ এআ ভেটিল এ০। ০৯০ ওর্জট 2 58 ভা ০৮ 725 
৯১৫। অর্থ : হজরত আলি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার মাথা মুণ্ডন করতে 
নিষেধ করেছেন। 
ললিত ডি 22০2৯ ৯০9 রি 


রা ০ 
ু নি ৯ ঠিলীতনর্ি ত 62৯৫ ৯৮৫ ৮০ 4 4৯৫ ০৫০০ ১, 
(8৫5 ০০) 4৬ ১০৯ ০১ ৮০১১ :০১১৩ ০০ ৮০১০5 295 1১৯৯ ১১ ০১১ ০৯০ (১১৯ - ৭17 


ক 


৯১৬। অর্থ : মুহাম্মদ ইবনে বাশশার রহ. ...খিলাস সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তাতে 


“আলি রা. হতে' শব্দটি উল্লেখ করেননি । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, আলি রা.-এর হাদিসটিতে ইজতেরাব আছে। এ হাদিসটি হাম্মাদ ইবনে সালামা- 
কাতাদা-আয়েশা রা. হতে বর্ণিত হয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার মাথা মুগ্ডাতে 
নিষেধ করেছেন৷ ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা মহিলার মাথা মুপ্তনের মত পোষণ 
করেন না। তীরা মত পোষণ করেন যে, মহিলার দায়িত্ হলো চুল ছাটা। 


৫৭” কারণ, হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, যিনি কোরবানির দিন এমন অবস্থায় আসেন যে তার 
মাথায় চুল নেই, তবে তার মাথায় ক্ষুর চালিয়ে নিবে । কুদুরি রহ. এ হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু' 
আকারে বর্ণনা করেছেন। তাছাড়া আরেকটি কারণ হলো, যখন কেউ প্রকৃত অর্থে মাথা মুণ্ডাতে অক্ষম, তখন সে মাথা 
মুণ্ডানেওয়ালাদের সংগে সাদৃশ্য অবলম্বনে অক্ষম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন সম্প্রদায়ের 
সংগে সাদৃশ্য রাখবে, সে তাদেরই দলভুক্ত -বাদায়িউস সানায়ে' : ২/১৪০, ১১০৪]। 91 91৯] এ১। -সংকলক। 

+** দ্র, বাদায়ি' : ২/১৪১। -সংকলক। 


নাল 
৮৩৪০ ০ ৩৯৪ 1 ০৪১১ ০1 ০38 09৩ 04 ৮ £ক ০ ৩০৪ 
অনুচ্ছেদ-৭৬ প্রসংগ : যে জবাই করার আগে মাথা মুগ্তন করেছে কিংবা 
পাথর নিক্ষেপের আগে কোরবানি করেছে (মেতন পৃ. ১৮২) 


চি ভীনে র্প ৫ পালিশ 


রী হতনা 


লে তালা শা 


হিনিজি %0িগ্রররগারালীন্রিএরীিত/ন৬তগরজার 
এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আমি জবাই করার আগে মাথা মুণ্ডন করেছি। জবাবে তিনি বললেন, জবাই করো 
কোনো গোনাহ নেই । আরেক ব্যক্তি জিজ্ঞেস করলো, আমি পাথর নিক্ষেপের আগে কোরবানি করেছি । জবাবে 
তিনি বললেন, কোনো গোনাহ নেই পাথর নিক্ষেপ করো । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি, জাবের, ইবনে আব্বাস, ইবনে উমর ও ওসামা ইবনে শরিক রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ বলেছেন, আবদুল্লাহ ইবনে আমর রা.-এর হাদিসটি ০১৯০ ১.1 


ংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । এটি আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব! আর 
অনেক আলেম বলেছেন, যখন কেউ হজের কোনো হুকুম অন্য হুকুমের আগে সম্পাদন করবে তার ওপর দম 
আবশ্যক । 


৮৪ 


05 0 0381 395 ও) ০১ ৪৬ ৫ 


অনুচ্ছেদ-৭৭ : জিয়ারতের আগে হালাল অবস্থায় সুগন্ধ 
ব্যবহার করা প্রসংগে (মতন পৃ. ১৮২) 


বিনা সি 
22557727155, [যু 28 289০ 05 _ ৭7 


রি ৪ ৪৯ টি ৩0 
টসে ্ফ চি 


৯১৮। অর্থ : আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভার এহরামের আগে 
এবং কোরবানির দিন বাইতুল্লাহ শরিফ তাওয়াফের আগে মিশৃকযুক্ত সুগন্ধি লাগিয়েছি। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদীসটি ০৯০ ০.৯ 
সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা মনে করেন মুহরিম যখন 
জামরায়ে আকাবাতে কোরবানির দিন ক€কর নিক্ষেপ করে এবং জবাই ও মাথা মুগ্ডন করে কিংবা মাথা ছাটে, 
দরসে তিরমিযী -১৩ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ১৯৪ 


৪৬৪০ ৪৪ ৩৪৯ ককক ০৪৯ ৪$৮৯৯ এ৪ক০৬০ ৪৪৪ ৬৬০০০৬৪ক জকককননকজখক৯৯ক৪জ উকি এত $তিকতজক১৬কিকক কিকতকক$৮ন বলত ০৩৬৪ উতককিকিক কতক তত৯৬ক রজত ক৯৩৪৬৪৬৪৬৪৯এততডতল৯তিতকি$লক৩৯৬৯ক তক জজ ১৩ ততজউিত হক্তককত্রনিজ্ক্বাউকঠবজত৯কত্ভ্ক্গতিতল ৬৮২০১ ত৬৯ততত্জ্জতিতবশত৮তপ২ 


তখন তার ওপর যেসব জিনিস হারাম হয়েছিলো সেগুলো সব হালাল হয়ে যায়, শুধুমাত্র রমণী (সম্ভোগ) ব্যতীত । 
এটি ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । উমর ইবনে খাত্তাব রা. হতে বর্ণিত আছে। তিনি 
বলেছেন, তার জন্য শুধু রমণী ও সুগন্ধি ব্যতীত সবকিছুই হালাল হয়ে যায়। এ মত পোষণ করেন সাহাবা প্রমুখ 


অনেক আলেম । কুফাবাসীর মত এটিই । 
দরসে তিরমিযী 


০১৯৯ 0 0 ১০১ 4০৮০ এ ৮০ এ 0959 985 2 এ 7859 ১9০০০০) 


অধিকাংশের মতে এহরামের নিকটবর্তী আগে সব ধরনের সুগন্ধি ব্যবহার বিনা মাকরূহ বৈধ 17৮১ 
অনুচ্ছেদের হাদিস তাদের দলিল । 

ইমাম মালেক রহ.-এর মতে মুহরিমের জন্য এহরামের আগে এমন সুগন্ধি লাগানো মাকরূহ, যার আছর 
এহরামের পরেও অবশিষ্ট হতে যায় । ইমাম মুহাম্মদ রহ.-এরও এ মতই | ইমাম তাহাবি রহ.ও এটাই অবলম্বন 
করেছেন। সাহাবায়ে কেরাম হতে হজরত উমর, উসমান, ইবনে উমর রা. প্রমুখেরও এটাই মাজহাব 1৮২ 


এ 


০০০০ 455 ০১০ ৩৪৩ ০৪১০৪ 00০58 ৯৪ 5585 
মাথা মুগ্ডানোর পর তাওয়াফে জিয়ারতের আগে সব ধরনের সুগদ্ধি ব্যবহার করা অধিকাংশের মতে বিনা 
মাকরূহ বৈধ । 
মালেক রহ.-এর মাজহাব হলো, যেমনভাবে তাওয়াফে জিয়ারতের আগে স্ত্রী সংগম অবৈধ, এমনভাবে 
সুগন্ধি ব্যবহারও অবৈধ । ইমাম আহমদ রহ.-এরও একটি বর্ণনা এমনটি 1৭” 
তার দলিল তাহাবি রহ. কর্তৃক বর্ণিত একটি হাদিস, 


: এ 0 0১5১০ | ৪৮৪ এ) 0৯০9 0) 2 ও এ 0 20 দক ০০১ 835 ০৯০১ 
2৮5১৮055458] 6৯ ০১৯ ৯৬০ ০০ ০৯ গো ০০৪৪ শে ০০ 


৭৮০ সহিহ বোখারি : ১/২০৮, ?1৯)। ১৩০ ০১ ৩১৬ সহিহ মুসলিম : ১/৩৭৮, ৬৪ 21১৯1 483 ৮৪৬ ০০৯১০ ২০৪ 
শো ৩৯] । সংকলক । 

৭*১ চাই সুগন্ধি এহরামের পর বাকি থাকুক। যেমন, মিশৃক কিংবা এর আছর অবশিষ্ট থাকে । যেমন, উদ তথা সুঘাণ জাতীয় 
একটি কাঠবিশেষ, কিংবা আরকে গোলাপ (গোলাপ জল) ইত্যাদি, আর চাই অবশিষ্ট নাই থাকুক না কেনো ।- উমদা : ৯/১৫৬, ৭3 
১৯১) ১১০ ৮৯৮০1 -সংকলক। 

+* মা'আরিফুস সুনান : ৬/৫২৫। তাছাড়া দ্র., উমদা : ৯/১৫৬। তাদের দলিলসমূহর জন্য দ্র.. শরহে মা'আনিল আছার : 
১/৩০৮-৩১১, 21০৯১1১০০৯৮ ০৪1 -সংকলক। 

+** দ্র. উমদাতুল কারি : ১০/৯৩, ৮০3)। 4 91৯0১ ১০৯] ৬০০ ৩০ ৯) ০৪। সংকলক । 

** শরহে মা'আনিল আছার : ১/৩৫৬, ১১৯] ০১১৯৪ ৬০ ৪৯৮ ০৭৪। ত%৩। -সংকলক। 

দরসে তিরমিযী 7১৩৭ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ১৯৫ 


তত নপক তত তত্র হজ তজতিঠিতিট তত তত রকতরিত ১৯ উজডজকন্র তিতির পউউিবকভজউতডডরর্কর তপ্ত্রাককীউকক্কডত্কজকতিওকত ওত তি্কগঙকও রক্ত উচউরকিওওডপতঠককিঠক্রজক ৯৪৪৯ বরক এল কজককর ওক ৪ উতত৯ক্ট৯ক ০৩৬৬০৩৪৫১০৩ ক০১৯ ৪৯৩০৪৬৯০১০৯ ৯৪০, 


উম্মে কায়েস বিনতে মিহসান রা. বলেন, আমার নিকট ওকাশা ইবনে মিহ্‌সান রা. ও অন্য এক 
বস্তি করলেন মিনায় কোরবানির দিন বিকালে । তখন তারা তাদের পোশাক খুলে ফেললেন এবং সুগন্ধি 
পরিহ লন। আমি বললাম, আপনাদের কি হয়েছে। জবাবে তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াস মাদেরকে বললেন, যে এদিন বিকেলে ঘরে পৌছবে না, সে যেনো পোশাক এবং সুগন্ধি পরিহার 
করে। শের দলিল আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসের ওপরযুক্ত বাক্য 1৫৮৫ 
ইঃ ইয়ার কারণে উম্মে কায়েস বিনতে মিহসান রা.-এর বর্ণনাটি আয়েশা রা. হতে বর্ণিত এ 
অনুচ্ছে। (সৈর মোকাবিলা করতে পারে না।৮৬ 


38550 ০৯। ০8 ৯১ 5 ০৯৯০ 2০১ ৪০ এ ভক ভ্]। ০০৯৯০৭ ০০৬ ভ]। শখ ০৯ ০০০ 
তিরমিযী রহ.-এর বর্ণনায় আহলে কুফা দ্বারা উদ্দেশ্য আবু হানিফা এবং তার ছাত্র না। বরং অন্যান্য 
কুফাবাসী 1৮ কারণ, এ অনুচ্ছেদে হানাফিদের মাজহাব অধিকাংশের মতো। অর্থাৎ স্ত্রী (সংগম) ব্যতীত 


“৫ আয়েশা রা.-এরই আরেকটি বর্ণনা তাদের দলিল । আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
যখন তোমরা পাথর নিক্ষেপ করো এবং মাথা মুগ্তিয়ে ফেলো তখন তোমাদের জন্য সুগন্ধি, কাপড় ও সবকিছুই হালাল হয়ে যায়, 
শুধুমাত্র রমণী ব্যতীত । 


-শরহে মা'আনিল আছারর : ১/৩৫৬, +১৯০ ০১৩৪ ৬ ৪৯৮5 ৪] এ৩। 

এই বর্ণনাটিতে যদিও একজন বর্ণনাকারি আছেন হাজ্জাজ ইবনে আরতাত, যার ব্যাপারে কালাম আছে, কিন্ত যেহেতু 
অধিকাংশের মতে তিনি গ্রহণযোগ্য, এজন্য কোনো অসুবিধা নেই । দ্র. উমদা : ১০/৯৪, 4 ৯05 ৯] ৬০) ১০১ ২৪৮ ও 
4০০৩3।। 

ইবনে আব্বাস রা.-এর বর্ণনাও অধিকাংশের দলিল । তিনি বলেন, যখন তোমরা পাথর নিক্ষেপ করে ফেলো তখন তোমাদের 
জন্য রমণী ব্যতীত সবকিছুই হালাল হয়ে যায়। সে সময় এক ব্যক্তি তাকে বললো, সুগদ্ধিও? জবাবে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তার মাথায় মিশ্ক মেখেছেন। এটা কি সুগন্ধি? এই বর্ণনার সংগে সংশ্লিষ্ট | দ্র. 
উমদা : ১০/৯৪ | -সংকলক। 

“”* যেমন, আইনি উমদাতুল কারিতে (১০/৯৪) এবং তাহাবি শরহে মাআনিল আছারে (১/৩৫৬, ০ ৮৯০) ১ 40 এও 
১১০০ ০১৩৪) বলেছেন । -সংকলক। 

*** হজরত উমর রা.-এর এই আছরটি মুয়ান্তা ইমাম মুহাম্মদ এভাবে বর্ণিত আছে। মালেক-নাফে'-আবদুল্লাহ ইবনে দিনার- 
আবদুল্লাহ ইবনে উমর সূত্রে বর্ণিত । হজরত উমর ইবনে খাত্তাব রা. জারাফাতে লোকজনের সামনে ভাষণ দিলেন। তিনি তাদেরকে 


হজের বিষয় শিক্ষা দিলেন এবং তার বক্তব্যে তিনি এটিও বলেছেন, “তারপর তোমরা মিনায় এসে গেছ। তারপর যে আকাবার নিকট 
অবস্থিত জামরায় পাথর নিক্ষেপ করবে, তার জন্য তার ওপর হারাম সবকিছুই হালাল হয়ে যাবে শুধুমাত্র রমণী ও সুগদ্ধি ব্তীত। 
বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করার আগে কেউ রমণী এবং সুগন্ধি স্পর্শ করবে না। দ্র. (২৩১-২৩২, ২০৫ ০১৮] ৬০ ৯৪ 0 এ 
৯৭ 6০8 4৮0 2০০৯ ০) । -সংকলক। 

€** বাস্তবে এই অপর আহলে কুফা কারা এ সম্পর্কে আমি অনেক অনুসন্ধান করেও জানতে পারিনি । বিন্রৌরি রহ. এ আহলে 
কুফা বাস্তব ক্ষেত্রে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শায়বানি রহ.কে সাব্যস্ত করেছেন। তিনি লিখেন, ইমাম তিরমিধী রহ. যে 
অবৈধতাকে আহলে কুফায় মাজহাব বলে উল্লেখ করেছেন, এটা কুফাবাসী আবু হানিফা ও তাঁর ছাত্রপণের মাজহাব নয়। বরং এটি 
হলো, আবু হানিফার ছাত্র মুহাম্মদ ইবনুল হাসান শায়বানি রহ.-এর মাজহাব । যেমন, এ সম্পর্কে ইমাম মুহাম্মদ রহ. মুয়াতায় সুস্পক্ট 
বর্ণনা দিয়েছেন, উমর ফারুক রা.-এর আছর বর্ণনা করার পর । তারপর তিনি বলেছেন, এর ওপর আমরা আমল করি । তিনি বলেন, 
তবে আবু হানিফা রহ. এতে কোনো অসুবিধা মনে করতেন না। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ১৯৬ 


+০৬৯৬কন্ককরুক$কওকতকাবাতডকদ এজন কনরন্ঞঞডঞরজক রক ৩৩ ডর রও জকি ৪গকড জজ জউক ওর দ্রজতীকডিককররকককরজজজকঠকীককউকাকজকরর তত ত৬৯ক৬৬৬৭৮৬০৪০৬ক৪ক৪৬৪৪৩৪ এরর একর একক কক করত গরকনঠরকাকঠররাককককরীকক্রুতকরখাখাঞ্জতক এস জতিএজরখজঠি উজ কশীজজকাতরীকাঠিএ কত 


বিনৌরি রহ. লিখেন, ইমাম মুহাম্মদ রহ.-এর মুয়াত্তার এবারত এমনই । শায়খ মুবারকপুরি রহ. তুহফাতুল আহওয়াজিতে 
(২/১১০ সংকলক) মুয়াস্তার বরাত দিয়ে যা উল্লেখ করেছেন, সেখানে তিনি তার এবারত উদ্ভৃতিতে ভুল করেছেন। আমি জানি না, কি 
কারণে তিনি এই ভুল করেছেন । মা'আরিফুস সুনান : ৬/৫২৬, বিন্নৌরি ছাপায় : ৬/২৯২ 1 তবে বাহ্যত এখানে হজরত বিনৌরি রহ. 
এর সামান্য ভুল হয়ে গেছে। সহিহ এটা যে, আহলে কুফা এর বাস্তব উদ্দেশ্য ইমাম মুহাম্মদ রহ. নন। বরং এই মাসআলাতে তিনি 
আবু হানিফার ও অধিকাংশের সংগে আছেন। মূলত এখানে দুটি মাসআলা আছে। (যেমন, মুল বক্তব্যেও এর বিস্তারিত বর্ণনা 
এসেছে ।) 

১. এহরামের আগে সুগন্ধি ব্যবহার : আবু হানিফা রহ. এবং সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর বৈধতার প্রবক্তা । অথচ ইমাম 
মুহাম্মদ ইমাম মালেক রহ.-এর সংগে । তিনি এটাকে মাকরূহ সাব্যস্ত করেন। (কিস্ত এ মাকরূহ শুধু সে সুরতেই যখন সুগন্ধির আছর 
এহরামের পরেও অবশিষ্ট থাকে)। 

২. মাথা মুগ্তানোর পর তাওয়াফে জিয়ারতের আগে সুগন্ধি ব্যবহারের মাসআলা : এই মাসআলাতেও আবু হানিফা রহ. এবং 

খ্যাগরিষ্ঠ আলেম বৈধতার প্রবক্তা । বরং ইমাম মুহাম্মদ রহ.ও গরিষ্ঠের সংগেই আছেন । অবশ্য মালেক রহ. এই মাসআলাতেও 
বৈধতার পক্ষে না! 

তাব্রপর এই অনুচ্ছেদে ইমাম তিরমিযী রহ.-এর নিঙ্গেযুক্ত এবারত, 

1১১ 5] 1০01 3৯1 ০০০০ ৯৯৩ ৪ ০৮৯৮১ ০৮ এ! ০৪০৪ এ ০৯ 5 এ (০০০) ১০৬ ০৪ ০৯০ ০০ ৬3১ ২৪১ 


250 ০৯1 55 ১৯১ ১৯০১ ০৮ ৭০ এএ। এত ভা ৯৭ ৩৭ 

সম্পর্কে স্পষ্ট বিষয় হলো, এটি দ্বিতীয় মাসআলা তাওয়াফে জিয়ারতের আগে মাথা মুপ্তানোর পরে সুগন্ধি ব্যবহারের সংগে 

সম্পৃক্ত । মুহাম্মদ রহ. যেহেতু এই মাসআলাতে গরিষ্ঠের সংগেই আছেন, সেহেতু বাস্তবে তিনি আহলে কুফা হওয়ার প্রশ্নই আসে না। 
কেনোনা, এটি অধিকাংশের বিপরীতে অনেকের মাজহাবের বর্ণনা ৷ আর গরিষ্ঠের মাজহাব তিরমিযী রহ., 


5৯ ৮১131 ৮১৯৭] 01 03৮ ৮৯৪০১ 7৮০১ 4০০০ এ এ০ ক] ০১৯৯৭ ০০ ৬০ ৪ ১৫ ১০1১৬ 5১০ ৯৭) 
১১৯৯১ ১০৯১ ৬৯৪০) 55 ১৯৪ ০১ এ ৪০ ১০৯ পে 05 এ ০৯ ২৬ ০০ 0১৩ 09০ ০৯ 6৭ 
এবারতে বর্ণনা করেছেন । ইমাম ইমাম মুহাম্মদ রহ.-এরও মাজহাব এটাই | 


মা'আরিফু সুনানে (৬/৫২৬, বিন্ৌরি ছাপায় ৬/২৯২) মুয়াত্তা ইমাম মুহাম্মদ সূত্রে ইমাম মুহাম্মদ রহ.-এবর যে এবারত উল্লেখ 
করা হয়েছে তা এখানে উল্লেখ করা ঠিক নয়। কেনোনা, এখানে আলোচনা চলছে মাথা মুণ্ডানোর পর তাওয়াফে জিয়ারতের আগে 


সুগন্ধি ব্যবহার সম্পর্কে। ইমাম তিরমিযী রহ.-এর উক্তি 28350 41 058 ১৯১ এই মাসআলার সংগে সম্পৃক্ত । অথচ হজরত 


বিন্নৌরি রহ. মুয়াত্তা ইমাম মুহাম্মদের যে এবারত বর্ণনা করেছেন সেটি এহরামের আগে সুগন্ধি ব্যবহার সম্পৃক্ত । 
মূলত ইমাম মুহাম্মদ রহ. মুয়ান্তায় এহরামের আগে সুগন্ধি ব্যবহার এবং মাথা যুণ্তানোর পর তাওয়াফে জিয়ারতের আগে সুগদ্ষি 


ব্যবহার এ দুটো বিষয়েই ভিন্ন ভিন্ন দুটি স্বতন্ত্র অনুচ্ছেদ কায়েম করেছেন। প্রথম মাসআলার ওপর ৯১৯3 0 458 ১৮০ ০০০ ৪১3 
(২০২-২০৩)। এই অনুচ্ছেদে ইমাম মুহাম্মদ রহ.-এর শব্গগুলো নিঙ্গনূপ_ ৯১৯০] 5855 0 513 5১0 সি2১ 2১৯০ এ৪ 
০৮৩4 5৯১ 0৩ 4৩2৯৯ এ ১০4১ ০৬ ০০9০ ৩ ০৪৪৪ 01 31 প১৯)। ১০৪ ৩৯৯ 

আর দ্বিতীয় মাসআলায় ইমাম মুহাম্মদ বরহ. অনুচ্ছেদ কায়েম করেছেন নিম্নরূপ_ 5৯ ৬) ২৯১ ১] ৬১০ ৮৯৪ ৩ ১০৪ 
১৯] ৮৯ 2৬০ ৩১২৩২) । এ অনুচ্ছেদে ইমাম মুহাম্মদ রহ.-এর এবারত নি্রূপ- 38 ১৮] ৪ ১50 12১ : ১৯৯০ ও 
38 ০4 240১ ২৪১৯ ওয় 035 ১৯3 ০৮১৪ ৮ ৮৯০ ০০০ এই ১৭০ 3১ ১ 6১ ০৯] 5983 

তিরমিযী রহ.-এর উক্তি 355) ০৯1 058৯৯ ১ এর সম্পর্ক দ্বিতীয় মাসআলার সংগে। অথচ এর অধীনে মা'আরিফুস সুনানে 
ইমাম মুহাম্মদ র-এর প্রথম মাসআলার সংগে সংশ্লিষ্ট ইবারত উদ্ৃত হয়েছে। 

বিমৌরি রহ.-এর নজরে মুয়াত্তা ইমাম মুহাম্মদের দ্বিতীয় মাসআলার সংগে সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং এর ১, .0$ ইবারত 
পড়েনি । তা না হলে তিনি 28550 ০৯1 ০)98 ১৯ 9 এর বাস্তব উদ্দেশ্য ইমাম মুহাম্মদ রহ.কে সাব্যস্ত করতেন না । সুতরাং সতর্ক হওয়া 
উচিত । ৯৫৯) ০1 44০3 ১০1 45 রশিদ আশরাফ । 


888 ই ইউলগ উজির চ কচ 26 ন বিভিন্ন তরল নকিত 2৯5৪ 1555888889৬ 2828 228458855425-5525525-4558৮555453525-8844825 


৬ 5১১ িগরাওজাসাগদগািপরিদবারারঃবদা নপগ জদগারি 


& ৪৮ এ 


4৩০ 
ইমাম কর্তৃক জোহর, আসর, মাগরিব ও এশা এবং ফজর মিনায় পড়া হজের একটি সুন্নত । তারপর সকালে 
আরাফার দিকে যাওয়া ৷” 


তারপর বলেন, 


৬ ১১১১ ০৯ ৪৮১ ৮১ 3) 4০ ০০৯ গে 35 40 ০৯ ৪৫] 5১০৯] ডে) 1095 
'জামরায়ে কুবরায় যখন পাথর নিক্ষেপ করবে তখন তার জন্য বাইতুল্লাহ শরিফ জিয়ারত করার আগে নারী 
এবং সুগন্ধি ব্যতীত তার ওপর হারাম সবকিছুই হালাল ।' 
হাকেম রহ. এই বর্ণনাটির পর বলেন, 


১৯৯৪ ০১১ ১৯৯২) ০০৯ ০ ১১৯৯৬ 
'বোখারি-মুসলিমের শর্তে এ হাদিসটি উন্নীত । তবে তারা এ হাদিসটি বর্ণনা করেননি ।" 
হাফেজ জাহাবি রহ.ও তালখিসুল মুসতাদরাকে এই হাদিসটির ওপর নীরবতা অবলম্বন করেছেন । এ কারণে 
অনেক হানাফি ইমাম মালেক রহ.-এর উক্তিটিকে বিশুদ্ধ বলেছেন ।৭৯ 


85৫৫ 


৮, চিত 1“ 20432 $৭ধ৭$ 9 

| 6৯] 4৪ 401 ২০ 45 ৪051 ৩৭৪ 

- অনুচ্ছেদ-৭৮ প্রসংগ : হজে তালবিয়া বন্ধ করবে কখন? মেতন পৃ. ১৮৫) 
৩০৪ ভু ৮৮4৬৮ এ ০০৭ 429৬ 506৩৫ 4৩৯৪ ৫০5 


| ,&শ] 8216811 
£. ৯১৯। অর্থ : হজরত ফজল ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা 
হতে মিনা পর্যস্ত আমাকে পেছনে সওয়ার করিয়েছেন। তিনি সর্বদা তালবিয়া পড়ছিলেন জামরায়ে আকাবায় 
কংকর নিক্ষেপ করা পর্যস্ত। 


*৮৯ ১/৪৬১, ৬১ ৮৯) 2১২৯৪ -সংকলক । ূ 

৭»” তাই বিন্ৌরি রহ. লিখেন, ইবনে ফেরেশতা শরহুল মু'জামে খানিয়া (কাজিখান) এর উদ্কৃতিতে উল্লেখ করেছেন যে, সহ্ছিহ 
[লো সুপদ্ধি ব্যবহার তার জন্য হালাল হবে না। কেনোনা, এটি সহৰাসের জন্য আবেদনময়ী । এটা হলো, ইমাম মালেক রহ.-এর 
“াজহাৰ। ভিরমিবী রহ.-এর উক্তি (5350 (91 0১ ৯১১) এ উক্তির ওপর প্রয়োগ করার সম্ভাবনা আছে। মা'আরিফুস সুনান : 
'2/৫২৬। -সংকলক । 

৭৯১ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ঞ ১৯৮ 


কারার ররর রযারারভনা নর হারা রনি 


হজরত আলি, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ফজল রা.-এর হাদিসটি ০৯০ ০০৯ 
সাহাবা প্রমুখ আলেমগণের মতে এর ওপর আমল অব্যাহত। তথা হাজি সাহেব কংকর নিক্ষেপ পর্যন্ত 
তালবিয়া বন্ধ করবেন না। ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটি । 
দরসে তিরমিযী 
»..১ 5১০ 01 ৮০ ০1 ০১9 559) 2 0 77১ ০৯৬০ ০৪ ০590 ০০ ০ ০০৩০ 0 
“2০0 5১০৯ ৮০১ ০০৯ কিউ ০৪ ০৪ এত ও তি ০৭ 
এ অনুচ্ছেদের হাদিস দলিল করছে যে, তালবিয়া এহরামের ওয়াক্ত হতে জামরায়ে আকাবায় পাথর 
নিক্ষেপের সময় পর্যস্ত অবশিষ্ট থাকে । এ কারণে অধিকাংশের মত এটাই । বরং ইমাম তাহাবি রহ. বলেন, এর 
ওপর সাহাবা ও তাবেয়িনের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে, জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ পর্যন্ত হজে তালবিয়া 
চালু থাকবে ।*5 
ইমাম মালেক, সায়িদ ইবনুল মুসাইয়িব এবং হজরত হাসান বসরি রহ. সম্পর্কে বর্ণিত আছে যে, তারা 
বলতেন, হাজি যখন আরাফাতে রওয়ানা করবে, তখন তালবিয়া বন্ধ করে দিবে 1৭৯ আর অনেকের হতে বর্ণিত 
আছে, যখন আরাফাতে অবস্থান করবে তখন তালবিয়া বন্ধ করে দিবে 1৮ 
তাদের দলিল তাহাবিতে বর্ণিত হজরত উসামা ইবনে জায়দ রা.-এর বর্ণনা, 


১৩০। ০০ 3৪ ১0৩০ 2০০ ১০ 2০395 এ ০৮০ এ 0৯৯০০3০৪245 এ 
শৈ ৭৯১১০) ) 


। ৫৯২. 
৮১ 





৭৯২ সহিহ বোখারি : ১/২০৯, ০৯) ৬৪ 83299134255 আজ সহিহ মুসলিম : ১/৪১৫, ০0৯] ৭4৭ ১৯০০ এও 
১৯ 9 28৯] 2০০৯ তাও ভঠ € ৯৯৪ ৬৯ ৯1 -সংকলক। 

৭৯১ দ্., শরহে মা'আনিল আছার : ১/৩৫৫, ০০ 4৮5৪ 555 এ আও 

আইনি রহ. লিখেন, ইজমার দলিল হলো, হজরত উমর ইবনে খাত্তাব রা. মুজদালিফার দিন সকালে সাহাবায়ে কেরাম প্রমুখের 


একটি দলের উপস্থিতিতে তালবিয়া পড়তেন । এ ব্যাপারে কেউ অস্বীকৃতি জ্ঞাপন করেননি । এমনিভাবে আবদুল্লাহ ইবনে জুবায়র রা. 
তা করেছেন। সেখানে উপস্থিত আফাকি তথা শাম, ইরাক, ইয়ামান, মিসর ইত্যাদি এলাকা হতে আগত উপস্থিত কেউ তা অস্বীকার 


করেননি বা প্রত্যাখ্যান করেননি । সুতরাং এটি ইজমায়ি বিষয় হয়ে গেলো, এর বিরোধিতা করা যাবে না। -উমদা : ১০/২৪-২৫, ২৭ 
১৯৯ ১০550] 5 2) । -সংকলক। 

৫৯৪ উমদা : ৯/১৬৫, (০৯) ০৯ -839813 4255)8 ০4৪ তাতে এমন বর্ণনা উসমান ও আয়েশা ব্রা. হতেও আছে তাদের দুই 
জন হতে এর বিপরীত বর্ণনাও আছে। জুহরি, সায়িব ইবনে ইয়াজিদ, সুলায়মান ইবনে ইয়াসার, ইবনে মুসাইয়িব রহ.ও এক বর্ণনায় 
বলেছেন, “তালবিয়া বন্গ করে দিবে যখন আরাফাতে উকুৃফ তথা অবস্থান করবে। এটা হজরত আলি ইবনে আবু তালেব ও সাদ 
ইবনে আবু ওয়াক্কাস রা. হতেও বর্ণিত আছে। -সংকলক। 

৫» সূত্র এ । 


৭»** শরহে মা'আনিল আছার : ১/৩৫৩, ৮৯] ৮০8 ৬০ 4 | সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ও ১৯৯ 


তিনি বলেছেন, আমি আরাফার দিন বিকেলে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 
আরোহি ছিলাম । তিনি তাকবির এবং তাহিল ভিন্ন অতিরিক্ত আর কিছু পড়তেন না।" 

এর জবাব হলো, এই বর্ণনাটি তালবিয়া না হওয়া এবং এর ওয়াক্ত শেষ হয়ে যাওয়া দলিল করে না 1৫৯৭ 

সারকথা, সংখ্যাগরিষ্ঠ উম্মতের মতে হজে জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ পর্যন্ত তালবিয়া বিধিবদ্ধ । 
তারপর তাদের মাঝে মতপার্থক্য আছে। আবু হানিফা, সুফিয়ান সাওরি, শাফেয়ি ও আবু সাওর রহ.-এর মতে 
জামরায়ে আকাবার ওপর প্রথম কংকর নিক্ষেপের সংগে সংগেই তালবিয়া শেষ হয়ে যাবে । অথচ ইমাম আহমদ, 
ইসহাক এবং অন্যন্য আলেমের মতে জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ শেষ করা পর্যন্ত তালিয়া অব্যাহত 
থাকবে 1৭৯৮ 


এ অনুচ্ছেদের হাদিসটি বাহ্যত ইমাম আহমদ রহ. প্রমুখের দলিল৯* হানাফি ও শাফেয়ি' রহ. প্রমুখের 
দলিল বায়হাকির একটি হাদিস, 


238৯0 2০০৯ ০ ৬০৯ কিউ ০১৪ ০3 053 45 এএ। ভিজ তখ। 2৬০০ এ ৪০০5 493 ভে ০০ 
5095 
'আবু ওয়াইল আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামকে দেখছিলাম । তিনি তালবিয়া পড়ছিলেন জামরায়ে আকাবায় প্রথম পাথর নিক্ষেপ পর্যন্ত । তাদের 
মতে এ অনুচ্ছেদের হাদিসটিও এ ক্ষেত্রে প্রযোজ্য । 


ওমরাকারির তালবিয়ার বিধান 

এ ব্যাপারে ওমরাকারির তালবিয়ার যে বিষয়টি অনেকের মত হলো, সে যখন হেরেমের সীমায় ঢুকবে তখন 
তালবিয়া বন্ধ করে দিবে । অনেকের মতে যখন মক্কার ঘর-বাড়িগুলো নজরে আসতে শুরু করবে তখন তালবিয়া 
শেষ করে দিবে । লাইছের মতে বাইতুল্লাহর নিকট পৌছা পর্যস্ত তালবিয়া অব্যাহত রাখবে । ইমাম হানিফা রহ.- 
এর মতে ওমরাকারি হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করা পর্যস্ত তালবিয়া পড়তে থাকবে । ইমাম শাফেয়ি রহ. 
বলেন, তাওয়াফের শুরু পর্যন্ত তালবিয়া অব্যাহত রাখবে । যেনো আবু হানিফা ও শাফেয়ি রহ.-এর মাজহাব 
একই ৷ কেনোনা, হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন হতেই তাওয়াফ শুরু হবে । ইমাম মালেক রহ.-এর মাজহাব 
হলো, যদি সে মিকাত কিংবা এর আগে এহরাম বাধে তবে হেরেমের সীমায় প্রবেশের সময় তালবিয়া বন্ধ করে 
দিবে। আর যদি জি'রানা কিংবা তানয়িম হতে এহরাম বাধে তাহলে মন্ধার ঘর-বাড়িতে প্রবেশের সময় কিংবা 





** জবাবের বিস্তারিত বর্ণনার জন্য দ্র. শরহে মা'আনিল আছার : ১/৩৫৪। তাছাড়া ইমাম ভাহাবি রহ. এ ধরনের বর্ণনাগুলোর 
একটি মৌলিক জবাব এই দেন, যে সব সাহাবি থেকে আরাফার দিন তালবিয়া বর্জন বর্নিত আছে। তাদের বর্ণনা হ্বারা সর্বোচ্চ এটা 
্মাণিত হয় যে, তারা অন্যান্য জিকির-আজকারে রত থাকার কারণে তালবিয়া ছেড়ে দিয়েছেন। এর দ্বারা এটা আবশ্যক হয় না যে, 
তখন তারা তালবিয়ার বিধিবন্ধতার প্রবক্তা ছিলেন না। কেনোনা, তালবিয়ার বিধিবন্ধতার অবকাশ অন্যান্য জিকির-আজকার করা 


সন্ডেও আছে। দ্র. তাহাবি : ১/৩৫৫, 0০৯] ৯০ ৬০০ পি ০১৪1 সংকলক । 
“* দ্র উমদাতুল কারি : ৯/১৬৫, ৮৯] ৬৪ -8-5)313 ০১558 ০৯৪। -সহকলক। 


৭১ কারণ এতে বলা হয়েছে, ৮*১৪ 2০0 5 ৫১) ০৯৯ 54১79 71৬ ০৬ কিংবা ০০:৪০) ০৯ বলা হয়নি । - 
সংকলক । 


পপ উমদা : ৯/১৬৫, দ॥ 55598 4১৩1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২০০ 


হক্এরককনন্ কও কক ঞজরীিক্গকীর কনক জকিকরাকলকবাত্রকককরারাকককককিক্রাকররকক্ডগ্রাককরানীরককরকড এজন্য কিকরঞ্ক জব কককরিেককুককউক্রকগতখরিফককুরকজতকক্কুকত ও ররকগ্বাটকরীর্বাউ্কককটীিরকঞজকক্রুরততততজণক্ককন্র্রাকরকরারককরতজতরতউত তি অজকরাকীরাকক্াক ক গ্রীক ক কর বরজক কিস কস ক ৪৯৬ ঠক কাজ কস চর 


মসজিদে হারামে প্রবেশ করার সময় তালবিয়া খতম করে দিবে । পক্ষান্তরে ওমরা খতম হওয়া পর্যস্ত তালবিয়া 
রাখবে এটা ইবনে আজম রহ. এর মতে১০১। 
আবু হানিফা রহ.-এর দলিল পরবর্তী অনুচ্ছেদে বর্ণিত হাদিস, 
“৯৯৯ ০৯০19 5০৯] ওঠ কথ ০০ ৯০৪ 05 401 2 ৮৯১৯ ৪89 203 779০০৯০০8৩০ 
ইবনে আব্বাস রা. হাদিসটি মারফু* আকারে পেশ করে বলেছেন যে, তিনি ওমরার তালবিয়া বন্ধ করে 
দিতেন হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করে ।' 


755 45 2288 084 55775 এএ 
অনুচ্ছেদ-৭৯ প্রসংগ : ওমরায় তালবিয়া বন্ধ করবে কখন? মৈতন পৃ. ১৮৫) 
16018 55 ও এ ৩৪ 8০2 এ: (৪১ (8) ০৪ ৩৪ 05 25 05 74, 
৯২০। অর্থ : ইবনে আব্বাস রা. মারফু* আকারে হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ওমরায় তালবিয়া হতে বিরত থাকতেন, যখন হাজরে আসওয়াদ স্পর্শ করতেন । 
ইমাম তিরমিবীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, আবদুল্লাহ ইবনে আমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি সহিহ। সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর 
আমল অব্যাহত । তারা বলেছেন, হাজরে আসওয়াদ স্পর্শ করা পর্যস্ত ওমরাকারি তালবিয়া বন্ধ করবে না। 

অনেক আলেম বলেছেন, যখন মক্কার ঘর-বাড়ি পর্যন্ত পৌছে, তখন তালবিয়া বন্ধ করে দিবে । নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর আমল অব্যাহত আছে। হজরত সুফিয়ান, শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ. এ মতই পোষণ করেন। 


7৮ গর্শ 


টি 5309 0155 পে১ ৮0 আর 
অনুচ্ছেদ-৮০ : রাতে তাওয়াফে জিয়ারত প্রসংগে (মতন পৃ ১৮৫) 


এ 5] 59014905025 ১:০০ ও ৩০০ এ৮০ 2 37545 32 ও 0 5 ৭ 
৯২১। অর্থ : ইবনে আব্বাস ও আয়েশা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাওয়াফে জিয়ারত রাত পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন। 


৬৮, দ্র. উমদাতুল কারি : ১০/২১-২২, ৭4১৭০ ৯৬] £ ৯১৯ এ১৪। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড স্ ২০১ 


১১৪৫৯৯ককওডএকক$সকাক্কীকরব্তকটিককনরডকককগ্করীককঝা+ককতকজজককচকডক১১৯কগককক্নকগরব৮$ড৪কও এক ওক কক ডিজ্র উকি ডরাউিউককওনরি জি ডকঞ্ককওজক4ক৫৬৬৬০ডও খ্ককজতীরক্রতিরককর কতক তরককওকডত ক জ্কিকররতকগককরএএ ক রড ররর কক ককককরকতকক রর কররটিকক রক করাররকর ৪ ল+০ওক রত 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১.৯ । 


অনেক আলেম তাওয়াফে জিয়ারত রাত পর্যস্ত পিছিয়ে নেওয়ার অবকাশ দিয়েছেন । আর অনেকে আলেম 
কোরবানির দিন (তাওয়াফে) জিয়ারত যুস্তাহাব মনে করেছেন। আর অনেকে পিছিয়ে দেওয়ার অবকাশ 
দিয়েছেন । যদিও মিনার শেষ দিবস পর্যস্তই পিছিয়ে দেয়া হোক না কেনো । 


দরসে তিরমিযী 
030 এ 50300 85৬ ০৯ 053 3 এ ৬৮০ ভা 0০9 ৯03 ০০৬০ ৩৯ ৮২০০ 


বাহ্যত এ অনুচ্ছেদের হাদিস ছারা বুঝা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাওয়াফে 
জিয়ারত করেছেন। তবে অন্যান্য সমস্ত সহিহ হাদিস এ ব্যাপারে একমত ষে, তিনি তাওয়াফে জিয়ারত 


* আবু দাউদ : ১/২৭৪, (৯ ৬$ 248) ৯৬ সুনানে ইবনে মাজাহ : ২১৯, ৯ 593.) এ১৩। -সংকলক। 

৯৮০ যেমন, সহিহ মুসলিমে হজরত ইবনে উমর রা.-এর বর্ণনা যে, হন্জরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির 
কোনো দিন তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারত করেছেন। তারপর ফিরে এসে মিনায় জোহরের নামাজ আদায় করেছেন। 
নাফে' বলেন, সুতরাং ইবনে উমর রা. কোরবানির দিন ইফাজ! বা! তাওয়াফে জিয়ারত করতেন । তারপর ফিরে এসে মিনায় জোহরের 


নামাজ আদায় করতেন এবং তিনি উল্লেখ করতেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন৷ (১/৪২২, ৩০৬ 
১৯ 1 +-44)) ৬ ১৬ ৮১০৯১) । সহিহ বোখারিতে আছে, আবু নুজায়ম-সুফিয়ান-আবদুল্লাহ-নাফে'-ইবনে উমর সূত্রে বর্ণিত 
যে, তিনি এক তাওয়াফ করেছেন! তারপর কায়ুলাহ করতেন। ঠারপর আসতেন মিনায় অর্থাৎ, কোরবানির দিন। আবদুর রাজ্জাক 
মারফু' আকারে এটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাদের হাদিস ৰর্ণনা করেছেন উৰ্ায়দুল্লাহ। (১/২৩৩, ৯5 575) ৮০৪ 
১৯৪)। 

সুনানে আবু দাউদে আছে, ইবনে উমর রা. হতে বর্ণিত ষে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন 
' ভাওয়াফে ইফাজা করেছেন? তারপর জোহরের নামাজ আদায় করেছেন মিনায়। অর্থাৎ ফিরে এসে । (১/২৭৪, ৪ ২-০$)। ১৪ 
৩৯) 

২. সহিহ মুসলিমে জাবের রা.-এর একটি সুদীর্ঘ হাদিসের এই বাক্য ৬০ 4৪ ১৮০১ 43৮০ ০1 এট এ০) ০১৮) 559 শত 
১৫৮৪ 45৮ ৬৮০৬ 4৪৪০ । ১৩৯৯-৪০০১ ০০১ 4৩৮০ এএ। এছ এ এ ও 

তাছাড়া সুনানে আবু দাউদে হজরত জাবের রা.-এর সুদীর্ঘ হাদিসের নিম্েযুক্ত বাকা, &। 1.০ এ ৯৯) ০০৬ ১৮৪০০ 
১১৪১ এ০ এ কঠঞ। এস ৬৩ শান (61100 ৯ এ পক জম ভা] ত৩ ৯০ 

৩. সুনানে আবু দা্উদে আয়েশ! রা.-এর বর্ণনা । ১০ ০৯৯ 448 ০৯ ১৭ ৮৮৪ ০ এ এত এ ০৯৮০ ০০ ১ এও 
7 ৬৮১ ভা] ৮৯১০১ ০৪১৪ ১২৭১১ ১৩ ভা) তই আও 


হাকেম সুসতাদরাকেও এই বর্ণনাটি উল্লেখ করতঃ বলেছেন, এ হাদিসটি মুসলিমের শর্তে উন্নীত সহিহ । তবে বোখারি-সুসলিম 
এটি বর্ণনা করেননি । 


হাফেজ জাহাবি রহ.ও এক গুপর নীরবতা অবলম্বন করেছেন । (১/৪৭৭-৪৭৮, ৮৯) ৬০) ৪05১ ৪ 5) । 


সহিহ ৰোখারিতে হজরত জায়েশা রা. হতে বর্ণিত আছে, ১১১ ০ (৯৬ 175 4৩১০ ০1 ৬৮৬ এও ৮০ ১৯৯৯ এই 
বর্ণনা দ্বারাও মন দ্রুত এদিকে যায় যে, এখানে দিন উদ্দেশ্য । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ২০২ 


ক র%এ+৮৬৯এ৪৬৪৩কককক ডগ র৬৬$ক৬র ৪৪৬ জএলডজঞজাককিকককজকাধীঞক্ককরকককঝড়খ ঝর উজজক৬৯৪ক+৩৮৬০৪ক এর খড৬৭ক৩কক+২০৯০৯৪৫৫০র৯৬৮৫৬৬৬৯৬৬৯৫৭৬ক৬৫৪ বক ওক এক ৪৯০৪ কককচ কউ দ্রদ্ঞকরীত এক করএঞজক৬০ওরুকডঞডউওকরুওকক কচ তএজতএরকরকএকরকখকককককন রও $ক কউ কক তাজ ঠপ-১১ 


করেছেন দিনে । এজন্য ব্যাখ্যাতাগণ এ অনুচ্ছেদের হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, রাত 
দ্বারা উদ্দেশ্য সূর্য হেলার পরবর্তী সময় 1” তবে স্পষ্টভাবে বুঝা যায়। 

অনেকে বলেছেন, তাওয়াফে জিয়ারত ঘ্বারা উদ্দেশ্য নফল তাওয়াফ 1৮ ইবনে হাব্বানের বর্ণনা দ্বারা বুঝা 
যায়, তিনি ১০ তারিখে দিনে তায়াফে জিয়ারত করার পর সেই রাতেই নফল তাওয়াফও করেছিলেন 1৮৮ আরো 
অনেক বর্ণনা ছারা প্রমাণিত যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রাতগুলোতে বাইতুল্লাহ শরিফে 
তাশরিফ নিতেন এবং নফল তাওয়াফ করতেন ।৬০* 

তবে এই ব্যাখ্যার ওপর প্রশ্ন হয় যে, নফল তাওয়াফকে তাওয়াফে জিয়ারত আখ্যায়িত করা অযৌক্তিক মনে 
হয় 1৮০৮ 


আমার মতে, এটি সর্বোত্তম ব্যাখ্যা এখানে ১১৯5 ০১ এর অর্থ পিছিয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন । 
অর্থাৎ, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাওয়াফে জিয়ারত করার অনুমতি দিয়েছেন। এই অর্থ নয় 
যে, তিনি স্বয়ং রাতে তাওয়াফে জিয়ারত করেছেন ।*৯ এর দলিল হলো, এ অনুচ্ছেদের হাদিসে হজরত আয়েশা 
রা. হতে বর্ণিত আছে এবং সুনানে আবু দাউদে স্বয়ং আয়েশা রা.-এরই অপর একটি বর্ণনা*১* ছ্বারা বুঝা যায় যে, 
তিনি দিনে তাওয়াফে জিয়ারত করেছিলেন। আর জোহরের নামাজ আদায় করেছিলেন মক্কা সুকাররমায় ।৯১১ 


৬ যেনো, রাত দ্বারা উদ্দেশ্য বিকাক। অর্থাৎ, তাওয়াফে জিয়ারতকে বিকেল পর্যন্ত দেরি করেছেন! ১০ শব্দটির প্রয়োগ 
যদিও প্রধান উক্তি অনুযায়ি সূর্য হেলার পর হতে নিয়ে সূর্যান্ত পর্যন্ত সময়ের ওপর হয়, কিন্ত এক উক্তি অনুযায়ি সূর্য হেলার পর হতে 
সকাল পর্যন্ত সময়কে ১০ বলা হয়। লিসানুল আরব : ১৫/৬০। যেনো, রাত (৬১০- এর অর্থের একটি অংশ । বস্তুত লাইল বলে 


সূর্য হেলার পরবর্তী সময় উদ্দেশ্য করা অংশ বলে পূর্ণাঙ্গ জিনিস উদ্দেশ্য করার শামিল । 1০1 4151 -সংকলক । 

৮” যেনো জিয়ারত দ্বারা শুধু জিয়ারত অর্থাৎ, আভিধানিক জিয়ারত উদ্দেশ্য ! 

*”* আইনি রহ. লিখেন, তৃতীয় ব্যাখ্যা হলো, যেটি ইবনে হাব্বান রহ. উল্লেখ করেছেন ধে, নবী করিম সাল্লাল্লাহু আল্লাইহি 
ওয়াসাল্লাম জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করেছেন এবং কোরবানি করছেন । তারপর জিয়ারতের জন্য সুগন্ধি ব্যবহার করেছেন! 
তারপর রওয়ানা হয়ে এসেছেন। তারপর বাইতুল্লাহু শরিফে তাওয়াফে জিয়ারত করেছেন। তারপর মিনার দিকে প্রত্যাবর্তন 
করেছেন। সেখানে জোহরের নামাজ আদায় করেছেন এবং আসর, মাগরিব ও এশা আদায় করেছেন এবং ঘুমিয়েছেন। তারপর 


দ্বিতীয়বার আরোহণ করে বাইতুল্পাহর দিকে চলে এসেছেন এবং সেখানে আরেকটি তাওয়াফ করেছেন রাতে । -উমদা : ১০/৬৮, ২১১ 
১৯] ৯৯ 593))1 -সংকলক। 

*** ৰায়হাকির বর্ণনায় আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রাতগুলোর প্রত্যেকটিতে বাইতুল্লাহ শরিফ 
জিয়ারত করতেন । -উমদা-আইনি : ১০/৬৮, ৯০] 25 59308 ৮৯। -সংকলক 

»* ওপরযুক্ত ব্যাখ্যাসমূহ এবং এগুলোর সংগে সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উদা : ১০/৬৮, মা"আরিফুস সুনান : 
৬/৫৩৩-৫৩৪ 1 -সংকলক । 

*৯ আল্লামা শাব্বির আহমদ উসমানি রহ.ও এই ব্যাখ্যাই করেছেন। তিনি বলেন, এর অর্থ হলো, জিয়ারত ব্যাপক আকারে রাত 


পর্যন্ত দেরি করা বৈধ রেখেছেন। -ফতহুল মুলহিম : ৩/২৯৪, (4১ 4১১০ 401 ৬২০ ৬০ ২৯৯ ২৫। সংকলক । 

+” অর্থাৎ, ১৯ ₹৪ ০০০০৭ ০৮৩ 4০ এ এত ৩ &০ ৯৯৯ সুনানে আৰু দাউদ : ১/২৭১, ১.৯] ৬৮) ৬ ০০০ 
-সংকক । 

*১ কোরবানির দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ মক্কায় আদায় করেছেন, না মিনায়? এ সম্পর্কে 


বর্ণনা বিভিন্ন রকমের ও পরস্পর বিরোধী । অনেকে এগুলোতে সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন । অনেকে প্রাধান্যের পদ্ধতি অবলম্বন 
করেছেন। আবার অনেকে নীরব থেকেছেন । যারা প্রাধান্য দিয়েছেন তাদের মধ্য হতে কেউ যিনায় নাষাজকে প্রাধানা দিয়েছেন । আর 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ২০৩ 


কনিকা কসপকরততজ্জ্তগতীটলগকীবক্রনসক্করচজককউকতককডঞনিক কির কক করকিরকাজকউব্া$্উএককাকককরাচকররক্রেউিক্করিক্তিককত্কজবককরড জিত খাকড ব্রত ক্রিডরকঞ$রএররাডকরিকক রবির রান স্ডক্রুকারীকরুকএক কত গত্রকক্করুক্রারগক্করক্কজাকঞ রত কিরুরাককক্টিউকরগ কতজন উর বকীরর্রত ১ ককক্জ জকি কখীততবক তা তত 


প্রকাশ থাকে যে, এই দ্বিতীয় বর্ণনাটির উল্লেখে এ অনুচ্ছেদের হাদিসটির বাহ্যিক অর্থ উদ্দেশ্য হতে পারে না যে, 
তিনি তাওয়াফে জিয়ারত রাতে করেছেন । তা না হলে একই সাহাবির দুটি সহিহ বর্ণনায় পরস্পর বিরোধ হবে 
নিশ্চিত। 


ডা 0545 (৪৪7) 
অনুচ্ছেদ-৮১ : আবতাহে অবস্থান প্রসংগে (মতন পৃ ১৮৫) 


টনি 9িত 


24 ৩) ৩5 0৪১৩০ 5০ ৪0 উতর ৩৬ ৩১ 5 ২৫ ০১ ১৯৮৫ ৩১০ 2১21 ৫3৫7 বা 

ুনিদি 38588 55০ ৬১ 5৭4১০ এ ৩০০ (8 3৫: 55 

৯২২। অর্থ : ইবনে উমর রা. বলেছেন, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, 
উমর ও উসমান রা. আবতাহে অবতরণ করতেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আয়েশা, আবু রাফে' ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ৮১১১ ০০৯৯০ ০১৯০৯ 

আমরা এটি কেবল আবদুর রাজ্জাক-উবায়দুল্লাহ ইবনে উমর সুত্রেই জানি । 

অনেক আলেম আবতাহে অবতরণ ওয়াজিব মনে না করে মুস্তাহাব মনে করেছেন। তবে কেউ যদি এটা 
ভালো মনে করে তবে সেটা ব্যতিক্রম ব্যাপার । 

শাফেয়ি রহ. বলেছেন, আবতাহে অবতরণ হজের আহকামের শামিল নয়। এটি ছিলো একটি মনজিল। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে অবতরণ করেছেন। 


শর 
৫ */:১৫:$ ৯? ছে 


এ এ ০৮5 ০৯, 95 পু 2: 20 ১৮৪ ৮ ১৯৬৯ ৬৫ তে ৪ (০ খা 
55852857512 নং ০৪ (2 
৯২৩। অর্থ £ ইবনে আব্বাস রা. বলেন, আবতাহে অবতরণ টিন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে অবতরণ করেছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, তাহসিবের অর্থ হলো, আবতাহে অবতরণ । 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮৯০ ০১৯1 





অনেকে মকার নামাজকে । ষাসআলাটির কিন্তারিত বর্ণনার জন্য দ্র. উমদা : ১০/৬৯, ১৯ 25 57598 ৬৪৯ মা'আরিফুস সুনান : 
৬/৫৩৪-৫৩৮ । -সংকলক । 

* সহিহ মুসলিম : ১/৪২২, ০ 778 5) ১৮০৯) 4505 ৯৯০ আও 

টীকা : ৪. এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত 


দরসে তিরযিষী-৩য় খণ্ড ২০৪ 


*কগকককককউ রক ক্ক ঠক ট্রিক একিকি নন ৯৯তনিরতরাউিকক ৯৬ কউ এ উসরনিক তি কাজজিতির একিপ৯৫ ১ কর ৪৯৯৫ এন্ড বত ওক ৬৯৫ বা কতক কল্প জরজরাজকজ ক ওক উককররতারাজরয কাকী ক৪৬রএকককক৬$ক৪০ ৪৬৪৬৯ ড$৩এএউম এক কর হত এ ক একক করকততবাকও৩৮৬৩করকলকরও ক জওজও্রারজঞকিকিউরকরকিড ৩৬০, 


০১ ০০১০১ ০5১ 59 9813 ৯৮5১ 4305 এ ৯০ কাথা 0৬ 25 7০০০ ৯০৪০০ 
“৯১ শ্তে়া 09) 
এ অনুচ্ছেদের হাদিস এর দলিল যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা হতে প্রত্যাবর্তনের সময় 


আবতাহে মঞ্ধা তথা মুহাসসাবে অবতরণ করতেন । আবু বকর, উমর ও উসমান রা.এর ও এই আমলই ছিলো । 
বোখারিতে১১ আনাস ইবনে মালেক রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেন, 


“বশ ৮8:৮ এ৯। ও] ০০৩১ ০ ০০৮৯৪ 5559৪) ০১৬০৪ ০১১৯০৫১১০০৩] ০080] ৩৮০ 4 
'তিনি জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেছেন এবং কিছুক্ষণ মুহাসসাবে ঘুমিয়েছেন। 
তারপর আরোহণ করে বাইতুল্লাহর দিকে চলে এসেছেন । তারপর সেখানে তাওয়াফ করেছেন ।' 


এ ব্যাপারে ওলামায়ে কেরামের একমত্য আছে যে, মুহাসসাবে অবতরণ এবং সেখানে শয়ন ও রাত্রি যাপন 
হজের আহকামের শামিল নয় | এই অনুচ্ছেদে ইবনে আব্বাস রা.-এর বর্ণনা, 


৫৮০৪ 495 এ এল এএ। ০১০ 405 ০১৬ ১৯ 0 চে ৯ ০ 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেখানে অবতরণ ঘটনাক্রমে এবং বিশ্রামের জন্য ছিলো, 
হজের কোনো আহকাম আদায়ের জন্য ছিলো না। তাছাড়া পরবর্তী অনুচ্ছেদে আয়েশা রা. হতে বর্ণিত আছে, 
4৯১১৯] (০। 05 43 0৮5১1 ১৮৭১ 4৪5 এ ৬০ এ০। 0৯০9 095 ৮: এএ৪ 
আবতাহ কিংবা মুহাসসাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ঘটনাক্রমে যদিও ছিলো না। 
তবে এর উদ্দেশ্য ছিলো শুধু মদিনার সফর সহজ করা । কেনোনা, এটি এমন স্থান ছিলো যেখানে আরামও করা 
যেতো, সেখান হতে সহজ ছিলো মদিনায় রওয়ানা হওয়াও । 
তারপর মুহাসসাবে অবস্থান যদিও হজের আহকাম নয়, কিন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 
আবু বকর, উমর রা. প্রমুখের আমলের কারণে সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এটা মুস্তাহাব । যদিও অনেকে মুস্ত 
[হাবেরও পক্ষে না। যেমন, আয়েশা, আসমা, ওরওয়া ইবনে জুবায়র এবং সায়িদ ইবনে জুবায়র রহ.। 


** সহিহ মুসলিম : ১/৪২২, 2] ১80 9 ৮৯৭] 0505 ২১৯০৭ এ৪৬ সুনানে ইবনে মাজাহ : ২২০, ১১১ ৮৪ 
৮০৭] | সংকলক । 


৬৯৪ 23০] ১ ০১৮০] 135) ০০৮৯১: পানি প্রবাহের প্রশস্ত স্থল। যাতে ছোট ছোট পাথর থাকে! -মা*আজিমুল লুগাহ। এটি 
বাতহায়ে মক্কা নামের মত হয়ে গেছে। এটি এই উপত্যকার পানি প্রবাহের জায়গা । এটিই হলো! মুহাসসাব। তাহসিবের অর্থ হলো, 
মুহাসসাবৰে অবতরণ করা । -মা'আরিফুস সুনান : ৬/৫৩৯। 

তারপর এই মুহাসসাব হলো, মিনা এবং মক্ধার মাঝে অবস্থিত এবং মিনার নিকটতম জায়গা। ইয়াজ রহ. বলেন, এটিকে মিনার 
দিকে ইজাফত করা হয়। -মা'আরিফুস সুনান : ৬/৫৪২। 

আজকাল মন্ধা মুকাররষা সুবিস্তৃত ও সম্প্রসারিত হওয়ার পর না খাইফে বনি কেনানা অবশিষ্ট আছে, না এর উপত্যকা । অবশ্য 
সেখানে মসজিদুল ইজাবা নামে একটি মর্সজিদ আছে। যা থেকে এই স্থানটি চেনা যেতে পারে । মা'আরিফ : ৬/৫৪৩। -সংকলক | 


*৮ ১/২৩৭, ০৮৪১৬ ৪ 258 ১০এ] ০ ৩০ এ৪। -সংকলক। 


নি ই ৯০38 লই উই জিউস 4585555155425525555255572558532554574552-8, 


জায়দ রা. এর বর্ণনাগুলোতে২১* নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2355 ৬৮ ৮৪৪৯1350৯33 
(আমরা আগামিকাল খাইফে বনি কেনানায় নামবো।) দ্বারাও এটাই বুঝা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক মুহাসসাব উপত্যকা তথা খাইফে বনি কেনানায় অবতরণ ছিলো ইচ্ছাকৃত । যার দাবি হলো, 
মুহাসসাবে অবতরণকে উদ্দিষ্ট সুন্নত সাব্যস্ত করা! সুতরাং কেউ যদি বিনা ওজরে এটা পরিহার করে, তবে 
গোনাহগার হবে । এজন্য হানাফিদের মতে সেখানে অবতরণ করা সুন্নত । যদিও কিছু সময়ের জন্যই হোক না 
কেনো । অথবা কমপক্ষে কিছুক্ষণের জন্য হলেও সেখানে যানবাহন থামিয়ে রাখবে 1৬১৭ 


এ 
অনুচ্ছেদ-৮২ : তরজমাহীন বাৰ (মতন পৃ. ১৮৫) 
৮০] 95435 2591 05 355 এ ৬০০ এ 20 655: এ 2505 057 ৭৫ 


৯$৯5 
* 4৯৯ & ১3 
২৯ 


৯২৪। অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতাহ নামক স্থানে অবতরণ 
করেছেন। কেনোনা, এখান হতে রওয়ানা করা তার জন্য অধিক সহজ ছিলো । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০৬৯ । 
ইবনে আবু উমর-সুফিয়ান-হিশাম ইবনে ওরওয়া সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


লি 





১৬ 


হজরত আবু হুরায়রা রা.-এর বর্ণনাটি নিঙ্গরূপ- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (মিনা হতে ফেরার পর) 
মক্কা আগমনের ইচ্ছা করলেন, তখন তিনি বললেন, আগামিকাল ইনশাজাল্লাহ আমাদের মনজিল হবে খাইফে যনি ফেনানা।' ভার 
আরেকটি বর্ণনা নিম্বরূপ- “তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামিকাল হতে কোরবানির দিন। এটা 
হবে মিনায়। আমরা আগামিকাল খাইফে বনি কেনানায় অবতরণ করবো। যেখানে তারা কুফরের ওপর পরস্পরে শপথ করেছিলো ।' 
অর্থাৎ এর দ্বারা তার উদ্দেশ্য মৃহাসসাব । -সহিহ বোখারি £ ১/২১৬, 25» 0.১ 4১০ 41 ০৫৯ ৪ 0155 ০১৩ এ.4৩০ ০১৩৪ 

হজরত উসামা ইবনে জায়দ রা.-এর বর্ণনা নিঙ্রূপ- 'তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আগামিকাল আপনি হজে 
কোথায় অবতরণ করবেন? তিনি বললেন, আকিল কি আমাদের জন্য মনজিল ছেড়েছেন? তারপর তিনি বললেন. আমরা আগামিকাল 
খাইফে বনি কেনানা তথা মুহাসসাবে অবতরণ করবো, যেখানে কুরাইশরা কৃফরের ওপর পরস্পরে শপথ করেছিলো ।” -সহিহ 
বোখারি : ১/৪৩০, ৯৫) ৬৪ ০১-৯)১ ০০ ৯03 ৯০৯] ০১ ৩৪ 2% এ 13 এ৯৪। -সংকলক। 


** দ্র” উমদাতুল কারি : ১০/১০০, ১০১, বাবুল মুহাসসাব, মা'আরিফুস সুনান : ৫৩৮-৫৪৫, হিদায়া-ফতহুল কাদিরসহ : 
২/১৮৬-১৮৭। -সংকঙ্গক | 


দরসে তিরমিষী-৩য় খণ্ড % ২০৬ 


০০০০০০০০৪০5 ₹০৬৬০০৩৬৬৬৪৩২৯৬৬ক৪৬৬৬স৯৬৯৬৪৪ককউকরিককউগ্ক্রক্তকউউিজ্উবউতক্জজজকরড ১৪৬১ লররান 2৯৯৯৮ উঠ -৯জা ত৮৮৯ শির ৯* 221 


বব 515 ৩ 
বরন করা লোলার ১৮৫) 
78527757175 এ ৩০০২ 3৪ 21 3৪ ৩28০৪ - 5 
৯ এ 9৬৭85 ১ 8। 65578 ২45 
৯২৫1 অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, জনৈক মহিলা তার একটি শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। তারপর বললেন, হে আল্লাহর রাসূল! এর জন্য কী হজ আছে? 
জবাবে তিনি বললেন, হ্যা! তোমার জন্যে প্রতিদান রয়েছে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। হজরত জাবের রা.-এর 
হাদিসটি গরিব । 


এ এগ 
রশ ৮ 622 2 


০৫5 $০৮% ৮, 
৪5, ৫ 3৬৯ ০] 95 4248 ১৯৫ ৩০ ০352 0 ১০৩ 0১১৯ এ 0১০৯7 খাও 


(৪৮৭ ৮৯৫ ৩ 48961422655 ১৭১০ এ। ০০০৪০ 285 
৯২৬। অর্থ : সাইব ইবনে ইয়াজিদ রা. বলেন, আমাকে নিয়ে আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সংগে বিদায় হজ করেছেন । তখন আমার বয়স ছিলো সাত বছর । 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ (১.১ 
পাপ ০ $/৮/$ 2 


ঠ: এ 3৩ ৮৩ ৩৪ ১80 3 ১54৬5 ৬১৪ 3৮৫3 ৬ ৪ কি ৩২ খাত 
সি রাত 


3১73242৩০৫৮ 4৭০ ১ ৭০ এ ০০০ ৬৪ 

৯২৭। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুহাম্মদ 
ইবনে তারিফের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন । 

আবু ঈসা রহ. বলেছেন, মুহাম্মদ ইবনে মুনকাদির সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
মুরসালরূপে হাদিস বর্ণিত আছে। 

এ ব্যাপারে ওলামায়ে কেরাম একমত যে, শিশু যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে হজ করে তখন তার ওপর হজ 
ফরজ হবে যখন সে বালেগ হবে৷ এ হজ তার ইসলামি হজ আদায়ে যথেষ্ট হবে না। এমনভাব গোলাম যখন 
গোলামি অবস্থায় হজ করে, তারপর তাকে আজাদ করে দেওয়া হয়, তার ওপর হজ ফরজ, যখন সে এর পাথেয় 
লাভ করবে। দাসতৃ অবস্থায় যে হজ করেছে, তা তার জন্য যথেষ্ট হবে না। সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব এটিই । 


** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ২০৭ 


গহন তত তত ১৩২১৪৮৯১১৩১ ১৩ ৮২৬৬ ৪১২১১৩ ১ত৯তিতিকউিউ১ তত তত উতজজ জকজিবিতিতজতত জিত কজিতিজ্জএডিউজ্জউ৩৬৬০৩৪০ ততওড৪এক৬৬৩০৮৬৩৪৯ইজ৬উজ৬৩৮ ৪৪৬৪ রর ক৪ ৮০৪৪ কর ৪৬ উজ জতকক ৪৯৪ ৪ ০৯৮ ককজিডকরতড ৪ ৯৩০৯৪ ₹ত৮ ৪৪৩৪৯ ৪৪ ₹৪৪১৮৪ ৪৯৪৪০৮৮৪৪৮৪ ৪১৩৪০ 
কতক 


১৯ এ) ০) 203 10৯11 101 ০১১) 0: 

সমস্ত ইমাম এ ব্যাপারে একমত যে, শিশুর ওপর হজ ফরজ নয়। তারপর এ ব্যাপারেও একমত আছে ঘে, 
শিশু যদি হজ করে তবে তা দুরুস্ত হয়ে যায়। অবশ্য আল্লামা নবৰি রহ. আবু হানিফা রহ.-এর এই মাজহাব 
লিখেছেন যে, তার মতে শিশুর হজ দুরস্্ত নয়। তার হজ শুধু এক ধরনের প্রশিক্ষণ । এরপর আল্লামা নববি রহ. 
লিখেন, এ হাদিসটি তাদের বক্তব্য মত খণ্ডন করে দেয় 1৯২০ 

বিশুদ্ধ হলো, আবু হানিফা রহ.-এর দিকে হজ সহিহ না হওয়ার সম্বোধন সঠিক নয়।৬২১ তার মাজহাবও 
এটাই যে, শিশুর হজ সহিহ এবং তার এহরাম হয়ে যায়। অবশ্য যদি সে এহরামে নিষিদ্ধ কাজকর্ম হতে 
কোনোটিতে লিপ্ত হয়, তাহলে শিশু কিংবা গার্জিয়ান কারো ওপর দম কিংবা ফিদিয়া ইত্যাদি আবশ্যক না। 

শিশুর যদি বুঝ জ্ঞান থাকে, তাহলে সে নিজে হজের আহকাম আদায় করবে । আর যদি বুঝ জ্ঞান না থাকে, 
তাহলে অভিভাবক নিয়ত, তালবিয়া এবং অন্যান্য কাজ করবে । তার স্থলাভিষিক্ত হবে । তথা স্থলাভিষিক্ত হিসেবে 
কাজ সম্পাদন করবে । এহরামের শুরুতেই তার সেলাই করা কাপড় খুলে লুঙ্গি ও চাদর পরিয়ে দেবে। 

সবাই এ ব্যাপারেও একমত যে, বাচ্চার এই হজ নফল হবে। যার সওয়াব তার গার্জিয়ান পাবে । বালেগ 
হওয়ার পর তাকে স্বতস্ত্রভাবে ফরজ হজ আদায় করতে হবে । অবশ্য দাউদে জাহেরির মতে এই হজ দ্বারাও তার 
ফরজ আদায় হয়ে যাবে । বালেগ হওয়ার পর স্বতন্ত্রভাবে তার দায়িত্বে ওয়াজিব হবে না 1৬২২ 

তারপর যদি শিশু বালেগ হওয়ার আগে এহরাম বাধে, তারপর তাওয়াফ করার আগে আরাফায় অবস্থানের 
আগে সে বালেগ হয়ে যায় এবং হজ পূর্ণ করে তাহলেও হানাফিদের মতে তাকে ফরজ হজ স্বতন্ত্রভাবে আদায় 
করতে হবে । অথচ ইমাম শাফেয়ি রহ.-এর মতে এ হজ দ্বারাই সে ফরজ হজ হতে দায়মুক্ত হয়ে যাবে । তারপর 
যদি সে পেছনের এহরাম খতম করে দেয় এবং নতুনভাবে দ্বিতীয়বার এহরাম বেঁধে আরাফায় অবস্থান করে 
তাহলে হানাফিদের মতেও তার ফরজ হজ হয়ে যাবে 1৯৩ 


** সুনানে ইবনে মাজাহ : ২০৯, ৬০ ৮» ২১। -সংকলক। 


৯০ দ্., শরহে আলা সহিহ মুসলিম : ১/৪৩২, 4৮০৯ ০ ০৯1১ ৬৯] ৮৯ 2৯৮ ৯1 সংকলক । 

»১ আল্লামা বিন্ৌরি রহ. লিখেন, এই সম্বোধন সহিহ নয়। সমস্ত মাশায়খে হানাফিয়া বরং সমস্ত জায়িম্মায়ে কেরাম তথা 
মুহাম্মদ ইবনে হাসান হতে নিয়ে শরমবুলালি ও ইবনে আবেদিন রহ. পর্যন্ত সবাই এ ব্যাপারে একমত যে, তার হজ সহিহ এবং 
এহরাম সংঘটিত হয়েছে। -মা'আরিফুস সুনান : ৬/৫৪৬। -সংকলক । 


*২ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস সুনান : ৬৫৪৬-৫৪৮, উমদাতুল কারি : ১০/২১৬-২১৭, ০১৯২০] 2৯৯ ৯৪৪ 
সংকলক ! 


** দ্র মাবসুত-সারাখসি : ৪/১৭৩-১৭৪, ০৯) 4354 ৬১ ৩১৩ ৪ 489১৭ ২৯৪1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮৮ ২০৮ 


২১৪৪০৯০৬০৪৪ ৮ রকিককককত০ককড তক ককিস্কি৯কএড$ড৮০৪০১ক৩০৬৬৪ এ৯৪কডক ৬৪৮৪৬৯৪৪৮৯৬ ৬৩৪৪৪ ৬৪৪৮৬৭ক৪ ক৪৬৪৯৯০ ২০ ৪০৩ ৯৬৯৬৬৯৬৫৬৬৬ তত কতকনত ২৬৬ ৩তউিজজ০উজ ৪কককিছ ওক সিজন তক জিত ক৯িকতশ রকউস্িততক্কউক ককতিত ১৩১১ ৩৯৬৬৬কতত ৬০১ ০৩০৩৩১৩স্তনি তত ৮৩০৮১ 


(:5 রি ১৭) ৯৪ রিট 5 
,. শিরোনাম ছাড়া অনুচ্ছেদে ১ ১-৮৪ ৪ মেতন পৃ নাতে 


2985 5 ৮9508 ৫৫ ০৫০০০ ৭৮ এ। তি ৫৪৯৩৪ ৪ ১৭:০2 
৯২৮। অর্থ : জাবের রা. বলেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে হজ 
করতাম তখন মহিলাদের পক্ষ হতে তালবিয়া পড়তাম এবং কংকর নিক্ষেপ করতাম শিশুদের পক্ষ হতে ৷ 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি -১৯। 
এটি আমরা কেবল এ সুত্রে জানি। এ ব্যাপারে ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে, মহিলার পক্ষ হতে 
অন্য কেউ তালবিয়া পড়বে না। বরং নিজেই নিজের পক্ষ হতে তালবিয়া পড়বে এবং উচ্চৈঃম্বরে তার জন্য 


তালবিয়া পড়া মাকরূুহ। 
দরসে তিরমিযী 
৪৮এএ| ০০ এ 0৩5 ০১০১ ৪১০ 4০ ৬০০ এ তত ৬৯৯৯ 05 : ৬ 7৮৯০ লী ৯৫০০ 

এ অনুচ্ছেদের হাদিস দ্বারা বুঝা যায় যে, পুরুষ মহিলাদের পক্ষ হতে তালবিয়া পড়তে পারে। অথচ এ 
ব্যাপারে একমত যে, মহিলাদের পক্ষ হতে পুরুষের জন্য তালবিয়া পড়া অবৈধ। মহিলাদের জন্য আবশ্যক 
হলো, স্বয়ং তালবিয়া পড়া । অবশ্য তাদের জন্য আওয়াজ বড় করা মাকরূহ । 

তাই এ অনুচ্ছেদের হাদিসের জবাৰ হলো, প্রথমতো এটি আশআছ১৬ ইবনে সাওয়ারের কারণে জয়িফ ৷ 
দ্বিতীয়তো যদি এই হাদিসটি প্রমাণিতও হয়, তবুও এর অর্থ হবে, মহিলারা জোরে তালবিয়া পড়বে না। কারণ 
ফিতনার আশঙ্কা আছে। বাকি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ৫] ₹»]৷ --৪ 
০0১৯৭ (অর্থাৎ, সর্বশ্রেষ্ঠ হজ হলো, কোরবানি করা হয়।) এর বিষয়টি, এখানে মহিলাদের জোরে জোরে 
তালবিয়া পড়ার ফজিলত অর্জিত হয়ে যাবে পুরুষদের উচ্চৈঃস্বরে তালবিয়া পড়বে কারণে । 


১০৯৯০ ৭4 


»* এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 
» এ শব্দে এই বর্ণনাটি আহকার সিহাহ সিত্তার কোনো কিতাবে পেলো না। অবশ্য সুনানে ইবনে মাজায় এ হাদিসটি নিমেযুক্ 


ভাষায় বর্ণিত হয়েছে, ₹৫:০ (9০১১ ১০ ৩০ 8৬ ০৬৮০৪ তত ৬৬১ 0৮০ ২৪০ এ ভাতা এএ ৩৮০ তে ৬৯৯ 
(২১৮, ১১৯৩ ৩০ ৪০ ০১) 1 -সংকলক। 


»২* ইবনে হাঞ্জার রহ. তার সম্পর্কে লিখেন, 'জয়িফ। যষ্ঠ শ্রেণির বর্ণনাকায়ি ।' -তাকরিবুত তাহজিব : ১/৭৯, নং ৬০০ । - 
সংকলক । 


*৭ সুনানে তিরমিযী : ১/১৩২, ১৯১ এ ০০ ৬৪ ৮৬ ৬২ ০৬ সুনানে ইবনে মাজাহ : ২০০, ১১১ ৫৪) ৩ 
2208০ 1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২০৯ 


২৭৯০৩ শশিপিঠীইিজ্র্ককতি্কি্সিত্ককগক্কনকিগন্কর ও কত রগ র ক্র চরজজরজতকতীত বাতিক কাকীর ৬৬৯৯ সক কতকরক ৪৬৪৩৭ এ এন ০৮৬৮৪৬৩৬৬৬৬ ক ডন নডতবাকরি৪ককক$িকপকডকড কর করুক কিরাউক কক কনক ঠকউকওতকণ্কররকরকক্রঠকউকক্তছতগতকউিওকতকউরি ৩৯ র ১৯৩৩ $ এক ০৬০ 


2৫45 এসো টা ০5 ভা ০ ৪ হা 
অনুচ্ছেদ-৮৫ : মৃত এবং বৃদ্ধের পক্ষ হতে হজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ১৮৫) 
4৭ 24228 4:55 নৈ 1 &। ০255০052৫১৯ রঃ ০০ ০ ৩০ ৩5 - ৭৭৭ 
এ 22 এ 25 2544450053৯ ৮ ০৫ 5১১] ৪৪ 
৯২৯। অর্থ : ফজল ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, খাছআমের এক মহিলা বললো, ইয়া রাস্লাল্লাহ! 


আমার আব্বার ওপর হজ ফরজ হয়েছে । তিনি খুব বয়োবৃদ্ধ । উটের পিঠে ভালো করে বসতে পারেন না। তিনি 
জবাব দিলেন, তুমি তার পক্ষ হতে হজ্জ আদায় করো । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত আলি, বুরায়দা, হুসাইন ইবনে আউফ, আবু রাজিন উকায়লি, 
সাওদা বিনতে জাম'আ এবং ইবনে আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ, বলেছেন, ফজল ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯৯ ০-০১। 

এটি ইবনে আব্বাস-হুসাইন ইবনে আউফ-আল মুজানি রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে বর্ণিত হয়েছে । ইবনে আব্বাস রা. হতেও সিনান ইবনে আবদুল্লাহ জুহানি-তার ফুফু সূত্রে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে । আবার ইবনে আব্বাস রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতেও বর্ণিত আছে। 

তিরমিষী রহ, বলেছেন, যুহাম্মদকে আমি এসব বর্ণনা সম্পর্কে জিজ্ঞেস করেছি। জবাবে তিনি বললেন, এ 
প্রসঙ্গে সবচেয়ে আসাহ হলো, ইবনে আব্বাস-ফজল ইবনে আব্বাস সূত্রে বণ্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদিস। 

মুহাম্মদ রহ. বলেন, হতে পারে ইবনে আব্বাস রা.-এ হাদিসটি ফজল প্রমুখ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন। সুতরাং এটি তিনি মুরসাল আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন । যার কাছ হতে শুনেছেন তার নামটি উল্লেখ করেননি । 

আবু ঈসা রহ. বলেছেন, একাধিক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ প্রসঙ্গে 
সহিহরূপে বর্ণিত আছে। সাহাবা প্রমুখ ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । করেন সাওরি, 
ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. এ মতই পোষণ। তারা মৃতের পক্ষ হতে হজের মত পোষণ 
করেন না। 

মালেক রহ. বলেছেন, যখন মৃত ব্যক্তি তার পক্ষ হতে হজ করার ওসিয়ত করে যাবে, তখন তার পক্ষ হতে 
হজ করবে। 

অনেক আলেম জীবিত ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, কিংবা হজ করতে অক্ষম এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন 
তার পক্ষ হতে হজ করার অবকাশ দিয়েছেন। ইবনে মুবারক ও শাফেয়ি রহ.-এর মাজহাব এটি । 





** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 
দরসে তিরমিযী -১৪ক 


দরসে তিরম্ষী-৩য় খণ্ড ঞ& ২১০ 


৮০৪৪৪ ক ৫ কা৪ডক এক এককওক কও ডব্ ক ককজকককওওক বড রকডাকডকক কক ক ৬ডক একক ৪৬৩৪৬ ৬৬এ কক কক কািড বাককককজকডকককক কক তক কককরকঞকককাডওকাকতকএওজ রক কঞ্াক এক কর গাডীতকরড৬এক এক করুক ওডকরররউরাকরসকরকরডকরগখাগক কক কত্ত বজজকজজত্ড়করীবীত ক কাজী ক রা ++ 


4 22538 35০8 এস 9) 14 0১9 9 এও ৯৮ ০০ ম০এ। 7০ ০৭৬০ ২ এএ ৬০ ৯১৩০ 
4১০ ৯৯ 2০] ৯০৪] ০০ ১৯৪ 0] ৬৮০০৪ ১১৯5 শট ১৯১ ০০৯ ওঃ 

এবাদতে স্থলাভিষিক্ততার বিষয়টি এ অনুচ্ছেদে আলোচনায় আসে । এ সংক্রান্ত মৌলিক আলোচনা প্রথমে 
এসেছে ।*০ হানাফিদের মতে যেসব এবাদত শুধু আর্থিক সেগুলোতে স্থলাভিষিক্ততা বৈধ । যেগুলো শুধু দৈহিক 
সেগুলোতে স্থলাভিষিক্ততা অবৈধ । আর যেসব এবাদত আর্থিক এবং দৈহিকও যেমন, হজ সেগুলোতে 
অক্ষমতার*১ সময় স্থলাভিষিক্ততা বৈধ । 

ইবনে উমর রা. কাসেম ও ইবরাহিম নাখয়ি রহ. বলেন ২০৬ ০১০ ০৯ 3 অর্থাৎ, হজে স্থলাভিষিক্ততা 
অবৈধ । 

মালেক এবং লাইছ রহ. বলেন, হজে স্থলাভিষিক্ততা অবৈধ । অবশ্য যদি কোনো মৃতের ওপর হজ ফরজ 
থাকে এবং সে জীবদরশায় এই ফরজ হজ আদায় করতে না পারে, তবে তার পক্ষ হতে হজ করা বৈধ। তবে সে 
হজ তার ফরজের স্থলাভিষিক্ত হবে না। বস্তুত ইমাম মালেক রহ.-এর মতে যদি মৃত ব্যক্তি নিজের পক্ষ হতে 
হজের ওসিয়ত করে থাকে, তাহলে তার এই ওসিয়তকৃত হজ বাস্তবায়িত হবে এক-তৃতীয়াংশ সম্পদে ।** 

ইমাম শাফেয়ি রহ.-এর মতে অক্ষমতা কালে হজে স্থলাভিষিক্ততা বৈধ । আর যদি মৃতের দায়িত্বে হজ ফরজ 
থাকে কিংবা মানতের কারণে তার দায়িত্বে আবশ্যক থাকে এখন তার মর্যাদা খণের মত হবে । যা তার পক্ষ হতে 
আদায় করা আবশ্যক । সুতরাং সে ওসিয়ত করুক বা না করুক সর্বাবস্থায় তার পক্ষ হতে হজ করানো 
ওয়ারিসদের দায়িত্বে আবশ্যক । চাই এই হজ করানোর ক্ষেত্রে সম্পূর্ণ সম্পদ ব্যয় হয়ে যাক না কেনো 1” 

ইমাম আবু হানিফা রহ.-এর মতেও হজে স্থুলাভিষিক্ততা বৈধ । এ সংক্রান্ত মূলনীতি আমরা পেছনে বর্ণনা 
করে এসেছি। 

এতে তার মতে বিস্তারিত বর্ণনা এই, যদি মৃতের দায়িত্ব হজ আবশ্যক থাকে, আর সে নিজের পক্ষ হতে 
হজ করানোর ওসিয়ত না করে, তাহলে ওয়ারিসদের দায়িত্বে তার পক্ষ হতে হজ করানো আবশ্যক হবে না। মৃত 
ব্যক্তি ফরজ ছেড়ে দেওয়া এবং ওসিয়ত পরিহার করার কারণে পাপী হবে। 

অবশ্য যদি ওসিয়ত ব্যতীতই কোনো ওয়ারিস কিংবা অপর ব্যক্তি তার পক্ষ হতে হজ করে তার সম্পর্কে 
তিনি বলেন, 


“42000 এ ৮১৩ 0] এ]১ 4৪১৯৪ ৩/ 1৯৯)) 


৮৯ সহিহ বোখারি : ১/২৫০, 211১8 ৮৮০ 5৯] ০৮০০৪ ০৯০ সে ৮৮ 5১৯৬] ২৯৪, সহিহ সুসলিম : ১/৪৩১, 
০১১১ ৮০১১৯১১০০৯১ ৭৮০০ ১৯৬ ০০ ৩৯১ 1 -সংকলকা। 

** দ্র, দরসে তিরমিবী-উর্দু : ২/৪৯১-৪৯৩, 5১৮০ 5$ 2430 4০০1 -সংকলক। 

** এখানে অক্ষমতা দ্বারা উদ্দেশ্য হলো, আমৃত্যু অক্ষমতা । হিদায়া : ১/২৯৭, ১৯৯) ০০ ০০») ১৩। -সংকলক 

** দ্র., উমদাতুল কারি : ১০/২১৩, ন। ০০ ০৯৪ ৩৯১৪১ ৯৭৪ ০০ ০৯১০১ ০৯) 4১৩। -সাকেলক । 


** দ্র শরহে নৰবি আলা সহিহ মুসলিম : ১/৪৩১, ত ১৯০৪ ০০ ০৯ ৬৪৫। সংকলক । 
নয়সে ভিরমিী -১৪খ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২১১ 


১১৯০০১১ ২ক৬ক৬তকককন্রিলঠঞ্কনতকঠশিকতব্জককীজক্ককতরাজজক্কিকরন্রিতউিকককক কতকরক ন্রজ্য়ককরওরিকককত$৮এককজ্কককসজতকককক্ররিএকক্রজওককরডরকখচ্কককরিকীকত্রাযীাজ্কটীককরকতরবতত্রঠ্তকক্কককতবককজ্েকত্রীর্কক্কতচত্কজক্তকঠককক্কক্করহত্জকঠতএ রত কটগক্কচককগ্রকজ্জকট্বাককত্কক্কপ্রচসজকতত 


“তথা আমি আশা করি ইনশাআল্লাহ তার পক্ষ হতে এটি যথেষ্ট হয়ে যাবে ।' 

আর যদি মৃত ব্যক্তি নিজের পক্ষ হতে হজ করানোর ওসিয়ত করে থাকে, তাহবে তার এই ওসিয়ত এক- 
তৃতীয়াংশ সম্পদে বাস্তবায়িত হবে। যদি এক-তৃতীয়াংশ সম্পদে তার পক্ষ হতে হজ করানো সম্ভব হয়, তাহলে 
ওয়ারিসদের দায়িত্বে এই ওসিয়ত পূর্ণ করা আবশ্যক হবে। যার পন্থা এই হবে যে, মৃতের বাড়ি হতে বদলি হজ 
করার জন্য কাউকে পাঠাবে । যদি এক-তৃতীয়াংশ সম্পদ ছারা বাড়ি হতে হজ করানো সম্ভব না হয়, তাহলে 
কিয়াস অনুযায়ি তো ওসিয়ত বাতিল হয়ে এই তৃতীয়াংশেও মীরাস চালু হবে । তবে ইসতিহসান তথা সূক্ষ্ম কিয়াস 
অনুযায়ি মৃতকে এই ফরজ দায়িত্ হতে মুক্ত করার জন্য সে এলাকা হতে কাউকে বদলি হজ করার জন্য পাঠানো 
হবে, যেখান হতে এক-তৃতীয়াংশ সম্পদই হজের জন্য যথেষ্ট হয়ে যায় 1৮৯ 


সর 
(আ 
কী 


একই বিষয়ের আরেকটি অনুচ্ছেদ-৮৭ (মতন পৃ. ১৮৬) 
৩ 1 এ॥ 3520 ৮ 0৩ ৮০ ১4৮০ | ০০ চি এরি: ৯৮0 ০১১/৮4 ৬- খা 
১০15 এ 9262 এ এ 5252 8585 94 9৫15 
৯৩১। হজরত আবু রাজিন উকাইলি রা. হতে বর্ণিত যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা খুবই বৃদ্ধ, তিনি হজ করতে পারেন না, না ওমরা, না 
সফর । জবাবে তিনি বললেন, তুমি তোমার পিতার পক্ষ হতে হজ করো ও ওমরা আদায় করো । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ০১৯ । 
এখানে এ হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো ব্যক্তি কর্তৃক অন্যের পক্ষ হতে 
ওমরা করার কথা উল্লেখ করা হয়েছে। আবু রাজিন উকাইলির নাম হলো 4১০ (১ 45৪1 


৭37০১213159 ০১৪24 ৪1০০ 
অনুচ্ছেদ-৮৮ : ওমরা প্রসংগে- তা ওয়াজিব কীনা? (মতন পৃ. ১৮৬) 
154৩8058061 ৫৯ 8359 92 04 0০ 548০ এন এ৮০ তে ৫: ১০০ খা 


সি 
৯৩২। অর্থ : জাবের রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরা সম্পর্কে 
জিজ্ঞেস করা হয়েছিলো এটি ওয়াজিব কিনা? জবাবে তিনি বললেন, না। তবে ওমরা করাই আফজাল । 





”* বিস্তারিত বর্ণনার জন্য দ্র.. বাদায়িউস সানায়ে” : ২/২২১-২২২, ৮৯৪ 9৪০৯ ৩৬ ১৭১ ১ ০০৪ সংকলক । 
স* এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ঞ, ২১২ 


ক ৮৮৬৩ক ক দক৪০৯৪৪৭৯৩ ৬৯৬০৯৬৪৯৮৬৬ কককক৬৬৩৬৩৬+ক৬ এড কর কক ডওকককডজকব্ক কক ক কক ক ডক্ুক উকি বাকা ৯কককককওজকডিকক রও কতকরক উজ ককবীকর কক ৮ওককতডতওউরাওকক্কতরনকনরকঞকক৬ কক কিক+ব৬৬৭রজকএকর৪৩৩ একক তডত্রীকউক কী ক ককজএকরলীকীপাক্ককরী উবার সরস ৪ ৯ ৩ঠশ 


আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ০৯০ ০.৯ 

এটি অনেক আলেমের যত । তারা বলেছেন, ওমরা ওয়াজিব নয় । আর বলা হতো, তাদের জন্য দুই হজ। 
হজে আকবর কোরবানির দিন । হজে আসগর ওমরা । 

শাফেয়ি রহ. বলেছেন, ওমরা সুন্নত । আমি এমন কাউকে জানি না, যিনি ওমরা বর্জনের অবকাশ দিয়েছেন 
এবং এ সম্পর্কে কোনো কিছুই প্রমাণিত নয় যে, এটি নফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
একটি এমন জয়িফ সনদে বর্ণিত হয়েছে, যা থেকে দলিল হতে পারে না। ইবনে আব্বাস রা. হতে আমাদের 
নিকট সংবাদ পৌঁছেছে যে, তিনি বলতেন ওমরা ওয়াজিব । 

আবু ঈসা রহ. বলেছেন, সবটুকুই হলো, ইমাম শাফেয়ি রহ.-এর বক্তব্য । 


দরসে তিরমিযী 


1৯ 2৯131 ১৬১০৬] ০0০ 4১৯ ০১5৩ 4০১০ এ) ভোজ একা ও ৯০০ ১৯ ৮৯০০ 
শাফেয়ি, আহমদ, আবু সাওর, আবু ওবাইদ, সুফিয়ান সাওরি এবং আওজায়ি রহ.-এর মাজহাব হলো, 
ওমরা ওয়াজিব । সাহাবিগণের মতে হজরত ইবনে আব্বাস এবং তাবেয়িগণের মধ্য হতে এটাই এক দলের 
মতও । 


হজরত জুরকানি রহ. মালেক রহ.-এর মাজহাব এই বর্ণনা করেছেন যে, এটা সুন্নতে মুয়াকাদা ।৮০* 
হানাফিদের কারো মতে এটি 4346 (০)৪। যুহাম্মদ ইবনুল ফজল রহ. যিনি মাশায়েখে বুখারার শামিল 
এটাই তার মাজহাব 1৬০৯ 


€1২ গ্রন্থকার বলেন, আমাদের সাথিদের মতে ওমরা ওয়াজিব । যেমন, সদকায়ে ফিতর এবং কোরবানি ও 
বিতর নামায 1৯০ 
তবে প্রধান হলো, ওমরা ওয়াজিব নয়; বরং সুন্নতে মুয়াক্কাদা 1৯১ দ্র, আওজাজুল মাসালিক 1৯২ 


৮৯ শায়খ মুহাম্মদ আবদুল বাকির উক্তি অনুযারি এ হাদিসটি তিরমিবী ব্যতীত সিহাহ সিডার অন্য কোনো গ্রন্থকার বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/২৭০, নং ৯৩১। -সংকলক। 


৮" ওমরার আভিধানিক অর্থ হলো, জিয়ারত । বলা হয়, ০০1 তথা জিয়ারত করেছে ও ইচ্ছা করেছে । আবার কেউ বলছেন, 
এটি ১৯ ১৯৮ 59০ হতে নিষ্পন্ন। শরিয়তে এর অর্থ হলো, ফিকহ শাস্ত্রে উল্লিখিত সুনির্দিষ্ট শর্ত সহকারে বাইতুল হারাম 
জিয়ারত করা৷ আল্লামা বদরুদ্দিন ও শিহাব রহ. এ উক্তি করেছেন। 


৮৮ ইমাম মালেক রহ. বলেছেন, ওমরা সুন্নত । কোনো মুসলমান ওমরা পরিহার করার অবকাশ দিয়েছেন বলে আমি জানি না। 
সংখ্যাগরিষ্ঠ মালেকি ইমাম মালেক রহ.-এর এ উদ্তিটিকে তাকিদের ওপর প্রয়োগ করেছেন, ওয়ান্ধিবের ওপর লয়: এ সম্পর্কে যথাথ 


স্থানে আলোচনা হবে। -আওজান্ধুল মাসালিক : ৩/৩৯০, 5১০ ৬৪ *ন ৩ ৮৭৯ । সংকলক । 

৮০ আওজাজুল মাসালিক : ৩/৩৯০ । -সংকলক। 

“* বাদায়িউস সানায়ে : ২/২২৬, ৪১৪ 4) : | -সংকলক। 

** ইবনে আবিদিন রহ. বাহরুর রায়েক সূত্রে বলেন, 'সুন্নির বর্ণন! স্বারা এটি স্পষ্ট । কেনোনা, মুহাম্মদ রহ. সুস্পষ্ট ভাষায় 
বলেছেন যে, ওমরা নফল ।' -রচ্ছুল মুহতার জালাদ দুররিল মুকখখতার : ২/১৫১, 6১8 "০1 ৪ ৮৫১০। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড *& ২১৩ 


ঠতকঠতজগতঠিবহ পিস ঠ নখ ইঠিবীক নহি উকককতীক্রী কত উঠিতগতততনঠএ তত ঠতিসকতিউ তক কতককজজকজঠিরা সতরতবীচ তপ্ত ককরিকজবকজক রাজন কাজ ককিজরজরকর ৬ কিকড৮৪৬৪১৪৩$৫ক৩রত৮৩৪এক৪৫একককক্কক৩ এরিক উরকভ+৫রও্কডকতকককঠকরকরতকডিজকউওজক্রক করিব $ক্রিকগকতরা নরক কতক ৯৯৪৮৬ ০৩ক এও 


তারপর হানাফিদের মতে ওমরা জীবনে একবার সুন্নতে মুয়াক্কাদা ।*০ আর প্রচুর পরিমাণ ওমরা করা 
মাকরূহ নয়; বরং মুস্তাহাব ।৮€ অবশ্য আবু হানিফা রহ.-এ মতে পীাচদিকে ওমরা করা মাকরূহ । আরাফা, 
কোরবানি ও তাশরিকের তিন দিবস তথা ১১, ১২ ও ১৩ তারিখে । অথচ আবু ইউসুফ রহ.-এর মতে এই 
পাচদিনের মধ্য হতে কোরবানির দিনে তো তা মাকরূহ নয়, তবে অবশিষ্ট চারদিনেই মাকরূহ 1১৪৫ 

মালেক, হাসান বসরি এবং ইবনে সিরিন প্রমুখের মতে বছরে একাধিক ওমরা করা মাকরূহ । ইমাম শাফেয়ি 
রহ.-এর মতে এক বছরে অধিক ওমরা করাতে কোনো দোষ নেই, বরং মুস্তাহাব। এটা আহমদ রহ.-এরও 
মাজহাব । অবশ্য আছরাম রহ. তার এই বর্ণনা বর্ণনা করেছেন যে, ইচ্ছে হলে প্রতিমাসে ওমরা করবে 1১৪৬ 


গ 


1555৭২8/ 
একই বিষয়ের আর একটি অনুচ্ছেদ-৮৯ (মতন পৃ. ১৮৬) 
এ] উ] ৮৪558 এ ও 0০ ০ ও এ৮শ আও 2 ৬০ 08 ৩5 5 0 খা 
৪ 2৯ 
৯৩৩ । অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 
ওমরা হজে প্রবিষ্ট হয়েছে হেজের মাসগুলোতে ওমরা করতে পারবে ।) কেয়ামত পর্যন্ত । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত সুরাকা ইবনে মালেক ইবনে জু'শুম এবং জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০১১1 


এ হাদিসটির অর্থ হলো, হজের মাসগুলোতে ওমরা করায় কোনো অসুবিধা নেই । অনুরূপ উক্তিই করেছেন 
ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. এ হাদিসের অর্থ হলো, জাহেলি যুগের লোকেরা হজের মাসগুলোতে 


৮২ ৩/৩৮৯-৩৯০। 

আওজাজ গ্রস্থকার এই আলোচনার অধীনে লিখেন, এ প্রসঙ্গে মাজহাব বর্ণনাকারিদের মতপার্থক্য আছে- আয়িম্মায়ে কেরামের 
মাজহাব বর্ণনায় । সম্ভবত এটা তাদের হতে বর্ণনার বিভিন্নতার কারণে হয়েছে । -সংকলক । 

*** আল্লামা শামি রহ. দুররে মুখতারে 535 2০৮ ০০] ৬৪ 5০৯] এবারত এর অধীনে লিখেন, অর্থাৎ, যখন তা একবার 
করে, তখন সে সুন্নত আদায় করলো । ওমরা আদায় করা নিষেধ এমন সময় ব্যতীত এটি কোনো সময়ের সংগে শর্তায়িত নয় । 
ফাতওয়া শামি : ২/১৫১, ১৭ 741 ৬$ ০০০। -সংকলক। 

৬৮5 সূত্র এ । -সংকলক। 

৮৭ উমদাতুল কারি : ১/১০৮, 2৬) 5১৯ ১১৯৯৪ 55 ১৯৯9 ৯ 51 সংকলক । 

»* দু, আল মুগনি-ইবনে কুদামা : ৩/২২৬, 1 ২৬ ৬৪ ০০০৪ 0 ০৭৩ ১১ : ০০৪ -উমদাতুল কারি : ১০/১০৯৮, 
০8) 57৯ ৮০১১ 31 “সংকলক । 

»- এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদ্ড ৷ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 29 ২১৪ 


ওমরা করতো না । যখন ইসলাম এলো, তখন নবী করিম সাল্পাল্লাহছু আলাইহি ওয়াসাল্লাম এর অবকাশ দিয়েছেন: 
তিনি বলেছেন, ওমরা কেয়ামত দিবস পর্যস্ত হে প্রবিষ্ট হয়েছে। অর্থাৎ, হজের মাসগুলোত ওমরা করতে কোনো 
অসুবিধা নেই । পক্ষান্তরে হজের মাসগুলো হলো, শাওয়াল, জিলকদ এবং জিলহজ্জের দশদিন । কোনো ব্যক্তির 
জন্য হজের মাসগুলো ব্যতীত অন্য কোনো সময়ে হজের এহরাম বাধা উচিত নয়। সম্মানিত মাসগুলো হলো, 
রজব, জিলকদ, জিলহজ, মুহাররম । 

এটি অনুরূপ বর্ণনা করেছেন সাহাবা প্রমুখ একাধিক আলেম। 


দরসে ভিরমিষী 


১৬ এ] ৩৯] ৬৪ 5০০] ০৯০১ 205 0০5 405 এ এন ভখ। ০০ 7৮৮০ ০১৯০ ৩৯ ৩০ 
০-3৪)) 
অধিকাংশের মতে এ অনুচ্ছেদের হাদিসের অর্থ হচ্ছে, হজের মাসগুলোতে ওমরা করা বৈধ । এতে বর্বর 
যুগের লোকজনের আকিদা খর্ডন করা উদ্দেশ্য । যারা বলতো, হজের মাসগুলোতে ওমরা করা অবৈধ! 
এর দ্বিতীয় অর্থ হলো, এখানে কেরানের বৈধতার বর্ণনা দেওয়া হয়েছে । যেনো উহ্য বক্তব্য এই- 


444 24১9) ৮53 ৬ (৩ 0.8 ৬৪ ১৯] 0.4 ৮৯৭ 
অর্থাৎ ওমরার কাজগুলো হজের কাজের সংগে মিলিয়ে এমনভাবে আদায় করা হবে, যাতে হজে কেরানের 
রূপ ধারণ করে 1১০১ 


অনেকে এর এই অর্থ বর্ণনা করেছেন, (| এ$ (৫1৯১১ ৪১০২] 581 অর্থাৎ, ওমরা ওয়াজিব নয়, কিন্ত 
আল্লামা নববি রহ. এই ব্যাখ্যাটিকে জয়িফ বলেছেন ।৮৫০ 


এ অনুচ্ছেদের হাদিসের এক অর্থস১ .৪১.]। এ (০৯॥ ০৮৯& 3৯ বর্ণনা করা হয়েছে। আল্লামা নববি রহ. 
এই ব্যাখ্যাটিকেও জয়িফ বলেছেন।৮২ 


৮* সুনানে আবু দাউদ : ১/২৪৯, (৯) 4৪ ৬$ ৩১৪। -সংকলক। 

৬৯ বিন্লৌরি রহ. বলেন, এ হাদিসের উদ্দেশ্য হলো, ওমরা হজে প্রবিষ্ট হওয়া । অর্থাৎ, খন হজের সংগে ওমরা আদায় করে 
তামাতু কিংবা কেরালের সুরতে । -মা*আরিফুস সুনান : ৬/৫৬১। -সংকলক । 

পি? পি শ৯৭ ৮6 ৮১5০ ০১৪ 2 ১/৩৯৩, জে 0১৯) ২১৯১ 0৬৪ ০৬ ফতহল মুলহিম গ্রন্থকার আল্লামা নববি রহ.- 
এর উক্তি -১*৯:০ 1১৯) এর অধীনে দলিল রূপে লিখেন, কারণ, এর দাবি হলো, বিনা দলিলে রহিত হওয়া । দ্ব.. (৩/২৭৪)। - 
সংকলক। 


** হজ বাতিল হয়ে ওমরার দিকে যাওয়া সংক্রান্ত কিছু আলোচনা । ০458 $ ৮ ৮ ০৪ এর অধীনে এসেছে। সেখানে 
দেখা যেতে পারে । -সংকলক। 


২০০ পেশি ৪৮০ ১১ ৮০৭ ১/৩৯৩। 


ফতহুল মুলহিম গ্রন্থকার ইমাম নবৰি রহ.-এর উক্তি ১.০ 1০1১৯ 9 এর অধীলে লিখেন, 'এর ওপর প্রশ্ন উতাপিত হয়েছে 
যে, প্রশ্রের পূর্বাপর এ ব্যাখ্যাকে শক্তিশালী করছে। বরং স্পষ্ট এটাই বে, প্রশ্ন হয়েছে বাতিল হওয়া সম্পর্কে । জার জবাব হয়েছে তার 


চেয়েও ব্যাপক । যাতে ওপরযুক্ত সবগুলো! ব্যাখ্যাকেই শামিল করে, শুধুমাত্র তৃতীয্লটি ব্যতীত ।-ফতহুল বারি । দ্র. ফতভুল মু্ছিম : 
৩/২৭৪ । সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২১৫. 
্ ৩৬৫ ররককরকর০করকজ কক এ কুক কম্কা রত কনক ককঠততবহককঠকণকতকিনকতীকিক চে 


80895 55 বর 
অনুচ্ছেদ-৯০ : ওমরার ফজিলত সংক্রান্ত আলোচনা প্রসংগে মতন পৃ: টন 
455 4455 এ 253004০ ০৮ ৭ ক] 452558535584 তা ৩৫০! 
5 ধু 23291934505 ৫3 
৯৩৪ । অর্থ : আবু হুরায়রা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা হতে 
আরেক ওমরা মধ্যবর্তী গোনাহের কাফফারা হয়ে যায় । হজে মাবন্ধূর তথা কবুলি হজের প্রতিদান জান্নাত ব্যতীত 


আর কিছুই নয়। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯০ ১ 


১] ০৫ 2০] ৪৪ ৪৩ পাও 
অনুচ্ছেদ-৯১ : তানয়িম হতে ওমরা প্রসংগে (মতন পৃ. ১৮৬) 


তি 9৩২ এ ০৮৯৮৭ ০4৪৪৪ ক জিও ১০ 

ৃ টি ০০ ০ রি 

৯৩৫1 অর্থ : আবদুর রহমান ইবনে আবু বকর রা. হতে বর্ণিত যে, ৬৯ 
ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন হজরত আয়েশা রা.কে তানয়িম হতে ওমরা করাতে । 

ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ১.৯ । 

একদল এই হাদিস দ্বারা দলিল পেশ করে এই মত পোষণ করেন যে, যে ব্যক্তি ম্কায় অবস্থান করেন তার 
ওমরার জন্য মিকাত হলো, তানয়িম। অর্থাৎ মন্ধা হতে তানয়িমে এসে এহ্রাম বাধা উচিত । অথচ একদলের 
মত হলো, মন্ধাবাসীর জন্য ওমরার মিকাত হলো হিল। চাই সেটা তানয়িম হোক কিংবা হিলের অন্য কোনো 
অংশ । এটাই ইমাম চতুষ্টয়ের মাজহাব । 

দরসে তিরমিযী 


9 ৬ ০৪ ০৯৯০] ৬০ ০০ 7৮০৩ 5 এ ৪৮৪ ক ০7৮৬০ ১৪ এ ০৪ ০০৯১ ৯০ ০০ 
পিএ ০০7৮০ ০০ ১৯০৪ ও 


"০ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 

ঃ সহিহ বোখারি : ১/২৩৯, (5৩ 2০৬০ লস ০5০৬৪ এ সহিহ মুসলিম : ১/৩৯১, শে ৮১৯১) ৯১৯১ ৩ ০৪1 - 
সংকলক 

** তানয়িম। এর *5 এর ওপর ঘবর, 3 এর ওপর জবহ, € এর নিচে জের । এটি মক্কার বাইরে একটি প্রসিদ্ধ জাপা । মক্কা 


দরসে তিরষিযী-৩য় খণ্ড 2 ২১৬ 


দসঠিঠিও ৯ ক *কিক্িক উন উজির হাসিব উিকিক৯৬৩৪৯ক জজ জিও নিক ক উ৬৬৬ টড উককিক কস কককজাড8৮ ৬৪৬৬৬৯৫৯৪৪৫ ওক কও রকডিকক কর জজঞজজজ জজ জ৯৩ককি৬জ৬ক০এ৬০৬ইক৬ কত ওত সউকজর ক ক$৬৮০ ৪৩৪ এ$ক ক ককশতকলর তউরউক কত 5ক৪৯০৪০৪০০০০২০, 


এ অনুচ্ছেদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান ইবনে আবু বকর রা.কে 
এই হুকুম দিয়েছিলেন যে, তিনি যেনো আয়েশা রা.কে তানয়িম হতে ওমরা করিয়ে দেন। এতে তানয়িম 
নির্ধারিত ছিলো। বরং আসল উদ্দেশ্য তো হিলই ছিলো । তবে যেহেতু তানয়িম অন্যান্য হিল্পের সীমানা অপেক্ষা 
নিকটবর্তী ছিলো, সেহেতু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানয়িম হতে ওমরা করার জন্য 
বলেছিলেন ।৮ এর সমর্থন হয় আয়েশা রা.-এর বর্ণনা ছ্বারা। 


০৩ ৮০৬ এ ১ 2:08 ও 3 ০৬ ৮৭৪ 4৪০ এ ডো এ 5৯) ৬৮০ ০৯১ 2 এ 

45 ৮৯] ০০ ০4০5 ভা! ০৯০ 2 5 ভে ৪ ০4০ 0৪ ৯৯০ ৬১৮০৪ তি ৬১ 2৬০ ১৬ : 
৩৪ ১৯৯৬ ১০ ৩ আলী ০০ ক ও 4০3 205 ০৮৯৯] 55 ৬৯০9 ১৪] ০৯ ৩৩ এ মা 
88 সে 35 ০] 585 ৩ এও 2 আও ০৯ ০ 9৯ 245৭ এ 2 0৩ ০ ১০ ৬ 


“শি ৩১০ ৬০11৯1$ ০৯১৯০ ৩) ০১ ০১ ০) ৪৪7১ 

তিনি বলেন, সারিফ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করলেন। 
আমি তখন কীদছিলাম। তিনি বললেন, কি ব্যাপার? আমি বললাম, আমি খতুবতী হয়ে পড়েছি । জবাবে তিনি 
বললেন, তুমি কেঁদো না। একজন হাজি যা করে তুমিও তা করো। তারপর আমরা মক্কায় আগমন করলাম 
তারপর মিনায় এলাম। তারপর আমরা সকালে রওয়ানার করে আরাফায় এলাম । তারপর আমরা সে 
দিনগুলোতে পাথর নিক্ষেপ করলাম। তারপর যখন রওয়ানা দিন এলো, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রওয়ানা করে হাসবা নামক স্থানে নামলেন। আয়েশা রা. বলেন, আল্লাহর শপথ, তিনি সেখানে আমার 
কারণেই নামলেন। আবদুর রহমান ইবনে আবু বকরকে বললেন, তুমি তোমার বোনকে উঠিয়ে নাও। তাকে 


০ শশা শশা শী টাটা শি্াটশশীশ্শী শীট ুু 


হতে মদিলার দিকে চার মাইল দূরে । আল্লামা ফাকেহি রহ. এটি বর্ণনা করেছেন। তিনি উবাইদ ইবনে উমাইর সূত্রে বর্ণনা করেছেন। 
তিনি বলেন, তানয়িমকে এই নামে নামকরণের কারণ হলো, ভেতরে ডান দিকে নাইম নামক একটি পাহাড় আছে। তার বাম দিকে 
একটি পাহাড় আছে, যাকে বলা হয় মুনয়িম। উপত্যকাটির নাম হলো, নোমান। -ফতহুল বারি : ৩/৪৮৩-৪৮৪, ৯৩০ 5১০০ ০৪ 
-সংকলক। 

** তবে এই ব্যাখ্যার ওপর প্রশ্ন হতে পারে যে, হাফেজ ইবনে হাজার রহ. লিখেন, “মুহিব তাবারি রহ. লিখেন, তানয়িম 
নিকটতম হিল হতে মক্কার দিকে সামান্য দূরে। এটি হিল বা হালাল এলাকার প্রান্ত নয়; বরং এ দুটোর মাঝে প্রায় এক মাইল ব্যবধান 
আছে। যে এর ওপর হিল্লের নিকটতম স্থান বলেছেন, তিনি রূপকার্থ অবলম্বন করেছেন। -ফতহুল বারি : ৩/৪৮৩-৪৮৪ । 

যা থেকে বুঝা গেলো, তানয়িম হিল্পের নিকটবর্তী স্থান নয়। বরং হেরেমের সীমা হতে কয়েক মাইল দূরে। সুতরাং নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিকটতম হালাল স্থান ছেড়ে তানয়িম হতে ওমরা করানোর জন্য বলা বাহ্যত এর দলিল। 
উদ্দেশ্য হলো, তানয়িম হতে ওমরা করানো, হিল হতে নয়। যেমন, প্রথম দলের মাজহাব এটাই । তবে এর এই জবাব দেওয়া হয় 
যে, হিন্লের একদম নিকটবর্তী তানয়িমই ছিলো প্রসিদ্ধ স্থান। এ কারণে তিনি তানয়িমের কথা আলোচনা করেছেন। তাছাড়া অধিক 
সতর্কতার ব্যাপার ও এটাই ছিলো । কেনোনা, তানয়িম পৌছে হেরেমের সীমা হতে বের হয়ে আসার মধ্যে কোনো সন্দেহ অবশিষ্ট 
থাকে না। 

সারকথা, উদ্দেশ্য এটাই যে, মন্ধাবাসীর জন্য ওমরার মিকাত হলো হিলই এবং তানয়িমকে নিকটবর্তী হওয়ার কারণে অবলঘবন 
কলা হয়েছে। তারপর তানয়িম যদিও হিন্লের নিকটবর্তী স্থলের তুলনায় দূরে, কিন্তু হিল্লের অবশিষ্ট দিকগুলো অপেক্ষা এটি সর্বাবস্থায়ই 
নিকটবর্তী । এজন্য হাফেজ রহ.ও বলেছেন যে, তানয়িমকে হিল্পের নিকটবর্তী স্থান সাবান্ত করা হয়েছে রূপকার্থে। কিংবা হিল্লের 
অন্যান্য দিকের তুলনায় এটিকে হিল্লের নিকটবর্তী স্থান বলা হয়েছে দ্র. ফতহুল বারি : ৩/৪৮৪, +০1 41)। -সংকলক। 


* শরহে মা'আনিল আছার : ১/৩৬২, ০১৯১ ৩) 4 ৮৯৪ ৬] ৩+5১০০ ২০৪ ৬৩) ২) সংকলক । 


*-শকককক্এ+ককক্ুরকিকএজকতকিভককতন ক্রিক ৬৩৩৪৪ক৬ক কর জক৮৬একএ৮ডএকনকডককুকজীককরিককর৮ক৬৩ 
52৯১6৩১৯০৪০ ৩৮০০৯ ০ক৯কতকজ৪৪৬৬ক৩৬ক৪ক ৪২৯৩ ৪৯৬ ৬৯তএ ৫৪ $উ৮ ইত কক ত ৪০৮১ কন ৮৯ $৬িড ০৪৯৯৯৯৪০০৪৯ ৪৩৬৮৯১৪৪৮৪০ ৪০৪৪৪৪১ ৫৪ 
জবর ৬ রকঞরএকরীকবককজঞএরুক্লারখারীকককক এক 
ককজকক 


এই বর্ণনায় ৮:। ₹১৯0 ০ ১৩১। 34 শব্দ দলিল করছে যে, তানয়িমকে ওমরার বিশেষ মিকাত হওয়ার 
কারণে নয়; বরং এ কারণে অবলম্বন করা হয়েছিলো যে, হিল্পের অন্যান্য সীমানা অপেক্ষা এটি হিল্পের সবচেয়ে 
নিকটবর্তী স্থান ছিলো ।৯৫৮ 

বোখারি রহ.-এর আচরণ দ্বারা বুঝা যায়, তিনি এর প্রবক্তা যে, মক্কাবাসী যেমনভাবে হজের এহরাম মন্কা 
হতেই বাধেন, অনুরূপভাবে ওমরার এহরামও বাধবেন মক্কা হতেই 1১৫৯ 

তবে বাস্তবতা হলো, এই মাজহাব জমহুর উম্মতের বিপরীত এবং বোখারি রহ.-এর একক মত 1১ 
সংখ্যাগরিষ্ঠ উম্মতের এ মতই যে, মন্ধাবাসী হজের এহরাম যদিও মক্কা হতে বাধবেন, কিন্ত্র ওমরার এহরাম তার 
জন্য হিল হতে বাধা আবশ্যক 1৯৬, 


29০0 ০2 5০০ ক ৪ ও এ 
অনুচ্ছেদ-৯২ : জি'রানা হতে ওমরা করা প্রসংগে মেতন পৃ. ১৮৬) 
1০4 ১৪) এ ১] 65 535৮ ৩ 4৯০ এ এত এ 0525 3 2 ভর এ ৮৫৫05 বাং 


এ 
শপ পতি শি লি কি কী ডগ পিল এপি আট পা তে এপি 


8৮6182654৮2 68৮4 রাশ পভ 8255227 


** দ্র, আল মুগনি-ইবলে কুদামা : ৩/২৫৮-২৬০, ০৯] ০৬ 5১০০] 1999 19 255 ০৯) 05 5004 ৬৪ ৯ 05১ 5৭৪ 
ত। তাহাবি : ১/২৬১-২৬২ শো 5১০৯] 59 ৬০ অনঞ মা'আরিফুস সুনান : ৬/৫৬৭-৫৬৯। -সংকলক। 

৮» কেনোনা, ইমাম বোখারি সহিহ বোখারিতে একটি অনুচ্ছেদ কায়েম করেছেন 5১০] 5 ০৮ 34 ০৯1 45 ৪৪1 এর 
অধীনে ইবলে আব্বাস রা.-এর বর্ণনা উল্লেখ করেছেন । “তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য 
মিকাত নির্ধারণ করেছেন জুলহুলায়ফা, শামবাসীদের জন্য ুহফা, নজদবাসীর জন্য করনুল মানাজিল, ইয়ামানবাসীর জন্য 
ইয়ালামলাম । এগুলো তাদের জন্য মিকাত এবং সেসব লোকের জন্য যারা তাদের দিক দিয়ে অতিক্রম করে, যারা হজ ও ওমরা 
করতে চায়। যারা এর বাইরে তারা যেখানে হতে শুরু করে সেখানে হতে তাদের মিকাত। এমনকি মন্কাবাসী মন্কা হতে (এহরাম 
বাধবে)। (১/২০৬)। 

এর অধীনে আল্লামা আইনি রহ. লিখেন- 'এখানে তার উদ্দেশ্য হলো, মন্কাবাসীদের এহরামের স্থান বর্ণনা করা । এজন্য এর 
শিরোনাম দিয়েছেন 5০০]1) ০৯] ২5 ০১1 ০ ৩১৪1 দলিলের ক্ষেত্র হলো, হাদিসের নিযুক্ত বাক্য 25 ৮ 34 ০৯| ৫০৯ 
যেমন, আমরা উল্লেখ করেছি বাহ্যত এটা দলিল করে যে, তাদের এহরামের স্থান হলো, মক্কা । চাই হজের জন্য হোক কিংবা 
ওমরার ৷ তবে মৰ্কাবাসীদের ওমরার এহরামের স্থান হলো হিল। যেমন, এর বর্ণনা শীঘ্রই আসছে। উমদাতুল কারি : ৯/১৩৯ 1 - 
সংকলক । 

৬০ আল্লামা বিন্রৌোরি রহ. লিখেন, সারকথা, সমস্ত ইমাম ও উম্মত এ ব্যাপারে একমত যে, মক্কাবাসীর ওমরার মিকাত হিল, 
হেরেম নয় । মা'আরিফুস জুনান : ৬/৫৬৮-৫৬৯1 -সংকলক। 


»৯ মুপনি-ইবনে কুদামা : ৩/২৫৮-২৫৯, ৩9 ৯৬ 5১ শর -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ২১৮ 


. এ] ০০ ৩১০০ ৯৬৯ এড এটি ০৪ ০,০১০ ০৮৯ শনি ৪১৮ ৬৪০৯ তা ৪৩ ৯ ০১০৮ ০ ০৪ 

৯৩৬। অর্থ : মুহাররিশ কা'বি রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লাম জি'রানা হতে 
রাতে ওমরার নিয়তে বের হয়েছেন। তারপর রাতে মক্কায় প্রবেশ করে ওমরা আদায় করেছেন। তারপর সে 
রাতেই বেরিয়ে জি'রানায় সকালে এসে পৌছেছেন, যেনো তিনি রাত যাপনকারি। অর্থাৎ, দর্শকদের এমন মনে 
হতো যেনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাত যাপন করেছেন। যখন পরবর্তীকালে সূর্য হেলে 
পড়লো, তখন বাতনে সারিফে বেরিয়ে রাস্তা পর্যন্ত চলে আসলেন। তথা বাতনে সারিফে মুজদালিফার পথে । 
তাই লোকজনের নিকট তার ওমরা ছিলো অস্পষ্ট । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১১ ৯ 
মুহাররিশ কা'বি রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদিসটি ব্যতীত অন্য কোলো 
হাদিস আমরা জানি না। বলা হয়, “তিনি পৌছেছেন মিলিত রাস্তায় এসে ।' 


আজকককর কর কজপাএককীণজএজ্জকসতত০% 


পর্পি তে তা ভি 


স্ব 
অনুচ্ছেদ-৯৩ : রজব মাসে ওমরা করা প্রসংগে (মতন পৃ. ১৮৬) 


০ কে জি ৫ ১০৯৫ ৫ ১০০ ৪১ ৯০৯৫ ৮০৫৫ $৮ ০ রা টিপ ৯5014 6 
ও তে পি 55০ ৪৫নি »2৮0৮১০৫ চি পর 28 নে রর 
চে 03 1 ৮: ১ 48০ এ০ ০০৯০ এ ১৯৫/ 251 55 গে 2802 08 0১ : 00$ ৪১০ 05 ১৯ 
ভিত বর এত ১৫০৮০গ০৩ রর এ হিগ্রাে ৬ রী পতি এ ভিত তালি ৮০ 
4০1৫5 (৮০ ৩৪ ৬০ 25695 4 ০০ 555 এ॥ ৫৮০৪ এ 0৯59 7590 5 25 আআ এও 
র়াকির়াতি 
১২০৬ ২৯৯০ ১4 এ, 
৯৩৭। অর্থ : ওরওয়া রা. বলেন, ইবনে উমর রা.কে জিজ্ঞেস করা হয়েছিলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কোন্‌ মাসে ওমরা করেছিলেন? জবাবে তিনি বললেন, রজব মাসে । বর্ণনাকারি বলেন, তারপর 
হজরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওমরা করেছেন, তখনই তিনি 
অর্থাৎ ইবনে উমর রা. তার সংগে ছিলেন । তিনি কখনো রজব মাসে ওমরা করেননি 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ৮১৮1 
আমি মুহাম্মদকে বলতে শুনেছি, হাবিব ইবনে আবু সাবেত ওরওয়া ইবনে জুবায়র হতে হাদিস শুনেননি। 


রর পা লি ০ চা নাধিব ১৪ বি চড়েরী ০০৪ ৯. 52৯ ৮৯1 10৫5এ 

০:০৭ ১৮১15 ০৭ ০০৫৪ রঙ ৃ এ এ 2 টি 

৯৩৮। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি ওমরা 
করেছেন। একটি করেছেন রজবে। 





** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদ্ত। 


উট উস ই বি উর 2৪৮5 ৮85 ২5525588859588788555555888757558575555548254357558552-257284 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১১০ ০০৯... ০৯ 
: 0৩9 ০০০১ 42০ এএ। গলদ এ 0১৯০ ১৭০। ১ ভা ৪০০ ১৭০ 08 ০5৭ 2003 5১১০ ৬০০১০ 
০৪ ৬৯০ সি ১৯৪ এ লি ৪ এ ঞতদি এএ 059 লি 6 ২7০ বড আখ 0 ০৮৯১৬ 
৪ ২৯৩ ১৬ কও ১০০। ০০ ৮৮০ ১০০ 


এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজবে ওমরা করা সংক্রান্ত আয়েশা ও ইবনে উমর রা_ 
এর বর্ণনা পরস্পর বিরোধপূর্ণ । 


আয়েশা রা.-এর পক্ষ হতে রজবে ওমরা অস্বীকার করা হয়েছে । ইবনে উমর রা.-এর পক্ষ হতে রজবে 
ওমরা দলিল করা হয়েছে। এই অনুচ্ছেদে রজবে ওমরা প্রমাণিত হচ্ছে হজরত ইবনে উমর রা.-এরই পরবর্তী 


বর্ণনা ছ্বারা। 

দরসে তিরমিযী 
এও ওঠ ০১০৭ ২০৮০০ ৫৮০৩ ০ এ ৬৮০ ভা 0) 7৮৮০ ১৭০ 9৪ ০০ ১৯৯০০ ০০, 
তবে এই বিরোধ বোখারির বর্ণনা দ্বারা দূরীভূত হয়ে যায়, 
৪০ ৮৯৯ গা! ০এউ ৮০ ০ এ) ৬০ 9৬ এীি॥। 890 08 59০০5 0 ৬০ 205 ১৬০ ০০ 
৪:44 050 ৮৮2০৬ 2 0 ৬৮০ ০০ 400 2৬ ০৮৯] 59০ এ ও৪ ০১৮৯ ০৭৪ |) 
৮৯০৪ 5 23 প০ 5801 0১5৩ দিও কও ০৯০৯ 2 2 03 7৩ 95 আআ ৬০ কাখ। ১০ 
০১৪ ৮ ৬৯৬৯ তা 2৬৬৭ ল ড এএ উ 25555 0 £৯৯৯॥ ও ৮০০ ১৪৬১৭ এ ৩ 93এ 
১৭০ ০529) ১০2০1 ৮53 49০ এআ ডো এ ০0৯৭) ০) 538 :04 938 0:০৩ ০০৯১ ১০ 5 


চর 





*** সহিহ বোখারি : ১/৩৩৮-৩৩৯, ১৮৮3 4০ এআ ৮১০ এমএ 051 25 ৮১৬ 5১৬] ৬৭ 58, সহিহ মুসলিম : ১/৪০৯ ২৪৪ 
০৭১৪১ ০৩ ০৯০ আআ ৬৮০ ভস। ১৬ ১ ০৪ 


”* রজব শব্দটি ১০১ না ১১২০১ ১৯ এ বিষয়ে মতানৈক্য আছে। দুটি উক্তি আছে, চাই যে কোনো একটি উক্তিকে 
পাধান্য দেওয়া হোক, এ স্থলে সর্বাবস্থায়ই রজৰ শব্দটি মুনসারিফ ৷ কেনোনা, যদি গাইরে মুনসারিফ হওয়ার উক্তিকে প্রাধান্য দেওয়া 
হয়, তবুও যখন লাকেরা বানানো হয়, তখন সেটি মুনসারিফ হয়। এ যুলনীতি অনুসারে এখানে যুনসারিফ হবে । অবশ্য শিরোনামে 
গাইরে মুনসারিফ পড়ার অবকাশ আছে। দ্র. মা'আরিফুস সুনান : ৬/৫৭২-৫৭৩। -সংকলক। 

সপ স্পষ্ট বিষয় হলো, এটি তার মতে প্রমাণিত হয়নি। সুতরাং এর ওপর বিদ'আত শব্দ প্রয়োগ করেছেন। অনেকে বলেছেন, 
তার উদ্দেশ্য হলো, এটি বিদআতে মুসতাহসানার শামিল। যেমন, উমর রা. তারাবিহের নামাজ সম্পর্কে বলেছেন, এটি আফজাল 
বিদ'আত । আর অনেকে বলেছেন যে, তার উদ্দেশ্য হলো, এই নামাজ মসজিদে প্রকাশ্যে এবং জামাত সহকারে আদায় করাই 
বিদ'আত । তবুও এই নামাজটি বিদ'আত- তা নয়। এটি সবচেয়ে সুস্দর ব্যাখ্যা । -উমদা : ১০/১১১, ৬১০ ভয়ও ০951 ০5 ৩৭৪ 
১৮১০০ 411 


দরসে তিরমিষী-৩য় খত ৮ ২২০ 


উঠ ৮০1 0৪ ১৬৮১৯১৯০৩৩০ 5৯5 91 5১০০ ৭০ ও 50০৯০] ৬০ ৩ এ ৮৯৪ চি চী9 ত% ০৯০৭ 


«০৯৭ 15 । ৯) 


'মুজাহিদ হতে বর্ণিত তিনি বলেন, আমি এবং ওরওয়া ইবনে জুবায়র রা. মসঙ্গিদে প্রবেশ করলাম। 
দেখলাম আবদুল্লাহ ইবনে উমর রা. আয়েশা রা.-এর হুজরার নিকট বসে আছেন। কিছু লোক মসজিদে চাশতের 
নামাজ পড়ছে। বর্ণনাকারি বলেন, আমরা তখন তাকে তীদের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। জবাবে তিনি 
বললেন, এটি বিদআত । তারপর তিনি তাকে বললেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ওমরা 
করেছেন? তিনি বললেন, চারবার । তার মধ্যে একটি ছিলো রজবে। ফলে আমরা তার মত খণ্ডন অপছন্দ 
করলাম। বর্ণনাকারি বললেন, আমরা তখন উম্মুল মুমিনিন আয়েশা রা.-এর হুজরায় তার দাত মাজার শব্দ 
পেলাম । তখন ওরওয়া বললেন, আম্মাজান! হে উম্মুল মুমিনিন! আবু আবদুর রহমান কি বলছেন, আপনি কি তা 
শুনেন নি? তিনি বললেন, কি বলছেন? জবাবে তিনি বললেন, আবু আবদুর রহমান বলছেন যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি ওমরা করেছেন। তার মধ্যে একটি রজবে। হজরত আয়েশা রা. বললেন, 
আল্লাহ তা'আলা আবু আবদুর রহমানের প্রতি রহম করুন। তিনি কোনো ওমরা করেননি যে, আবু আবদুর 
রহমান তার সংগে উপস্থিত ছিলেন না । রজবে তিনি কখনও ওমরা আদায় করেননি ।' 


এবং সুসলিমের বর্ণনায় এই ঘটনায় নিমেযুক্ত শব্দাবলিও বর্ণিত আছে, 
৬১০৬৭ 5৯৯১ ১5 003 ৮ ৮৯৯৪ ৭০ ৩৪ ৪৯৮ 

অর্থাৎ ইবনে উমর রা. তখন তার কথা শুনছিলেন। তখন তিনি হ্যা-না কিছুই বলেননি । বরং নীরবতা 
অবলম্বন করেছেন। 

এর অধীনে ব্যাখ্যায় আল্লামা নববি রহ. লিখেন, ওলামায়ে কেরাম বলেছেন, এটা দলিল করছে যে, বিষয়টি 
ইবনে উমর রা.-এর নিকট ঘোলাটে হয়ে পড়েছিলো । কিংবা তিনি ভুলে গেছেন, কিংবা সংশয়ে পড়েছেন। 
এজন্য হজরত আয়েশা রা.-এর কথা অস্বীকার করেননি এবং তার সংগে কোনো কথা পুনরায় বলেননি; বরং 
নীরব থেকেছেন। 

সুতরাং এ বিষয়টি নির্ধারিত হয়ে যায় যে, এ সম্পর্কে আয়েশা রা.-এর বর্ণনা বিশুদ্ধ । অর্থাৎ, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কোনো ওমরা করেননি । 


টি 


5১৪] 53 5০০০ £ে৪ কী ৩ আজ 
অনুচ্ছেদ-৯৪ : জিলকদ মাসে ওমরা করা প্রসংগে মেতন পৃ. ১৮৬) 
টি 5305 4000 3445 এএ ৩৮৯ ৫82 908 ৩5 - ৭৭ 


৯৩৯। অর্থ : হজরত বারা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে 
ওমরা আদায় করেছেন। 





*** অর্থাৎ, ইবনে উমর রা. । -সংকলক। 
*** সহিহ বোখারি ; ১/২৩৮, ৮,১4০ এ ৮1১০ ভখঞ। ১০০1 66 ৩ 5০৯ ৯৯ । -সংকেলক ! 
** সহিহ মুসলিম : ১/৪০৯, ০১-০)১ ৮৮১ 43১০ 401 ৮1০ ৬৪ ১০০ ০০০ ০৬ ৮৮1 সংকলক । 


94৮৮৮ বন্য ন্রার র্যা র্যা রর মার্যারারা রা 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৩.০ ০.৯ 
এ অনুচ্ছেদে ইবনে আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 


০0৮১ 5০০০ 28 55 ও 
অনুচ্ছেদ-৯৫ : রমজান মাসে ওমরা করা প্রসংগে (মতন পৃ. ১৮৬) 


পার্টি লা 
শি এ. এপ. ও 


5 0১৫26508554 6৭5 3 4০ এ এত ৩৫. ০৭১ ৭৫, 
৯৪০। অর্থ : উম্মে মা'কিল রা. হতে বর্ণিত, টিভি বাসা রমজানে 


ওমরা এক হজের সমান হয়ে যায়। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


হজরত ইবনে আব্বাস, জাবের, আবু হুরায়রা, আনাস ও ওয়াহাব ইবনে খামবাশ রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, (তাকে) হির্‌ম ইবনে খামবাশও বলা হয়। বয়ান ও জাবের বলেছেন, 'শা*বি 
ওয়াহাব ইবনে খামবাশ হতে ।' 


হজরত দাউদ আওদি রহ. বলেছেন, “শাবি সূত্রে হারিম ইবনে খামবাশ হতে ।' তবে 'ওয়াহাব' হলো 
আসাহ। 


উম্মে মা'কিল রা.-এর হাদিসটি এ সূত্রে ০.০ ১৯ 


আহমদ ও ইসহাক রহ. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত হয়েছে যে, 
রমজানে ওমরা এক হজের বরাবর হয়ে যায়। 


ইসহাক রহ. বলেন, এ হাদিসের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্েযুক্ত এরশাদেরই 
মতো, যে ব্যক্তি ১ 4 ৯ ৫ পাঠ করলো, সে কোরআনের এক-তৃতীয়াংশ পাঠ করলো । 


দরসে তিরমিযী 
12৯৯ ০৬৬০ 0০৯০ কই 2১০০ : ০ ৯১ 4৩৮ 4 এ০ কই ০০ 5 উঠিল 08 ৬৭০০০৭৭ 





** এই অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 
** সুনানে আবু দাউদ : ১/২৭২-২৭৩, $ ১৯ 5% 
সুনানে আবু দাউদে হজরত ইবনে আব্বাস হতে বর্ণিত বর্ণনার শব্দগুলো নিঙ্গক্ূপ 2২. $ ২৯ তা ০০০৯০ ওঠ 5০৯9 


৬ অর্থাৎ, এটি আমার সংগে রা 
আব্বাস রা.-এর বর্ণনা বর্ণিত হয়েছে যে, রমজানে ওমর! করা আমার সংগে একটি হজ আদায়ের কান দিবে । অর্থাৎ সে পরিমাণ 


সাওয়াব হবে। (১/৪০৯ ০১০০১ ৬৪ 59158] ১৯৯৬ 4৪) । তাছাড়া মু'জামে তাবারানি কবিরে হজরত আনাস ইবনে মালেক রহ. 


+৪4৩৮৬৬ক রক ৩৬৬৯ কদক ৪৪৬০৬ র৪৪ ৪জ জট করিপকএনক কউ কগরাকীককককীত কাজ ১০০০০০৪০৮৪০৮৪৯৪৪৪৪৪৯৪৬৫৪একড ৮৪৮৭৯ ০৪ তর রও তক৪৬ জর কক কত্ত উরতজরককএ কবর কজকলিত জজ উলসিউ উইক রড জজ উজ পিরিতি দতস উপ 


ফজিলত পেয়ে যাবে**২। 


$ ০ ৮৯ ঠ্থ 


$ ৯০৭৫ প ০ ০২ ০ 5 2:০০): 15 
03০88 (০ ০2 উঠা কই পল ৬২ লও 
অনুচ্ছেদ- ৯৬ : এহরাম বাধার পর যার পা ভেঙে যায় কিংবা 
ল্যাংড়া হয়ে যাওয়া প্রসংগে (মতন পৃ. ১৮৩) 


৯৫/০৮/৮৫০2 ৯৩ 7. পে ৮০. $%০.$ ১42 ০টি তত 
উর ৫7558 02 05 5485 4০ ০৮০ ৪ 0945 05 2:05 ১০০০ ০:১৯ ৬৯১৯ ৭5 
রি ০282 ০ পি ৫০৮. 5 এ ৩ রি চি ৮১৫৫৫ ৮825, পাত, 
৬০ 3 ০১৬০ 0৪ 3 2১ ৮৪3 4০১ ০555 এপ ক্র 4355 ৩৬ 
৯৪১। অর্থ : হাজ্জাজ ইবনে আমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পা 
ভেঙে গেছে, কিংবা ল্যাংড়া হয়ে গেছে সে হালাল হয়ে গেছে। তার ওপর দায়িত্ব আছে অন্য আরেকটি হজের । 
ফলে আমি এ বিষয়টি হজরত আবু হুরায়রা ও ইবনে আব্বাস রা.-এর নিকট আলোচনা করলে তারা বললেন, 


হাজ্জাজ সত্য বলেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
৩৬০৬৪ 005 4০ ০০৯৯॥ ০০ ৬০১ ০ ৬০ (১ ১০৯৮০ 0৭ 5৯৬০ ০১ ৩৯ ১০১১ 
4158 ০15 430০ এ এস 4০1 ০১৯৪ 


লা শপ শশা শা শা ীশী শ্রীশ্রী 


হতে বর্ণিত আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রমজানে ওমরা করা আমার সংগে এক হজের 
মতো । হাইছামি রহ. বলেছেন, এটি তাবারানি কবিরে বর্ণনা করেছেন। এতে আছেন আনাসের আজাদকৃত গোলাম হিলাল। 


মাজমাউজ জাওয়ায়িদ : ৩/২৮০, ০০১) ৬৪ ৪১০০] ৪1 সংকলক । 

** অনেক বর্ণনা ছ্বারা বুঝা যায়, রমজানের ওমরা সংক্রান্ত ফরমান হজরত উম্মে মা'কিল রা.-এর প্রশ্নের জবাবে এরশাদ 
করেছিলেন। কোনোটি ছারা বুঝা যায় হজরত উদ্দে সুলায়ম রা.-এর প্রশ্নের জবাবে । কোনোটি হারা বুঝা যায় যে, উদ্দে হাইছাম 
কিংবা উচ্মে তালক, কিংবা উম্মে সিনান আনসারিয়ার প্রশ্নের জবাবে বলেছেন । কোনোটিতে অস্পষ্ট মহিলার উল্লেখ আছে! সারকথা, 
এটি কমপক্ষে চারটি স্বতস্ত্র ঘটনা । যার জবাবে তিনি বলেছেন। যেমন, মুহিব তাবারি তাহকিক করেছেন । দ্র. মা'আরিফুস সুনান : 
৬/৫৭৭। -সংকলক । 

**২ তাই আইনি রহ. লিখেন বে, ওমরা হজের স্থলাভিঘিক্ত না হওয়ার ব্যাপারে ইজমা আছে । ইবনে খুজায়মা রহ. বলেছেন, 
একটি জিনিস অপর আরেকটি জিনিসের সংগে সামঞ্জস্যপূর্ণ হয় এবং এটাকে সেটার সমান সাব্যস্ত করা হয়, ঘখন একটি অপরটির 
সংগে কোনো বিষয়ে সাদৃশ্যপূর্ণ হয়, সবগুলোতে নয়। কেনোনা, ওমর! হারা ফরজ হজ ও মানত আদায় হবে না। ইবপুল জাওজি 
রহ. বলেছেন যে, সময়ের মর্যাদা বৃদ্ধির কারণে, আমলের সাওয়াব বৃদ্ধি পায়। যেমনভাৰে বৃদ্ধি পায় হ্কুরে কলব এবং খালেসে 
নিয়তের কারণে । 

প্রকাশ থাকে যে, অনেক আলেম এই ফজিলতকে সেসব মহিলার সংগে বিশেধিত সাব্যস্ত করেছেন । দ্র.. উমদাতুল কারি : 


১০/১১৭, ০৮৮) ৬৬ ৪১০০ ৮৪1 -সকেলক। 


স৭তত তা ইতি তত সত জ্তিক্রককিততত১িউততিরকঠক ৯৬৬ ক৬৬৯৬৬৬৩৬এ৩ ৬৪৪ ৪ক রড ৬৬ কত ও৬কক৯ক$৫৩ক কক ক০৪ক৬৪৬৪৬ ৪৫৫৭৪৪৪৭৩৩০ 


2ঠশপঠিততঠততইতহ৩কতত৯ত৪এত্তক জিত ৯৬৩৩৩৯ক৯ ৫৬৬৬৯ $৯কড ডিও $৩ক$কজ উক্ত ৯ কও ককিউক ক ৪কডক$কডডত করত ক৮৯১৪৪৩১৪৯৪০৪৯০৪৪০৯০০০ 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৯২০ ০৯৯ 


অনুরূপ হাদিস বর্ণনা করেছেন একাধিক আলেম হাজ্জাজ সাওয়াফ হতে । আর মা'মার ও মুয়াবিয়া ইবনে 
সাল্লাম এ হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আবু কাসির-ইকরিমা-আবদুল্লাহ ইবনে রাফে'-হাজ্জাজ ইবনে 
আমর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে । 

হাজ্জাজ সাওয়াফ তার হাদিসে আবদুল্লাহ ইবনে রাফে'র কথা উল্লেখ করেননি । তবে হাজ্জাজ মুহাদ্দিসিনের 
মতে সেকাহ এবং হাফেজ । 

আমি মুহাম্মদকে বলতে শুনেছি, মা"মার ও মুয়াবিয়া ইবনে সাল্লামের হাদিসটি আসাহ। 

হজরত আবদ ইবনে হুমাইদ-আবদুর রাজ্জাক-মা*মার-ইয়াহইয়া ইবনে আবু কাসির-ইকরিমা-আবদুল্লাহ 
ইবনে রাফে"-হাজ্জাজ ইবনে আমর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণনা করেছেন 


এমনটি । 
দরসে তিরমিযী 

এটি এবং পরবর্তী অনুচ্ছেদ সংশ্লিষ্ট দুটি ইহসার তথা পথিমধ্যে বাধাপ্রাপ্ত হওয়ার সংগে। বাধাপ্রান্তি 
হানাফিদের মতে সেসব প্রতিবন্ধকতার কারণে সংঘটিত হয় যেটি বাইতুল্লাহ পর্যস্ত পৌছার জন্য প্রতিবন্ধক হয়। 
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ, জায়দ ইবনে সাবেত, ইবনে আব্বাস রা., আতা ইবনে আবু রাবাহ, ইবরাহিম 
নাখয়ি এবং সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাবও এটাই । সারকথা, রোগ ইত্যাদির কারণে হানাফিদের মতে 
অবরোধ সংঘটিত হয়। ইমাম মালেক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মতে অবরোধ শুধু শক্র ছারা 
সংঘটিত হয়, রোগ দ্বারা নয়। | 

আবদুল্লাহ ইবনে উমর রা. লাইছ ইবনে সাদ প্রমুখেরও মাজহাব এটাই 1৬৭৩ 

মালেকি ও শাফেয়ি প্রমুখের দলিল হলো, 


৮১৫) ০৭ ১৯৯১ ০১০৯৯ ০৪ এ 5৯১ ৯ ৪153 
ছয় হিজরিতে এই আয়াতটি হুদায়বিয়ার সন্ধির সময় নাজিল হয়েছিলো, ৬৭ যখন তারা শক্র বারা অবরুদ্ধ 
হয়েছিলেন। এতে বুঝা গেলো অবরোধ শক্রর সংগে নির্দিষ্ট । 
অভিধান, বর্ণনা এবং দিরায়াত তথা যুক্তি সবদিক দিয়ে হানাফিদের মাজহাবই প্রধান । আভিধানিকভাবে এ 
কারণে যে, সংখ্যাগরিষ্ঠ অভিধানবিদের মতে ইহসার শব্দটি প্রকৃত অর্থে রোগ ছারা অবরুদ্ধ হওয়ার ক্ষেত্রে 
ব্যবহৃত হয়। আর শক্র দ্বারা অবরুদ্ধ হওয়ার জন্য হসর শব্দটি ব্যবহৃত হয় । অভিধানবিদগণের মধ্য হতে আবু 





দ্র“ উমদাতুল কারি : ১০/১৪০, ১২০ ৮17৯১ ১-০৯এ। ২৪ ১। -সংকলক। 


হি এবং (যখন হজ ও ওমরা করতে হয়, তখন এই) হজ ও ওমরাকে আল্লাহর ওয়ান্তে পরিপূর্ণ্ূপে আদার করো। তারপর হদি 
(কোনো শত্রু কিংবা রোগের কারণে) তোমাদের সংগে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে কোরবানির জানোয়ার যা কিছু সহজ হয় 
(জবাই কর)। সূরা! বাকারা : ১৯৬, পারা-২। -সংকলক। 


_* দ্র” তা্সসিরে ইবনে কাসির : ১/২৩১, ৬ ০+ ১০১৭ 05 ০০৯৭ ৬ হল 4৪ ০০৪৪০৯০১৩৯০ ১11 - 
সংকলক । 


ারিির্য্রয্দারারা রর রারিরররািহয্রর্হা ির 855টররি 


এ অনুচ্ছেদের হাদিসের কারণে প্রধান । 
9১০৪ ০১ : ৯:০৩ 4৪০ এ ভোেতি এএ। ০৯৯৮৪ ও ও 05 9১০ ৩৪ ৫১৯৯] ৬১৯ 2 এও ০৯৮ ০০ 
(9১০ 99 ৮৮০) ০4৩০ 085 5৪১৯ ১৩০১ 9 59598 ০৯৭ ৯ ২৯০৬ ০৩৯ ৯৬ ০৮ 

সুস্পষ্টভাবে এই বর্ণনাটি দলিল করছে যে, অবরোধ শক্রর সংগে নির্দিষ্ট নয় এবং পা ভাঙ্গা ও ল্যাংড়া 
হওয়াও প্রমাণিত হয়ে যায়। 

আর যৌক্তিকভাবে এজন্য প্রধান, যে কারণ শত্রর কারণে অবরুদ্ধ হওয়ার ক্ষেত্রে পাওয়া যায়, সেটি রোগের 
কারণে অবরুদ্ধ হওয়ার ক্ষেত্রেও পাওয়া যায়। কেনোনা, উভয়টিই হজের প্রতিবন্ধক। সুতরাং উচিত উভয়টির 
হুকুমও সমান হওয়া । 

যদিও আয়াতটি হুদায়বিয়ার যুদ্ধের সময়ই নাজিল হয়েছিলো, কিন্তু প্রথমতো ধর্তব্য হয় শব্দের ব্যাপকতা, 
“শানে নুজুলের বিশেষতৃ নয়'- এই মূলনীতি অনুযায়ি এর হুকুমকে শক্রর সংগে খাস করা যায় না। দ্বিতীয়তো 
আল্লাহ রাব্বুল আ'লামিন এখানে ইহসার শব্দ ব্যবহার করে এদিকে ইঙ্গিত করেছেন যে, আয়াতের শানে নুজুপ 
যদিও শত্রুর দ্বারা অবরুদ্ধ হওয়ার ঘটনা, কিন্তু এটাই রোগের কারণে অবরুদ্ধ হওয়ার ছকুম। 





»* রাজি রহ. ইহসার শব্দটির ওপর আফজাল আলোচনা করেছেন। তিনি বলেছেন, “ইহসার শব্দটিতে ওলামায়ে কেরামের 
মতপার্থক্য আছে। এখানে তিনটি উক্তি আছে। ১. আবু উবায়দা, ইবনুস সাকিত, যাঞ্জাজ, ইবনে কুতায়বা ও সংখ্যাগরিষ্ঠ 


অভিধানবিদ এ মত পছন্দ করেছেন যে, এটি রোগের সংগে বিশেষিত। ইবনুস সাকিত রহ. বলেছেন, কথিত আছে ১০ »১০৯' 


যখন রোগ তাকে সফর হতে বিরত রাখে । ছা'লাব রহ. ফাসিহুল কালামে বলেছেন, ৯১০] ১৯ এ ১৯ । ২, ইহসার 
শব্দটি আটকে রাখা ও বারণ করার অর্থ দেয়। চাই শত্রুর কারণে হোক কিংবা রোগের কারণে। এটি হলো, ফাররা রহ.-এর উক্তি। 
৩. এটি শক্রর কারণে বারণের সংগে খাস। এটি ইমাম শাফেয়ি রহ.-এর উক্তি। ইবনে আববাস রা. ও ইবনে উমর রা. হতে বর্ণিত 
আছে। কেনোনা, তারা বলেছেন, হসর ৰা প্রতিবন্ধকতার সৃষ্টি কেৰল শক্রর কারণেই হতে পারে। সংখ্যাগরিষ্ঠ অভিধানবিদ হজরত 


ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে, শক্র প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেখানে ইহসারের হুকুম প্রমাণিত হয়। বাকি 


সৃষ্টির নাম। চাই রোগের কারণে হোক কিংবা শক্রুর কারণে । এ উক্তির ফলে আবু হানিফা রহ--এর দলিল স্পষ্ট । আল্লাহ্‌ তা আলা এ 
হুকুমটিকে ইহসারের অর্থের ওপর ঝুলন্ত রেখেছেন। সুতরাং হুকুমটি ইহসার অর্জিত হওয়ার সময় প্রমাণিত হওয়া আবশ্যক হবে। 
চাই শক্রর কারণে হোক কিংবা রোগের কারণে । তবে তৃতীয় উক্তিটির ভিত্তিতে ইহসার শক্রর প্রতিবন্ধকতার কারণে হয়ে থাকে । এ 
উক্তিটি সমস্ত অভিধানবিদের কমত্য বাতিল । যদি এটি প্রমাণিত মেনে নেওয়া হয়, তাহলে আমরা জ্রাপকে প্র ওপর কিয়াস 
করবো । কেনোনা, সমস্যা প্রতিহতকরণের কারণ উভয়টিতে আছে। এটি সুস্পষ্ট এবং জাহেরি কারণ এটা হলো, আবু হানিফা রহ.- 
এর মাজহাবের বিশদ বর্ণনা । এটি স্পষ্ট শক্তিশালী । দ্র.. আত-তাফসিরুল কাবির-রাজি : ৫/১৫৯-১৬০, ৮১৮৯৯) ০৬ ০৯ ০৯৯ 


"সংকলক । 
৮** ইমাম তিরমিযী রহ. ব্যতীত ইমাম আবু দাউদ ও ইৰনে মাজাহ রহ.ও এ হাদিসটি উল্লেখ করেছেন। ত্র. সুনানে আবু দাউদ 


:১/২৫৭, 9৯১] ৮৯৮ সুনানে ইবনে মাজাহ : ২২২, ১৮৯৯০) শান্ত । সংকলক 


দরসে তিরমিষী-৩য় খগচ ফা ২২৫ 


১১ শতক তকিএিউিতএকজতখকরীঠত এই ককীগকজতিজ কতক এড তব ঠক কতক কতক তর ১০৯৬ ততক৬কররজ্গাজকীতরক কক কত কক রতন করি এক রররকরককনারি তক করত কত কতবীরুরক করত ফজ্রকরঞককর্রুকতবতকজকাররজকরতঠক্তকীততিকএরএকরাকররজজবকচত্জক্রররাকরীগডকীজতটক্্রীণপরাত্জকীকচরউকতকত্কজক 


তারপর হানাফিদের মতে অবরোধের হুকুম হলো, অবরু্ধ ব্যক্তি একটি কোরবানির পশু হেরেমে পাঠাবে 
এবং একটি ওয়াক্ত সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত করে নিবে, যে সময়ে সে কোরবানির জন্ত হেরেমে জবাই করা হবে। 
যখন সে সময় এসে যাবে, তখন সে হালাল হয়ে যাবে। আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবদুল্লাহ ইবনে আব্বাস 
রা.-এর মাজহাবও এটাই । যদি সে হেরেমে কোরবানির পশু জবাই করানোর ব্যবস্থা করতে না পারে, তাহলে সে 
হালাল হতে পারবে না। তারপর হালাল হওয়ার সুরতে তার ওপর মাথা মুগ্ডানো ইত্যাদির হুকুম নেই । কেনোনা, 
তার ওপর হতে কোরবানির আহকাম বাতিল হয়ে গেছে । অবশ্য আবু ইউসুফ রহ. বলেন, সে মাথা মুণ্তাবে। আর 
যদি তা না করায়, তবে তার ওপর কিছুই ওয়াজিব নয়। তারপর যেহেতু হানাফিদের মতে অবরুদ্ধ ব্যক্তির অর্থ 
ব্যাপক, চাই শক্রর কারণে অবরুদ্ধ হোক বা রোগের কারণে, কিন্ত্র কোরবানির পশু হেরেমে জবাই করার সুরতে 
হালাল হওয়ার সুযোগ উভয়ের জন্যই হবে। 

তবে মালেকি, শাফেয়ি ও হাম্বলিদের মতে যেহেতু শুধু শক্রর কারণে বাধা বা অবরোধ ধর্তব্য, হালাল 
হওয়ার অবকাশ শুধু সেই লাভ করবে, রোগের কারণে বাধাপ্রাপ্ত ব্যক্তি লাভ করবে না। হালাল হওয়ার সুরতে 
তাদের মতে কোরবানির পশু হেরেমে পাঠানো আবশ্যক নয় । বরং কোরবানির পশু সে স্থলেই জবাই করা যথেষ্ট 
যেখানে সে অবরুদ্ধ হয়েছে। তারপর তাদের মতে হালাল হওয়ার সুরতে মাথা মুণ্তানো কাজ করিয়ে দিবে 1১৭৮ 

রোগের কারণে অবরুদ্ধ হলে, তাদের মতে বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করা ছাড়া হালাল হতে পারে না। 
অবশ্য শাফেয়ি ও হাম্বলিদের মতে সে শর্তারোপের সুরতে হালাল হতে পারে 1৬৯ পরবর্তী অনুচ্ছেদে শর্তরোপের 
বিস্তারিত বর্ণনা আসছে। 


১৯ 2৯৯৯ 4৪১০5 4155 এই ব্যাপারেও বাধাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে মতপার্থক্য আছে যে, তার দায়িত্বে এই 
হজ ও ওমরার কাজা ওয়াজিব কীনা? 


অবরুদ্ধ ব্যক্তি যদি দম (কোরবানির পশু) জবাই করিয়ে হালাল হয়ে যায়, হানাফিদের মতে তার ওপর এর 
কাজা ওয়াজিব 1৮১ ইমাম আহমদ রহ.-এর এক বর্ণনা এটিই 1৯২ 


** মাথা মুণ্তানো কিংবা ছাটা সম্পর্কে ইমাম শাফেয়ি রহ.-এর দুটি উক্তি আছে। ১. মালেকি ও হাম্বলিদের মত । যেমন, আমরা 
উল্লেখ করেছি। ২. আবু হানিফা রহ.-এর মত। অর্থাৎ মাথা যুণ্তানো কিংবা ছাটা আবশ্যক নয় ৷ কুরতুবি : ২/৩৮০, 3১15) ৭) 
4৯১ ০৫] 609 ৬০৯ ০5৮৬ 91585 35 2০৬০ 458 ০০০1 -সংকলক । 

*৯ ইহসারের হুকুম সংক্রান্ত ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা মা'আরিফুস সুনান : ৬/৫৮৩ হতে গৃহীত। -সংকলক। 

*” বিস্তারিত বর্ণনার জন্য প্র. কুরতুবি : ২৩৭৬, ৬-৭] ০০ ১৪০৪ ৩৬ ৮০৯৭ 0৬: াঞ্ড এ% ০০০ ০৪ আআ । 
-সংকলক। 

৬৮১ ইবরাহিম নাখয়ি মুক্জাহিদ, শাবি ও ইকরামা রহ.-এরও এটাই মাজহাব । মা'আলিমুস সুনান-খাত্বাবি ফি জায়লিল মুখতাসার 
লিল মুনজিরি : ২/৩৬৮, 3১৯১1 এ%+। সংকলক । 

৮২ এজন্য মিরদাদি রহ. আল ইনসাফে লিখেন, তার হতে বর্ণিত আছে লোকটির ওপর ফরজের মতো কাজা করা আবশ্যক । 
এটিই হলো আসল মাজহাব। তিনি ফুরুয়ে বলেছেন, আসল মাজহাব হলো, নফলের কাজা আবশ্যক হওয়া । আল্লামা খিরকি এবং 
রি ভর না রতি হামি কিক রি নিতি রটিরহররিতি 

তম। 

(8/৬৪, ৯০৮০১ 4০১৮০ ৮৮১১ ৮০০৪ 05 এ ৯১) এ 2০ ০৮) । সংকলক । 
দরসে তিরমিযী -১৫ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ২২৬ 


৯৩৬ এরর ৬৬ বককফজরককডুক ডক কই কমা করছি ও হত এক ভক্ত ক জজিস্ত কারি কা ক বড উ ডক বকা ৪৬ক৬৪ড বাদক ভিত কককাজজগজাতীজক্কস্রক ঝা ককীও কাক ৭ ক কপার রজত জা উক এক এক ৬ কক ওবপর্ক কচ উউইীস্কিকাকজতকনততকজরকত জজ রাকঠক্জকত্ডীরীবিতাতখাকড ভ্তব্তীউউউক্রকততএতক চিজ শরিরনীক করাত ঠকত তা ১ ঠকীতর হাত হা 


তবে শাফেরি ও আালেকিদের মতে কাজা ওয়াজিব নয় । ইমাম আহমদ রহ.-.এর দ্বিতীয় বর্ণনা এটিই ।৯৩ 
তাদের বক্তব্য হলো, কোরআনে করিম কাজা ওয়াজিব হওয়ার কথা উল্লেখ হয়নি 1৮৪ 


এ অনুচ্ছেদের হাদিসের বাক্য ১ 2৯৯ ৪০5 তথা তার ওপর আছে অপর একটি হজ । তাছাড়া 
হানাফিদের আরেকটি দলিল হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ওমরার কাজা পরবর্তী 
বছর করেছিলেন ।** কোরআনে কারিমে কাজার অনুল্লেখ ওয়াজিব না হওয়াকে আবশ্যক করে না। এটা 
স্পষ্টই । 


6৯ ৪৮281 ০8 এ ৩ 

অনুচ্ছেদ-৯৭ : ঃ হজে শর্তারোপ 
| 5৫75 ৩ 00০ ৩০০ এ ৩৮০ তি এও 9) ২০৬৫: ৩৩১ ৩০ -৭2 
১০০% ০১: এ এন পি এ ত2 958 ও আআ এ তে হা 2. 


৮৫৮2৫ 8৫ 


বত মেকার ল্যান রেল রুল রান জি 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি হজ করার জন্য নিয়ত করেছি। আমি কি 
শর্তারোপ করবো? জবাবে তিনি বললেন, হ্যা। তখন তিনি বললেন, আমি কিরূপ বলবো? প্রতিউত্তরে তিনি 
বললেন, তুমি বলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক । আমার হালাল হওয়ার স্থান জমিনের সেখানে যেখানে 
আপনি আবদ্ধ করবেন যেখন ওজর দেখা দিবে ।)। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ, বলেছেন, হজরত জাবের, আসমা বিনতে আবু বকর ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস 
বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০৯০ ০৯1 


এর ওপর অনেক আলেমের মতে আমল অব্যাহত । তারা হজে শর্তারোপের মত পোষণ করেন। তারা 
বলেন, যদি শর্তারোপ করে তারপর সে রুগ্ন হয়ে পড়ে । কিংবা কোনো ওজর যুক্ত হয়, তবে তার জন্য হালাল 
হয়ে যাওয়া এবং এহরাম হতে বেরিয়ে যাওয়ার অবকাশ আছে। এটা ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.- 
এর মাজহাব । আবার অনেক আলেম হজে শর্তারোপের মতপোষণ করেননি । তারা বলেছেন, যদি শর্তারোপ 
করে তবে তার জন্য এহরাম হতে বের হওয়ার অবকাশ নেই। এটাকে তারা তার মতো মনে করেন, যে 
শর্তারোপ করেনি । 





** সূত্র এ । প্রকাশ থাকে যে, ওপরযুক্ত বর্ণনা নফল হজ কিংব! ওমরা সংক্রান্ত । ফরজ হজ ইহসারের কারণে কারো মতে বাদ 
হয়ে যায় না। এজন্য এস্থানে আল্লামা মিরদাদি রহ. লিখেন, যদি ফরজ হয়, তাহলে বিনা এখতেলাকে তার ওপর কাজা করা 
ওয়াজিৰ | -সংকলক । 


*** বরং ব্যাপক এরশাদ আছে (5১৬) ০৮১ -30/ ১ ০১৯৯। 051 সংকলক । 
»* তাফসিরে কুরতুবি : ২/৩৭৬। -সফেলক । 
গর়সে ভিযাখিযী ১৫ 


দরসে ভিরমিযী-৩য় খণ্ড ৮ ২২৭ 


১৬৩১৪ বনী প্ককজকরিখত ক করাই রক্ত উকি চিত এত কজতকরস বত $নব কত এ৬৬৬ ১১৩ * পরত র জারজ চ ৬ কিীস্উক কবীর বরন ক করজর্ করাকে ক$কতিকরাককালতরর্রুএেক রক যাচ্রাকরঠক্রীরক্জ্জত্ক্কব্কত্কক্তকাকলকবপারপরতকজকরুজপ্রাউকরকককউককত ও কঠকজিতগ্রজতরতীতিতীগাতর তত তক কক ১ত০৯কককজতত্ঠক৩শ ৪৩ 


৬৯ 101 ০0৯১০ উ 2:59 03 5 এএ। ভোতকি ক এ 5890 এ ০৬০৬ 0 এপস এ ১০০ 
০০০১) ০০ ৬৯০ এ গলা 0 9) ০158 05 20981 785 7 এও তি 2 0৬ 1এএ ০৯ ২০ 
4 :০১৯১০ ০১১২০৯ 
আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি যে, শাফেয়ি, মালেকি ও হাম্বলিদের মতে রোগের কারণে অবরুদ্ধ ব্যক্তি 
বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করা ব্যতীত হালাল হতে পারে না। তারপর তাদের মধ্য হতে শাফেয়ি, হাম্বলিদের 
এবং ইমাম ইসহাক রহ.-এর মতে যদি সে এহরামের সময় তালবিয়া পড়ার ওয়াক্ত শর্ত করে নেয়, তাহলে 
হালাল হতে পারে 1; ইশতিরাত বা শর্তারোপের অর্থ হলো, তালবিয়ার সংগে এমন বলা 54১১) ০৫10 48 


“৪১৯১৯০ ১১৯ ০০০০১1 ০০ ৯১ এ অর্থাৎ আমার যে স্থানে কোনো রোগ বা ওজর এসে পড়ে সেখানে 
এহরাম হতে বেরিয়ে যাবার এখতিয়ার আমার থাকবে 1৯৮ 

আবু হানিফা, মালেক ও সুফিয়ান সাওরি রহ.-এর মতে এই শর্তারোপ ধর্তব্য নয়।১৮৯ এটাই ইমাম শাফেয়ি 
রহ.-এর নতুন উক্তি ।৬০ 

তারপর যেহেতু ইমাম মালেক রহ.-এর মতে না এই শর্তারোপ ধর্তব্য, না রোগে অবরুদ্ধ হওয়ার বিষয়টি 
ধর্তব্য, সেহেতু হালাল হওয়ার পদ্ধতি শুধু বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করা৷ তবে আবু হানিফা রহ.-এর মতে 
যেহেতু রোগে অবরুদ্ধ হওয়ার বিষয়টি ধর্তব্য, সুতরাং যদি কেউ রাস্তায় রুগ্ন হয়ে পড়ে তাহলেও কোরবানির পশু 
পাঠিয়ে হালাল হতে পারে । সুতরাং তার মতে শর্তারোপ অনর্থক, ধর্তব্য নয়। 

তারা শর্তারোপের পক্ষে তাদের দলিল জুবা"আ বিনতে জুবায়র রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । আর 
হানাফি প্রমুখের দলিল পরবর্তী অনুচ্ছেদে বর্ণিত ইবনে রা.-এর বর্ণনা, 


৮”* সহিহ মুসলিম : ১/৩৮৫, ১৯৯১৪ ০০১ ১৯৬ 9 ১১৯৭] এ 3১৯ ৬৪৬ সুনানে নাসায়ি : ২/১৯, এ 
৮০৭ 9 ০৯৪ ০85 ৪১ ০৯৮ ত$ ১4০৪৪ সুনানে আবু দাউদ : ১/২৪৭, ০৯] ৬$ ০1০০831 ৯ সুনানে ইবনে মাজাহ : 
২১১, (| ৩% ০১] ৩৯৪ । সংকলক । 

»** প্র. উমদাতুল কারি : ১০/১৪৭, ০৯] ৬৪ )৯১। »৪৪। তাতে আছে, 'অনেকে বলেছেন, এটি সংখ্যাগরিষ্ঠ সাহাবি, 
তাবেয়ি ও তৎপরবর্তী আলেমের মত। এ মত পোষণ করেছেন হজরত ওমর ইবনে খাত্তাব, আলি ইবনে আবু তালেব, আবদুল্লাহ 
ইবনে মাসউদ, আম্মার ইবনে ইয়াসির, আম্নেশা, উদ্মে সালামা ও একদল তাবেয়ি। -সংকলক । 

৬" এই শর্তটি জাহেরিদের মতে ওয়াজিব । ইমাম আহমদ ও শাফেয়ি মতাবলম্বীদের মতে বৈধ । সুত্র এর । -সংকলক। 

** দ্র, উমদাতুল কারি : ২০/৮৫, ১৯১ ত$ ৮59) ৩ 0 1 তাতে আছে, এ মতটি হজরত ইবনে উমর ও 
আয়েশা রা. হতে বর্ণিত আছে। এটি ইবরাহিম নাখয়ি, হাকাম, তাউস ও সায়িদ ইবনে জুবায়র রহ.-এর মাজহাব । আল্লামা ইবনে 
কুদামা রহ. ইমাম ভ্থৃহরি রহ.-এর মাজহাবও এটিই বর্ণনা করেছেন । দ্র. আল মুগনি : ৩/২৮৩, : 4555 ৮০১৪১ : 0 23 
*) ৬১০৯ ৬৬৯ ৬৮ ০৪৯৯ ৬১৬৯ 01 সংকলক । 

** আল্লামা বিলৌরি রহ. মা'আরিফুস সুনানে (৬/৫৮৫) লিখেন, “ইমাম নবৰি রহ. শরছুল মুহাজ্জাবে (৮/৩১০) উল্লেখ করেন, 


এ হতে যা স্পষ্ট হয় যে, কিতাবুল যানাসিকে ইমাম শাফেসি রহ.-এর নতুন স্পষ্ট বর্ণনা হলো, শর্তের যথার্থতার উক্তি না করা এবং 
সে হালাল হবেনা । তবে ইমাম বায়হাকি ও ততপরবৰতীগণ তাদের ইমামগণের শর্তায়নের উক্তিফে আবশ্যকীয় মনে করেন। 


দরসে তিরমিযী-ও় খণ্ড ৮ ২২৮ 


“41০১ 4305 401 ৮৯ ০69১০ ২১৩ ০১০০৯ এ: ০5১ ৩৮ ৬$ 178) 595 0৬ এ 
এ হাদিসটি বোখারিতে নিম্রেধুক্ত ভাষায় বর্ণিত হয়েছে, 
০০ 15১৯ ৯ 01০53 4০০ এ ভিত এ) ০৯০ ৬ 2০৮০৯ পা 2০৯৪ -7৪০ ৭০ ৩৪ ৩৪ 
১৯৪] 0 ৯5৯০৪ 3 ৮458 ১৩৩ ৬০ (৯৪ ৬০৯ 0৮৪০৪ ০০ ০৯৯ পি 23০১ ৬3১ 905 ৮ (৯ 
০৯৯১1১5 
“ইবনে উমর রা. বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কী তোমাদের জন্য যথেষ্ট নয়? 
তোমাদের কেউ যদি হজ হতে অবরুদ্ধ হয়ে পড়ে তারপর বাইতুল্লাহ তাওয়াফ করে, সাফা মারওয়ায় 
দৌড়াদৌড়ি করে তারপর সবকিছু হতে হালাল হয়ে যায়, পরবর্তী বছর হজ করে তাহলে সে কোরবানির পশু 
পাঠাবে কিংবা রোজা রাখবে, সে যদি কোরবানির জন্ত না পায়। 
হজরত জুবা"আ বিনতে জুবায়র রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসের জবাব হানাফিদের পক্ষ হতে এই 
দেওয়া হয় এই দেওয়া হয় যে, এটি তার বৈশিষ্ট্য ।৯৯২ কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পামের 
উদ্দেশ্য শর্তারোপকে ধর্তব্য সাব্যস্ত করা ছিলো না। বরং হজরত জুবা'আ রা. এর মানসিক প্রশান্তির কারণে 
ছিলো। অর্থাৎ, হজরত জুবা"আ রা.-এর সন্দেহ হচ্ছিলো যে, রোগাক্রান্ত হওয়ার সুরতে আমার জন্য হালাল 
হওয়া কিভাবে বৈধ হবে?৯৮* প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানসিক প্রশান্তির জন্য পদ্ধতি বাতলে 
দিয়েছেন। হানাফিদের মতেও আত্মিক প্রশান্তির জন্য শর্তারোপের অবকাশ আছে । এটা সম্পূর্ণ নিরর্ঘক নয় 
যদিও মৌলিকভাবে এটা ধর্তব্য নয়। কেনোনা, এর দ্বারা স্বতন্ত্র কোনো ফায়দা অর্জিত হয় না 1৯ যদিও অনেকে 





৯১ সহিহ বোখারি : ১/২৪৩, ৮৯] ৬৪ ৯৯১ ০৪ সুনানে দারাকৃতনিতেও হজরত ইৰনে উমর রা.-এর এই বর্ণনা ৰর্ণিত 
আছে। যার প্রাথমিক শব্দগুলো নিম্নেযুক্ত- তোমাদের জন্য তোমাদের নবীর সুন্নত যথেষ্ট । তিনি শর্ত করতেন না। (২/২৩৪ ১5 
০৯), হাদিস নং ৮১)। -সংকলক। 


৬ এজন্য আল্লামা আইনি রহ. লিখেন, অনেক তাবেয়ি, মালেক ও আৰু হানিফা রহ, এ মত পোষণ করেছেন ষে, শর্ত করা 
সহিহ হবে না। তারা এ হাদিসটিকে এক্ষেত্রে প্রয়োগ করেছেন যে, শর্ত করা সহিহ হবে না। তারা এ হাদিসটিকে এক্ষেতে প্রয়োগ 
করেছেন যে, এটি বিচ্ছিন্ন একটি নির্দিষ্ট ঘটনা । এটি হন্জরত জুবাআ রা.-এর সংগে বিশেধিত। আমি বলবো, আল্লামা খাত্তাবি রহ. 


বর্ণনা করেছেন, তারপর বূইয়ানি শাফেয়ি রহ. বর্ণনা করেছেন যে, এটি জ্ুবাআা রা.-এর সংগে খাস। -উমদা' : ১০/১৪ ৭, 
শা ৬ 7১১) । সংকলক 


৬৯০ হজরত জুবাআ বিনতে জুবায়র রা.-এর রোগের উল্লেখ যদিও তিরমিষীর এ অনুচ্ছেদের হাদিসে নেই । ভবে এই ঘটনায় 
অন্যান্য সূত্রে তার রোগাক্রান্ত হওয়ার উল্লেখ আছে। যেমন, সহিহ মুসলিমে ইবনে আব্বাস রা.-এর বর্ণনা হজরত জবা! রা.-এর 


নিষ্নেমুক্ত বাক্য আছে 41১2 21১41 | অর্থাৎ, জামি একজন মোটা ভারী মহিলা । (১/৩৮৫, ০20 *১৯ ৮৭০৭ 9 স৯ ২১৪ 
১১৯১১ ০১০ ০১৯) । সহিহ বোখারিতে হজরত আয়েশা রা.-এর বর্ণনায় হজরত জুবাআ! রা.-এর নিল্লেযু্ত াক। বর্ণিত হয়েছে, 
“আল্লাহর কসম, আমি শুধু ব্যথা অনুভব করি ।' (২/৭৬২, ৩৪২] ৬$ *531 ৬৭৩] 5855) । সংকলক । 

** আল্লামা শাব্বির আহমদ উসমানি রহ. ফতনহুল মুলহিমে (৩/২৪৬, ৮০১০০ ১১০ এ ০১৯৭ ৭০০ 3১৯ ০৪ 
১১৯১) লিখেন, "আমাদের শায়খ মাহমুদ রহ. বলেছেন, হানাফিদের মতে শর্ত অস্বীকার করার অর্থ হলো, হালাল হওয়া বৈধ হওয়ার 


ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই ৷ এর কারণ, তাদের মতে ইহসার অবরোধ রোগের কারণেও প্রমাণিত হয় । যলিও শর্ত নাই করুক না 
কেনো। তা সবেও আমরা এ কণা স্বীকার করি না যে, শর্ত করা নিরর্থক । কেনোনা, নিরর্থক কাজ বলা হয়, ধাতে কোনো ফায়দা 


দরসে তিরখিষী-৩য় খণ্ড ২২৯ 


ইত তত ইত তিতির হস উঠত উইল, উি১তিতউ2তইদভিই ইনি তনিতাহছলিইিলি ইক তহ পাল তিজাতা কি কতোচাাজ পদ কুদরত জিশ জজ ৯ তাজ জজ ত$উ৮০ ভভড৬৩ ৮৪ তত ল্কত ৩৮ ৪ক কতক 8 ৪.৪ ১৮ করত রতি ৪5 তক তল নে অজিত অভি এজ ক 5555 হাজত ভিত কউ ৩ ৩5 লক ঠিক ত ৪৯৬ তত 265 হাল ০55 52558, 5৪ 


বলেন যে, শর্তারোপের ফলে একটি নতুন উপকারিতাও অর্জিত হয়ে যায়। সেটি হলো, শর্ত না করার সুরতে যদি 
রুগ্ন হয়ে পড়ে তাহলে হালাল হওয়ার জন্য কোরবানির পশু পাঠানো আবশ্যক । আর শর্তারোপের সুরতে 
কোরবানির পশু জবাই করা ব্যতীতও হালাল হতে পারে 1৬৯৭ 


উপকারিতা : জুবা'আ রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটি বোখারি রহ. স্বীয় সহীহে কিতাবুল হজের 
পরিবর্তে বিয়ে পর্বে “০৯১ ৬৪ ১1 অনুচ্ছেদ উল্লেখ করেছেন এই সুবাদে যে, ওখানে হাদিসের শেষে এই 
বাক্যটিও আছে-***১৯৯। ০১১ ১১৪ ৩৯০ ৩১৩31 এ কারণে অনেকে এই বর্ণনাটি সহিহ বোখারিতে আছে 


বলে জানতে পারেননি । হজরত মাওলানা বিন্রৌরি রহ. মা'আরিফুস সুনানে লিখেছেন যে, ইলাউস সুনান খ্রন্থকার 
আল্লামা উসমানি রহ.ও এই হাদিসটি সহিহ বোখারিতে পাননি 1" 


তবে বাস্তবতা হলো, এতে হজরত মাওলানা বিন্ৌরি রহ. হতে কিছুটা ভুল হয়ে গেছে। মূলত আল্লামা 
উসমানি রহ. ইলাউস সুনানে সুস্পষ্ট ভাষায় লিখেছেন, (| ৬$ ১ ০ 5505 ৬৪ ৬5) ৯১৯৯৯ 

“বোখারি রহ. এটি কিতাবুল হজে নয়, বরং কিতাবুন নিকাহে বর্ণনা করেছেন । প্রবল ধারণা বিন্ৌরি রহ.-এর 
দৃষ্টিতে এই বাক্যটি পড়েনি। 





নেই । আর ফায়দা হুকুমের পরিবর্তনেই সীমাবদ্ধ নয় । সুতরাং হতে পারে শর্তের এই এরশাদ ছিলো সে মহিলার অন্তরে সান্ত্বনা প্রদান 
ও তার মনে প্রশান্তি দান ও তার অন্তরের সন্দেহ ও খটকা দূর করার জন্য । অর্থাৎ অন্তরের মধ্যে এমন কিছু জিনিস খটকা লাগে, 
যার কারণে সে যে এহরাম বেধেছে তা পূরণ করতে তাকে বারণ করে। সেসব বিষয় অন্তর হতে দুরীস্কৃত করার জন্য এই শর্তের কথা 
বলেছেন। কারণ হলো, ঈমানদার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারি ব্যক্তি যখন কোনো একটি নেক আমলের ওপর পরিপৰ্ক এরাদা 
করে, সুদৃঢ় ইচ্ছা পোষণ করে এবং কোনো প্রকার দোদুল্যমনতা ব্যতীত তা শুরু করে, তারপর মধ্যখানে এ কাজটি পূর্ণ করার 
ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন তার জন্য সে কাজটি বাতিল করে দেওয়া কঠিন হয়ে দীড়ায় এবং সেটি ছেড়ে দিয়ে 
চলে আসা তার জন্য ভারী হয়ে দীড়ায়। যদিও উজরের কারণেই হোক; বরং কোনো শরয়ি কারণেই হোক না কেনো। যেমন, 
হুদায়বিয়ার ঘটনা এবং হজ্জকে ওমরায় পরিণত করার হাদিসগুলোতে যারা চিন্তা করেন তাদের নিকট এ বিষয়টি অস্পষ্ট নয় । তবে 
এর বিপরীত হলো, যখন কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করে এবং এ কাজটি শর্তের ওপর ভিত্তি করে তা পূর্ণাঙ্গ করার ব্যাপারটিকে 
ঝুলন্ত রেখে দেয় এবং শুরুতেই তার অন্তরে এ বিষয়টি হাজির থাকে যে, সে এ কাজটির ব্যাপারে স্বাধীন। ইচ্ছে করলে করতেও 
পারে আবার ছাড়তেও পারে । ঘটনা যাই হোক, তার সে ব্যাপারে স্বাধীনতা আছে। সুতরাং সে যেনো এ কাজটিকে নিজের ওপর 
আবশ্যক করে নেয়নি । এতে কোনো সন্দেহ যে, এ কাজটি বর্জন করতে তার অন্তরে কোনো রকম সংকীর্ণতা অনুভব করে না। এটি 
পরিহারে কোনো অসুবিধা মনে করে না। যদি এ কাজটি পূর্ণাঙ্গ করতে গিয়ে কোনো সাময়িক ওজরের কারণে বা সমস্যার কারণে তা 
বর্জন করতে বাধ্য হয় তবে এহরামের শুরু হতেই কোনো শর্তারোপ তার কাজটিকে সহঙ্জ করে দেয়৷ শর্তারোপের এটি একটি বড় 
উপকারিতা যারা প্রতিবন্ধকতা! যুক্ত হওয়ার চিন্তা করে এবং কোনো রকমের প্রতিবন্ধকতা হতে পারে বলে মনে করে ! সুতরাং এ কথা 
বলা কিভাবে সহিহ হতে পারে যে, শর্তারোপ বাতিল- তাতে কোনো ফায়দা নেই, যদি শর্তছাড়া এহরাম হতে হালাল হওয়া বৈধ হয়। 
... শশ ইবনে কুদামা রহ. লিখেন, আবু হানিফা রহ. হতে বর্ণিত আছে যে, শর্তারোপ দম (কোরবানির পশ্ড জবাই) বাতিল হরে 
যাওয়ার ফায়দা দেয়। এটি অনর্থক নয়। তাছাড়া তাতে আছে তার মনোরঞ্জনের মতো ব্যাপার । মা'আরিফুস সুনান : ৬/৫৮৬। - 
সংকলক । 

»৯* দ্র. সহিহ বোখারি : ২/৭৬২ । -সংকলক । 

»* এজন্য বিল্লৌরি রহ. লিখেন, অনেকের নিকটই সহিহ বোখারিতে এ হাদিসটির স্থান গোপন রয়ে গেছে। কেনোনা, তিনি 
হাদিসটি এমন স্থানে বর্ণনা করেছেন যে স্থানটি আলেম সম্প্রদায়ের নিকট প্রসিদ্ধ নয় । সুতরাং তারা বিষয়টি অস্বীকার করেছেন এবং 
দাবি করেছেন যে, এটি মুত্তাফাক আলাইহি নয় । যেমন, শায়খ আহুমদ শাকির ও ই'লাউস সুনান গ্রন্থকার শাননখ উসমানি রহ. প্রমুখ । 


দ্র. ম'আরিফুস সুনান : ৬৫৮৪ 1 -সংকলক । 
»* ইলানউস সুনান : ১০/৪৩৭, 2১০০১ ০০১৪ ৬৪ ১০১১১ »৯৪। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ২৩০ 


০৬৯ ০৬৯০ ৬জকক শত ৩৬৬ একক এর ৬ গকক ক ৪ক কিক 5০৪ ১৪৩৩ ৬পক৬কউককক৯জ$িকরড$ $কজন্ত ৬ ৪ ৯ ভক কতক ১৬৬ ৯৪কত ৬৬৯ ৬কিরক৯ ৯৬৪৬৬০৩৬৯৬৮ কতক৬ককবঝক৬ ওক ৬এ৩৯৪৩৬একককক৬৬$ককক ওক লঞ্চ পজীকককতর ৬৬ কডচ্ করব ৬ একর লউিঞকিজতিকজজ কর ৯ল*৮৯তিউউকউকজিজসকজকজিতিও সতত সিল তত 


৯৯ 7. ০ 
+55 4 
. একই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ-৯৮ : (মতন পৃ. ১৮৭) 
87577226202 ৬৪21981৯০৮4 বি 2 02 পি ৩৪ বহা? 


“৮১৬ 5 4৯০ 
৯৪৩। অর্থ : সালিমের পিতা (ইবনে উমর রা.) হতে বর্ণিত যে, তিনি হজে শর্তারোপে অস্বীকার করতেন । 
তিনি বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের সুন্নত কি তোমাদের জন্য যথেষ্ট নয়? 


পরি পি লি টি 


(যাওয়া প্রসংগে (মতন পৃ. ১৮৮ 
১৫১৪৫4০৮০০০ এ ০০০৭ 58595 5 ৭২৩০ ১০ ৯০০ _ ৭৫৫ 
১৬ 2, 542০ এএ। ৬০০ 2 15705 ওঃ 1 ০১ এ ওর এ পতি ৩০০ 
খু 

৯৪৪। অর্থ : আয়েশা রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করা হলো 
যে, মিনার দিবসগুলোতে সফিয়্যা বিনতে হুয়াই রা. মাসিকগ্রস্তা হয়েছেন। জবাবে তিনি বললেন, সে কি 
আমাদের আটকে রাখবে? তারা বললেন, তিনি তাওয়াফে ইফাজা করেছেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সমস্যা নেই। 

ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত ইবনে উমর ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০. ০১৯। 

ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । যখন কোনো মহিলা তাওফায়ে ইফাজা করার পর 
মাসিকগ্রস্তা হয়ে পড়ে, তখন সে ফেরত রওয়ানা করবে । তার ওপর কোনো কিছুর দায়িত্ব নেই! তথা জরিমানা 
নেই! সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক বরহ.-এর মাজহাব । 


এপ ০ 1৫8 2 (0০৯০৮ 


১০৫০/ এ তু এও ৯5 59 08 এ ০৯ ০৯ ; 0$ ০ ৩৯ ৩৪ ২৮৪ -4€5 


05 ৫০৪ 


০. 5485 এ| ৪৮৮ এ/ 3570 1 
৯৪৫ । অর্থ : ইবনে উমর রা. বললেন, যে বায়তুল্লাহ শরিফে হজ করবে, সে সর্বশেষে বাইতুল্লাহ শরিফের 
নিকট যাবে । অর্থাৎ, বিদায় হজ করবে । তবে ব্যতিক্রম শুধু মাসিকগ্রস্তরা । তাদের জন্য রাসূলে আকরাম 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৬ ২৩১ 


কত ০৩০০১ ইহ*সজতিজ তত ১জতিরকড১৬৪৬০জরউত৯এএ০৪৪৩০৪ক৩৭ক০৬৩৮০৩৩৪৪৩৩র৩ক ওত ৬৩২ ক৬ওক৬৪ডককড ৪৪৩৩৪৪৪৬৪৬৪ ৪৪ ওকডকক৬এক করুক ওক০০ ওক ও রক কক তক রকি উড ককগতবকও ৪৫৩ কতক ওডডওকজবাকক$ড ভর বত৬$$$ব৬কডক৬এ ডক কএ ৬০৩৬৭ ০ ৪$ কও জ্ক তব গত ০৬৩ কওও এত 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবকাশ দিয়েছেন। তাদের জন্য খতু হতে পবিত্র হয়ে বিদায়ী তাওয়াফের 


অপেক্ষা করার প্রয়োজন নেই । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ০১৯০ ০৯। 
ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । 


দরসে তিরমিযী 
_২০) ৬৯৯ এ ৯৮০ 0) 03 4305 এ01 ৪৮০ এ 0১৮9 545 এও ৪0 7938835৯৯০০ 
৯১১১ 4৩০ ০1 ০ এ] ০৯১ ০৬ ০০১০ 5 ৩9 2195 [৬৯ ৩৬৪৯৯ 2 0 ৬৯ 291 ৪ ০০০১৯ 
513) ১৩ 


সবাই এই ব্যাপারে একমত রেখেছেন যে, যদি মহিলার মাসিক আসতে শুরু করে, তাহলে তার হতে বিদায়ী 
তাওয়াফ বাতিল হয়ে যায়। অবশ্য সাহাবায়ে কেরামের মধ্য হতে উমর, জায়দ ইবনে সাবেত ও ইবনে উমর 
রা.-এর মাজহাব ছিলো, যদি মহিলা খতুবতী হয়ে পড়ে, তাহলে যেমনভাবে তার হতে তাওয়াফে জিয়ারত 
বাতিল হয় না, এমনভাবে বিদায়ি তাওয়াফও বাদ পড়ে না। তবে জায়দ ইবনে সাবেত ও ইবনে উমর রা. হতে 
এই মত প্রত্যাহার প্রমাণিত আছে। তবে খতুবতী মহিলা হতে বিদারী তাওয়াফ বাদ না পড়া শুধু উমর রা.-এর 
মাজহাব । তার মতে খতুবতী মহিলা যেমনভাবে তাওয়াফে জিয়ারত জন্য পবিত্র হওয়ার অপেক্ষা করবে, বিদায়ী 
তাওয়াফের জন্যও এমনভাবে অপেক্ষা করবে ।৭০০ 

সুনানে আবু দাউদে বর্ণিত হারেছ ইবনে আবদুল্লাহ ইবনে আউস রা.-এর বর্ণনা ছ্বারা হজরত উমর রা.-এর 
মাজহাব প্রমাণিত হয় । তিনি বলেন, 


১৮ ০০ 05 ০০০৮৯০ ০ ১৯] ০৯ ৯৩ ০৪১৮০ গ১০] ০০ 4০0 ৮৬) ৯] ০৪ ০০ ৩৬৪ 
: _) ০৮ 9৩8 2 213 49০ এ) ভিত এ] ০৯৮) 30) ১৩:১৯ 0:05 54935 ৬৫০ 
১৯ ৮৪৪) 25১ ৪০ এ ৪৮০ 401 ০১৯৯০ ০০ এআ ৩৪ ০০ কন এ১৪ ০০ এ৪৪ 
“উমর ইবনে খাত্তাব রা.-এর নিকট এসে আমি সে মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলাম, কোরবানির দিন 
বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করে, তারপর খতুবতী হয়ে পড়ে। তিনি বললেন, তার সর্বশেষ উদ্দেশ্য যেনো হয় 
বাইতুল্লাহ শরিফ । বর্ণনাকারি বলেন, তখন হারেছ রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়সাল্লাম 
আমাকে অনুরূপ ফতওয়া দিয়েছেন। বর্ণনাকারি বলেন, উমর রা. তখন বললেন, তোমার হস্তছ্বয়ের ফলে তুমি 


জমিনে পড়ে গেছো (তুমি মন্দ কাজ করেছো)। তুমি আমাকে এমন বিষয়ে জিজ্ঞেস করেছো, যে বিষয়ে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছো, যাতে আমি তার বিরোধিতা করি । 


** সহিহ বোখারি : ১/২৩৭, ০৬ এ ম১] ০৮০০৬ | *৯৬ সহিহ মুসলিম : ১/৩৯০, ০১৯১) »৯3 ৩১ ৬৯৪ 
২, ১৪২৭, ০১৯৪ ০০ 4৬৯৮৪ 61598 ৪১৬ এস3 এ৫। সংকলক । 

* দ্র, উমদাতুল কারি : ১০/৯৬। 

** সুনানে আবু দাউদ ; ১/২৭৪, 248)) ১৬) ৫১৯০ ১০১৯৪ প৯৩। 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৯ ২৩২ 


_ তবে তাহাবি রহ. বলেন, এই হাদিসটি আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস ঘারা রহিত 1", 
আল্লাযা খাত্তাবি রুহ. হজরত উমর রা.-এর মাজহাবের এই প্রয়োগক্ষেত্র বর্ণনা করেছেন যে, তার মতে ধ্াতুবতী 
মহিলা হতে বিদায়ী তাওয়াফ তখন বাদ পড়ে না, যখন প্রচুর সময় এবং অবকাশ থাকে । অর্থাৎ, যদি তার জন্য 
অবস্থান করা সম্ভব হয় তাহলে অবস্থান করা আবশ্যক হবে । তবে যদি সময়ের সংকীর্ণতা ও সফরে তাড়া থাকে 
তাহলে তার মতেও আমল হবে আয়েশা রা.-এর বর্ণনা অনুযায়ি 1০০ 

সারকথা, হজরত আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস দলিল করছে যে, খতুবতী মহিলার দায়িত্ব 
হতে বিদায়ী তাওয়াফ বাদ হয়ে যায়। দিও তাওয়াফে জিয়ারত বাদ পড়ে না। কেনোনা নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত সফিয়্যা রা. এর খতুবতী হওয়ার কথা জানতে পারলেন তখন তিনি বললেন, 
সে আমাকে আটকে রাখবে?" কিন্তু যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, তিনি 
মাসিকের আগে তাওয়াফে ইফাজা করে ফেলেছেন। তখন তিনি বললেন, 


4০] 053 ১৯ ৬৯ ০০০খ্রা ০ তি ১৪৯ ৬৯০ ১৬ জা 9» ১৬ 
“তাহলে সমস্যা নেই, অর্থাৎ, তবে সে আমাদেরকে আটকে রাখবে না। কারণ সেতো হজের রোকন ফরজ 
আদায় করে ফেলেছে। যদি বিদায়ী তাওয়াফ খতুবতী মহিলার দায়িত্ব হতে বাদ না পড়তো, তাহলে তিনি ১ 
।১। তথা “তাহলে সমস্যা নেই" বলতেন না। 
এ অনুচ্ছেদের হাদিস দ্বারা যেখানে খতুবতী মহিলা হতে ৰিদায়ী তাওয়াফ বাদ পড়ে যায় বলে বুঝা যায় 
সেখানে এটাও বুঝা যায় যে, তাওয়াফে জিয়ারত ভার হতে বাদ পড়বে না। এ কারণে বদি কোনো মহিলার 


তাওয়াফে জিয়ারতের আগে মাসিক হয়ে যায়, তাহলে তাকে তাওয়াফে জিয়ারত হতে বিরত থেকে স্বীয় 
পবিত্রতার অপেক্ষা করতে হবে। পবিত্র হওয়ার পর তাওয়াফে আবশ্যক হবে। সমস্ত ইমাম এ ব্যাপারে 


একমত 1৭০৫ 
একটি জটিলতা ও তার সমাধান 
এ যুগে হাজিদের যাতায়াত, অবস্থানের তারিখ এবং সময় সুনির্দিষ্ট হয়ে থাকে এবং ভিসার মেয়াদ সীমিত 
তারিখ থাকে । কোনো হাজির জন্য সেসব তারিখ ও সময় পরিবর্তনের এখতিয়ার থাকে না। তখন মাসিক ও 
নিফাস বিশিষ্ট যেসব মহিলা স্বীয় পবিত্রতাকালে তাওয়াফে জিয়ারত করতে পারেননি এবং আইনের দৃষ্টিতে তার 
জন্য অপেক্ষা করাও সন্ভব নয়, তখন সে কী করবে? এই জটিলতা অনেক সময় মহিলাদের সামনে দেখা দেয়। 


"*২ শরহে মা'আনিল আছার : ১/৩৫৯, ১৯] ০৬০০ ৩ ০৪ 5১90 ০৬০৮ ৩ ১৬ ৯৯৯৪ মন ৩৩ ইমাম তাহাবি রহ. 
এ স্থানে হজরত আয়েশা রা. ব্যতীত হজরত ইবনে আব্বাস, উম্মে সুলায়ম রা. প্রমুখের বর্ণনাগুলোকেও রহিতকারি সাবাস্ত করেছেন। 
-সংকৰলক । 
“** মা'আলিমুস সুনান লিল খাত্তাবি ফি জায়বিল মুখতাসার লিল মুনজিরি রহ. : ২/৪২৯, 441 ১৬১৫ ১৯০ ১০৯) ৮০৩) 
“সংকলক । 
'»* এতে হামজাটি ইসতিফহামের জন্য ৷ অর্থাৎ, মক্কা হতে আমরা যখন ফিরতে ফলস্থ করে বেরোই তখন সেখান হতে 
আমাদের ফেরার জন্য প্রতিবন্ধক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধারণার কল ঘে, হজরত সফিদ্া রা. এখলো 
তাওয়াফে ইফাজা করেন নি । -উমদা : ১০/৯৭ এ ৩১৪ নম ০৪ ৮০৯৬ এ৯1 সংকলক । 


প দ্র আল মুপনি : ৩/৪৪০, চে ৩০ ০ ০১৮৮৪ ৯৪ 535 7:05 5 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৩৩ 


১০৪০ জকহককত্রকতিএগজকউিত ওত কতককআজুককজককককডত্কতক্রকত্ককঙকত্রক্কজগ্ঝরতকব৮$$ককডকরাঞ্চকক্র+ঞকরুাকডকএ+ক্এনএককর৪৪৪ক৭কক$$৫৬ককক৪?র৮একর৪এড তর ককতকজকজডতরঞঠক্তন্কক-৪০+রুক কও জজ কক ৬৬কককল ৬৬ ৮গ্রকও কক কতক কক্ক+ *ক+৬০খ-স্নক্ষ এ্ককরলক উস জতক এএম নকল. 


এই প্রশ্নের কোনো সমাধান আহকারের দৃষ্টিতে হানাফি গ্রন্থাবলিতে পড়েনি । অবশ্য ইবনে তাইমিয়া রহ.- 
এর এই সমাধান বাতলে দিয়েছেন যে, এমন মহিলা নাপাক অবস্থায়ই তাওয়াফ করে নিবে এবং আবু হানিফা 
রহ.-এর মাজহাব অনুসারে এর ক্ষতিপূরণ করবে দম দিয়ে 17১ 


4545 ৩5০38 ৮2 এ ৪ এত 
অনুচ্ছেদ- ১০০ : খতুবতী মহিলা হজের কি কি আহকাম পালন 
করবে প্রসংগে (মতন পৃ. ১৮৮) 
ও এএএ। 2585558 26717 তেলের : এ 2545 05 _ ৭7 
ৃ এ, 90 3) 
৯৪৬। অর্থ : আয়েশা রা. বলেন, আমি খাতুবতী হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে নির্দেশ দিলেন, যাতে আমি বাইতুল্লাহ শরিফ তাওয়াফ ছাড়া হজের অন্য সব আহকাম আদায় করি । 


রি 
এ 





*** দ্র., ফাতাওয়া ইবনে তাইমিয়া : ২৬/২৪২-২৪৪, ১০25] ৬:5০ শ১ 55891 ০১৮ 45 ০০ মু ১৭০০ 4০ 
শা ৯১০39 0 ০১১৮০ ০৯ (৯ 

তাই তিনি বলেন, আলহামদুলিল্লাহ! তাওয়াফ সহিহ হওয়ার জন্য পবিভ্রতা শর্ত কিনা? এ ব্যাপারে ওলামায়ে কেরামের দুটি 
প্রসিদ্ধ মত আছে। ১. পবিত্রতা শর্ত । এটি ইমাম মালেক, শাফেয়ি ও এক বর্ণনা অনুসারে ইমাম আহমদ রহ.-এর মত। 

২. পৰিভ্রতা শর্ত নয়। এটি আবু হানিফা রহ.-এর মাজহাব । অপর বর্ণনা অনুসারে ইমাম আহমদ রহ.-এরও মাজহাব । 

তাদের মতে যদি গোসল ফরজ অবস্থায় কিংবা বিনা ওজু অবস্থায় কিংবা নাপাক বহন করে তাওয়াফ করে তাহলে তার ভাওয়াফ। 
যথেষ্ট হবে এবং তার ওপর দম ওয়াজিব হবে! তবে ইমাম আহমদ রহ.-এর ছাত্রগণের মধ্যে মতপার্থক্য হয়েছে যে, এটা কি সে 
মা্গুরের ক্ষেত্রে ব্যাপক যে, ফরজ গোসলের কথা স্ুলে গেছে? আবু হানিফা রহ. দম সাব্যস্ত করেন একটি উটনি, যদি সে মহিলা হয় 
খতুবতী কিংবা গোসল ফরজবিশিষ্ট । সুতরাং যে মহিলার জন্য খতুছাড়া অন্য অবস্থায় তাওয়াফ করা সম্ভব নয়, ওজরের ক্ষেত্রে সে 
আরো আফজাল । অর্থাৎ, সে আফজালরূপেই মা'যুর কারণ, তার ওপর হজ ওয়াজিব। কোনো আলেম এ কথা বলেন না যে, খতুবতী 
হতে হজ বাতিল হয়ে যায়। শরিয়তের এমন কোনো উক্তি নেই যে, ফরজগুলোর কোনো ওয়াজিৰ হতে অক্ষমতার কারণে ফরঞজ্জ বাদ 
হয়ে যায়। যেমন, যদি কেউ নামাজের মধ্যে পবিত্রতা হতে অক্ষম হয়ে পড়ে । (তার হতে ফরজ বাতিল হয় না) সুতরাং যদি পবিত্র 
হওয়া ও তাওয়াফ করা পর্যন্ত মহিলার জন্য মক্কাতে অবস্থান করা সম্ভব হয়, তবে তা তোওয়াফ) তার জন্য নিঃসন্দেহে ওয়াজিব 
হবে। তবে যখন সম্ভব হবে না, তখন যদি নিজের ওপর পুনরায় ফিরে আসা ওয়াজিব করে নেয়, যেমন, নিজের ওপর হজের দুটি 
সফর সে ওয়াজিব করে নিলে, তার কোনো অপরাধ ব্যতীত, তবে এটা শরিয়ত বিপরীত । 

বন্তত মহিলার জন্য সাওয়ারি দল ব্যতীত যাওয়া সম্ভব হবে না অথচ তার খবতু প্রত্যেক মাসে স্থাতাবিক গতিতে চলে । সুতরাং 
তার জন্য পবিত্র অবস্থায় অবশ্যই তাওয়াফ করা সম্ভব নয়। 

শরিয়তের মূল লীতিগুলো এর ওপর নির্ভর করে যে, বান্দা ইবাদতের যেসব শর্ত হতে অক্ষম সেগুলো তার হতে বাদ পড়ে 
যায়। যেমন, কোনো মুসপ্লি সতর ঢাক! এবং কেবলার দিকে মুখ করতে কিংবা নাপাক হতে বেঁচে থাকতে অক্ষম এবং যেমন, কোনো 
তাওয়াফকারি নিজে নিজে সওয়ার হয়ে কিংবা পার়দল হেঁটে তাওয়াফ করতে অক্ষম, তাকে তখন বহন করে নেওয়া হবে এবং বহন 
করেই তার তাওয়াক করানো হবে। 

যারা ৰলেছেন যে, সে মহিলার জন্য পকিত্রতা ব্যতীত তাওয়াফ যথেষ্ট হবে যদি সে মান্জুর না হয়, তবে তার ওপর দম আসবে। 
-যেমন, আবু হানিফা ও আহমদ রহ.-এর অনেক ছাত্র বলেন, তাদের এই উক্তিটি ওজর সহকারে হন্গে তো আফজাল ও যোপ্যতর | 


তবে মহিলা যদি গোসল করে নেয় তৰে সেটা ভালো । যেমল, খতুবতী এবং নিফাসবিশিষ্ট মহিলা এহরামের জন্য গোসল করে । এ) 
৯১০1 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড $ ২৩৪ 


ভ+৬কজ্ক৬$ কক ৬ম ৬৪৪৬৮ক৬৬৪৬কককককক্কক$৩০ ওক উউিকপজকজরকডিকজগডজকসকিএজজডকজকরউজ্জক ত্বক কতকরক পজকাতীবাত ক শ্জ রক ৪ ঠক্জজিকক শতক কও ৬৩৯ক উজ ককউজবাএক ৪জ এক ককক কিক ককত ৬ ৪৬৯৯৪ ওক কক তা কিউডিতরকওজতকীটিজভতত জজ সক এতউিস জজ কত সিএ তত বক ৯১০৯ কিস তিতা ১ 


আবু ঈসা রহ. বলেছেন, আলেমদের মতে আমল এ হাদিসের ওপর। তথা খতুবত্তী মহিলা বাইতুল্লাহ 
শরিফ তাওয়াফ ব্যতীত অন্য সব আহকাম পালন করবে। এ হাদিসটি আয়েশা রা. হতে একাধিক সূত্রে বর্ণিত 


হয়েছে। 
রি € ৩ ৬৫ রি হু ৯০ ক পেত ০০০৪. 
0০3৩0 2 005 ১4০ আআ চেল 0 95৮9 ও] ৪০৯ 88০ 2১৮৪০ ০৪০57 2৫৮ 
রিশা ৬০০ এ দহ পরতে ০ ৭ রিটের ৪১০5 তি 
৮০ ৬০০ এসএ ০5950 01 ০৪৪ 5 এএএ। লা০১ ১৯৭ ০০০ 
৯৪৭। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি এ হাদিসটি মারফু' আকারে বর্ণনা করেছেন যে, নবী 


করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিফাসবিশিষ্ট ও মাসিকগ্রস্তা মহিলা গোসল করবে, এহরাম 
বাধবে ও হজের সমস্ত আহকাম পালন করবে। তবে সে পবিত্র হওয়া পর্যস্ত বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করবে 


না। 


পা চে 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি এ সূত্রে ১১০ ০১-০৯। 


০৫৩ ১১৫০ 55 948 54০ এ 0৫5৬৯ এ ০ 
অনুচ্ছেদ-১০১ প্রসংগ : যে হজ কিংবা ওমরা করে তার সর্বশেষ ইচ্ছা 
যেনো বাইতুল্লাহ শরিফ হয় (মতন পৃ. ১৮৮) 


রর 22 হস. পি ক এর 122 মী রি পাঠ: 

১৪০ এ এদেশ 20 ৪৮০ 2 09 2531 9540 35 08 ৬০৯ ০০ ০৮31০৬৮০০০7 258 

৫৯৫৯ ৪ রঈিলত চি পি জি কর্তা £ রি পা তীর টি ৮৩ & পবন ? ৫ জাতি, ২৫ ৮ ৮? টি 
২ ০০১০ 45 95 555€ 52 এ এর ৩৫০ ৯৫ 2 উ 9221 3 ও ৯ ৪ ০০ ০৪ ০৮ 
৫৯. তল ৮০ ১ কটি এ কি 
২0১৯১ ৭৬ ০১০ 5 ২৯০ এস ভাদসি এ 9৯৯০ ০৮ 
৯৪৮। অর্থ : হারেস ইবনে আবদুল্লাহ ইবনে আউস রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে এই বাইতুল্লাহ শরিফে হজ করবে কিংবা ওমরা করবে, সে যেনো 
সর্বশেষে বাইতুল্লাহ হয়ে যায়। অর্থাৎ সর্বশেষে তাওয়াফে জিয়ারত করে। তখন তাকে হজরত উমর রা. 
বললেন, তোমার দু'হাত দ্বারা তুমি জমিনে পড়ে গেছো । অর্থাৎ, তুমি মন্দ কাজ করেছো। তুমি রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এটি শুনেছো অথচ আমাদেরকে এ সংবাদ দাওনি? 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ, বলেছেন, এ অনুচ্ছেদে ইবনে আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হারেস ইবনে আবদুল্লাহ ইবনে আউস রা.-এর হাদিসটি গরিব । অনুরূপভাবে 
একাধিক বর্ণনাকারি হাজ্জাজ ইবনে আরতাত হতে এমন বর্ণনা করেছেন। এর অনেক সূত্রে হাজ্জাজের বিরোধিতা 


করা হয়েছে। 


ইস ইউ পনি হ তলত ভিউ ভিড তত উউ লো সব তরিকত উরি চর ইক 55858-88588৮544-855555548845552851588-554458-5552-5:588 


১৯ ৩৯ ০০২ ০3৪ ৮3 5 ঞআ। ভতানি জট] এমপি 2 05 ০৭৬ 0৯ এ০ ৬০ ০৪ ০০৯ ৭০৭০০ 
4০৯203১৫০3৭ 09৬ 4551 3 598) 
ইমাম মালেক, দাউদ জাহেরি এবং ইবনুল মুনজির রহ.-এর মতে বিদায়ি তাওয়াফ সুন্ুত। এটি পরিহার 


করলে কোনো কিছুই ওয়াজিব নয়। শাফেয়িদের মতে বিদায়ি তাওয়াফ ওয়াজিব । তা পরিহার করলে দম দেওয়া 
আবশ্যক হয়ে যায় ।০৮ 


হানাফিদের মতে এটি বাইরের এলাকার লোকদের জন্য আবশ্যক, মন্কাবাসী এবং মিকাতি প্রমুখের ওপর 
নয়। অবশ্য আবু ইউসুফ রহ. বলেন, আমার নিকট পছন্দনীয় হলো, মক্কাবাসীর জন্য তাওয়াফ করে নেওয়া । 
কারণ এটি হজের আহকাম সমাপ্ত করে দেয় ।+০৯ 


১১০। 3) 2458 ওমরাকারির ওপর বিদায়ি তাওয়াফ ওয়াজিব নয় 1৭১০ কিন্তু এ অনুচ্ছেদের হাদিসে বর্ণিত 
০৮১০1 51 ৯1৯৯ ৮৯ ০৭ বাক্য ছারা বাহ্যত বুঝা যায় যে, বিদায়ি তাওয়াফে ওমরাকারির ওপরও ওয়াজিব । 


তবে বাস্তব ঘটনা হলো, এ অনুচ্ছেদের হাদিসে ১০1 ) শব্দটি হাজ্জাজ'১১ ইবনে আরতাত নামক বর্ণনাকারির 


অতিরিক্ত একক বর্ণনা । তা না হলে সুনানে আবু দাউদেও এই বর্ণনাটি এসেছে । অথচ তাতে ওমরার কোনো 
উল্লেখ নেই ।৭১২ 


শউিযাও ০৮ ০৭ 0588? ১4458 এর ছ্বারা ইমাম মালেক, শাফেয়ি ও আহমদ রহ.-এর ওপর দলিল 





'” সুনানে আবু দাউদ : ১/২৭৪, 2০371 .১.১ ১০ ০০১৯] ০1 -সংকলক। 

'” নবৰি রহ. শাফেয়িদের মাজহাব অনুরূপ বর্ণনা করেছেন। দ্র., শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪২৭, ₹+১৯) 4) 
৮১০৮ ৩০ 4০০9৮456155 -/১৮1 ইবনে কুদামা মুগনিতে (৩/৪৫৮, €5% ৬৮৯ ০০৯৪ শে 454 ৬০ 1১9 : 03 : 
8) বলেছেন। আর ইমাম শাফেয়ি রহ. আরেক উক্তিকে বলেছেন, তা বর্জন করলে কোনো কিছু ওয়াজিব হবে না। কেনোনা, 


এটিতো খাতুবতী মহিলাদের হতে বাদ পড়ে যায়। সুতরাং তা তাওয়াফে কুদুমের মতো ওয়াজিব হবে না। তাছাড়া এটি হলো, ঘরে 
তাহিয়্যা আদায়ের মতো । এটি তাওয়াফে কুদুমের মতো । -সংকলক। 


* মাজহাবগুলোর জন্য দ্র. উমদা : ১০/৯৫, €1১$ ০ ১৮ ০45। -সংকলক। 

*১* মুয়াত্তা ইমাম মুহাম্মদ হজরত উমর ফারুক রা.-এর আছর ১৯1 0 ০4883 ০১৬৪ ৬৯৯ 0১ ৩০ এ ০১৯০৪ ১ 
৩ ০৯১৯ এআ ২৩৯ ০৯৯০ ১০১ ছারা বুঝা যায় যে, তাওয়াফে সদর তথা বিদায়ি তাওয়াফ শুধু হাজির ওপর ওয়াজিব 
হয়। এজন্য ই লাউস সুনান গ্রন্থকার লিখেন, আমি বলবো, (১৯ ০০ ১৬1 ০১১০ 3 : 415 এটি এই ভাওয়াফের সংগে খাস 
হওয়ার দলিল। 

ওমরাকারির ওপর ওয়াজিব নয় । ই'লাউস সুনান : ১০/১৯৭, 5331 ১৯1 ১০ 61350 ০৪১৮৬ ০১১৯৩ ০৪ সংকলক । 

১ হাজ্জাজ ইবনে আরতাত। আরতাতের হামজার ওপর যবর়। তিনি হলেন, ইবনে সাওর, ইবনে হুবায়রা নাখয়ি আবু আরতাত 


কফি বিচারপতি । ফুকাহায়ে কেরামের একজন। তিনি মামুলি সত্যৰাদী। তবে প্রচুর ভুল এবং তাদনিস হয়। সপ্তম শ্রেণির 
বর্ণনাকারি ৷ -তাকরিবৃত তাহজিৰ : ১/১৫২, নং ১৪৫। -সংকলক। 


* প্র, সুনানে আৰু দাউদ : ১/২৭৪, 52451 44 ₹.১৬৩ ০০৪৯] ৬৯৫ সংকলক । 


৬৩ কক আক ক ও এ কত ৬৮ ৩৬৭ ০৬ ৬৬৯৬৩ ৬৪ ১৪ $ ০৪৬ কড ৪ক দক জা রক স্জত করকতত ক কর জাক চক ওকি তক ড তত্ত্ব কজকতততকতজসজতকক চক ডক ত্উ ততরজকজকতস কক বাউীতককউ তত্র কীতকজজতরীকস্তিউি এ নতত ইতর ডক সক তিক উতরিজকিকীলিপী নিও ভিকীশিক জককিককক৬৭এসকগ্রাককক্র$৭% কষ্ঠিক ৬ জকস্কউকাঠকক 


পেশ করেছেন যে, বিদায়ি তাওয়াফের জন্য আবশ্যক হলো, সফরের একদম সর্বশেষ পর্যায়ে করা । সুতরাং যদি 
কেউ বিদায়ের নিয়তে তাওয়াফ করে, তারপর মক্কায় অবস্থান করে কিংবা ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য কাজে 
রত হয়ে যায়, তাহলে তার দায়িতে আবশ্যক হলো, বিদায়ি তাওয়াফ পুনরায় করা । অথচ আবু হানিফা রহ. এর 


মাজহাব হলো, এটি তার ওপর পুনরায় করা ওয়াজিব নয়, *১০ মুস্তাহাব ?১? | ২৮৯১০ 485 


৭১৬ »» 


“43 ০৯৯৩ শে ০৭৩ 42৮5 4 ০০ এ ০১৯০ ০1০৯ এপি ০4৯৪ ০০ ০১) 27১০ 4 
4১১ ০ ০-৯ 


১ ০৪ এ ৮৪ তুমি ভোমার কৃতকর্মের কলে ধ্বংস হয়ে যাও এবং পড়ে যাও কিংবা পতিত হও, 
কিংবা মুতাকাল্লিমের শব্দের সংগে এর অর্থ হলো, আমি তো তোমার আচরণের কারণে ধ্বংস হতাম ও লঙ্জা 





*» দ্র. আল মুগনি : ৩/৪৫৯, ₹১% ১০ 59০ ৬৪ 4৮০45 6১5 ০৪ : এ 4০৪ 

আইনি রহ. লিখেন, ওলামায়ে কেরাম এ ব্যাপারে মতপার্থক্য করেছেন যে, কোনো ব্যক্তি হিদায়ি তাওয়াফ করলো, তারপর তার 
বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ক্রয়ের প্রয়োজন হলো, সে কি করনে? আতা বলেন, গে তার এই তাওয়াফ দোহরিয়ে নিবে, যাতে তার 
সর্বশেষ কাজ হয় বাইতুল্লাহ তাওয়াফ করা । অনুরূপই ৰলেছেন, সাওরি, শাফেয়ি, আহমদ ও আবু সাওর রহ. । আর ইয়ঃম মলেক 
রহ. বলেছেন, তার প্রয়োজনীয় কোনো জিনিস খরিদ করা এবং খাবার জিনিস বাজারে ক্রয় করাতে কোনো দোষ নেই। তার ওপর 
কোনো কিছু ওয়াজিব হবে না। আর যদি একদিন বা তখসম পরিষাশ সময় অবস্থার করে, তাহলে তা দোহরিয়ে নিবে । আবু হানিফা 
রহ. বলেছেন, যদি বিদায়ি তাওয়াফ করে এবং এবং একমাস কিংৰা ততোদিন সময় অবস্থান করে, তবে তা তার জন্য যথেষ্ট হবে। 


তা তার ওপর পুনরায় করা আবশ্যক না । -উমদাতুল কারি : ১০/৭৫, €1১58 85৮ ০৯১ সংকলক । 

*১৪ শায়খ ইবনে হুমাম রহ. ফতনুল কাদিরে (২/১৮৮, এ সমস্ত হলো তাওয়াফের সংগে সংশ্লিষ্ট শাখাপত বিষয়) এর অধীনে 
লিখেন, “হ্যা, আবু হানিফা রুহ. হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যখন তাওয়াফে সদর করবে তারপর এশা পর্যন্ত অবস্থান করবে, 
আমার নিকট তখন প্রিয় হলো, আরেকটি তাওয়াফ করা । যাতে তার তাওয়াফ এবং ফিয়ে আসাল্প মাঝে ফোনো প্রতিবন্ধক না হয়। 
তবে এটি মুস্তাহাব, আবশ্যক নয় । কেনোনা, বিদায় হজের পর সফর বিলম্ব করা সাধারণ্যে এটি অপরিচিত বিষয় নয়। বরং কখনও 
কখনও তা হয়ে থাকে । সারকথা, যুস্তাহাব হলো, তা করবে সফরের এরাদা করার সময় । -সংকলক। 

*» আইনি রহ. উমদাতৃল কারিতে (১০/৯৫, €1350 -৪ ৮৮ 4১5) লিখেন, মালেক রহ. বলেছেন যে, দেরিতে বিদায়ি তাওয়াফ 
করলো এবং বাইরে চলে আসল তাওয়াফ না করে। যদি সে নিকটবর্তী হয় তাহলে ফিরে এসে তাওয়াফ করবে । যদি ফিরে না আনে 
তবে তার ওপর কোনো কিছু ওয়াজিব নয় । আর আতা, সাওরি, আবু হানিফা এবং শাফের়ি রহ. তার দুটি উক্তির মধ্য হতে সুস্পষ্টতম 
উক্তি অনুযায়ি, ইমাম আহমদ, ইসহাক, আবু সাওর রহ. বলেছেন, যদি সে নিকটবর্তী থাকে তাহলে ফিরে এসে তাওয়াফ করবে । 
আর যদি দূরে থাকে তবে চলে যাবে এবং দম দিয়ে দিবে । 

নিকটবর্তী হওয়ার সীমার ব্যাপারে ওলামায়ে কেরাম মতপার্থক্য করেছেন । ইবনে উমর রা. হতে বর্ণিত আছে যে, তিনি এক 
ব্যক্তিকে মাররুজ জাহরান হতে ফেরত পাঠিয়েছিলেন, ধিনি বিদায়ি তাওয়াফ করেননি । বস্তুত মাররুজ জাহরান ও মক্কার মাঝে 
ব্যবধান হলো, ৮ যাইল। আবু হানিফা রহ.-এর মতে সে ফিরে আসবে, বতোক্ষণ পর্যন্ত হিষাতক্ংজা পর্থস্ত পৌছে না যায়। ইমাম 
শাফেয়ি রহ.-এর মতে এতোটুকু দূর হতে ফিরে আসবে, যতোটুকুর মধ্যে নামাজ কসর করা হয় না । ইমাম সাওরি রহ.-এক় মতে সে 
ফিরে আসবে যতোক্ষণ পর্যন্ত হেরেম হতে বেরিয়ে না আসবে । -সংকলক । 


১৮ ৮ ১০ ৩১০১৬ অর্থাৎ, কোনো অপছন্দনীয় বিষয় যেমন হাত কেটে ফাওদ্রা কিংবা কোনো ব্যথা-বেদসা ভোমাএ হাতে 
আপতিত হৰার কারণে ধ্বংস হও । আর অনেকে বলেছেন, এটি লক্িত হওয়ার দিকে ইঙ্গিত । বলা হয় ৬২১ 7০ ১১১৯ তথা আম 
লজ্জিত হয়েছি । হাদিসের পূর্বাপর এটা দলিল করছে, আর অনেকে বলেছেন, জমিনের দিকে পড়ে গেছো তোমার হাতের কারণে তথা 
অপরাধের কারণে । -মাজমাউ বিহারিল আনওয়ার : ২/২৬-২৭, মান্দা )১৯। -সংকলক । 


178777775৯বররররা রা রার্ভাাহ্রারার্ারুহার্যারাানা 


এসেছে, যেটি আমরা পেছনে বর্ণনা করেছি। 
২১১০০ ঘর] ০১ 45 7৪০ 0] ৬ ০০০ ৪ 2 05 0০5 0৪ ০. ১০ ০১ ৬১) ০০ 
২১০ ৩৭৩ 4১5 ২:০৩ 9: এ৩ দিও ১০ ০৯ 5৩] 2 এ ০৮৯৯০ 2 ১৯ ১৯ ৯৪) 
এ ১৪০] ০১০3 49০ | ১০০৪ 
হজরত হারেছ ইবনে আবদুল্লাহ বলেন, উমর ইবনে খাত্তাৰ রা.-এর নিকট আমি এসে সে মহিলা সম্পর্কে 
জিজ্দেস করলাম যে, কোরবানির দিন বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করে খতুবতী হয়ে পড়ে । তিনি বললেন, তার 
সর্বশেষ উদ্দেশ্য যেনো হয় বাইতুল্লাহ। বর্ণনাকারি বললেন, তখন হারেছ বললেন, অনুরূপই ফতওয়া দিয়েছেন 
আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারি বলেন, তখন উমর রা. বললেন তুমি তোমার রকৃত 
কর্মের ফলে পড়ে গেছে। তুমি ভালো কাজ করোনি । তুমি আমাকে এমন একটি জিনিস সম্পর্কে জিজ্ঞেস করেছো 
যার ফলে আমার বিরোধ হয়ে যেতে পারতো । আগে আমাকে হাদিস বলতে আমি যাতে বিরোধিতা না করি 
উমর ফারুক রা. ও হারেছ ইবনে আবদুল্লাহ ইবনে আউস রা.-এর ওপর এজন্য অসন্তুষ্ট হয়েছিলেন যে, 
তিনি উমর রা. হতে প্রথমে মাসআলা জিজ্ঞেস করেছিলেন । তারপর মাসআলা সম্পর্কে নবী করিম সান্াল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের ফতওয়ার উল্লেখ করেছেন। এতে হজরত উমর রা. কর্তৃক বর্ণিত মাসআলাটি হাদিসের 
বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো। যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের 
বিরোধিতা আবশ্যক হতো। এজন্য হজরত উমর রা.-এর উদ্দেশ্য ছিলো, যখন তুমি নবী করিম সাল্লাললাহ্‌ 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মাসআলাটি জিজ্ঞেস করেছো, তাহলে এখন আমার নিকট ফতওয়া জিজ্ঞেস 


করার পরিবর্তে বর্ণনা আমার সামনে উল্লেখ করা উচিত ছিলো । তাতে হাদিসের বিরোধিতার সামান্য সন্তাবনাও 
অবশিষ্ট থাকতো না। 


1১১৩ 35 -4৬৪ 690 0 € এ এ 
অনুচ্ছেদ-১০২ : কেরানকারি এক তাওয়াফ করা প্রসংগে (মতন পৃ. ১৮৮) 
১৯3 455 1০৪0৪ 29405 2 380১০ 543০ এ ০১ 4 15252) ২৪ - ৭৭ 


৯৪৯। অর্থ : হজরত জাবের রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও ওমরা 
মিলিয়ে আদায় করেছেন। (হজে কেরান করেছেন।) তারপর একটি তাওয়াফ করেছেন হজ ও ওমরার জন্য। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত ইবনে উমর ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, হজরত জাবের রা.-এর হাদিসটি ১.০। সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর 





শ১৭ 


সুনানে আবু দাউদ : ১/২৭৪, 22331 ১৯ 0০৯০ ১০১৪ ৩১৪ সংকলক । 


দরসে ভি্মিহী-৩য় খণ্ড ২ ২৩৮ . 


৪ ককজককককরিস হক ক ৯ কন জী কক আজশিও পয সককারীিকী ক ৯০ জা গাজাকাহীকাজককীজপজজত ৩৯৬ এ কক ক ০০৬৬০ এ ওক কও জা ক জজ ডক ক কউ ও জুজউিজ ডি কিকত্রাওনীসতীতত ১৪০৬ ০০৯ ৫৪৪ ৪৯ কক ত৪ককক তত 5৪৩৯৬ ৪৪৯ ৯জউিকিজকি৯৫ক ৮৯৮৮ ১৪০৬ক পজতিরজিন৯৯ ২৯৬৯এ লজিক তক তত উসসতিপশত কপ সতত দত্ত 


ওপর আমল অব্যাহত। তারা বলেছেন, কেরাদকারি এক তাওয়াফ করবে । এটা হলো, শাফেরি, আহমদ 


ইসহাক রহ.-এর মাজহাব । 
সাহাবা তাবেয়িন পক্ষান্তরে অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা বলেছেন, 


(কেরানকারি) দুই তাওয়াফ ও দুই সাঈ করবে। সাওরি ও কুফাবাসীর মাজহাব এটা । 


€ 2: (771 ০৭ টার ক ০ , %ি ৯১5 ০ 2 পে ৩/০ ৫৯ পে 
১55৮ 2৭ (এও সপ ৬ তত ও ৭৪ এ এজ ই ৩১০০ এ৬ 2 ০৬ ০৩ 9৪ ০6785 
45৯29 (%£ 


৯০ 9৯2 2৯৮5 ৪ টা £ 
আট ৮৫5 083 ০০৯ ০ ১5 আা্শিও ১৪, 
৯৫০ অর্থ : ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ ও ওমরার 
এহরাম বীধবে, তার জন্য এক তাওয়াফ ও এক সাঈ- এ দুটো হতে যথেষ্ট হবে, এগুলো হতে হালাল হওয়া 
পর্যস্ত। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


এই শব্দে এ হাদিসটি দারাওয়ারদী রহ.-এর একক বর্ণনা । অবশ্য একাধিক বর্ণনাকারি উবায়দুল্লাহ ইবনে 
উমর হতে এ হাদিসটি বর্ণনা করেছেন । তবে তারা এটিকে মারফু* রূপে পেশ করেননি । এটি আসাহ। 


দরসে তিরমিবী 


১৮ ১4 4305 5১৯৪১ ৮৯] 338 09 45 এ এত এ ০১৭৪০) 7৮০ ১৬০৮ 
(৪ 


একটি মহাবিতর্কিত মাসআলা যে, কেরানকারির দায়িত্বে কয়টি তাওয়াফ? 

হানাফিদের মতে কেরানকারির ওপর চারটি তাওয়াফ ।”৯ এক. সর্বপ্রথম তাওয়াফে ওমরা, যার পর সাঈও 
হয়।৭২০ দুই. তাওয়াফে কুদুম যেটি সুন্নত।১ তিন. তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারত, যেটি হজের 
রোকন। এরপর হজের সাঈও হয়। তবে শর্ত হলো, তাওয়াফে কুদুমের সংগে তা না করতে হবে।১ চার. 
বিদায়ি তাওয়াফ, যেটি ওয়াজিব ।*২১ অবশ্য খতুবতী প্রমথ হতেই তা বাদ পড়ে যেতে পারে । যেমন, আগে 
বর্ণনা করেছি ।*২৫ 

হানাফিদের মতে এই চারটি তাওয়াফের মধ্য হতে একটি তাওয়াফ করার অবকাশ আছে। আর সেটি 





*১* সুনানে নাসায়ি : ২৩৬, 0888 4৪১৮ -সংকলক । 

*১৯ দন, কিতাবুল মাবসুত-সারাখসি : ৪/৩৪-৩৫, -৪ ৪৬ ২৩। -সংকলক । 

*২০ হিদায়া : ১/২৫৮, 80 ২%3। -সংকলক। 

*২১ মাবসুত-সারাখসি : ৪/৩৪। তাতে আছে, ইমাম মালেক রহ. বলেছেন, এটি ওয়াজিব । প্রমাণাদির জন্য এর হটি দ্র! - 
সংকলক । 


*২২ হিদায়া : ১/২৫১, এ ১৯)। ৮৪৪ -সংকলক । 
*২৩ এর সংগে সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা আমরা পেছনের অনুচ্ছেদে উল্লেখ করেছি । -সকেলক। 


৭২৯ 22331 ১০১ ১০৯৯০ 9১০] ৬$ *আ ও ৩০৭ এর ব্যাখ্যায় । সংকলক । 


দরসে তিরমিরী-৩য় খণ্ড ২৩৯ 
০ ক$৬এ কক শতিঠিতিতনিকতিতি তত তিককক্রককরডতত ৪৯ কিউ কক ত উক্ত রককও$ত৪ক চা 


এডাবে যে, তাওয়াফে ওমরাতেই তাওয়াফে কুদুমের নিয়ত করে নিবে । তখন ভিন্ন তাওয়াফে কুদুমের প্রয়োজন 
হবে না।*২৫ এটা ঠিক এমন যেমন মসজিদে প্রবেশ করার পর সুন্নত কিংবা তাহিয়্যাতুল মসজিদেরও নিয়ত করে 
ফেললো ফরজসমূহে 1৭২৬ 

এর বিপরীত ইমামত্রয়ের মতে কেরানকারির ওপর মোট তিনটি তাওয়াফ ওয়াজিব । তাওয়াফে কুদুম, 
তাওয়াফে জিয়ারত এবং বিদায়ি তাওয়াফ । কেরানকারির জন্য তাওয়াফে ওমরা স্বতন্ত্রভাবে করতে হয় না। বরং 
এটি একক্র হয়ে যায় তাওয়াফে ইফাজায় ।"২৭ 


ফুকাহায়ে কেরামের ভাষায় এই বর্ণনাটি নিম়নেযুক্ত আকারে ব্যক্ত করা হয়, 
০১০ ৮৪৮ এ (১৯৪১ 2০5 5903) ৯৮০ ৪1১5 0155 0301 ৮55৮8 21 24) ০ 
১১30 8৮ ১৯১ (৯০ ১৯১ ১০০০০ 1৯৯ ১৬ ৪৯৪ (৪8 ১৮ ০৮৪ ৮৯ ৪১ ১০০] ০৪ ৯৮ 


'কেরানকারি এক তাওয়াফ করবে ইমামত্রয়ের মতে । শুধু তাওয়াফে জিয়ারত । এটি করণে তাওয়াফে ওমরা 


লাগবে না। আর হানাফিদের মতে দুই তাওয়াফ করবে । অর্থাৎ, এক তাওয়াফ ওমরার জন্য, আরেকটি হজের 
জন্য । সেটি হলো তাওয়াফে জিয়ারত ।' 


হজরত উমর, হজরত আলি, ইবনে মাসউদ রা. শাবি, ইবনে শুবরুমা এবং ইবনে আবু লায়লা হতে 
হানাফিদের মাজহাব বর্ণিত আছে ।৭২৯ 





'*« এজন্য কাজি সানাউল্লাহ পানিপথি রহ. তাফসিরে মাজহারিতে লিখেন, এই তাওয়াফ ও সাঈ ছিলো তার ওমরার জন্য । তার 
হজের তাওয়াফে কুদুমের স্থলেও এটি তার জন্য যথেষ্ট হবে। দ্র. (১/২৩০, তে 4 5১০০] 3৮৯৪ 1৯99)। 


তাহাবি রহ.-এর আলোচনা দ্বারাও এদিকে ইঙ্গিত পাওয়া যায়। প্র. শরহে মা'আনিল আছার : ১/৩৪২, +১:০ ১৫ ৩9] 5৭3 
14৯৯১ 4০১০ ৮৪ ১৮] ১০1 “সংকলক । 


২* ফিকহের বিভিন্ন গ্রন্থে এই মাসআলাটি বর্ণিত হয়েছে৷ যেমন, দ্র., রচ্ছুল মুহতার আলাদদুররিল মুখতার : ১/৪৫৬, ০4 
৯] ৯৯০ ৬$। সংকলক । 


"২১ মা*আরিফুস সুনান : ৬/৬০৩, আল মুগনি : ৩/৪৬৫-৬৬, ১১৮ 5 ০০ 58) 39] ০০5 ৬৪ ০৪৪: এও 
৮৪, হিদায়া : ১/২৫৮, ০০9) 4531 সংকলক । 

+৮ ইবনে কুদামা রহ. আল মুগনিতে (৩/৪৬৫-৬৬) লিখেন, আহমদ রহ. হতে প্রসিদ্ধ হলো যে, হজ ও ওষরার মাঝে 
কেরানকারি তথা কারেন ব্যক্তির জন্য যুফরিদের ওপর যে আমল আবশ্যক সে আমলই তার ওপর আবশ্যক হবে । ভার হজ ও 
ওমরার জন্য এক তাওয়াফ ও এক সাঈ যথেষ্ট হবে । তার একদল ছাত্রের বর্ণনা অনুযায়ি তিনি স্পষ্ট ভাষায় এ কথাটি বঙ্গেছেন। এটি 


ইবনে উমর, জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর মাজহাব । আতা, তাউস, মুজাহিদ, মালেক, শাফেয়ি, ইসহাক, আবু সাওর ও ইবনুল 
মুনজির রহ. এ মতই পোঘণ করেল। 


আইনি রহ. হজরত হাসান বসরি রহ.-এর মান্জহাবও এটিই বর্ণনা করেছন । -উমদা : ৯/১৮৪, (০9০১১ ০3৫০ 4555 ১৪3 
৮৮১ 5 মা'আরিফুস সুনান : ৬/৬০২। আয়েশা রা.-এর মাজহাৰও এটিই বর্ণনা করা হয়েছে । -সংকলক। 

+৯» আইনি রহ. লিখেন, “মুজ্জাহিদ বলেছেন, (মুজাহিদের মাজহাব ইমাহত্রয়ের মতই অলেকে লিখেছেন, আবার জনেকে 
বলখেছেন, হানাফিদের মত) । জাবের ইবনে জ্ধায়দ, শুরাইহু আল কাজি, শাবি, যুহাম্মদ ইৰনে আলি, ইবনে হুসাইন, নাখয়ি, 
আাওজায়ি, সাওরি, আসওয়াদ ইবনে ইয়াজিদ, হাসান ইবনে হাই, হাম্মাদ ইবনে সালামা, হাম্মাদ ইবনে সুলায়মান, হাকাম ইবনে 
উয়াইনা, জিয়াদ ইবনে সালেক, ইবনে শুবরুমা, ইবনে আবু লায়লা, আবু হানিফা ও তার ছাব্রপণ বলেছেন, কেরানকাছির জন্য দুই 
চাওয়াফ ও দুই সাঈ আবশ্যক । এটি হজরত উমর, আলি ও তার সাহেবেজাদা হাসান-হুসাইন এবং ইবনে ফাস রা. হতে বর্ণিত 


৪৪ ক০$ ১০৬৬কক৪৩*কও র% ৪ কততকিকিতজিতজত ডিউক ন্রাজতজজইপজিতততনগ ১ ৬৬৬ক শতশত ১০কতকী ক * ৩ 


কক এ ৬৭০৬ ৬৬ ৪ ও্ঞজকককককউ জি কিজকজকজতকজককএ ৬ ৩ক ক অক্তনকতককর ০৯৮ ৪৯৯৬ উ৩কক ৪ কক ০৪৯৩৮৯৮১৪৯ক% ক৯৩৯জকি৯*৩এ৪ত ৪৯ ৩৪তিতজ 5৪৭৮০ ০৪১ এ৮তউজক জর ণির সত তত১৯ ০৫৩৯৩ 


হানাফিদের দলিলসমূহ নিম়েযুক্ত : 
১. মুসনাদে আবু হানিফাতে হজরত সুবাই ইবনে মা'বাদ রা. সম্পর্কে বর্ণিত আছে, উমর রা. তাকে জিজ্ঞেস 


করেছিলেন 1১ ৮ ৩১২১.০৪ -তুম়ি কী করেছো? জবাবে তিনি বললেন, ৮৯৮১ ০ ১৮ 8৮৪ ০১০ 
“৪৪০ ১৯ ৯০০৪ সি ৬০৯ 0০৯] ৮১০৪ ১৬ হি ১৯ 8 ১ 4১ ০ ০০০ ০১ ০০০০ ৬১ 
তথা আমি কাজ চালিয়ে গেছি। ওমরার জন্য এক তাওয়াফ করেছি এবং এক সাঈ করেছি আমার ওমরার জন্য । 
তারপর পুনরায় অনুরূপ করেছি। তারপর আমি হারাম রয়ে গেছি। একজন হাজি যা করে আমি তা করছি। 
তারপর যখন আমার সর্বশেষ কাজ হজের আহকাম পালন করেছি....।' 


এ শুনে উমর রা. বললেন, 


০১৪৯ ৬৪ ৫১৯ ৩৪ 0০৯ 4৩ 


অর্থাৎ তোমার নবীর সুন্নতের প্রতি তুমি দিকনির্দেশনা পেয়ে গেছ, ইবনে হাজম রহ.মুহাল্লাতেও অনুরূপ 


হাদিস বর্ণনা করেছেন। 
নাসায়িতেও এর মূল হাদিসটি বর্ণিত আছে।*২ অবশ্য এতে দুই তাওয়াফ ও দুটি সাঈর উল্লেখ নেই। এর 
ওপর সর্বোচ্চ এই প্রশ্ন উাপিত হতে পারে যে, ইবরাহিম নাখয়ির শ্রবণ সুবাই ইবনে মা বাদ রা. এবং উমর রা. 


শট শী শশী শা যী 


আছে। এটি ইমাম আহমদ রহ. হতে একটি বর্ণনাও। -উমদাতুল কারি : ৯/১৮৪, ০৮০৪৬] ১ ১০০ ০৯ ৮85 ৮৪৪1 সংকলক । 

*০ দ্র, মুসনাদে আবু হানিফা মোল্লা আলি কারি রহ.-এর শরাহসহ : ১১১-১১২, ছাপা, দারুমপ কৃতুবিল ইলমিয়্যা, বৈরুত, 
১৪০৫ হিজরি । হাদিসুল হজ । 

সুবাই রা.-এর এক বর্ণনায় নিষ্নযুক্ত শব্দ বর্ণিত হয়েছে। (সুবাই! তুমি কি করেছ? জবাবে তিনি বলেছেন, আমি হজ ও ওমরার 
এহরাম বেধেছি। হে আমিরুল মুমিনিন! আমি যখন মক্কায় এসেছি, বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করেছি এবং সাফা-মারওয়ার মাঝে 
তাওয়াফ করেছি আমার ওমরার জন্য, তারপর আমি মুহরিম অবস্থায় ফিরে এসেছি, তারপর বাইতুল্লাহ তাওয়াফ করেছি। সাফা 
মারওয়ায় প্রদক্ষিণ করেছি আমার হজের জন্য । তারপর আমি এহরাম অবস্থায় অবস্থান করেছি কোরবানির দিন পর্যন্ত । এরপর আমি 
দম কোরবানি করেছি আমার তামাব্ুয়ের জন্য । তারপর আমি হালাল হয়েছি। বর্ণনাকারি বলেন, তখন হজরত উমর রা. আমার পিঠ 
চাপড়ে দিলেন। বললেন, তোমাকে তোমার নবীর সুন্নতের প্রতি পপ্রদর্শন করা হয়েছ। 

অন্য বর্ণনায় নিয়নেযুক্ত বাক্য বর্ণিত হয়েছে, “তারপর কি করেছ? তিনি বললেন, আমি বখন মক্কায় এসেছি, তখন আমার ওমরার 
জন্য এক তাওয়াফ করেছি। তারপর আমার ওমরার জন্য সাফা-মারওয়ার মাঝে দৌড়েছি। ভারপর ফিরে এসে আমায় হজ্জের জানা 
বাইতুল্লাহ শরিফ তাওয়াফ করেছি। তারপর আমার হজের জন্য সাফা-মারওয়ার মাঝে দৌড়েছি। তিনি বঙ্লেন, তারপর কি করেছা 
বর্ণনাকারি বলেন, আমি এহরাম অবস্থায় অবস্থান করেছি। আমার জন্য এমন কোনো জিনিস হালাল হয়নি, যে নিষিদ্ধ জিনিসগুলো 
আমার ওপর হারাম হয়েছিলো । তারপর যখন কোরবানির দিন আসলো, তখন আমার জন্য যা সহজ হলো, সে কোরবানির পণ্ড তথা 
একটি বকরি জবাই করেছি। বর্ণনাকারি বললেন, তারপর হজরত উমর রা. তার পিঠ চাপড়ে দিজেন। তারপয় বগলেন, তোমাকে 
তোমার নবীর সুন্নতের প্রতি পৎপ্রদর্শন করা হয়েছে। ভ্র., মুসনাদে আবু হানিফা : ১৯৫-১১৮।-সংকলক । 


৯ ২/১৭৫ ১ ১১১ 9১৮ 4৪১৯৪০১০২০১ ৩৯৭ ৩০৩৪ ৩০ ১83 ছাপা, মিসর, ১৩৪৯ হিজরি । সংকলক । 
*২ দ্র, (২/১২-১৩, কেরান)। বরং সুনানে আবু দাউদেও (১/২৫০, 5--)১ ৮৯) ১০৯ ০৮ 4০5) আছে। সুনানে ইবনে 
মাঞজাহ : ২১৩ । -সংকপক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড চ: ২৪১ 


বত ব্ক্কতিকিক সন হসলশি ঠক + শবিতহনকি নত শকরিরঞজরকপতরকররজকরননীত কর রজজঞ্রীকী এব জরজজননারীতছি জকি করইিগজ ররর কক ক সতর্ক ১৫৪৫৬ ৭$ককাকরক৬ ৬ +৮৬৮৪৪৪ক৪ত৮৪৫$-৩৬ ৩৪ কজন উকতককঞ্রীকতক ০ বরা র৮১৪ও রক, ককক্কক্রকককররকক্রাক্করাকরাককএক কক জাকক্রজ্রীজ কল বাক 


এ দুজনের কারো হতে প্রমাণিত নয়।"”: কিন্ত এর জবাব হলো, ইবরাহিম নাখয়ি রহ. -এর মুরসালগুলো 
মুহাদ্দিসিনের মতে গ্রহণযোগ্য । হাফেজ ইবনে আবদুল বার রহ. তামহীদে”» ইমাম আ"মাশ রহ. হতে বর্ণনা 
করেন, 


০০ ১১৮ 0 কাস আআ. ২০০০ পথ সি 00৬ ০১১১৬ ১৩০৯ ০১৯19 £ ৯০৯1১১১ ৩৪ : ০ 


& & 


১০ ৮৭১] 5 51১৯ এ ১০193 ১১০৪৮ ৩০ 40105 


'তিনি বললেন, আমি ইবরাহিমকে জিজ্ঞেস করলাম, আপনি যখন আমাকে হাদিস বর্ণনা করেন, তখন এর 
সনদ বর্ণনা করুন। জবাবে তিনি বললেন, যখন আমি আবদুল্লাহ তথা ইবনে মাসউদ রা. সূত্রে বলি, তখন তুমি 
জেনে রেখ, এটি একাধিক সূত্রে বর্ণিত । আর আমি যখন তোমাকে একজনের নাম নির্ধারণ করে বলি, তখন তিনি 
সেই নির্ধারিত ব্যক্তিই ।' 

এর ছ্বারা বুঝা যায়, ইবরাহিম নাখয়ি রহ. মুরসালগুলো তার মুসনাদণ্ডলো অপেক্ষাও অধিক শক্তিশালী । 
এজন্য স্বয়ং হাফেজ ইবনে আবদুল বার রহ. বলেন, 


2৫০১০০05581 ৪৯৯] সৈ৯1০ ৮৯৭০০ ০1 ৯ ০8৯০ 19 ভে? 


'এ হাদিসে দলিল আছে যে, ইবরাহিম নাখয়ি রহ.-এর মুরসালগুলো তার মুসনাদগডলো অপেক্ষাও অধিক 
শক্তিশালী । বরং তিনি একটি মুলনীতিও বর্ণনা করেছেন, 


৩ ১০৯০ ০৯০৬০] 02১9৭ ০৮১৭৪ ০০০০4 
১০৯২০ ৯৯১০ ৩েশ৯আ] ৪৯903 02৯৭ 
'যেসব বর্ণনাকারি সম্পর্কে জানা গেছে যে, তিনি শুধু সেকাহ বর্ণনাকারি হতেই হাদিস গ্রহণ করেন, তার 
তাদলিস ও মুরসাল গ্রহণযোগ্য ৷ সুতরাং সায়িদ ইবনুল মুসাইয়িব, মুহাম্মদ ইবনে সিরিন ও ইবরাহিম নাখয়ি 


রহ.-এর মুরসালগুলো মুহাদ্দিসিনের মতে বিশুদ্ধ 1' 
২. স্বীয় সুনানে কুবরায় ইমাম নাসায়ি রহ. হাদিস উল্লেখ করেছেন মুসনাদে আলি রা.-এর অধীনে, 


** ইবনে আবি হাতেম স্বীয় পিতা হতে বর্ণনা করেন। ইবরাহিম নাখয়ি রহ. হজরত আয়েশা রা. ব্যতীত আর কোনো সাহাবির 
সংগে সাক্ষাত করেননি । হজরত আয়েশা রা. হতে হাদিস শ্রবণ করেননি । কেনোনা, তিনি তার নিকট একদম ছোট অবস্থায় প্রবেশ 
করেছিলেন । তিনি হজরত আনাস রা.কে পেয়েছেন, তবে তার কাছ হতে কিছু শুনেননি। -কিতাবুল মারাসিলু-ইবনে আবু হাতেম : ৯, 
বাবুল আলিফ । -সংকলক। 

রঃ ১/৩৭-৩৮, ০৪ ০৪) ০52 ৮251 -সংকলক । 

** সুত্র এ । প্রবল ধারণা এই কারণেই ইয়াহইয়া মাইন রহ. বলেন, ইবরাহিমের মুরসালগুলো শাবির মুরসাল অপেক্ষা আমার 
নিকট অধিক প্রিয়। ইয়াহইয়া ইবনে মাইন হতে আরেকটি বিষয়ও বর্ণিত আছে। এটি আমার নিকট সালেম ইবনে উবায়দুল্লাহ্‌, 
' কাসেম ও সাইদ ইবনে মুসাইয়িব রহ.-এর যুরসালগুলো অপেক্ষাও অধিক প্রিয় ও আফজাল । ইমাম আহমদ ও ইবরাহিম নাখয়ি রহ.- 

এর মুরসালগুলো সম্পর্কে বলেন, এতে কোনো অসুবিধা নেই । দ্র. তাদরিবুর বর্ণনাকারি : ১/২০৪-২০৫, ০০৭৪ তত € | - 
“ সংকলক । 
ৃ সদ ১০3১ ৪১৬৭ ৩০ ঠা ক এ এনা ২ ১/৩০, শে ০৯০ ০৬ ০৯৪। সংকলক । 

দরসে তিরমিযী -১৬ক 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড ২৪২ 


৮০৯ ৪) ৬ ৬১ ০৯ 2৩3 ০০০ ৩৪ সি ও? লএি5৪ ০০ ভ০৩এটা ৩৯০ এ ০৪ সি ০ 
৩১৬ ৩) এ]১ 0০ ০090০ ০) ৬৯১৯১ 5০৪৮ ৬ তত এ ১০ ০১৬ ৮০১ ৯০৯ 
“৮৩৭4১ ১৯৪ 00০১ ৯৮০ এ] ভাসি এ ০৮৭ ০ 
'হাম্মাদ....মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলেন, আমি আমার পিতার সংগে তাওয়াফ করেছি। তিনি একসংগে 


হজ ও ওমরা করেছেন। এ দুটোর জন্য তিনি দু'তাওয়াফ ও দু'সাঈ করেছেন তিনি আমাকে আরো বর্ণনা 
করেছেন যে, হজরত আলি রা. এটা করেছেন এবং তাকে এ কথা বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ কাজ করেছেন। 

প্রশ্ন উঠে যে, এতে একজন বর্ণনাকারি আছেন হাম্মদ ইবনে আবদুর রহমান আনসারি । যিনি জয়িফ ৷” 


এর জবাব হলো, তিনি বিতর্কিত বর্ণনাকারি ৷ অনেক মুহাদ্দিস তাকে সেকাহ বলেছেন। ইবনে হাব্বান রহ. 
তাকে সেকাহদের শামিল উল্লেখ করেছেন।+ হাফেজ ইবনে হাজার রহ. দিরায়াতে?” এই বর্ণনাটি সম্পর্কে 
লিখেন, ইমাম নাসায়ি রহ. এটি মুসনাদে আলিতে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারিগণ সেকাহ সুতরাং এই 
বর্ণনাটির স্তর হাসান হতে কম নয়। তাছাড়া হজরত আলি রা. এর এই বর্ণনায় তিনি এককও নন। দারাকুতনি 
রহ.-এর আরো অনেক সূত্র উল্লেখ করেছেন, *১ যেগুলো এর সহায়ক। 


৩. হানাফিদের তৃতীয় দলিল সুনানে দারাকুতনিতে”*২ বর্ণিত আলি রা. এর আরেকটি বর্ণনা, 
০৪ ০৯৯৭ ০০ ১১1 এ 0১১৬ ৬২৯ ৯৯ 0352 08 ৯৯আ। ০৪ ৮ ০১ ১8০9৪ 0১৯ 
13৫৯ 05) ৮৯ ৮] ০৯43 0899৮ ১] 4২০ 4০ 77৮০ ৮৮০ ০০ ভি ভয ০% ০৪ ৮০০ ৪০০০ 
' ৮১০ ০১০৪ 43০ এ একি এ ০৬৯০ এ 
'ইউসুফ....আলি রা. হতে বর্ণিত যে, তিনি হজ ও ওমরার জন্য দু'তাওয়াফ ও দু'সাঈ করেছেন এবং 


বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ করতে দেখেছি।' 
তবে এই বর্ণনার ওপর হাসান ইবনে উমারার দুর্বলতার প্রশ্ন উত্থাপন করা হয়েছে 


কও তখকক্সনউতকীকীজপতকঠকএগ্্রাতচঠতিগগ্লকচি তা 


৭৪৩ 





৭৩৭ নসবুর রায়া : ৩/১১০, বাবুল কেরান ৷ -সংকলক। 

*৩ তানকিহ গ্রন্থকার বলেছেন : হাম্মাদকে এখানে আজদি রহ. দুর্বল বলেছেন... । অনেক হাফেজ বলেছেন, তিনি অজ্ঞাত । 
আর তার কারণে, হাদিসটি সহিহ হয় না। নসবুর রায়া : ৩/১১০। -সংকলক। 

*৯ নসবুর রায়া : ৩/১১০। -সংকলক । 

৪০ ২/৩৫, নং ৪৯০, ৮১৯১1 ৯১৯১ ৮০৩। -সংকলক । 


**১ দ্র. সুনানে দারাকুতনি : ২/২৬৩, নং ১৩০-১৩১ ৪৪ ১৭ ৮31 সংকলক ! 
*৪, দারাকৃতনি : ২/২৬৩, নং ১৩০, বাবুল মাওয়াকিত | -সংকলক । 
**০ এজন্য ইমাম দারাকৃতনি এই বর্ণনার অধীনে লিখেন, “হাসান ইবনে উমারার হাদিস বর্জনীয়" । সূত্র এ । -সংকলক । 
দরসে ভিরবিযী -১৬খ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড » ২৪৩ 


১৯ জশতএজককগতিকিককিজততঠিঈততসক্ক্প্ীরগাকগকউঠকরতকগকততজগ্র্কব্কন্যত্বাক্ণকঙজকউকক্রবজককরকবারাকর্কক্ককপউকবরীকররচকরডজজজকতরতজন্কততক্ঠজকঠকরররগব্রঠচককিএ১৩কঠক১এততকতএজতকিকএএরকবরকক কক ক্ক্কানীরাক্রারীকীকরারকরীরাকক্তকাগক্্কতগকককরতকর্তগক্ত্কগতকাকতলককুরাগ্ড্কীত্রকতক্করাজতরকাক তক 


কিন্ত বাস্তবতা হলো, হাসান ইবনে উমারা একজন বিতর্কিত বর্ণনাকারি ।*** তার বর্ণনা গ্রহণযোগ্য । তা না 
হলে কমপক্ষে অবশ্যই পেশ করা যেতে পারে মুতাবা"আতের জন্য । 


৪. হানাফিদর চতুর্থ দলিল সুনানে দারাকুতনিতে বর্ণিত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর হাদিস, 
চিকোরি ০0১১৯৯৭5555 50881 9০০ +৯৯১ 4৩১০৬] ০৪১৪, ০৯৬3 431০ 401 1০ 4) ০৯৯) ৮৪: 008 


“২৯১৯০০0937৮ ১৬১০9 77০ ০৩ 75 

“বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন। তার ওমরা ও হজের জন্য দুটি 
তাওয়াফ ও দু'সাঈ করেছেন। অনুরূপ করছেন হজরত আবু বকর, উমর, আলি ও ইবনে মাসউদ রা. । এই 
বর্ণনায় আছেন আবু বুরদা। যিনি ইমাম দারাকুতনি রহ.-এর উক্তি মত জয়িফ ।+১ তবে ইবনে আদি রহ. তার 


৭৪ যেখানে তাকে জয়িফ সাব্যস্ত করা হয়েছে, সেখানে আল্লামা জাহাবি রহ. তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন, তৎকালীন 
যুগের সুমহান ফকিহদের শামিল ! তাকে বাগদাদের বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো৷। তাছাড়া তার সম্পর্কে ইবনে উয়াইনা 
রহ.-এর উক্কি বর্ণনা করেন। তার ফজিলত ও মর্যাদা ছিলো, তবে তিনি ব্যতীত অন্য ব্যক্তি তার চেয়ে বড় হাফেজ । -মিজানুল 
ই'তিদাল : ১/৫১৩, ৫১৫, নং ১৯১৮। তাছাড়া মুহাম্মদ ইবনে দাউদ হুচ্দানি রহ. বলেন, আমি ঈসা ইবনে ইউনুসকে বলতে শুনেছি, 
যখন তার নিকট হাসান ইবনে উমারা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, “তিনি নেককার শায়খ ।' তাহজিবুল কামাল : ৬/২৬৮-ডষ্টর 
বাশশার আওয়াদ মা'বূফের তাহকিকসহ। 

আইউব ইবনে সুয়ায়দ রহ. বলেন, আমি সুফিয়ান সাওরি রহ.-এর নিকট ছিলাম । তারপর তিনি হাসান ইবনে উমারার 
আলোচনা করে তার প্রতি ইঙ্গিত করে সমালোচনা করলেন । আমি তাকে বললাম, হে আবু আবদুল্লাহ! তিনি তো আমার মতে, 
আপনার চেয়েও ডালো। তখন তিনি বললেন, এট! কিডাবে? আমি বললাম, আমি তার সংগে কয়েকবার মঙ্জলিসে বসেছি। তখন 
আপনার আলোচনা সেখানে চলছিলো ৷ তবে তিনি আপনার সদালোচনা ব্যতীত কোনো সময় সমালোচনা করেন না । আইউব বলেন, 
তারপর আমি সুফিয়ানকে কখনও তার কাছ হতে আমার বিচ্ছেদের পূর্ব পর্স্ত আর হাসান ইবনে উমারা সম্পর্কে সদালোচনা ব্যতীত 
সমালোচনা করতে শুনিনি ৷ -তাহজিবুল কামাল : ৬/২৬৯-২৭০। 

আর হাফেজ মিজজি রহ. বর্ণনা করেন, মিস'আর এবং হাসান একই স্থানে বসতেন । যখন মিস'আরকে কোনো হাদিস সম্পর্কে 
জিজ্ঞেস করা হতো, আর হাসান ইবনে উমারা সেখানে উপস্থিত থাকতেন, তখন তিনি হাদিস বর্ণনা করতেন না এবং বলতেন, আপনি 
আবু মুহাম্মদ তথা হাসান ইবনে উমারাকে জিজ্ঞেস করুন । -তাহজিবুল কামাল : ৬/২৭৪। 

মা'মার হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন হাসান ইবনে উমারাকে কুফার বিচারকের দায়িত্‌ দেওয়া হলো, তখন এ সংবাদ 
আনাসের নিকট পৌছলে তিনি বললেন, 'একটি জালেম । তাকে আমাদের জুলুমের প্রতিকারের জন্য বিপারপতি বানানো হয়েছে। 
তখন এ সংবাদ হাসানের নিকট পৌছার পর তিনি তার নিকট কতগুলো কাপড় এবং কিছু খরচপাতির অর্থ পাঠালেন। তখন আমাশ 
বললেন, এ ধরনের লোক আমাদের শাসক নির্বাচিত হয়েছে। তিনি আমাদের ছোটদের প্রতি রহম করেন এবং বড়দের প্রতি সম্মান 
প্রদর্শন করেন। ফকিরদের খবর রাখেন। তখন এক ব্যক্তি বললো, হে আবু মুহাম্মদ তার সম্পর্কে গতকাল আপনি কি বলেছেন? 
তখন তিনি বললেন, খায়ছামা আমার লিকট ইবনে মাসউদ রা. হতে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, অন্তরকে দয়াকারির প্রতি 
ভালোবাসা দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তার সংগে যে দুরাচরণ করে তার প্রতি বিদ্ধেষ দিয়ে পয়দা করা হয়েছে । -তাহজিবুল কামাল 
;৬/২৭৫, নং ১২৫২। 

তাছাড়া কাজি আবু মুহাম্মদ হাসান ইবনে আবদুর রহমান রামাহুরমুজি রহ. আর মুহাদ্দিসুল ফাসিল বাইনার বর্ণনাকারি ওয়াল 
ওয়ায়ি নামক গ্রন্থে হাসান ইবনে উমারা সম্পর্কে বিস্তারিত এবং স্বতন্ত্র আলোচনা করেছেন। যা থেকে বুঝা ঘায়, তার ঝৌকও তাকে 
সেকাহ সাব্যস্ত করার প্রতিই । দ্র. (৩২০-৩২৩, ছাপা, দারুল ফিকর, বৈরাত ১৩৯১ হিজরি, ডষ্টর মুহাম্মদ আঙ্জাজ আল খতীবের 
তাহৰিকসহ ৷ -সংকলক ৷ 


* সুনানে দারাকুতনি : ২/২৬৪, 4১৮ ৬ ৯৮ নং ১৩২1 সংকলক । 
** এজন্য তিনি বলেন, জাবু বুরদা হলেন, জামর ইবলে ইরাদ । তিনি জয়িফ। -সুনালে দারাকৃতনি : ২/২৬৪, ৮১৪ 


কককঞজকক+জ কর ৬৬৬৪৪ এক কক দক বড৬৪৬ক ১৪৮ ওত *কক্ও ককতীকককিককজকররা কর ত্উঠকিককত৬ক৮র শত রকককাকজ্জনীত্উ ক উতর প্ততকিতকক্রিক উকি জন একর তত এ ৮৯৩১ 


সম্পর্কে বলেন, ৮৯০1 ৪ ? ০১৪ ৬১ 5 ০ নি 


“তার হাদিস লেখা যায় । তিনি দুর্বলদের শামিল । তাছাড়া ইবনে হাব্বান রহ. তাকে সেকাহদের মধ্যে গণ্য 
করেছেন ।"+৮ 


৫. হানাফিদের পঞ্চম দলিল সুনানে দারাকুতনিতে+** বর্ণিত ইমরান ইবনে হুসাইন রা.-এর বর্ণনা ০)" 


0৯৯৭ ভিড ১৯১৮ ৩ 2৮3 ২৪০ এ ভাতীন কা 
'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তাওয়াফ ও দুই সাঈ করেছেন ।' 
প্রশ্ন হয় যে, এই বর্ণনায় মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আজদি রহ.-এর ভুল হয়েছে। তা না হলে মূল বর্ণনা 


2১০২] ৯] 08 2৮5 43৮০ 49 ভি ভা 0) 
তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও ওমরা এক সংগে মিলিয়ে আদায় করেছেন । 
তবে এর জবাব হলো, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আজদি একজন সেকাহ বর্ণনাকারি ।*১ কোনো শক্তিশালী 


দলিল ব্যতীত তার ভুল হয়েছে, এমন বলা ঠিক নয়। হাফেজ মারদিনি রহ. দারাকুতনি রহ.-এর প্রশ্নের প্রামাণ্য 
জবাব দিয়েছেন । সুতরাং সেখানে দেখা যেতে পারে ।*২ 


১১৪ ১] 1 -সংকলক। 

৭** আল কামিল ফি যু'আফাইর রিজাল : ৫/১৭৮৯, আমর ইবনে ইয়াজিদ, আবু বুরদা কুফি তামিমি । -সংকলক। 

৭» মা'আরিফুস সুনান : ৬/৬১০ 1 -সংকলক ৷ 

৯ ২/২৬৪, নং ১৩৩। -সংকলক। 

** ইমাম দারাকুতনি রহ. লিখেন, শায়খ আবুল হাসান। অর্থাৎ, দারাকুতনি রহ. ৰলেছেন, কথিত আছে, মুহাম্মদ ইবনে 
ইয়াহইয়া আল আজদি রহ. এ হাদিসটি তার স্মরণশক্তি হতে বর্ণনা করেছেন। ফলে এর মূল পাঠে তিনি ভুল করে ফেলেছেন। এ 
সনদে বিশুদ্ধ হলো- ০৮২0১ ০৯] 0১5 ৮৮০১ 43০ 401 1০ ভ॥ 9 1এতে ভাওয়াফ এবং সাঈর কথা উল্লেখ নেই। মুহাম্মদ 
ইবনে ইয়াহইয়া আল আজদি সঠিকভাবে এটি কয়েকবার বর্ণনা করেছেন৷ আরো বলা হয় যে, তিনি তাওয়াফ এবং সাঈর আলোচনা 
হতে মত প্রত্যাহার করে সঠিক বিষয়টির দিকে চলে এসেছেন । 4 ৯০৩ 2০ 491) -সুলানে দারাকৃতনি : ২/২৬৪, নত ১৩৩। - 
সংকলক । 

*«১ এজন্য হাফেজ ইবনে হাজার রুহ. তার সম্পর্কে তাকরিবুত তাহজিবে লিখেন, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল করিম 
ইবনে নাফে' আল আজদি আল বসরি। বাপদাদে অবস্থানকারি সেকাহ। এগারতম শ্রেণির সুমহান ব্যক্তি । তিনি ৫২ হিজরিতে 
ইনতেকাল করেছেন। ইমাম আবু দাউদ তাকদির সম্পর্কে তার একটি হাদিস বর্ণনা করেছেন। এমলিভাৰে তিরমিযী ও ইবনে 
মাজাহও সুনানে তিরমিযী ও মুনানে ইবনে মাজাহতে তার হাদিস বর্ণনা করেছেন! (২/২১৭, নং ৮১১)। -সংকলক। 

*২ এজন্য তিনি আল জাওহারুন নাকিতে (৫/১০৯, ০] ১৯১ ৬৯৮3 ১৬3 ৪১৬ ১৪৪ 5903 ১১৪৭] ২৪৩), লিখেন, 
আমি বলবো, দারাকুতনির উক্তি ৯ *4৬৯ ১ 4৪ ২৯১। সেকাহ কোনো ব্যক্তি তাকে এ ভুলের দিকে সম্বোধন করেননি । 
এমনভাবে দারাকুতনির উক্তি 'বলা হয়, তিনি এ বিষয় হতে মত প্রত্যাহার করেছেন" সম্পর্কে স্পষ্ট বিষয় হলো, তার উদ্দেশ্য তিনি তা 
হতে লীরবতা অবলম্বন করেছেন | আর যখন একবার এ অতিরিক্ত অংশ উল্লেখ করেন, আবার কোনো ওজরের কারণে তা হতে 
নীরবতা অবলম্বন করেন, তখন এ অতিরিক্ত অংশ পরিহার করা যায় না। যদি এ হাদিসে এছাড়া অন্য কোনো সুক্ষ ক্রটি থাকতো, 
তাহলে অবশ্যই দারাকৃতনি রহ. স্পষ্ট আকারে তা উল্লেখ করতেন। -সংকলক ৷ 


তত তত শত তি ৪৯৩২৯৬৪৯৩৫২ ৪ উল ৯৯৪০ উ৯৬এ জচকসক ৪৪৬৪২ ৮$৯৯৯৯ উজ কক৪ ৪৪৮৬৯০৪৮৩৪৮ ৯৪৬ ৯৬ ৮৫৬ ১৮০৪০ 2১৪ 


সিন উতিরউ উর সনরাই উড একত৪ত৯ইনল তক তর তঠকই বলির জলত পতন 58৬05 5 তক৯৪5হ4৯8 5554 25558০৯৮০০০৪১০০২ 


4০৯৯ ০৪৪ ৮০৯ 4০ 
সানি ৩৩ ৮৬ ০১ ০ এএ। এ | ৯০১ 1১৩৯ : 033 ০১৮৮৭ ১] 53 038 ১৮, 
“তিনি হজ এবং ওমরা করেছেন একসংগে এবং বলেছেন, উভয়টির নিয়ম এক । বর্ণনাকারি বলেন, তিনি এ 
দুটোর জন্য দু'তাওয়াফ ও দু'সাঈ করেছেন এবং বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
অনুরূপ করতে দেখেছি, যেমন আমি করেছি।” 
এই বর্ণনায় হাসান ইবনে উমারা ব্যতীত আর কোনো বর্ণনাকারি অভিযুক্ত নেই ।%৪ তার সম্পর্কে আমরা 
পেছনে উল্লেখ করেছি যে, তার বর্ণনা অবশ্যই কমপক্ষে মুতাবা'আতও সমর্থনের জন্য পেশ করা যেতে পারে। 
এসব বর্ণনা ব্যতীতও সাহাবায়ে কেরামের বিভিন্ন আছর হানাফিদের দলিল । 


১. 9531 5৩৩ ইমাম মুহাম্মদ রহ. একটি হাদিস উল্লেখ করেছেন, 


১০ ৬ ০৮০ কায ০০ ভা সি৯০8 ০০ এ ০৪ ০৩০০ 0১৯৯ এও ০৬৪৯ ৯ ১.৭ 

১৯৯০ এ পওি ৩৪১০ 7 চ৮]3 জিও এআ 192 ৩ ৭০ | ভি অত) 0 ৪০ 

৬৬ ০৮১11 43৯৯৬ ০58 ০৭ ২১ ০৪০৮৪ ক ১৯১1৯ এও :95- এ ১১০) ওম) 
11০21 কা ১৩ ৫৯ ২৬ 35088 ১৯৪ উ। এআ এ ০০০ ৪ ১ 


হজরত আবু হানিফা... হজরত আলি ইবনে আবু তালেব রা. বলেন, যখন তুমি হজ ও ওমরার এহরাম বীধ 
তখন এ দুটোর জন্য দু'তাওয়াফ করো এবং এ দুটোর জন্য সাফা-মারওয়াতে দু'বার সাঈ করো । মনসুর বলেন, 
তারপর আমি মুজাহিদের সঙ্গে সাক্ষাত করলাম। তিনি কেরানকারির জন্য এক তাওয়াফের ফতওয়া দিতেন 
আমি তাকে এ হাদিস বর্ণনা করলাম। তারপর তিনি বললেন, যদি এটি শুনতাম তবে আমি কেবল 
দু'তাওয়াফেরই ফতওয়া দিতাম। অবশ্য আজকের দিবসের পরে আমি ফতওয়া দেবো দু'তাওয়াফেরই।' 


এর ওপর প্রশ্ন উত্থাপিত হয় যে, হাফেজ ইবনে হাজার রহ. এ সম্পর্কে বলেন, এর সনদে একজন মজহুল 
বর্ণনাকারি আছেন ।৭৫৬ 





সি” ২/২৫৮, নং ৯৯, 558) ৯) 5১31 -সংকলক। 


** ভাই বিনৌরি রহ. এই বর্ণনাটি সম্পর্কে লিখেন, এই বর্ণনায় হাসান ইবনে উমারা ছাড়া মুহাদ্দিসিনের নিকট অন্য কোনো 
অভিযুক্ত বর্ণনাকারি নেই। দারাকুতনি রহ.-এর পক্ষে হাসান ইবনে উমারার সমালোচনা ব্যতীত এবং হাসান ইবনে উমারার হাদিসের 
সংগে ইবনে আব্বাস রা.-এর মারফু' হাদিসের সংগে বিরোধ দলিল ব্যতীত আর কোনো কালাম করা সম্ভব হয়সি। এ ব্যাপারে 
কোনো সন্দেহ নেই যে, একজন মুহাদ্দিস দুইজন সাহাবি হতে দুটি পরস্পর বিরোধী হাদিস বর্ণনা করতেই পারেন। আর একজন 


ফকিহ এ দুটি বর্ণনা হতে ইজতিহাদ এবং একটি ফিকহি মাসআলা অবলম্বন করতে পারেন।' মা'আরিফুস সুনান : ৬/৬০৯। - 
সংকঙ্গক। 


*€ কিতাবুল আছার : ৬৬-৬৭, নং ৩২৫, শ১৯)। ০০৪১ ১8] ৩৭২ 5৬] ৭৩৪ |-মুরাতিব। 
** আদদিরায়া : ২/২৫, নং ৪৯০, ০১৯১) » ১১ 4১১। -সংকলক। 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৮. ২৪৬... 


স্মকিকককাসগ্রারক চে কন এ 


এর জবাব হলো, অজ্ঞাত বর্ণনাকারি হারা ত উদ্দেশ্য হলো, আবু নসর সুলামি 14: কিন্ত স্বয়ং হাফেজ 
ইবনে হাজার রহ. তা'জিলুল মানফা'আতে এবং আল্লামা হায়ছামি রহ. কাশফুল আসতারে বর্ণনা করেছেন যে, 
ইবনে খালফুন রহ. আবু নসর সুলামিকে সেকাহদের শামিল করে উল্লেখ করেছেন। তাছাড়া তার হতে ইবরাহিম 
নাখয়ি, মালেক ইবনে হারেস রহ. এবং স্বয়ং তার ছেলে হাদিস বর্ণনা করেন ৷ সুতরাং তাকে মজহুল বলা কিভাবে 
সঠিক হতে পারে? অথচ তার হতে তিনজন হাদিস বর্ণনা করছেন। হজরত ইবনে খালফুন রহ. তাকে সেকাহ 
বলেছেন। এটা এর দলিল যে, তিনি মজছুল নন। এমনিভাবে তিনি ব্যতীত মনসুর ইবনুল মু'তামির তার হাদিস 
দ্বারা দলিল পেশ করেন। মুজাহিদ তার বর্ণনার কারণে স্বীয় মাজহাব পরিহার করেন। এসব এর দলিল যে, তিনি 
না অজ্্রাত, না জয়িফ ।*৮ তাছাড়া আবদুর রহমান ইবনে উয়াইনা রহ. তার মুতাবা'আত করেছেন এবং এর 
সনদও আফজাল । যেমন, শরহে মা'আনিল আছারে ৭৯ এ সংক্রান্ত বর্ণনা এসেছে। 

২. মুসান্নাফে ইবনে আবু শায়বাতে বর্ণিত আছে, 
১৯০ 08১১০) ৮০ ০) এএ০ ৩৯৯১ ০০ ৮৯॥ ০৪ 993 ০৯ ০০০৪ ১৭৪ ০২ পি ১ 

৭৬০১৩) 51০ ৯5৮85 2000 ৬ঠ ১৩ ৯০০ 

'হজরত হুশায়ম...হজরত জিয়াদ ইবনে মালেক রহ. হতে বর্ণিত, আলি ও ইবনে মাসউদ রা. কেরানকারি 
সম্পর্কে বলেছেন, সে দু'তাওয়াফ করবে ।' 

৩. মুসান্নাফে ইবনে আবু শায়বাতে হাসান ইবনে আলি রা.-এর আছর রয়েছে, 


৩৯৮ ৮১ ০৯৪1৮ ০০০ 2৮০০ ৩৯] ০৪ 458 9 2 
তিনি বলেছেন, যখন তুমি হজ ও ওমরা দুটি একসংগে করো (কেরান কর) তখন দু তাওয়াফ করো এবং 


দু'সাঈ করো ।' 
৪. মুহাল্লাতে হজরত ইবনে হাজম রহ. হজরত হুসাইন ইবনে আলি রা. এর আছরও উল্লেখ করেছেন, 


১ 





*৭ কারণ, তিনি ব্যতীত সমস্ত বর্ণনাকারি নিঃসন্দেহে প্রসিদ্ধ! -সংকলক । 

**» প্র, ইলাউস সুনান : ১০/২৭৫-২৭৬, ০৯৯ ৪৯৪১ ৪৪১৬ 938] ১১০০ পত। সংকলক । 

*৯ (১/৩৪৫, ৩৯১ 4০১০৭ ৮4১৯] ০০ ০৮5 ০০৩ 9২ আত-তামহিদ লিমা ফিল মুয়াতা মিনা মা'আনি ওয়াল 
আসানিদ : ৮/২৩৩)। -সংকলক । 

**০ (১-৪/৩৩৪-৩৩৫, 0 ১৮৪ ৮১১০৪ 0৬ ৩১ 998 ৬৬ নং ২১৮৭)। আল্লামা মারদিনি রহ- এই বর্ণনাটি বর্ণনা করার পর 
বলেন, এই সনদের বর্ণনাকারিগণ সেকাহ। জিয়াদ ইবনে মালেককে ইবনে হাব্দান রহ. সেকাহদের শামিল হিসেবে উল্লেখ করেছেন । 
আল জাওহারুন নাকি : ৫/১০৮, ১৯১ ৬৮০ ১৭১ ০৮১৬ ডি ০০৫১ ১০১৭ ২৭51 প্রকাশ থাকে ঘে, নাসবুর রায়াতে এই 
বর্ণনাটি মুসান্নাফে ইবনে আৰু শায়বা সূত্রে “দুইবার সাঈ করবে' এই অতিরিক্ত শব্দ সহকারে বর্ণিত আছে। প্র." (৩/১১২, ২০৩ 58৬ 
৮১) । 

হাফেজ ইবনে হাজার রহ. এর দিরায়াতেও 'সে দুই সাঈ করবে' এ অন্তিরিক্ত অংশসহ বর্শিত আছে। যার. অর্থ হলো, এই বর্ণনা 
কমপক্ষে হাসান । দ্র. (২/৩৫, ৯১৯) » ৯১১ ৯৮৬ নং ৪৯০) । সংকলক । 

**১ ১-৪/৩৩৫, নং ২১৮৮, ০5৪ 5৮০ ১১৮৪ : 08 ৩০ 0988 তঃ 

হাফেজ রহ. দিরার়াতে এই আছরটিও উল্লেখ করার পর নীরবতা অবলম্বন করেছেন। দ্র. (২/৩৫)। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ₹ ২৪৭ 


০৬৬ ৮১3 88১৮ ০১৮৪ 503 ০৯] 85598 19 2 ৬ 

“তুমি যখন হজ ও ওমরা একসংগে মিলিয়ে আদায় করো তখন দু'তাওয়াফ করো এবং দুই সাঈ করো ।' 

হজরত জাবের রা, হতে বর্ণিত এ অনুচ্ছেদের যে হাদিসটি- এর বিষয়টি হজরত আয়েশা ও আবদুর রহমান 
ইবনে উমর রা. হতে বর্ণিত আছে ।”* কিন্তু স্পষ্ট বিষয় যে, এ বিষয়ের সমস্ত হাদিস ব্যাখ্যাসাপেক্ষ এবং 
এগুলোর বাহ্যিক অর্থ কারো মতেই উদ্দেশ্য নয়। কেনোনা, এ ব্যাপারে এঁকমত্য আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম শুধু এক তাওয়াফ করেননি, বরং তিন তাওয়াফ করেছেন । এবার ইমামত্রয় এ অনুচ্ছেদের 
হাদিসে এবং এ ধরনের বিষয়ভিত্তিক হাদিসের এ ব্যাখ্যা দেন যে, এক তাওয়াফ দ্বারা উদ্দেশ্য তাওয়াফে 
জিয়ারত, যাতে তাওয়াফে ওমরা প্রবিষ্ট হয়ে গেছে। 

হানাফিগণ এই ব্যাখ্যা করেন যে, এ ধরনের হাদিসমূহে এক তাওয়াফ দ্বারা উদ্দেশ্য তাওয়াফে ওমরা । যাতে 
তাওয়াফে কুদুমও প্রবিষ্ট হয়ে গেছে। হানাফিদের এই ব্যাখ্যা এজন্য প্রধান যে, এর ফলে হাদিসগুলোর মাঝে 
সামস্ত্রস্য বিধান হয়ে যায় । 

এ অনুচ্ছেদের হাদিসের একটি ব্যাখ্যা হজরত শায়খুল হিন্দ রহ. এই বর্ণনা করেছেন যে, এখানে তাওয়াফ 
দ্বারা উদ্দেশ্য হালাল হওয়ার তাওয়াফ । অর্থ হলো, এমন তাওয়াফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
একটাই করেছেন। যেটি হালাল হওয়ার কারণ হয়েছে, সেটি ছিলো তাওয়াফে জিয়ারত। কেনোনা, তাওয়াফে 
ওমরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরানকারি হওয়ার কারণে হালাল হননি 1৬৪ যেষন, 


** মুহাল্লায় এই আছরটি হাজ্জাজ ইবনে আরতাত-হাকাম ইবনে আমর ইবনে আসওয়াদ-হুসাইন ইবনে আলি সৃঢ্রে উল্লেখ করা 


হয়েছে। দ্র. (৭/১৭৫, ১৯) ৮8 430৭5 ৮১৯১ ০৯] 8৫ 0998 01 ৪০ 80) 1 আল্লামা ইবনে হাজম রহ. হুসাইন ইবনে 
আলি রা. হতে এ বিষয়টি মারফু' আকারেও বর্ণনা করেছেন। তবে এতে অনেক সমালোচিত বর্ণনাকারিও আছেন। অথচ আছরের 
সনদও তাহকিকযোগ্য । -সংকলক। 

** এ জন্য সহিহ বোখারিতে হজরত আয়েশা রা.-এর একটি দীর্ঘ হাদিসে নিগ়েযুক্ত বাক্যটি বর্ণিত আছে, “আর যারা হজ এবং 
ওমরা দুটি একত্রে করেছেন তারা কেবল এক তাওয়াফ করেছেন। দ্র., (১/২২১, এ 5835 ৩.9] ১ ৯৮ ২৯ সহিহ মুসলিম 


: ১/৩৮৬, শ০৯)। ১৯৯৩ ৬ ০৭৩) । তাছাড়া হজরত ইবনে উমর রা.-এর রেওয়ায়াতে বোখারি শরিফে নিষেযুক্ত শব্দ এসেছে- 
তারপর হজ ও ওমরার জন্য তিনি একটি তাওয়াফ করেছেন।' বোখারির আরেক বর্ণনায় দ্বিতীয় সূত্রে হজরত ইবনে উমর রা.-এর 
এই উক্তিও বর্ণিত হয়েছে, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম অনুরূপই করেছেন ।' (১/২২২, ০90 5১৮, -১৪। মুসলিমের 
বর্ণনায়ও এ ধরনের শব্দ এসেছে। দ্র., (১/৪০৪, শু] ৯) ৫1৯০ 31১৯ ৮১৪)। "সংকলক । 

** এ অনুচ্ছেদের হাদিস এবং এ ধরনের বর্ণনাগুলোর জবাব দিতে গিয়ে হজরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহ.ও 
আফজাল কথা বলেছেন। তার শাগরিদে রশিদ হজরত আল্লামা শাব্বির আহমদ ওসমানি রহ. ফতহুল মুলহিমে (৩/২৫১-২৫২, ৭১ 


১৯৮) ৯১৯১ ০৯)তে বর্ণনা করেন। আমাদের শায়খ মাহমুদ রহ. বলেছেন, জেনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ বাইতুল্লাহু শরিফে বিদায়ি হজে তিনটি তাওয়াফ করেছেন। ১. জিলহজের ৪ তারিখে মন্ধায় প্রবেশের 
দিন। ২. জিলহজের ১০ তারিখে তাওয়াফে ইফাজা। ৩. জিলহজের ১৪ তারিখে বিদায়ি তাওয়াফ । এ বিষয়টি সন্দেহাতিতভাবে 
প্রমাণিত হয়েছে। এটিকে রদ করা যায় না। যার ইলমের সংগে ন্যুনতম সম্পর্ক আছে, সে এ ব্যাপারে সংশয় করতে পারে না। এটি 
অস্বীকার করারও কোনো জো নেই। সুতরাং যদি আমরা হজরত আয়েশা রা.-এর হাদিসের বাহ্যিক অর্থের দিকে যাই, অর্থাৎ, 
আয়েশা রা.-এর উক্তি “হারা শুধুমাত্র এক তাওয়াফ করেছেন' - তাহলে আমাদেরকে অবশ্য একথা বলতে হবে যে, তারা শুরু হতে 
নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র এক তাওয়াফ ব্যতীত আর কোনো তাওয়াফ করেননি । এটা সবাব মতে সুস্পষ্ট বাতিল । কেনোনা এটি বাস্ত 
বতার বিপরীত । সুতরাং প্রত্যেক দলের জন্যই বাহ্যিক অর্থ হতে ফিরে আসা এবং বাস্তবের বিপরীত না হয় এমন কোনো বাখ্যা 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ২৪৮ 


মীরার ার্হ্যাারাার্রারার রানার রব 


তাওয়াফের মতো একটিই সাঈ হজ এবং ওমরা উভয়টির জন্য যথেষ্ট 1৬ 
ইমামত্রয়ের দলিল সেসব হাদিস যেগুলোতে এক তাওয়াফের সংগে এক সাঈরও উল্লেখ আছে ।*৯* 


হানাফিদের দলিল সেসব দলিল যেগুলো পেছনে এসেছে।+১* তাছাড়া তাদের আরেকটি শক্তিশালী দলিল 
কাজি সানাউল্লাহ পানিপথি রহ. এই বর্ণনা করেছেন যে, সহিহ হাদিসগুলো এ ব্যাপারে পরস্পর বিরোধী যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈ করেছেন পায়দল, না আরোহণ করে। অনেক বর্ণনায় পায়দল 
আবার অনেক বর্ণনায় আরোহণ করে তা করেছেন বলে উল্লেখ আছে ।+ এগুলোর অবসানের কোনো যৌক্তিক 


৮ শী শশী শী শিপ শশা ীশীিশিস্পপীশীীীীীিশি 


দেওয়া আবশ্যক । এজন্য সংখ্যাগরিষ্ঠ আলেম এই ব্যাখ্যা করেছেন যে, “তারা শুধুমাত্র এক তাওয়াফ করেছেন' এ বাক্যটির অর্থ 
হলো, হজ ও ওমরার জন্য তাওয়াফে রুকন (একটি করেছেন)। যেহেতু তারা এমন ব্যাখ্যা করতে এবং শর্তারোপ করতে বাধ্য 
হয়েছেন এবং তাদের হাতে বাহ্যিক হাদিস নেই, সেহেতু এটি তাদের জন্য কি ফজিলতের বিষয়? আর হানাফিদের বিরুদ্ধে নিন্দা ও 
প্রতিবন্ধকতার কি কারণ? যদি তারা কেরানকারির জন্য একাধিক তাওয়াফবোধক হাদিসগুলোর বিরোধী নয়, এমন কোনো ব্যাখ্যা 
প্রদান করেন, বরং এমন ব্যাখ্যা প্রদান করেন, যেটি হজরত আয়েশা রা. ও উমর রা.-এর অনেক বর্ণনার পূর্বাপরের সম্পূর্ণ অনুকূল 
হয়? 

আমাদের শায়খ বলেছেন, আমার ধারণা এ হাদিস দ্বারা হজরত আয়েশা র1.-এর উদ্দেশ্য শুধু এক তাওয়াফ ও একাধিক 
তাওয়াফের বর্ণনা নয়। বরং মূল উদ্দেশ্য হলো, তামাত্ুকারিদের জন্র দুই তাওয়াফের মাঝে হালাল হওয়ার বিষয়টি দলিল করা এবং 
কেরানকারিদের জন্য তা না করা৷ সুতরাং হজরত আয়েশা রা.-এর উক্তি “তারা শুধু এক তাওয়াফ করেছেন' - এর অর্থ হলো, হজ ও 
ওমরা হতে হালাল হওয়ার জন্য তারা এক তাওয়াফ করেছেন। এটি হলো, তাওয়াফে ইফাজা ৷ তবে তামাত্ুকারিদের বিষয়টি এর 
বিপরীত । কেনোনা, তারা প্রথমতো ওমরা হতে প্রথম তাওয়াফ হারা হালাল হয়ে গেছেন। তারপর হজ হতে হালাল হয়েছেন দ্বিতীয় 
তাওয়াফ ছারা । আমাদের উল্লিখিত ব্যাখ্যার সমর্থন করে আবুল আসওয়াদ- উরওয়া সূত্রে বর্ণিত হজরত আয্মেশা রা.-এর এই উক্তি 
দ্বারা, “যারা ওমরার এহরাম বেঁধেছে তারা হালাল হয়ে গেছে। আর যারা হজের এহরাম বেঁধেছে কিংবা হজ ও ওমরা দুটি একত্রে 
করেছে, তারা কোরবানির দিন পর্যন্ত হালাল হয়নি ।' এমনভাবে তিরমিষী প্রমুখের মতে দারাওয়ারদি-উবায়দুল্পাহ সূত্রে বর্ণিত হজরত 
ইবনে উমর রা.-এর একটি ৰাচনিক হাদিসও যদি বিশুদ্ধ গ্রমাণিত হয়, তবে তা হবে আমাদের উক্তির সমর্থক। সে হাদিসটি হলো, 
“যে হজ ও ওমরার এহরাম বেঁধেছে, তার জন্য এ দুটির জন্য এক তাওয়াফ ও এক সাঈ যথেষ্ট । ফলে এ দুটো হতে সে হালাল হয়ে 
যাবে ।' তবে এ হাদিসটিকে ইমাম তাহাবি রহ. মা'লুল তথা ক্রটিযুক্ত সাব্যস্ত করেছেন। কেনোনা, দারাওয়ারদি তাতে ভুল করেছেন। 
সঠিক হলো, এটি মাওকুফ । -সংকলক। 


* মাজহাবগুলোর বিস্তারিত বর্ণনার জন্য দ্র.. আল মুগনি : ৩/৪৬৫-৪৬৬, ০ ০১০ 5330 094 ০০ ওই ০৪১ ১ 2০ 


১১৭], উমদাতুল কারি : ৯/১৮৪, ৮৮৪৬১ ০০০৯৯] এ 455 ৮৪1 -সংকলক । 

** যেমন, এ অনুচ্ছেদেই হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর মারফু' হাদিসে নিম্নেযুক্ত শব্দ বর্ণিত হয়েছে, 'যে হজ ও 
ওমরার এহরাম বেঁধেছে, তার জন্য এ দুটো হতে একটি তাওয়াফ ও একটি সাঈই যথেষ্ট । এর ফলে সে দুটি হতে হালাল হয়ে 
যাবে ।' -তিরমিষী : ১/১৪৬। 

মুসলিমে হজরত জাবের রা. হতে একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুক্াহ সাল্সাল্লাহু আলাইহি ওয়সাল্লাম এবং তার সাহাবায়ে 
কেরাম সাফা ও মারওয়ার মাঝে শুধু এক তাওয়াফ করেছেন । (১/৪১৪, 9১53 ১ ৬৯১ ০) ০92 ২৯২) । -সংকলক। 

*** তাই হানাফিদের দলিলসমূহের আওতায় পেছনে যতোগুলো বর্ণনা আমরা উল্লেখ করেছি, প্রায় সবগুলোতেই দুই সাঈর 
উল্লেখ আছে। -সংকলক । 

*” পায়ে হেটে সাঈ করার জন্য দ্র. সহিহ মুসলিমে বর্ণিত হজরত জাবের রা.-এর নিষ্নেযুক্ত দীর্ঘ হাদিসের শব্দাবলি- 'তারপর 
তিনি মারওয়া হতে অবতরণ করলেন। ফলে তার পদদ্বয় বাতনুল ওয়াদিতে অবতরণ করলো । যখন তিনি তাতে আরোহণ করলেন, 


তখন হাটতে হাটতে মারওয়া পর্যন্ত এলেন ।- আল হাদিস : ১/৩৯৬, ০.১ 4৪৬০ 41 ৬০৮ তা ৯ এক । সুনানে নাসায়িতে হর 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৮ ২৪৯ 


*৯$গস্কগকক৯িকি+৯ কক কপততকককজককক্টিননীকড উকি রজখনডউনকঞিকতকখকডঞ্কঞকএকব৩ক্উরুবজ্ঞডক$ কক করুক কক৪৪৪৪৯ ৮4৩৫ এরবা+কএককতকঞবাকজতক$$ক ডক উর্রকঞ রর ওডঞকক্ককীউিজরক্ওঞকতবীীত+৬৩ও কর কক্ডকন্কক$৫8৫এএ৬খডএএকিককঞ্জ্কাককএ৪$৩৭ক ৪ লক জচরককত১ক৬$+ক১কএ$ জন তখক 


ব্যাখ্যা এছাড়া নেই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'বার সাঈ করেছেন। একবার পায়দল, 
আরেকবার আরোহণ অবস্থায় 1৯ 

অবশিষ্ট আছে সেসব বর্ণনা, যেগুলোতে এক সাঈর উল্লেখ আছে। এগুলোর সামগ্রিক জবাব হচ্ছে, পরস্পর 
বিরোধের সময় অতিরিক্ত অংশ প্রমাণকারি বিষয়ের প্রাধান্য হয় । 

তাছাড়া সাঈবিশিষ্ট বর্ণনাগুলোর মধ্য হতে একটি হজরত ইবনে উমর রা. হতেও বর্ণিত যেমন, ইমাম 
তিরমিযী রহ. এ অনুচ্ছেদে মারফু' আকারে বর্ণনা করেছেন । এর বিস্তারিত জবাব এটাও যে, এ বর্ণনাটি মারফু' 
আকারে শুধু আবদুল আজিজ দারাওয়ারদি সুত্রে বর্ণিত হয়েছে। অথচ তার স্মরণ শক্তি ভালো নয়। মুহাদ্দিসিনে 
কেরাম এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন।** সুতরাং বিশুদ্ধ হলো, এ হাদিসটি মওকুফ, যেটি মারফু'র 
বিপরীতে দলিল নয়। আর যদি মেনে নিই এটি মারফু', তার পরেও এর অর্থ হলো, এক তাওয়াফ ও এক সাঈ 
ওমরা এবং হজ উভয়টির এহরাম হতে হালাল হওয়ার জন্য যথেষ্ট । হালাল হওয়ার জন্য অতিরিক্ত তাওয়াফ 
এবং সাঈর প্রয়োজন নেই । এর অর্থ কখনো এই নয় যে, ওমরার জন্য কোনো তাওয়াফ কিংবা সাঈ নেই 17১ 


কাসির ইবনে জামহাযের বর্ণনা- তিনি বলেন, আমি দেখেছি হজরত ইবনে উমর রা. সাফা ও মারওয়ার মাঝে হাটছেন। তখন তিনি 
বললেন, আমি যদি হাটি তবে (তাতে বিচিত্রের কিছু নেই) আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটছেন। আর 
যদি আমি সাঈ করি তাতেও কোনো বৈচিত্র নেই । কেনোনা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাঈ করতে দেখেছি। 
(২৪১ ৬১ 14৯) তাছাড়া মাজ্জমাউজ জাওয়াইনে দ্র. হাবিবা বিনতে আবু তাজরাতের বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করছেন। লোকজন তার সামনে তিনি তাদে 
পেছনে এবং সাঈ করছেন৷ এমনকি আমি তার হাঁটুতে দেখেছি ভীষণ সাঈর কারণে তার লুঙ্গি নড়াচড়া করছে । (৩/২৪৭, ৮ ৮৯ 


৬৯ ওঠ *৩৯)। 

দ্র, সুনানে নাসায়িতে বর্ণিত হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর বর্ণনা । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিদায়ি হজে সওয়ারির ওপর আরোহণ করে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। সাফা-মারওয়া প্রদক্ষিণ করেছেন! যাতে 
লোকজন তাকে দেখতে পায় । (২/১৪ 2:৯১) ৪০০ 5905 ৬] ৪ ৪৯০1) । 

আর দুই সাঈ এবং এক সাঈ হেঁটে ও আরোহণ করে পালন করা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনার জন্য দ্র. আল বিদায়া 
ওয়ান নিহায়া : ৫/১৫৯-১৬৫, 53০05 0৬০ ১৫ 7১২] 4০১০ 4৪১৮০ 5531 সংকলক । 

*» দ্র, তাফসিরে মাজহারি : ১/২৩০। সহিহভাবে প্রমাণিত আছে ঘে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে 
কুদুম ও জিয়ারত করেছেন এবং দুই সাঈ করেছেন । -সংকলক ৷ 

৭৭০ এজন্য আবু জুরআ রহ. তার সম্পর্কে বলেন, “তার হিফজ ভালো নয় ।' আবু হাতেম বলেন, “তার দ্বারা দলিল পেশ করা 
যায় না।' ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. বলেন, 'তিনি যখন স্মরণশক্তি হতে হাদিস বর্ণনা করেন, তখন অনেক বাতিল কথা বর্ণনা 
করেন।' আল্লামা জাহাবি রহ. তার সম্পর্কে লিখেন, - “তিনি মামুলি সত্যবাদী । মদিনার আলেমদের শামিল ।' -বিস্তারিত বর্ণনার জন্য 
দর. মিজানুল ই'তিদাল : ২/৬৩৩-৬৩৪, নং ৫১২৫1 

হাফেজ ইবনে হাজার রহ. তার সম্পর্কে লিখেন, “তিনি মামুলি সত্যবাদী । অন্যদের কিতাৰ হতে তিনি যখন হাদিস বর্ণনা 
করতেন, তখন ভুল করে ফেলতেন। -ইমাম নাসায়ি রহ. বলেন, -তার হাদিস উবায়দুল্লাহ আল উমারি হতে মুনকার । -তাকরিবুত 
তাহজিব : ১/৫১২, নং ১২৪৮। 

প্রকাশ থাকে যে, আবদুল আজিজ্জ দারাওয়ারদী হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস উবায়দুল্লাহ উমারি হতেই বর্ণিত। -সংকলক । 

** বাকি আছে, হজরত জাবের রা.-এর বর্ণনার বিষয়টি । এর বিভিন্ন সূত্র আছে। প্রথম সূত্র মুসলিমে এভাবে বর্ণিত আছে, 'নবী 


করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম ও সাহাবায়ে কেরাম সাফা ও মারওয়ার মাঝে শুধুমাত্র এক তাওয়াফই করেছেন ।' (১/৪১৪, ৮৪ 
0998 ভপজি 0 ০৬৭)1 


ইসস ঠ৯৯ব নন ঠকিতিন* ১৯১৬ ২সিঠিত ৩৬৯ ৮৬৩৬৩৯৯৪৬৬৬ কই করব কজজিকত সক ৯৪৪০৪ কতকব্ারটিউতীওর কিউব জউগ্রকউকক৬৩৪ক ৭৬৬৪ ৬১৩৯০৬৪৬ ০ কক ৬৪৩ ৫৫৫৬ ক ৩৪৪ করিত. ১৫৯৮ ০১৪ক৫ত র ত$১ক তক কি$রততকক৬৫০০৭ক ৩৩৩৯৭৯০৯৩৯১ ৭৩৯৪৬৩০১০৮১ ০০ ০৬১৯২৯৬০১১০ ০৩৩, 





মুসলিমের অপর সূত্রে এই বর্ণনাটি নিম্নেুক্ত ভাষায় বর্ণিত হয়েছে, "শুধুমাত্র একটি তাওয়াফ করেছেন । তথা প্রথম তাওয়াফ ।" 
(১/৪১৪)। সুনানে আবু দাউদের এক সূত্রেও এই বর্ণনাটি নিয়েযুক্ত ভাষায় বর্ণিত হয়েছে । "মুসা ইবনে ইসযাইল-কায়েস ইবনে সাদ- 
আতা ইবলে আবু রাবাহ-জাবের রা. সূত্রে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুষ্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্ের ৪ তারিখ 
পেরিয়ে যাওয়ার পর তাশরিফ এনেছেন। বখন তারা বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা-মারওয়া তাওয়াফ করেছেন, তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র যে কোরবানির পশু সংগে নিয়ে এসেছে সে ব্যতীত অন্যরা যেনো, এটিকে ওমরা 
বানিয়ে ফেলে । যখন তারবিয়া (৮ই জিলহজ) দিবস এলো, তখন তারা হজের এহরাম বাধলেন। যখন কোরবানির দিন এলো, তকন 
তারা এসে বাইতুল্লাহ তাওয়াফ করলেন । সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করেননি ।' 

ফতহুল মুলহিম গ্রন্থকার আল্লামা উসমানি রহ. এসব সূত্রের মধ্য হতে যুসলিমের সূত্র আবু জুবায়র-জাবের সনদে বর্ধিত 
বর্ণনাটিকে প্রাধান্য দিয়েছেন! সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সাফা-মারওয়ার 
মাঝে এক তাওয়াফের বেশি করেননি । সেটি হলো, প্রথম তাওয়াফ । 


দ্র. ফতহুল মূলহিম : ৩/৩৫৩, ৩১৫৪ ০০০ ৬০০ ৬০ ৪৮ 3948 

তবে মুসলিমের ওপরযুক্ত বর্ণনার ওপর প্রশ্ন হয় যে, এটি বোখারি শরিফে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর বর্ণনার বিরোধী । তাতে 
তিনি বললেন, 'বিদায় হজে মুহাজির, আনসার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এহরাম বেঁধেছেন। আমরাও 
এহরাম বাধলাম। যখন আমরা মক্কায় এলাম, তখন রাসূলুল্লাহ সাল্সাল্লাহু আলাইহি ওয়াসাল্টাম এরশাদ করলেন, তোমরা তোমাদের 
হজের এহরামকে ওমরা বানিয়ে ফেলো। তবে যারা কোরবানির পণ্ডর গলায় মালা বেঁধেছে তারা ব্যতিক্রম । আমরা বাইতুল্পলাহ 
তাওয়াফ করলাম । সাফা-মারওয়ায় দৌড়লাম। রমণীদের নিকট এলাম ও শ্বোভাবিক) পোশাক পরলাম । তিনি আরো বলেছেন, যে 
কোরবানির পশুর গলায় মালা বেধেছে সে কোরবানির পশু তার যথার্থ স্থানে পৌছা পর্যন্ত হালাল হবে না। তারপর তিনি আমাদের 
তারবিয়া দিবসে (৮ই জিলহজে) বিকেলে হজের এহরাম বাধার নির্দেশ দিলেন, যখন আমরা হজের আহকাম হতে অবসর গ্রহণ 
করলাম। তখন এসে বাইতুল্লাহ তাওয়াফ করলাম ও সাফা-মারওয়ায় দৌড়লাম। তখন আমাদের হজ পূর্ণ হয়েছে। আর আমাদের 
দায়িত্ব ছিলো কোরবানির পশু । )১/২১৩-২১৪, ১৯) ১৯০ ৮১০৬৬ 4৬৬) ০০ এ ০৭ এ 2 ৬৯১০ এ ০৯ ০১৮)। 

এ দুটি বর্ণনার মাঝে বিরোধ এভাবে যে, হজরত জাবের রা.-এর বর্ণনা হ্ারা বুঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শুধু এক সাঈ করেছেন। আর সাহাবায়ে কেরামের মধ্য হতে অধিকাংশই ছিলেন তামাত্ুকারি । যার 
সারনির্ধাস এই বের হয় যে, তামান্ুকারিরাও শুধু একবার সাঈ করেছেন। অথচ ইবনে আব্বাস রা.-এর ওপরযুক্ত বর্ণনা ছারা বুঝা 
যায়, সংখ্যাগরিষ্ঠ সাহাৰি দুইবার তাওয়াফ ও দুইবার সাঈ করছেন। যেমন, ইমাম চতুষ্টয়ের মাজহাবও এটাই । অবশ্য এক বর্ণনায় 
ইমা আহমদ রহ.-এর মাজহাব এর ব্যতিক্রম । (ফতহুল মুলহিম : ৩/২৫৩)। এমনভাবে উভগ্ন বর্ণনার মাঝে পরস্পর বিরোধ হয়ে 
যায় এবং হজরত জাবির রা.-এর বর্ণনা সবার মাজহাবের ৰিপরীত হয়ে যায় । সুতরাং এর প্রশান্তিদায়ক জবাব প্রয়োজন । 

আল্লামা উসমানি রহ. ফতহুল মুলহিম (৩/২৫৩-২৫৪) - এর নিয়েযুক্ত ব্যাখ্যা দিয়েছেন, 


4৯) ৮3 43০ 4০ কাল কয ১০১৬ 4 ০৯ ০৪৯ ৬৯৭৪ ০৯৩ ০৬১ ১০ ৬১১০৬০৪2530 ষ্ঠ 45১ এ 
১4৫১) 1৯৪ ০৯৪ 9) 2 ০১৯৯ ৬১৯ ৬৮ ০৭ ৮১১৪ ও। ভাটি ও 5০১৩ ১৬ ০০ ০০০৭ ০১ তা ১৮ কি 26 
৪১০ 0১5৪ ৪০৬৭৩ 1৩ ০৭৩ 8১০০ ০১৬৯ ০৪৪ পো এ ৩ ১ 493 এও ৮৯০ এ ৯৮1১৮51১8৮৮ ৩ 
৬] ০2 এ শত ৯৪ এএ কাটি শি ০০ আআ 2 ও 45 এএ ভা ১৯৮৪ 255 5০০ এ ৬৮০১ 
6০৩০] ৮১০ ২৬ ৩৯] ২৪ শেঠ ১০১ পাতি 52355১ ০৯৯০ ০০৯ 1০৪৩ ৬ ১০ 5০০১ ৬ ০১198০৮50১১ 
১২১০১ ০১ তন্ন ২১৩৭ 4৯০ ২০ ০ এস ১ 95 41১৯০ 5০৪] ০5১ ০5 ভ$০ 0২৪ ৬০০১০ 55 ০৩৭ 
১৬১৮ এ ভাশি) ০০৯৯ ৩৪ ০১৪৪ 
যার সারমর্ম হলো, হজরত জাবের রা.-এর উদ্দেশ্য তামাত্ুকারি কিংবা কেরানকারির জন্য এক তাওয়াফ কিংবা এক সাঈ দলিল 
করা নয়, বরং তিনি একটি ধারণার অপনোদন করতে চেয়েছেন। সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 


সাহাবায়ে কেরামকে হন্ধ বাতিল করে ওমরার নির্দেশ দিয়েছেন, তখন কারো এই ধারণা হতে পারতো যে, প্রথম তাওয়াফ এবং প্রথম 
সাঈতো হজ্জের নিয়তেই করা হয়েছিলো । এবার ওমরার জন্য শ্বতস্ত্র সাঈ করা হয়ে থাকবে । হজরত জাবের রা. স্বীয় বর্ণনা স্বারা এই 


শতক ৩৯ ক কততজতকতকক দরসে তিরমিষী- তয়, ও হু ২৫১. কঠিজিকককজিককককিকক্কজ 
৫০ পক ঈ্ত এএএ 250৫০ 
অনুচ্ছেদ-১০৩ : তাওয়াফে সদরের পর মক্কায় মুহাজিরের 
. অবস্থান প্রসংগে (মতন পৃ. ১৮৮) 
24445 ০ আআ চডত। ৪৪298 (555৫ ৮০4) 5 ০ ০১ 927 ৭০ 
৯৫১। অর্থ : আলা ইবনুল হাজরামি রা. অর্থাৎ মারফু' আকারে তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, মুহাজির হজের আহকাম আদায়ের পর মক্কাতে তিনদিন অবস্থান করবে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০১৯১1 
এছাড়া এটি একাধিক সূত্রে এই সনদে বর্ণিত হয়েছে মারফু' রূপে । 


সি রা ১ 2+ পেত 8782-4421 রর 

£/১1$ 6৮] 05 03881 56 0৬৮ 05 2 5 ০৪ 
অনুচ্ছেদ-১০৪ : হজ ও ওমরা হতে প্রত্যাবর্তনকালে কী দোয়া পড়বে? (মতন পৃ. ১৮৮) 
22 %5556 0০4518 0০ ৪ ৩০ এ এ. তো 9৫; 0৫ 52 ৩৪ ০2 ৪০ ৭০ 


25 এ এবি ৮৫ 8 এ বু ১6546 (94৫ এ 5 43 ২০০ 


প ঠ ৫ ৬৫০ ক এগ 2৯ ডট 78 ক 


5 5255 55552 655 09১5 (৪০ ৫১৪ ০9৯5 0543 ৩2 838 2তাউি ৭5 ০৮ ১৯3 ১০৯) 

2০৫ ০০৫। ১১১১ 

৯৫২। অর্থ : ইবনে উমর রা. বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ কিংবা 

হজ কিংবা ওমরা হতে ফিরতেন, তারপর কোনো উঁচু জমিতে কিংবা কোনো উঁচু জিনিসের ওপর আরোহণ 
করতেন, তখন তিনবার আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন, লা-ইলাহা ইল্লাল্লাহু... ৷ অর্থাৎ, আল্লাহ 
ব্যতীত আর কোনো মা'বুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্‌ তারই, প্রশংসাও তার । তিনি 
সবকিছুর ওপর ক্ষমতাবান । আমরা প্রত্যাবর্তনকারি, তাওবাকারি, ইবাদতকারি, সফরকারি এবং স্বীয় প্রভুর 
প্রশংসাকারি। আল্লাহ রাব্বুল আলামিন সত্য ওয়াদা করেছেন। অর্থাৎ, প্রতিশ্রতি পুর্ণ করেছেন। তার বান্দাকে 
সাহায্য করেছেন এবং একাই সৈন্যবাহিনীগুলোকে পরাস্ত করেছেন । 





ধারণার অবসান ঘটিয়েছেন এবং বলে দিয়েছেন যে, প্রথম তাওয়াক এবং সাঈ ওমরার জন্য যথেষ্ট হয়ে গেছে। কারো জন্যই এই দুটি 
কাজ ওমরার জন্য পুনরায় করতে বলা হয়নি। যদিও হজেয় পরবর্তীতে স্বতন্ত্র তাওয়াফ ও সাঈ হয়েছে। ১৯) 4১1) রশিদ 
আশরাফ । 


ঠা সস তত ৯দতিত ৮ ০৬রতছশ তত ততশ -কতজিককিজসউিকজউ তত কককি৬৬৬ -তকডিককলক্ক তন ৬৪৪৪ ৪০৬৪৬ ১৩৪ক 


ঠততিত তত শঠজতি ৩৩৬ ৬৬ক ৪ ৯৯ ৬৬কসউতকউজত্উউডজ৬সিড ক উকউিউিক কিক ওক৬ উজ করকড ৬ কতিক১ ৪ অত্র উতকি৬৪ ক ৯ তবডতক তক ০৪৯৮৮৮০ক৩৮ক০১৬৪৯০- ০৪০৪২৩৬৩১০০ ৯০,৪ ০০, 


তিরমিযী রহ. বলেছেন, হজরত বারা, আনাস ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আরু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ০১৯... ০৯৯ 


11৯1 2 ০৬৪ ০০১ ৪৪ দত এ এ৪ 
অনুচ্ছেদ-১০৫ প্রসংগ : যে মুহরিম অবস্থায় মৃত্যু বরণ করে মেতন পৃ. ১৮৮) 
০০54 এ ১8484৮80৮৭০ এ৭ এ উজ তত এআ 3 ৩৪ _ তা 
০০863 ১৯ 22৮১ 05 95 এ ০০০ 21 ০55 0৬ (১০ 58১০ ০০৯ ১১৯৮ 
উর একে তে ও বর 00724 879% 
৯৫৩ । অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, এক সফরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সংগে ছিলাম। তিনি দেখলেন, এক ব্যক্তি তার উটের ওপর হতে পড়ে গিয়ে তার গর্দান ভেঙে গেছে এবং 


লোকটি মরেই গেছে। সে ছিলো মুহরিম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 
তাকে পানি ও বরই পাতা দ্বারা গোসল দাও এবং তাকে দুটি কাপড়ে কাফন দাও । তবে তার মাথা ঢেকো না। 
কেনোনা, সে কেয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উ্িত হবে। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেন, এ হাদিসটি ০৯০ ০১০ 


অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত আছে। যখন মুহরিম মারা যায়, তখন তার এহরাম শেষ 
হয়ে যায় এবং তার সংগে অনুরূপ আচরণ করা হবে, যেমন, করা হয় অমুহরিমের সংগে । 


দরসে তিরমিযী 
১১৯৯ ০৭ 8০ ১৯3 198 ৬৭ ক ৮১০১ 4৪০ এ৪। 5০ ভ] ৮৮09) ৩৪ ০০৬০ ০ ২০০ 
৮43398 ক 55545356৯৬১ 5০ ১1451 ৯4১ 4৩৮০ এ ঠ৮০ এ] ০১) 04 ০১১৯০ ১৯১ ০০ 5 ৪ 


(৬৮১ 1 ০43 44580 ০৪ ১০৪৪ 493 ০4০৭ )1 ১ ১ 





২ সহিহ বোখারি : ১/১৬৯, ৫১৯ ৩৪০৪ ০৪০ 5১ ০৯ ৬১৯ 33508 ৬১ ৩৪ ২৭৫ 539৯0 ৩5 
১/২৪৯, ০৮১1১ ০১৯৭] ২৬৮ 93৩ ০০ ১৭ ০১৯ এ 5১০] ০5, সহিহ মুসলিম : ১/৩৮৪ 1 ১ ৩০৯] 85 
০১০1০ ৯১৯৩ ০৬৪ * সুনানে নাসায়ি : ১/২৬৯, ০১৩ 19 ৮১৯০] 089 4885 ১৩ ১9৯ ২৯৩৪ ১ ২২৬, ১৩০৯] 4355 
কযা 55 5 1-419 ৫১৯৭। ৯৬৪ ৩ ৩০ তা? ও এ 1 ০১৯ এ ০৫ জা সত রত ০৯ ৩০5 
১৩13 ০৯ ০৮০ ১৯৯০ ০০ ভর)? 5০ 9 এএ০১ 2৯৯৭ “৯১ ১৯৪ ৩ ০০* সুনানে ইবনে মাজাহ : ২২৩, ৮455 
০১১৪ ৮১৯ এ 5৬০ । সংকলক । 


দখ্ও 


০৯. ০৪১ : কারো গর্দান ভেঙে যাওয়া । -সংকলক। 


দবুসে তিরমিষী-৩য় খণ্ড 2 ২৫৩ 


ত১৯৯তককত5৪৬ তক স্ব্রতিকিকণগতকতকিকিক্বতএকরজশনইীসিস্ক্দকনতকিতঠতঠরকজতকতজরকককিজঠকবকক্রারি একক কক সক ও+ করারও কজকককড করব ক্রনিক ডর উতর ঞক কর ৪৪০০৬ কর কর +ক৬এ জকি তকক ক ৩এ প্র ভর ননকীক উদ ৯৭ কর রীগী তন ক করাপরীরী তীর উর কজ বউ - উক্রীজজতকঠিস্রটীঠ ক কগরীরাগ 


এ হাদিসের ভিত্তিতে ইমাম শাফেয়ি, আহমদ, ইসহাক ও জাহেরি সম্প্রদায় এর প্রবক্তা যে, মৃত্যুর পরও 
মুহরিমের এহরাম বাকি হতে যায়। সুতরাং যে ব্যক্তি এহরাম অবস্থায় মরে যায়, তার মাথা ঢাকা এবং সুগন্ধি 
ব্যবহার অবৈধ 1৭৭8 কারণ, এ অনুচ্ছেদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢাকতে নিষেধ 
করেছেন। 

আবু হানিফা, মালেক ও ইমাম আওজায়ি রহ. প্রমুখের মতে মৃত্যুর ফলে এহরাম খতম হয়ে যায়। সুতরাং 
মুহরিম যদি এহরাম অবস্থায় মরে যায়, তাহলে তার সংগে হালাল ব্যক্তির মতো আচরণ করা হবে। সুতরাং 
তাকে সুগন্ধি দেওয়া এবং তার মাথা ঢাকা বৈধ ।*4 

তাদের দলিল আবু হুরায়রা রা.-এর হাদিস, 

“5৯4৫১০ পন এ 2 5৩ ৮৮০০ ০0০ 4 43০৩৯ 

“হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার তিনটি জিনিস 
ব্যতীত বাকি সব আমল শেষ হয়ে যায়। ১. সদকায়ে জারিয়া ২. উপকারি ইলম ৩. যে নেককার সন্তান তার 


জন্য দোয়া করে।' 
তাছাড়া তাদের দলিল মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত হজরত নাফে' রহ.-এর বর্ণনা, 


১১১০৭ ০১৯3১ 2 ০3১ ০০০৯৭ 2৬৯৯ ১০ এএ ৯০ 08 3৪) 4) 085 ১৯৮ 0 এ ৬০ 9 


৭৭৭ ৃ 
“০5৯53 এ) ০০৯৪ 


'আবদুল্লাহ ইবনে উমর রা. তার ছেলে ওয়াকিদ ইবনে আবদুল্লাহকে কাফন পরিয়েছেন। তিনি ইনতেকাল 
করেছিলেন জুহফাতে মুহরিম অবস্থায় এবং তিনি বলেছেন, যদি আমরা মুহরিম না হতাম তবে অবশ্যই খুশবু 
লাগাতাম ৷ তিনি তার মাথা ও চেহারা ঢেকে দিয়েছেন ।' 


তাদের আরেকটি দলিল ইবনে আব্বাস রা.-এর একটি হাদিস । তিনি বলেন, 


*** এটা হলো, হজরত উসমান, আলি, ইবনে আব্বাস রা., আতা ও সাওরি রা.-এর মাজহাব । উমদাতুল কারি : ৮/১৫, 525 
0৯2৯ কঠ 0850 ১৩ ১১৯১ । সংকলক । 

+*৫ এটি হজরত আয়েশা, ইবনে উমর রা. ও তাউস রহ. হতে বর্ণিত আছে। উমদা : ৮/১৫। -সংকলক । 

** দ্র. সহিহ মুসলিম : ২/৪১, 5৬5 ১০৪ ৯330 ০৮ ৩০৪ ৩৯১ ৩ এ বিশ আএঞ সুনানে আবু দাউদ : ২/৩৯৮, 
এ৬খা। ০০ ০৪ ৬৪ ০৮৯ ৩ ০৪৩ ০৬১০৬১৪৬৭৩৬ সুনানে নাসায়ি : ২/১৩২, , সুনানে তিরমিযী : ১/২০০, ৮১১ ৭৫৯১ 58 
সন 5 ৮1৯। সংকলক । 

*** মুয়াস্তা ইমাম মালেক : ৩৩৩, 44৯১১৯১৯৯৯০ এ ০৯ ৮051 


মুয়াত্তা মুহাম্মদে এই বর্ণনাটি বর্ণিত আছে নিয়্েযুক্ত- মালেক-নাফে' সূত্রে বর্ণিত যে, ইবনে উমর রা. তার সাহেবজাদ! ওয়াকিদ 
ইবনে আবদুল্লাহকে কাফন পরিয়েছিলেন। তার ইনতেকাল হয়েছিলো মুহরিম অবস্থায় ভ্ুহফাতে। তিনি তার মাথাও ঢেকে 


দিয়েছিলেন । (২৩৭, ৮১৯০] 0845 ৬৯৬ ০৯] 5৭39) 1 -সংকলক। 


দরমে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৫৪ 


কজশীকিকীকীতকজকগস্জকস্রাককীরাণঠপকীকরীকীকরর্রীরর কত ত্রাগীত ও সতুত্রকাতিজজকরীক্রকউীউকরীকতরা করব এত তক রাচিরক এ ককক্ উর বকর কউ +বানী ৪৪৪৫৬ ৪ককএ ক একর কক ওখা কপার ওভও উক্ত ৬৬ক কন ১৬৬৪৪ ক$রকস্দক৬ ঝঞস্রার্গধীকীচজককত কত একক $খরউককরঠএস্উককীএক ক জ$কজ ৮৬৩১ ০ 


ও ৬০০৪ 7 ৯০৯ ১শও 14৯95 3519৩১৯৯৬৯3 139৮ 2 ০০৪ 35 এ ভোপিজ এএ। ০১৯০ ৩৪ 


১৯ ১৯ ন্ট 

'হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃতদের চেহারা তোমরা ঢেকে দাও এবং 
ইহুদিদের সংগে সাদৃশ্য অবলম্বন করো না। এ হাদিসটি দারাকুতনি রহ. তার সুনানে যথার্থ সনদ সহকারে বর্ণনা 
করেছেন ।' 

“তোমাদের মৃতদের" শব্দ এই বর্ণনায় ব্যাপক ৷ এতে মুহরিম অমুহরিম সবাই শামিল । 

অবশিষ্ট আছে, এ অনুচ্ছেদের হাদিস। এর ব্যাখ্যা হানাফি এবং মালেকিগণ এই করেছেন যে, এটা সে 
ব্যক্তির বৈশিষ্ট্য ছিলো। এর দলিল হলো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অনুচ্ছেদের হাদিসে 
বলেছেন, ৮2 5 ০63 24130) ৯4১ ৬১ 4১৩৮০ 

“সে কেয়ামতের দিন এহরাম অবস্থায় কিংবা তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুখিত হবে। 


৯১৫ 4৬৯ ও ০০০৪৫১৯হ নিক এত 
অনুচ্ছেদ-১০৬ প্রসংগ : মুহরিমের চোখে সমস্যা দেখা দিলে 
মুসাব্বার দ্বারা এর ওপর প্রলেপ দিবে (মতন পৃ. ১৮৮) 
4:০5) 0 05 0804? ১4 ৮5৯৮ ৩৯৪ এ এ ৯ 3৮ চাহ 
১৫15৭ 23504 5 54০ এ ০৮০ 9950৫ 5৫৯ 036 3 00 ০০ ৩ ১১০ 
৯৫৪। অর্থ : হজরত ইবনে উবায়দুল্লাহ ইবনে মা*মারের চোখের সমস্যা দেখা দিয়েছিলো । তিনি তখন 
ছিলেন মুহরিম । ফলে তিনি আবান ইবনে উসমান রা.কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, দুই চোখের ওপর 


মুসাব্বার দ্বারা প্রলেপ লাগাও । কেনোনা, আমি উসমান ইবনে আফফান রা.কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে উল্লেখ করতে শুনেছি । তিনি বললেন, “তুমি এ মুসাব্বার দ্বারা দুটি চোখে প্রলেপ লাগাও ।" 





১৮ দ্র, (২২৯৭, নং ২৭৩ 5৪ ১৭। ৩ ০ ৩৩৪) । সংকলক । 

*** এই বর্ণনাটির সনদ নিম্রেযুক্ত । আবদুল্লাহ ইবনে মুহাম্মদ-আবদুর রহমান ইবনে সালেহ আল আব্দদি-হাফস ইবনে গিয়াস- 
ইবনে জুরাইজ-আতা-ইবনে আব্বাস রা. সূত্রে হাদিস বর্ণিত। এতে আবদুর রহমান ইবনে সালেহ আজদি সত্যবাদী তথা মামুলি 
ধরনের বর্ণনাকারি ৷ তাকরিৰ : ১/৪৮৪, নং ৯৭৮ । অবশিষ্ট সনদ সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন নেই । এটা ইবনুল কান্তান হতে বর্ণিত 
আছে। দ্র., আত-তালেকুল মুগনি আলাদ দারাকুতনি : ২/২৯৭। 

এ বর্ণনাটি সুনানে দারাকুতনিতে (২/২৯৬, নং ২৭১-২৭২) আরো দুটি সূত্রে বর্ণিত আছে। উভয়টিতে মুহরিমের সুস্পষ্ট বর্ণনা 


আছে। মূলপাঠের শব্দগুলো নিগ্নেয়ুক্ত +৯১৯ : 0$ 4০১৯ *১৯] ৩৪ ০১ 43১০ ০01 ৬০০ এ ০০ _১৬) ০৮৮ ৩৪ ০৪ 
১58207154255 33 তবে এ দুটি সূত্র ইবনে আসিমের কারণে জয়িফ । তবে সমর্থনের জন্য এগুলোকে সর্বাবস্থায় পেশ করা যায়৷ - 
সংকলক । 


”* হানাফিদের পুরুষের বৈশিষ্ট্যের একটি দলিল এটিও তারা বর্ণনা করেছেন যে, এ অনুচ্ছেদের হাদিসে _১..) ৮.৬ 


শব্দের উল্লেখ আছে। অথচ জীবন্ত মুহরিম ব্যক্তি পানি এবং বরই পাতা দিয়ে গোসল করে না।- যা'আরিফুস সুনান : ৬/৬৩৮। - 
সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড "৮; ২৫৫ 


তি তি তিতিশ ততই ততিশ ঠঠিহতঠিশিবগিতিতসিগশিহইর তত সশঠিনিসি্রকসগততিঠত তি জততলসতিউত রি বশিতক্হ্কসত্জিতকততকতকককক্উরক কচ ত্রত্রতত্তজককজ্ছীউরড্করত্কনরজরাকতখরজাতকত্তককউজকরকডতউিজরক্রউতকতরজতর কউ তত কক ওতউিইককিকি কতক কককতকপিজত$৬ ৮০০৮৪৩৬৪৩৩৫ ককঠ০ শর উিত$তবককত ৯০৩ কশক 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯২০ ০৯৯1 


ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা মুহরিমের জন্য এমন কোনো ওষুধ ব্যবহার 
করাতে কোনো দোষ মনে করেন না, যখন তার মধ্যে সুগন্ধি না থাকে। 


০ 4০৯,০৭৩ এস শপ 5৩৮ 
অনুচ্ছেদ-১০৭ প্রসংগ : মুহরিম এহরাম অবস্থায় মাথা মুগ্তন করলে 
তার ওপর কি জরিমানা আবশ্যক? (মতন পৃ. ১৮৯) 


৫ ঈশিতা ছি তাপ ৮ি চি 


১৯৯ / এও 45 5০ ও সত এ ৩০০ ৪ 25৯2 ৩২৫ ১০ ৭০০ 
চিনি রর ল%25/06, 
27 


গাযেলাছি 54৮3, 3 3৫229 ০৭ 85৩ 2595 42 ৬৫5 2453৯ 
সত 3 তেও 


৯৫৫। অর্থ : কাব ইবনে উজরা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তঁরলাশ 
দিয়ে হুদায়বিয়ায় অতিক্রম করছিলেন। তিনি তখন .মক্ায় প্রবেশ করেননি । তিনি ছিলেন মুহরিম এবং একটি 
চুলার নিচে আগুন জ্বালাচ্ছিলেন, তখন তার চেহারার ওপর উকুন ঝরে পড়ছিলো। তখন নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উকুনগুলো তোমাকে কষ্ট দিচ্ছে? জবাবে তিনি বললেন, হ্যা । তখন নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা মুখ্ডে ফেলো এবং ছয়জন মিসকিনকে এক ফারাক খানা 
খাওয়াও । এক ফারাক হলো, তিন ছা'। কিংবা তিনদিন রোজা রাখো, কিংবা একটি কোরবানির জন্তু কোরবানির 
করো । ইবনে আবু নাজিহ রহ. বলেন, “কিংবা একটি একটি বকরি জবাই করো ।' 


ইমাম তিরমিবীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯৮০ (১৯৯৯ 


সাহাবা প্রমুখ আলেমগণের মতে এর ওপর আমল অব্যাহত যে, মুহরিম যখন মাথা মুণ্ডন করবে, কিংবা 
এহরামে তার জন্য পরা অনুচিত এমন কোনো পোশাক পরবে এবং সুগন্ধি লাগাবে, তবে তার ওপর কাফফারা 
আসবে । যেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে। 


দরসে তিরমিযী 


২০ ০৯৯ 0 4 ২৯১৩ ১৯3 ক ০০ শ৩ 4০ এআ এন ভখ। 0 ০৬9 5৯০ 08 জী? ০০ 


দির 


**১ সহিহ বোখারি : ১/২৪৪, ৩৭ 2১৪ 4০ ০০ ওত ক 4 ৪৮ ৫9৬ 05 ০৭৪ : এস এ| 45 অ৪ ১০ ২৪৩ 
১৩১ 6৩৬ ০৬৮০ 490 ও ৯৮৮) আ৩ 5 ১০১৪১৯০ 4৩ 2৬৮০ 5৯5 ৬৩৩ 9 401 ০398 ৮১ ০০০ 19 28০৩ 3 ০১০ 
১০০ 4০১১ ১ ৫৯৮, ৫৯৯, ৬০২ ৮১৯৪ 595৮ আক 3 ৮5 5 ৬৪৮ ৬ ০০৪০০ এ ২92 5 এ 5835 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৫৬ 


৮৯১: ৩5 ১১৯ এন ১৯ 48১০ 2 এ পর্বত ০ ০৪৫৪ 5409 5১ ০৯ ৩৪ 5৯5 ০১৯০ 5৯3 
৪ : ০ 
এই বর্ণনা থেকে বুঝা যায়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'ৰ ইবনে উজরা রা. এর পাশ 


দিয়ে অতিক্রম করছিরেন। তার এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জটিল সমস্যা 
সহজ করে দিয়েছেন । তবে সহিহ বোখারির এক বর্ণনায় হজরত কা'ব ইবনে উজরা রা. হতে বর্ণিত, 
শে ৮৮০১43৬০4১০ এএ। ০১৮০ ও] ৩৬৯৯ 

(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুলে নেওয়া হয় আমাকে ।) যা থেকে বুঝা যায়, কা'ব 
ইবনে উজরা রা.কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ অবস্থায় পেশ করা হয়েছিলো যে, 
উকুনগুলো তার ওপর কিলবিল করছিলো । যার ফলে বাহ্যত এক ধরনের পরস্পর বিরোধ হয়ে যায়! 

তবে এর জবাব হলো, এ ধরনের শাখাগত বর্ণনা সাধারণ মর্যাদা রাখবে । মূল ঘটনার মর্যাদার ওপর প্রভাব 
সৃষ্টি করে না। এ ধরনের অনুদ্দিষ্ট শাখাগত বিষয়গুলোতে অনেক সময় সেকাহদেরও ভুল হয়ে যায়। এর কারণ 
এই হয় যে, অনেক সময় সেকাহদের মনোযোগ মূল বিষয়ের দিকে থাকে । শাহ ওয়ালিউল্লাহ রহ. বলেন. 
সংখ্যাগরিষ্ঠ বর্ণনাকারি মূল অর্থের প্রতি মনোযোগী হতেন, তার আশপাশের প্রতি নয় ।:”* সারকথা, এ ধরনের 
শাখাগত বিষয়গুলোকে একাধিক ঘটনায় ক্ষেত্রে প্রযোজ্য ধরার আবশ্যক না। 


15245 0৮৮০৮551245 পক এ এ 
অনুচ্ছেদ-১০৮ : রাখালদের জন্য একদিন পাথর নিক্ষেপ, আরেকদিন 
তা পরিহার করা প্রসংগে মেতন পৃ. ১৯০) 


৫৮6 পঠ পা জর্ট তে টা চু চির 22 ৫৭ 
12১৮0125910 ০০5 00০3 435 এ উল ভাতে ঢা ০০ ৬১০ ৮৮ 0 2 2_ ৭০৭ 
15185 এ৯ 
৯৫৬। অর্থ : আদি রা. হতে বর্ণিত, রাখালদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 
পাথর নিক্ষেপ করা ও একদিন ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছেন। 


পি 





4) ৩০ এ ও 59 ০৮৯১০ ২৬৪৬ 05) 2] 290 ৬৪ ৪১ ০১৪৩ 59 দিও কস ২৪০৭] ৪৪ আও দাপট ২805 
০৯১ ৩১৪১) 4০৩ ৪৪১৯৬ ৪৮৮০ ০০ 4598 ০০ এ০১ ২৮৫০, ৬১৪1 ০০ ৬৪৯৯] ৮৩ ১] 25৪ ২৯৯২৭ ৮85 
০৯৪৮০ ৪১০০ ০৬৬৭ 45945 ভা] 4০) 0559 ০0) এস 94৪ ৮3 59305 ০৮৪১। , সহিহ মুসলিম : ১/৩৮২, ০৩৯০ 5 
0) 53) 4:05 ০৬ ১৯০ ০৭১৪ ৬৬৯ 3১৯ ৮০৪ সুনানে নাসায়ি : ২/২৭, ০০৪) ১% ০১৯] ত$ ৮৪ ০০০৯০ এডি সি 
সুনানে ইবনে মাজাহ ; ২/২২২-২২৩ ০৯] 2১৬ ০৭৩ ০4৩ এম ও 1 সংকলক । 

৯১ সহিহ বোখারি : ১/২৪৪, £৮৮০ 43১ ৬$ ০৮) ০০৩ ০৯] 485৪ -সংকলক । 

** হুজ্জাতুল্লাহিল বালেগা : ১/১৪০, ০০১ ০১১ ৩০ এ তাত ও ২৯০৯ ০৮ ৪১০ ৬৬০০৭ ২০৯৮ আশা ৯ 
2০৯০] ৩১৯৯১ ৬৪ ০ 1 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ২৫৭ 


৯51 তঠিকিগসহসকীকককউিকক্কতগ্কক কও একক জকজ্রক্কজরতঞকছকতককজক্কতউককজকগবীডজতওকঞউওউকজ্কিকককত্কককতিককতঠ ক্র এঠরিককিততকতকরকিককউডউকরওকঞ্ঞ্জ জজ ক্রঞকথকছ+৮৬৩২০ক৬%৪৬৮৬৪৬৪%কক৬০ককককরকক্রকককস্এককক্করকাওকউক্তক্রজএককততককককতরুস্থরকতরীককণীসককরবকবজজকএএকতকতককতক 


আবু ঈসা রহ. বলেছেন, অনুরূপই বর্ণনা করেছেন ইবনে উয়াইনা রহ. ৷ 

মালেক ইবনে আনাস বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে আবু বকর-আবু বকর-আবুল বাদ্দাহ ইবনে আসেম 
ইবনে আদি-তার পিতা সূত্রে । তবে মালেক রহ.-এর বর্ণনাটি আসাহ। অনেক আলেম সম্প্রদায় রাখালদের জন্য 
একদিন পাথর নিক্ষেপ করা ও একদিন পরিহার করার অবকাশ দিয়েছেন। এটি শাফেয়ি রহ. রানির 


০১৭০ এ। ৩০০৪ 4৮০০5 ৩৪৪ ভু ৬ ৮৪5 9 চি পর ৩ : _ 4০% 
গত লে ৫টি ০ সি প৯ি ৫০০৩ ৯6০৮৫ ৫১ ন্‌ 
১০5 45 ৯ ত ০ 4০0194 ১ 1840 এ 9 ৩১০81 ৪, 


তি ৩ ৮৯৯৫৩ টু 


এ ৫2525 9 এ 0৫ ৩৪০ 05 35 


৯৫৭। অর্থ : আসেম ইবনে আদি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্পাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের 
জন্য রাতে না থাকার অবকাশ দিয়েছেন। অর্থাৎ, মিনার এভাবে পাথর নিক্ষেপের অনুমতি দিয়েছেন যে, 
কোরবানির দিন পাথর নিক্ষেপ করবে, তারপর একত্রে দুদিনের পাথর নিক্ষেপ করবে কোরবানির দিনের পর 
ফলে পাথর নিক্ষেপ করবে এ দুদিনের কোনো একদিনে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 

মালেক মালেক রহ. বলেছেন, আমার ধারণা তিনি বলেছেন, “সে দুদিনের প্রথম দিন। তারপর তারা পাথর 
নিক্ষেপ করবে রওয়ানা করার দিন ।' 
হাদিস অপেক্ষা আসাহ। 
১৯1১৪ ০) ৪৬০০ ০৯১০ 2১০১ 4০ | এল এ 0» 05 53০ 08 ০ ওল 9০০ 

1৯০55 

দুটি মাসআলা এখানে আলোচনায় আসে । মিনার রাতগুলোতে সেখানে রাত যাপন ও মাসনুন ওয়াক্ত হতে 

পাথর নিক্ষেপ দেরি করা । 


সেখানে মিনার রাতগুলোতে রাত্রি যাপন 


মিনার রাতগুলোতে সেখানে যাপন করা আবু হানিফা রহ.-এর মতে সুন্নতে যুয়াকাদা। ইমাম আহমদ রহ.- 
এর আসাহ বর্ণনা এটিই । অথচ এ রাত যাপন ওয়াজিব ইমাম মালেক ও শাফেয়ি রহ.-এর মতে। 

তারপর যদি হাজি সাহেব রাত্র যাপন পরিহার করেন, তবে এটা হানাফিদের মতে মাকরূহ । এর ওপর 
কোনো কাফফারা নেই 1 মালেক রহ.-এর মতে যদি এক রাতও যাপন পরিহার করে তাহলে দম ওয়াজিব । 
ইমাম শাফেয়ি রহ.-এর মতে এক রাত যাপন পরিহার করলে এক দিরহাম ওয়াজিব । আর দুই রাত্র যাপন 








** সুনানে নাসারি : ২/৩৯, ৮০১৪ ০৮০ ০৮৯] 4০৭৬০ 8৩৪ * সুনানে আবু দাউদ : ১/২৭১, ৮৭) ৬৪ ০১১ ০4০৭৪ ০৪৩৪ 
১৩৯) ' সুনানে ইৰনে মাজাহ : ১১৮, ১১০ ১ ১৮ ৬১ 2৯৯৩ ১৩ সংকলক । 


** দু মুয়াজ্া ইমাম মুহাম্মদ : ২৩৪, 4১ ১ ৯353 159 28০ 5105 23558) ২১৪ | -সংকলক । 
দরসে তিরমিযী -১৭ক 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ২ ২৫৮ 


৯ সনি তি ঠতকশতিকনিকিশবীকীগান্কীবজজনীকতউতগ্রকান্ঝজ কাক্কার জতরাক করস ১এনককরএরজজক ররর কএকীউকউীকরীরককবীঞজক কক ৯৪ র্চজ৮ক গন কক ওক ডিক কক কক এ সক পিকর কিউ রককজতককওকততনড্রকরএতককক তত নকতকক উতর এত তত ঠক কতকরক তক কতক +-+৮-০০৩৩৯৮৩ ০৬৯৪ 


মতেও দম ওয়াজিব ।*** 


মাসনুন সময় হতে পাথর নিক্ষেপ বিলম্ব করা 

কয়েকটি বিষয় এ মাসআলাটির আগে জেনে নেওয়া আবশ্যক । ১. পাথর নিক্ষেপের দিন চারটি । ২. ১০ই 
জিলহজ হতে ১৩ই জিলহজ পর্যন্ত । ১০ তারিখে শুধু জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ। ১১ ও ১২ তারিখের 
তিনটি জামরাও আবশ্যক । ১৩ তারিখে তিন জামরার প্রস্তর নিক্ষেপ। তবে এটা এঁচ্ছিক। ৩. ১০ তারিখকে 
ইয়াওমুননহর, ১১ তারিখকে ইয়াওমুলকার, ১২ তারিখকে ইয়াওমুননাফারিল আউয়াল, ১৩ তারিখকে ইয়াওমুন 
নাফারিসসানি বলা হয়। 

মালেক, শাফেয়ি, আহমদ এবং আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মতে রাখালদের জন্য দুই দিনের পাথর 
নিক্ষেপ একত্রে একদিনে করার অনুমতি আছে। তখন তাদের মতে কোনো প্রকার বদল ও ফিদিয়া ওয়াজিব নয়। 
তবে আবু হানিফা রহ.-এর মতে বদল দেওয়া ওয়াজিব । 

এ অনুচ্ছেদের হাদিস বাহ্যত আবু হানিফা রহ.-এর বিপরীত । কারণ এতে বিলম্ব করা বৈধ বুঝা যায় । অথচ 
আবু হানিফা রহ.-এর মতে এর অবকাশ নেই। 

শাহ সাহেব রহ.-এর এই জবাব দিয়েছেন যে, হানাফিদের গ্রন্থাবলিতে এই মাসআলাতে বিভিন্ন রকমের 
বক্তব্য পাওয়া যায়। ইমাম সাহেব রহ.-এর স্পষ্ট মত বুঝে আসে না। কেনোনা, অনেক কিতাব দ্বারা বুঝা যায় 
বদল ওয়াজিব হবে । আর কোনো কোনোটি ছ্বারা বুঝা যায়, বদল আবশ্যক না। 

আমার মতে এর জবাব হলো, যেসব কিতাবে ইমাম সাহেব রহ.-এর মত বর্ণনা করা হয়েছে যে, রাখালদের 
জন্য (পাথর নিক্ষেপ) একত্রে করার অধিকার নেই -এর দ্বারা উদ্দেশ্য হলো, অবকাশের নির্ভরতা শুধু উটের 
রাখালদের জন্য নয়। অর্থাৎ শুধু রাখালের ভিত্তিতে তাদের জন্য একত্রে পাথর নিক্ষেপের অনুমতি নয়! অবশ্য 
যদি সম্পদ নষ্ট হওয়ারও আশঙ্কা হয় তবে অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি 
দিয়েছিলেন সেটি শুধু রাখালের ভিত্তিতে ছিলো না; বরং এর সংগে সংগে সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কার ভিত্তি 
ছিলো । সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা হলে ইমাম সাহেব রহ.-এর মতেও একসংগে (পাথর নিক্ষেপের) অনুমতি 
আছে। সুতরাং এ অনুচ্ছেদের হাদিসটি তার মাজহাবের বিপরীত নয়*৮৭। 

আবু হানিফা রহ.-এর পক্ষ হতে এর জবাব হলো, এ অনুচ্ছেদের হাদিস বিলম্ব করে জমা করা বাহ্যিক 
সুরতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ যার পদ্ধতি হলো, কোরবানির দিন জামরায়ে আকাবার পাথর নিক্ষেপ করে চলে যাবে। 
ইয়াওমুল কাররে তথা ১১ তারিখে রাতের শেষাংশে চলে আসবে । ফজর উদয়ের আগে ইয়াওমুল কাররের পাথর 
নিক্ষেপ করবে । ফজর উদয়ের পর ১২ তারিখ তথা ইয়াওমুন নাফারিল আউয়ালের পাথর নিক্ষেপ করবে । আবু 
হানিফা রহ. হতে হাসান ইবনে জিয়াদের বর্ণনা অনুযায়ি” এর ওয়াক্ত শুরু হয়ে যায় এবং ইয়াওমুন নাফারিস 
সানির (১৩ তারিখের) পাথর নিক্ষেপ যেহেতু এচ্ছিক এজন্য এটাকে বাদ দেওয়া যায়। একদিনে দুইবারের 
পাথর নিক্ষেপ একত্রে করার একটি পদ্ধতি এই হতে পারে যে, ১১ তারিখের পাথর নিক্ষেপ ইয়াওমুল কার (১১ 





** মা'আরিফুস সুনান-খাত্তাবি : ২/৪১২, ৬১ ৬৩ 354 ৩৪৪ ৪ মুগনি-ইবনে কুদামা : ৩/৪৪৯-৪৫০, মা"আরিফুস সুনান : 
৬/৬৪৩। -সংকলক। 


** দ্র" আল আরফুশ শাজি : ১/১৮৯, ছাপা, এইচ এম সায়িদ, করাচি, মা'আরিফুস সুনান : ৬/৬৪৪, ই'লাউস সুনান : 
১০/১৯১, ২০ ৬৪০৪৩ তে ভা তঠ ৬১০ ০১৯০ ০] ৬৯১ সংকলক । 
** ফতহুল কাদির ওয়াল ইনায়া : ২/১৮৫, ৮১৯1 ৮১৪ । -সংকলক। 
দরসে তিরমিযী -১৭৭ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪ ২৫৯ 


এল শত তত তত শত তত তিতা তিতিতিত কিতিতসিততিউ১হতজউিবসিতরতিতততকঠ রিকি উল ৬ শতক তউিকঠভ্র তএতসজিবীজস কজজওজজকককওকি৯ত৬৬কড ক ৬৪৬ ৬কজক নত ৪৬৬ ওজর $কক৬৬৮৪৮৬৬ ক একক ৯৬৪ ৮৬৬০৪৪০৩৬৬৪ জল$ত৩১৬ ২ উক্ত কতক ৪ক৬ক কক কক ১ ০৩৩ ৪৪৯৩৬৬৩৩৪৮৬১০$৪০৪ক৬৮০২৮৪০০০৯০৩ 


তারিখ) অতিক্রান্ত হওয়ার পর রাতের শেষাংশে করবে এবং ১২ তারিখ তথা ইয়াওমুন নাফারিল আউয়ালের 
পাথর নিক্ষেপ করবে সূর্য হেলার পর! এভাবে ১১ ও ১২ তারিখের পাথর নিক্ষেপ এ হিসেবে একত্রে হয়ে যাবে 
যে, উভয় পাথর নিক্ষেপ ১১ তারিখের সূর্যাস্তের পর ১২ তারিখের সূর্যাস্তের আগে হয়ে যায়। এই পদ্ধতিটিও এক 
ধরনের বাহ্যিক একত্রিকরণ। কেনোনা, হজের দিনগুলোতে রাত দিনের অধীনস্থ ।*৯ সারকথা, আবু হানিফা 
রহ.-এর মতে এই বর্ণনাটি বাহ্যিক আকারে একব্রিকরণের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে । অথচ অধিকাংশের মতে 
প্রকৃত অর্থে দেরি করে এককব্রিকরণের ক্ষেত্রে প্রযোজ্য ৷ কেনোনা, এর ফলে তার মতে কোনো ফিদিয়া কিংবা দম 
ইত্যাদি ওয়াজিব হয় না। সুতরাং রাখাল ইয়াওমুন নাফারিল আউয়ালে (১২ তারিখে) এসে সূর্য হেলার পর উভয় 
দিনের পাথর নিক্ষেপ করতে পারে। 

তারপর একদিনে অন্যদিনের পাথর নিক্ষেপ একত্রে করলে অধিকাংশের মতে পিছিয়ে একত্র করা হবে, 
আগে এনে না।+৯০ 

এ অনুচ্ছেদের হাদিসটি ইমাম তিরমিযী রহ. দু"সূত্রে উল্লেখ করেছেন। 

১. সুফিয়ান ইবনে উয়াইনা সূত্রে । সেখানে এভাবে হাদিসটি বর্ণিত হয়েছে, 


১২৯1১ ৩৮15৪ ০) ৪০০৪ ০৯৯০ 1৮৭৪ ৯০ এ এন ভর 9) 
“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের জন্য একদিন পাথর নিক্ষেপ করার ও আরেকদিন তা 
পরিহার করার সুযোগ দিয়েছিলেন ।' 
এই বর্ণনায় এমন কোনো সুস্পষ্ট বর্ণনা নেই যে, প্রথমদিনে একত্র করবে কিংবা দ্বিতীয় দিনে, বরং 
একব্রিকরণের উল্লেখই নেই । 
২. মালেক ইবনে আনাস রহ. সৃত্রে -যার শব্ধরাজি নিয়েযুজ, 
উাও উট এমা 61958 00 2১৪ ত& 531 ৮১5০৪ ৮৬০০ 4৪০ এএ। ভোজ এ০। ০৯৯০ ০৯৯০ 
৮০৯০ ভিজ ১০৯৪ ০৯ ৪ 0৯ 
এই বর্ণনায় দুইদিনের পাথর নিক্ষেপকে অনির্দিষ্টভাবে কোনো একদিনে একব্রিকরণের উল্লেখ আছে। যা 


থেকে আগে একত্রিকরণ কিংবা পরে একব্রিকরণ কোনো একটি নির্ধারিত হয় না। বরং উভয়টির সুযোগ যনে 
হচ্ছে। তবে এই জাতীয় সূত্রটি উল্লেখ করার পর তিরমিযী রহ. বললেন, 


নি ১৯ 0০৯ ৩1 3)1 52005 431 505 2 পণ 0৩ 





** ওপরযুক্ত জবাবের জন্য দ্র., আল মিসকূজ জাকি-তাকরিরে তিরমিযী থানবি কু.সি. পা্ুলিপি : ১/২৫৩। -সংকলক। 

৯ মা'আরিফুস সুনান : ৬৬৪৪, অবশ্য অনেকের মতে রাখালদের জন্য আগে এবং পরে একত্রে পাথর নিক্ষেপের এখতিয়ার 
আছে! এজ্জন্য আল্লামা খাত্তাবি রহ. বলেন, "অনেকে বলেছেন, তাদের এখতিয়ার আছে। ইচ্ছা করলে আগে আদায় করতে পারৰে, 
আর ইচ্ছা করলে পরে আদায় করতে পারবে ।' 


মা'আালিমুস সুনান-খাতাবি : ২/৪১৮, ১.৯] ৮) 4৪ ০১২ -সংকলক । 

স* এ৬ এৰং এ এর জমির ফিরেছে আবদুল্লাহ্‌ ইবনে আবু বকর রহ.-এর দিকে, হিনি ইমাম মালেক রহ.-এব উদ্ভাদ। - 
সংকলক । 

৬৬০ ০১১) 4$ অর্থাৎ, এই দুই দিনের প্রথম দিলে তথা জিলহজের ১১ তারিখ দিবসে । -সংকলক । 

স* দ্বিতীয় নফর দিবস তথা জিলহজের ১৩ তারিখ দিবস। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খখড ৯ ২৬০ 


এক একক ক জরনরকককিবাওক কক কক এক জর উকরকরকপকাকীতকক রক কক রাডররকককুটীরীর করার রীনা কক কক সর টিক কন্র ও কক কমাতে কিক রক রিরসকিঞ কারক করতীজজজককীতকাকজতকককীন্যকবারককরাকক কুক ন্করগাঞ্র্রক্রাক্রীকাডড কর স্কাজঞপান্করতীককতকজ্তকএ্ঞকককরীকরসসক এক জককাবাদত কাজীর কট কর কাকীকাক ও কন কল 


ইয়াওয়ুন নহরের (১০ তারিখের) পর প্রথমদিন (১১ তারিখ) ইয়াওমুল কার । যা থেকে বুঝা যায়, আগে 
একত্রিকরণও বৈধ । অথচ এটা কারো মাজহাব নয়৷ 

এর জবাবে হজরত শাহ সাহেব রহ. বলেন”* যে, ইমাম তিরমিযী রহ. ইমাম মালেক রহ.-এর যে বক্তব্য 
38 ০ ৩৯১১১ ০১ ৫৮০ 0531 ও: 9৬ 4 ০০৬ দ্বারা বর্ণনা করেছেন, তাতে কোনো বর্ণনাকারির ভুল 


'হয়ে গেছে। তা না হলে মূল শব্দ নিম্নেযুক্ত- ৮: ১১১1 ৬৪ এ 5 
উরি ভাসসর১৩৩০০শ সরল হাদিসের সুবিস্তৃত*** 
গ্রস্থাবলি দেখা উচিত । 
4238০ 08 ০১১৯ ০৭ শেপ ৯১ শি ০৯৯ ০৯৯৯ ৯৯৪ 
যেমন, আমরা আগে উল্লেখ করেছি যে, ইমাম তিরমিযী রহ. এ অনুচ্ছেদের হাদিসটি দুই সূত্রে উল্লেখ 
করেছেন। ১ম সনদ- সুফিয়ান ইবনে উয়াইনা সূত্রে যার সনদ নিয়েযুক্ত, 


** মা'আরিফুস সুনান : ৬/৬৪৮। -সংকলক । 

»* এ অবস্থায় বর্ণনার অর্থ এই হবে যে, রাখালরা প্রথমে কোরবানির জন্য পাথর নিক্ষেপ করবে, তারপর কোরবানি দিবসের 
পর দু'দিনের পাথর নিক্ষেপ জমা করবে । তারপর এই দুই দিনের মধ্য হতে শেষ দিনে তথা ১২ তারিখে ১১ তারিখেরও এবং ১২ 
তারিখেরও পাথর নিক্ষেপ করবে । তারপর যদি মিলায় অবস্থান করে, তাহলে দ্বিতীয় নফর দিবসে অর্থাৎ, ১৩ তারিখেও পাথর নিক্ষেপ 
করবে। 

মুয়াত্তা ইমাম মালিকে হজরত ইমাম মালেক রহ.-এর ব্যাখ্যা দ্বারাও হয়ে যায় । মালেক রহ. বলেছেন, হাদিসে যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের পাথর নিক্ষেপের অবকাশ দিয়েছেন আমাদের মতে- আল্লাহ ভালো জানেন -এর 
ব্যাখ্যা হলো, তারা কোরবানির দিন পাথর নিক্ষেপ করবে । যখন কোরবানির দিনের পরের দিন অতিক্রান্ত হবে, তখন তারা পরবর্তী 
দিন পাথর নিক্ষেপ করবে । এটা হলো, প্রথম নফর দিবস। এদিনে অতীত একদিনের পাথর নিক্ষেপ করবে । তারপর সেদিনের পাথর 
নিক্ষেপ করবে । কেনোনা, কেউ তার ওপর কোনো জিনিস ওয়াজিব হওয়ার আগে আদায় করতে পারে না। সুতরাং ঘখন তার ওপর 
ওয়াজিব হবে এবং সে সময় অতিক্রান্ত হবে, তখন কাজা হবে। তারপর যদি তাদের নফরের প্রয়োজন হয়, তবে তারা তা হতে 
অবসর হয়ে যাবে! আর যদি পরবর্তী দিন পর্যস্ত অবস্থান করে, তাহলে অন্যান্য লোকের সংগে পাথর নিক্ষেপ করবে দ্বিতীয় নফর 


দিবসে এবং সেখান হতে রওয়ানা করবে | দ্র. (৪৩৭ ০০২ ৬০১ ৬৪ ২৯০৪ )। -সংকলক। 

দ্র. আল ফাতনুর রব্বানী লিতারতিবি মুসনাদিল ইমাম আহমদ ইবনে হাম্বল আশ শায়বানি : ১২/৩২২, ২০০) 4১১ 
৯ ৩:31 ৮১০০, নং ৪২২। -সংকলক । 

৯" গাঙ্গুহি রহ. ৮44 0531 ৬৪ এর দুটি ব্যাখ্যা বর্ণনা করেছেন : ১. এতে 0931 ইসমে তাফজিলের শব্দ । এখানে - 5১2০ 


০৭ শয়। বরং এর সেলা। সুতরাং এই বর্ণনায় আউয়াল দ্বারা উদ্দেশ্য হলো, কোরবানির দিন। তারপর 09১1 স্থারা উদ্দেশ্য হলো, 
প্রথম নফর দিবস তথা ১২ তারিখ । সুতরাং এ বর্ণনার অর্থ এই হলো যে, রাখালদের জন্য তারা সর্বপ্রথম কোরবানির দিনে পাথর 
নিক্ষেপ, তারপর ১২ তারিখে শেষের দিকে জমা করে ১১ এবং ১২ তারিখের পাথর নিক্ষেপ একত্রে করতে পারবে। 

দ্বিতীয় ব্যাখ্যা হলো-_ 1.$:4 4931 $ তে ১ কে 2১০ মানা হবে । তখন 0931 তে তাফজিলের অর্থ ধর্তব্য হবে না এবং 


৭১১1 দ্বারা 580 % তথা ১১ তারিখ উদ্দেশ্য হবে। তারপর 8 ৯৬ ০৯৯৪ ১ তে দ্বিতীয় নফর দিবস অর্থাৎ, ১৩ তারিখ উদ্দেশ্য 
হবে। যেনো এই বর্ণনায় কোরবানির দিনের পাথর নিক্ষেপের কোনো উল্লেখ নেই । কেনোনা, এটাতো অবশ্যই যথার্থ সময়েই হবে। 
সুতরাং বর্ণনার অর্থ এই হবে যে, রাখালরা দশম তারিখের পাথর নিক্ষেপ কোরবানির দিনে করার পর ১১ তারিখের পাথর নিক্ষেপ 
১১ তারিখেই করে নিবে। তারপর কোরবানির দ্বিতীয় দিবসে অর্থাৎ, ১৩ তারিখে ১২ এবং ১৩ তারিখের পাথর একত্রে নিক্ষেপ করতে 


পারবে । বিস্তারিত বর্ণনার জন্য দ্র. আল কাওকাবুদ দুররি : ২/১৫৭, ছাপা, ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়্যা। - 
সংককক। 


994৮৯ নেবার যার লানের্রা র্যা 


টিদগ্লল্দপল্রগাগগররাক্নার দাবার 


4৩২1 ০০ ৮6১০ ০: ৮1 ভয় 
২য় সনদ- 


০৯ ভয় 02 এ ৬০ তা: এ 5০ ০৯ এ 0 559 ৬০ 0 40 ও ০৪ ১১০৯] 0১২০ 


০০৪৩ ০০ ৬৭২০ ০৪ ৯০১০ ০৪ ০1-১] ৬ 0১০ 4৩2 0০ 

ইমাম তিরমিযী রহ. এখানে উভয় সূত্র হতে মালেক ইবনে আনাস রহ.-এর সুক্রটিকে প্রধান সাব্যস্ত করছেন। 
পেছনেও তিনি তা উল্লেখ করেছেন । মালেক রহ.-এর বর্ণনাটি আসাহ। 

এখানে প্রশ্ন হয় যে, মালেক ইবনে আনাস রহ.-এর সুত্রটির প্রাধান্যের কারণ কি? 

একটি প্রাধান্যের কারণ এই বর্ণনা করা হয় যে, ইমাম মালেক রহ.-এর সূত্রটিতে আবুল বাদ্দাহের পিতা 
আসেম ইবনে আদিরও উল্লেখ আছে। সুতরাং +33 ৮১০ ৮১০ ০১ ৯৮০০ ০৪0২0 ৬% ০০ বলা সঙ্গত নয়। 
এজন্য যে, এর ছ্বারা এক ধরনের সন্দেহ সৃষ্টি হয় যে, আদি আবুল বাদ্দাহের পিতা । অথচ ব্যাপারটি অনুরূপ 
নয়। বরং তিনি তার দাদা । দ্বিতীয় এই সন্দেহ হয় যে, আবুল বাদ্দাহ এই বর্ণনা আদি হতে বর্ণনা করছেন। 
অথচ ব্যাপারটি অনুরূপ নয় । কেনোনা, আবুল বাদ্দাহ এই বর্ণনাটিকে স্বীয় পিতা আসেম হতে বর্ণনা করেছেন। 
এই সূত্রের বিপরীতে ইমাম মালেক রহ.-এর সূত্রে কোনো সংশয় নেই। রি 

দ্বিতীয় প্রাধান্যের কারণ ৬857587০৬৯০ বেস 
বর্ণনায় আবদুল্লাহ ইবনে আবু বকর এবং আবুল বাদ্দাহের মাঝে আবদুল মালেক আবু বকরের সূত্র আছে। 
অথচ তিরমিযী, আবু দাউদ ৯* ও নাসায়ির”* বর্ণনায় এই সূত্রে এই মাধ্যমের উল্লেখ নেই। সুফিয়ান ইবনে 
উয়াইনার সূত্রের বিপরীতে ইমাম মালেক রহ.-এর সূত্রে কোনো ইখতেলাফ নেই; বরং তার সূত্র কোনো 
ইখতেলাফ ব্যতীত আবদুল মালিকের সূত্র ব্যতীত বর্ণিত। তাছাড়া সুফিয়ান ইবনে উয়াইনার বর্ণনা আবু দাউদে 
এভাবে এসেছে যে, তাতে আবু বকর হতে বর্ণনাকারি আবদুল্লাহ ও মুহাম্মদ দুই বর্ণনাকারি ৷ তিরমিধীর অনেক 
কপিতেও অনুরূপ আছে। অথচ নাসায়িতে আবু বকর হতে বর্ণনাকারি শুধু আবদুল্লাহ । ইমাম মালেক রহ.-এর 
বর্ণনা এ ধরনের বর্ণনা হতেও শূন্য । 


(*' 12555 ১৯)+ 1৬৪ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১০৯ (মেতন পৃ. ১৯০) 
93218784080: পে ৩৩৩১৯ ৯ ৪৯৭ ৯ ৯9৯ ৯৩০৭০, 
৩৯ দু ৫543 495 এ। ৩৮০৪০ 1৫ এ ক ৪৫ এ] চন ৮ 


৮ (২১৮, ০১০ ০৮ ০০৯ তাও ১৯৯৩ ৩) সংকলক । 
৯৯ (১/২৭১, 9] ১১ ০৪)। সংকলক । 
(২৩৯, ৮০০৪ কাঠ) ৪) 1 সংকলক । 

2... *৯ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদণ্ড। 

৮৭২ শে ৮০১০ 2৮৯০৯ ৬৪ ০৮ এ ০ । সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৬২ 


১১ ৯ ৮৮০0 :0-5 ৭৮০ ৭৩০ 4০ ৪৮০ এ| ০১৮০ ক ০৯ ক এ; 03 8৩৭ ০ :08 

০০৬ 

৯৫৮ । অর্থ : আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত, আলি রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

নিকট ইয়ামান হতে আগমন করলে তিনি তাকে জিজ্দেস করলেন, তুমি কিরূপ তালবিয়া পড়েছো? জবাবে তিনি 

বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তালবিয়া পড়েছেন, আমি সেরূপ তালবিয়া পড়েছি। তা 
শুনে তিনি বললেন, আমার সংগে যদি কোরবানির পশ্ড না থাকতো, তাহলে আমি হালাল হয়ে যেতাম । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এই সূত্রে ৮১১১ ০৯০ ০৯৯ 
দরসে তিরমিযী 


এ 5৩৯] ০১20০ ৪১০ এএ। ৪৮৪ এ০ 2৯59 ০৮৮ তি ০০৪ 901 ০০০ শ্রত ০৪ ০০০০ 
“০১০১ 43০ এএ। ০ 0 ০১৮ 4 0৯ এ এ. 2 ৪৩ 2 2 
ইমাম চতুষ্টয়ের মতে অস্পষ্ট নিয়তের সংগে এহরাম বাধা বৈধ ।”” তারপর হানাফিদের মতে অস্পষ্ট 
নিয়তের সুরতে হজের কর্ম কিংবা ওমরার কাজগুলো আদায়ের আগে নির্ধারণ করা আবশ্যক । যদি নির্ধারণ না 
করে এবং তাওয়াফ করে নেয়। যদিও এখনও এক চক্করই দিক না কেনো, তার এহরাম ওমরার জন্য নির্ধারিত 
হয়ে যাবে । এমনভাবে যদি তাওয়াফের আগে আরাফায় অবস্থান করে তাহলে তার এহরাম হজের জন্য নির্ধারিত 
হয়ে যাবে । যদিও প্রথম সুরতে সে ওমরার এবং দ্বিতীয় সুরতে হজের নিয়ত করেনি । 


*০* সহিহ বোখারি : ১/২১১, 0.১ ০ এ ৮৮৭ ক] ৬৩ ৮০৩ ৪ এ। দানি জঞ। ০০ ক এ ০৮ ৯৪ 


১/৪০৮, ০8) ০০৯) ওঠ ৫৮০ 3৯৯ ০৪1 সংকলক । 

৮০৪ প্রকাশ থাকে যে, আল্লামা নববি রহ. লিখেছেন, অস্পষ্ট নিয়ত সহকারে এহরাম বৈধ হওয়া শুধু শাফেয়ি মতাবলবী ও 
তাদের সমর্থকগণের মত । অন্যান্য আলেম ও ইমামগণের মতে তা অবৈধ । যেমন, শায়খ বিন্ৌরি রুহ. মা'আরিফুস সুনানে (৬/৬৪৯) 
বর্ণনা করেছেন। হাফেজ ইবনে হাজার রহ.ও অস্পষ্ট নিয়তের সুরতে মালিকি ও কুফিদের মাজহাৰ এহরাম সহিহ না হওয়া বর্ণনা 


করেছেন। -ফাতহুল বারি : ৩/৩৩০ ৮4) 43০ 41 ৪৮০ ৪0 ০১৬৩ 04১ 4৯০ এ তাত ৩৪ ৩০০ কঃ ১৯ ০ তত । 
তাছাড়া আল্লাম। আইনি রহ.-এর উক্তি স্থারাও এটাই বুঝা যায় যে, শাফেয়িদের ব্যতীত হানাফিসহ জন্যান্য ইয়াম ও আলেমগণের 
মাজহাব এটাই যে, অস্পষ্ট নিয়ত সহকারে এহরাম দুরত্ত নয়। দ্র, উমদাতুল কারি : ৯/১৮৫, ৮৮ ৬ ০) এঠ 4৯1 ৩০ এ 
১4১ 4305 এএ। ৬৮৩ ওঃ] ০১:৩৫ ৮১০০ 49০ এ০। 1 তবে বাস্তবতা এটাই যে, অস্পষ্ট নিয়ত সহকারে বেরুপতাবে ইমাম শাফেযি 


রহ.-এর মতে এহরাম বৈধ, আবু হানিফা রহ. সহকারে অবশিষ্ট ইমামত্রয়ের মতেও এহরাম দুরদ্ত আছে। আল্লামা নবৰি, হাফেজ 
ইবনে হাজার এবং আল্লামা আইনি রুহ. হতে এই মাসআলায় মাজহাব বর্ণনার ক্ষেত্রে ভুল হয়ে গেছে। 


এন্জন্য ফতহুল কাদিরে হানাফিদের মাজহাবে এহরাম বৈধ বলে উল্লেখ করা হয়েছে। দ্র. (২/৩৪৪, 1১৯১) ২৭৬ বাদায়িউস 
সানায়ে' : ২/১৬৩, ৮১৯১ 4 ৯৯৪ ৬ 98 ১, বাহরুর রায়েক : ২/৩২১, ৮১৯১) ৮১৩, রছ্ছুল মুহতার : ২/১৬১, ৮০৮ ০০ 
১,১৬৬ 4 ৯০৫ | আকরাবুল মাসারিতে ইমাম মালেক রহ.-এর মাজহাবও এটিই বর্ণনা করা হয়েছে। দ্র., আশ শরহুস সাগির আলা 


আকবারিল মাসালিক ইলা মুনি ইবনে কুদামা : ৩/২৮৫ ০১৯১ তম ০০৪ ১০০০৪ । এ কারণেই হিম্ৌরি রহ. যা'আরিফুস 
সুনানে (৬/৬৪ ৯-৬৫০) এই মাসআলায় আল্লামা নববি এবং হাফেজ ইবনে হাজার রহ.-এর মত খণ্ডন করা হয়েছে। 


হ্যা হা্রাারহ্রাারারাযারর্ারারান 


5853 (এ 2৬4 লন 25 5 
অনুচ্ছেদ-১১০ ; হজ্রআকবরের দিন প্রসংগে মেতন পৃ. ১৯০) 
১১৪ ০৬ ১০৩৭ ৮ ১৯ ০০ ৩০ এ ৪৮৯ এ 054৫) এ 2 0 0৮ ০5 - ৭০৭ 
১৯ 


টি 


৯৫৯। অর্থ : হজরত আলি রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজে আকবরের 
দিন সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তিনি বললেন, সেটি হলো কোরবানির দিন। 


চর ্ 


পাত ৯০৫ ৯টি পাপ (1১52 লট নি তি পতল: পি 1225 
% 03৮৮ ০০ ০১১৯৭ ০০ ৩৯ লে ৩০ 28 02 985 এ 5 2 উস ৭৯) 


:১৯এ। ০৯ ১৪1 ৪৯ 
৯৬০। অর্থ : হজরত আলি রা. বলেন, হজে আকবর দিবস হলো, কোরবানির দিন । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এটি আলি রা. মারফু' আকারে বর্ণনা করেননি। এটি প্রথম হাদিস অপেক্ষা 
আসাহ। পক্ষান্তরে ইবনে উয়াইনা রহ.-এর বর্ণনা মওকুফ । এটি মুহাম্মদ ইবনে ইসহাকের মারফু" বর্ণনা অপেক্ষা 
আসাহ। একাধিক হাফেজ আবু ইসহাক-হারিস-আলি রা. হতে মওকুফ আকারে অনুরূপ বর্ণনা করেছেন। শো'বা 
আবু ইসহাক হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “আবদুল্লাহ ইবনে মুররা-হারিস-আলি রা. সূত্রে মওকুফ 


হিসেবে ।' 
দরসে তিরমিযী 
৬: 03 5531 ০৯] ৫৯০০ ০৮০৪ এত এ এলি এ 0১০ এআ 2 এও ০০১ ০৮৪০০০% 





** এ অনুচ্ছেদের হাদিসটি তিরমিযী রহ. মারফু' এবং মওকুফ উভয়ভাবে বর্ণনা করেছেন। আর মওকুফ সৃত্রটিকে মারফু' সূত্র 
অপেক্ষা আসাহ সাব্যস্ত করেছেন। মারফু" সুত্রে দু'ভাবে দুর্বলতা আছে। প্রথমতো, এটি মুহাম্মদ ইবনে ইসহাকের আনআনা সূত্রে 
বর্ণিত হয়েছে। অথচ তার আনআনা গ্রহণযোগ্য নয়। কেনোনা, তিনি প্রচুর পরিমাপ তাদলিস করেন। দ্বিতীয়তো এতে আরেকজন 
বর্ণনাকারি আছেন হারিস আওয়ার । তার হাদিসে দুর্বলতা আছে। তাকরিৰ : ১/১৪১, নং ৪০। মওকুফ বর্ণনাটি সুফিয়ান ইবনে 
উয়াইনা সূত্রে বর্ণিত আছে। হারিস আওয়ার যদিও এতে আছে তা সত্তেও তার সনদে মুহাম্মদ ইবনে ইসহাক নেই। এজন্য ইমাম 
তিরমিযী রহ. বলেন, 'এটি প্রথম হাদিস অপেক্ষা আসাহ। আর ইবনে উয়াইনা রহ.-এর বর্ণনা মওকুফ অবস্থার মুহাম্মদ ইবনে 
ইসহাকের মারফু' বর্ণনা অপেক্ষা আসাহ। হজরত বিন্লৌরি রহ. এ অনুচ্ছেদের হাদিসে বলেন, 'এ হাদিসটি শুধুমাত্র ইমাম তিরমিযী 
রহ. বর্ণনা করেছেন। সিহাহ সিত্তার সংকলকগণের মধ্য হতে অন্য কেউ বর্ণনা করেননি। মা'আরিকুস সুনান : ৬/৬৫০। অবশ্য এই 
বিষয় সংক্রান্ত দুটি স্বতন্ত্র বর্ণনা সহিহ বোখারিতে উল্লিখিত হয়েছে। ১. ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কোরবানির দিন জামরাগুলোর মাঝে তার হজের সময় অবস্থান করেছেন। (এ হাদিসের পূর্ববর্তী হাদিস স্থারা এটি বোঝা 
গেছে) এবং তিনি বলেছেন, এটি হলো, হজে আকবরের দিন। (১/২৩৫, ৬০০ ৫৬ ২৬০] 43 )। ২. হুমায়দ ইবনে আবদুর 
রহমান হতে ঘোষণাকারির অন্তর্ভুক্ত করে পাঠিয়েছেন। ঘোষণাটি হলো, এ বছরের পর কোনো মুশরিক হজ করতে পারবে না, 


বাইতুলায় কেউ উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না এবং হজে আকবরের দিন হলো, কোরবানির দিন। (১/৪৫১, ৫ 4১১ 
১৬৯] ৯৩ মা ০৯ ভা এ )। সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ২৬৪ 


১ ০০৬০৩ ৬+ ০০৬৬৬ ০৩৬ ৯৪৬৬০৪৩৪৪৯৬ ত ভরজজককিকভত শন্বস$-১৪৬২৬৯৪৬৯ক ৩৬ কক তক 2৯৩৩৩ কক৬৩এ ৯৮ ৯৯৯৬৩ জিত উ্জজত৯৬ ১৯ ডজক জজজিত ৬৪০ * কিক ক ৮৬ ৯ উজ জজ উজউউককিড উল কততবীর ২৬১৯৮ ০৬৬৬৮৬৮০৬৯৬৪জল স৪তত৫০ -৯৩এত- ৮ তত তত তশতশশিতিতি তত তপতি সঙ্গকতিততত ০১ 


হজে আকবরের ব্যাখ্যায় মতপার্থক্য আছে। সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে হজে আকবর দ্বারা উদ্দেশ্য সাধারণ 
হজ । কেনোনা, ওমরাকে হজে আসগর তথা ছোট হজ বলা হয়। এ হতে পৃথক করার জন্য এটাকে হজে আকবর 
বলা হয়েছে । আরেক উক্তি হলো, হজে আকবর শুধু সেটাই ছিলো যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন ।”০, 

হজে আকবরের দিন সম্পর্কেও ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য আছে। ১. এর দ্বারা বাস্তবে উদ্দেশ্য হলো, 
নহর বা কোরবানির দিন 1৮০* হজরত আলি ইবনে আবু তালেব, আবদুল্লাহ ইবনে আবু আওফা রা., শাবি এবং 
মুজাহিদের বক্তব্য এটাই । এ অনুচ্ছেদ দ্বারাও এই বক্তব্যটির সমর্থন হয় । 

ছিতীয় বক্তব্য হলো, এর দ্বারা বাস্তবে উদ্দেশ্য আরাফাত দিবস । ফারুকে আজম এবং তিন আবদুল্লাহ ইবনে 


জুবায়র রা. হতে এটাই বর্ণিত আছে। 28১০ ০০৯] ৮” কিংবা 28০ ৯৯ ০০৯ ”** বিশিষ্ট বর্ণনা দ্বারাও এরই 
সমর্থন হয়। 

সুফিয়ান সাওরি রহ. বলেন, হজের পাচটি দিন বাস্তবে ইয়াওমুল হজ্জিল আকবার ৰা বড় হজের দিন । যাতে 
আরাফা এবং কোরবানির দিন উভয়টিই শামিল । অবশিষ্ট ইয়াওম শব্দটিকে এক বচন নেওয়া হয়েছে। এটি 
পরিভাষা ও প্রবাদ অনুযায়ি । অনেক সময় ইয়াওম শব্দ বলে সাধারণকাল, কিংবা কয়েকদিন উদ্দেশ্য হয় । যেমন, 
বদরের যুদ্ধের কয়েকদিনকে কোরআনে করিম ইয়াওমুল ফুরকান”** একবচন নাম দ্বারা ব্যক্ত করা হয়। যদিও 
এগুলোতে অনেকদিনই ব্যয় হোক না কেনো। যেমন, ইয়াওমে বু'আছ, ইয়াওমে উহুদ, ইয়াওমুল জামাল, 
ইয়াওমে সিফফিন ইত্যাদি । 

এ তৃতীয় বক্তব্যটি পেছনের দুটি বক্তব্যের সমন্বয়কারি 1”, 

সারকথা, জনসাধারণের মাঝে প্রসিদ্ধ যে, যে বছর আরাফাত দিবস শুক্রবার হয়, শুধু সেটাই হজে আকবর, 
কোরআন ও হাদিসের পরিভাষায় এর কোনো ভিত্তি নেই। বরং প্রতিবছরের হজই হজে আকবর । এটা ভিন্ন 
ব্যাপার যে, সৌভাগ্যক্রমে যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সে বছর আরাফাত 
দিনটি ছিলো শুক্রবার । এটা স্বস্থানে একটি ফজিলত অবশ্যই । তবে হজে আকবরের অর্থের সংগে এর কোনো 
সম্পর্ক নেই। 


৮০৬ হজরত মুজাহিদ রহ. বলেন, হজে আকবর হলো, হজে কেরান। হজে আসগর হলো, হজে ইফরাদ | -উমদা : ১০/৮৩, 
এ১০ 25 ২৮০ ৩ “সংকলক । 

** কোরবানির দিনকে বাস্তবে হজে আকবরের দিৰস সাব্যস্ত করা হয়েছে এই হিসেবে যে, হজের সংখ্যাগরিষ্ঠ কাজ যেমন, 
সুবহে সাদেক উদয়ের পর যুজদালিফায় অবস্থান, জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ, জবাই, মাথা মুণ্তানো এবং তাওয়াফে জিয়ারত 
এদিনই আদায় করা হয় । দ্র., আল-কাওকাবুদ দুররি : ২/১৫৯। -সংকলক। 

”০” সুনানে তিরমিযী : ১/১৩৯ ০৯) ১১ ২৬ ৬০৫ 2০1 এ১% ০৮ ৮০৯৬ ৮৪ -সংকলক। 


”০৯ সুনানে আবু দাউদ : ১/২৬৯, 3১০ ১ ৮. ০০ এ১3। সংকলক । 

৮১ দ্র. সুরা আনফাল : ৪১, পারা-১০। -সংকলক । 

৮১১ একটি বক্তব্য এও বর্ণনা করা হয়েছে যে, হঞ্জে আকবরের দিন স্বারা উদ্দেশা হজরত আবু বকর রা.-এর হজের দিবস! 
অর্থাৎ, নবম হিজরির হজ । যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রা.কে হজের আমির নির্ধারণ 
করেছিলেন। এই হজে মুসলমান, মুশরিক, ইহুদি ও নাসারা সবাই অংশগ্রহণ করেছিলো । এমন কখনও ইতোপূর্বে আল্লাহ তা'আলা 
কর্তৃক আসমান জমিন সৃষ্টি করার পর হতে একত্রিত হয়নি এবং এর পরবর্তী বুরগুলোতেও কেয়ামত পর্যন্ত তা একত্রিত হবে না। 

আরেকটি উক্তি এটিও যে, আরাফার দিন হলো, হজ্জে আসগর দিবস। আর কোরবানির দিবস হলো, হজে আকবর দিবস। 


কেনোনা, তাতে হজের অন্যান্য কাজ পূর্ণাঙ্গ হয় । দ্র. বজলুল মাজহদ : ৯/২৫৩-২৫৪, 5 31 ৩০৯ ০৬৪ 5 সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ২৬৫ 


*কর্ কন এক ৯ ক৬জ৫ককক তর সক 
তিন তিনি তশ তত সত তঠ-2কক তত 22 তসিতিতিতিশ উন ন তিসজতিনিন শির চিকন উট উঠ সক? পরহতিিউিততি৯ক তত ০৯৬৯৯ কস৩৬৩৬৬৬উতক কত ১ততককডতকজক চত্রি৬ক০৪কক্উক্কিতকক্রতরিক ও শন্ঠিডিকউজকব তর এক জজজতককজতর০৬৩ ৬ বক উ্জকতজএকক ভতকতকক৬+৬০৩ ৪৬৬৬ ১১৭৪৬১০০০৫$০৪৩৮০০৩র১৬৭ 


জুম'আ দিবসের হজের ফজিলতের ওপর একটি বর্ণনা তাজরিদুস সিহাহে মুয়ান্তা সূত্রে উল্লেখ করেছেন, 
4৬০ ৮ ০5) ০ 2৩৮53 4০ এ ভাপ এ৪ ০১৪ ০ 895 ০ 4) ৬৪০ ০১ 2৯0৮০ 


৯১৭ হিয়া 
৮১০1 4019 4০০০৯ ০৮ তি ২৯৮ (৪৯৮৮ ০৯ ০০০ ১৯১ ০০৯] ১৯ 3 


05590 ৯১৩ ৪৪ ৪৮৯ 5 গা 
অনুচ্ছেদ-১১১ : দুই রোকন হাজরে আসওয়াদ ও রুকনে 
ইয়ামানি স্পর্শ করা প্রসংগে (মতন পৃ. ১৯০) 


4১১৯১ এড, ১৫3৫9 এ০ ১83৫ 52 31 ৩৮ ১৮০৩১ ৭৯ 


৫1:08 4005 045৭০ এ০ এ উন উর রাড ৬০১২৬ ০০৫ 


৪: . 7 তি €১/ পা ০ ৫ কাঠ ০০ পা ঞ্ ১১০১০ রঃ পেল পদ রা 
০255 5১45০958059 ০ এ ৩১৪ ৪০১ ক5 এ এ | 454 ০15 ০০॥| 
252 পি ৮০ তা 


৮১৩ ৪ টি উন ৮০৪: 2152555 এনে 9৫5০46 ৫51558 1. চু 


নি 


2 4395৯ (555 

নির্রারালারারা ররর রনান ০০1০৬ 
ইয়ামানিতে দীড়াতেন। আমি বললাম, আবু আবদুর রহমান! আপনি রুকনছুয়ের নিকট এমনভাবে দীড়ান যে, 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবিকে এমন দীড়াতে দেখিনি । জবাবে তিনি বললেন, 
আমি যদি তা করে থাকি। কারণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এ দুটো 
রোকন স্পর্শ করা গোনাহসমূহের কাফফারার কারণ । আমি তাকে আরো বলতে শুনেছি, যে ব্যক্তি এ বাইতুল্লাহ 
শরিফ সাতবার তাওয়াফ করবে (সাত চন্ধর দিবে) এবং তা গুণে রাখবে, তার একটি গর্দান তথা গোলাম 
আজাদের সমান সওয়াব হবে। আমি তাকে আরো বলতে শুনেছি, যে কেউ কোনো কদম রাখে (োওয়াফের 
সময়) কিংবা তা উঠায়, আল্লাহ তা“আলা এর ফলে তার একেকটি গোনাহ মিটিয়ে দেন এবং এর বিনিময়ে একটি 


করে সওয়াব লিপিবন্ধ করেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, হাম্মাদ ইবনে জায়দ আতা ইবনে সাইব-ইবনে উবাইদ ইবনে উমাইর-ইবনে উমর 
রা. হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি তাতে “তার পিতা হতে' শব্দটি উল্লেখ করেননি। 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১০৯1 


*১২ মুহিব তাৰারি রহ. 5) তে বলেছেন, এটি আমি মুয়াস্তা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া লাইসিতে দেখিনি সম্ভবত এটি অন্য 
কোনো মুয়াতায় আছে । -মা'আরিফুস সুনান : ৬৬৫২1 -সংকলক। 
*১* নু, উমদাতুল কারি : ১০/৮২-৮৩ ৪১৭ ০3 22৮০ ০১০, বজলুল মাজন্থদ : ৯/২৫৩-২৫৪, 75১1 ৮৯] ৯8৮১৪ 1- 
যা'আরিফুল কোরআন : ৪/৩১৪-৩১৫ 1 -সংকলক । 
** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ও ২৬৬ 


স্কঠক্কক কিউ সউজন্৪ শক এ ততকিকক৬সকপকউজরওত তক রচজতন্চ৪৪ কউ ক সতত উ কত ড় রুপ কউির কলি উ৪জ তির কর$$৬ নক ্ীটিজরীউকহ কর ডক ১৫৯ দর ৪৪৭কএ টিক কক তত কউ ৪ জকপরিত০ ০৯৬ ০৩৫৪০এটককিকর রর কককককতজক্কজ্যাতকজক একক তক৮৫৩ ৬৪৯৩ নক ইএ একক জঞককক। ৩৮০০ 


০১০ ৮3 ০85০) ০৮ ৮৯১১৪ 05 ০৯০ ০৯০ 0৪ 01 এ ০০ ০০৯০০ ০ ১৪০ ৩৮ ৩০ 
০৯৩ ৮০ ৯1 এড 1০০৯৪ ৯০ ৩9:88 ০৬8 23 ২০ ঝআ। ভাজ ভাট) ৬৯০৭ ০০1০৬ 
০৮০০ ৬৩ ০৪৬ 0) 2 3 ০৪০ 2৯১99 ০৮৮৪ 4১০ এএ। ৬১০ লিডার ডি দিলনা ক 


কাউকে কষ্ট দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন দেওয়া অবৈধ । উমর ইবনে খাত্তাব রহ. হতে বর্ণিত 
আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, 


“৭1855 ০১১১ 4183 
এ অনুচ্ছেদের হাদিসে ইবনে উমর রা. এর ভিড় এ অর্থেই প্রযোজ্য যে, এটি কষ্টদান ব্যতীত হতো । যদিও 


হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বনে সুন্নত পূর্ণ করার প্রতি তিনি বিশেষভাবে বেশি গুরুত্ব আরোপ করতেন । নাফে' 
রহ. বলেন, 


৬৯ ৮2 ০80৪ -এ5০5 ভ (৬ 95913 ১৯৯১ 05) ৪০৯ 0৫ ০৯ ০ 
০৯৯1০8১৩১৮৯ 4০ ০১০৬৪ 0৯৬ 57৮5০ ০০৯ ৮৯১] 5 ওঠ 55 0598 ৮5 ৫3 ৪ ৮০০৪ 
“৮৮৭ ০৯ 4০১ 0 ৮৯০০ 4০০ ০১৪ ০১৯ নি ০০০ ৬৬ এ ০০০৪ 2৪ 
এখন স্পর্শ শুধু দুই ইয়ামানি রোকনের করবে, না শামি দুই রোকনও স্পর্শ করবে? এ সম্পর্কে দুটি মাজহাব 
আছে। ১. হজরত মুয়াবিয়া, আবদুল্লাহ ইবনে জুবায়র, জাবের ইবনে ইয়াজিদ, ওরওয়া ইবনে জুবায়র এবং 
হজরত সুয়াইদ ইবনে গাফালা রা.-এর মাজহাব হলো, সমস্ত রোকনকেই স্পর্শ করবে। ইবনুল মুনজির রহ. 
বলেন, হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা. এবং হজরত আনাস ইবনে মালেক ও হাসান-হুসাইন রা. এরও এ 
মাজহাবেই ছিলো । হজরত উমর ইবনে খাত্তাব এবং ইবনে আব্বাস রা.-এর মতে স্পর্শ শুধু রোকনে আসওয়াদ 


ও রোকনে ইয়ামানিকে করবে । হজরত জাবের রা., আবু হুরায়রা এবং হজরত উবায়দ ইবনে উমায়রের আমল 
তদনুযায়ী বর্ণনা করেছেন। হানাফি মাজহাবও এটাই । ইবনুল মুনজির রহ. বলেন, সংখ্যাগরিষ্ঠ আলেমের মত 


** সুনানে নাসায়ি : ২/৩৫, ১৩ ৯১৯] ৬৪ ০] 35১ ৩১এ সংকলক । 

*** তিবি রহ. বলেছেন, অর্থাৎ, প্রচণ্ড ভিড়। হতে পারে এটি সমস্ত চক্করে কিংবা প্রথমটিতে কিংবা শেষটিতে হবে । কেনোনা, এ 

দুটি বেশি তাকিদপূর্ণ অবস্থা । ইমাম শাফেয়ি রহ. উম্মে বলেছেন, স্পর্শ করার সময় ভিড় আমি প্রছন্দ করি না। তবে শুধুমাত্র 
87৮১৬ দিম ১৮ এমন ভিড় যা থেকে মানুষের কষ্ট না হয়। মিরকাতুল 


মাফাতিহ : ৫/৩২০, ৬950 ০০৬] ০৮ ৮03 344 ০৯৯১ 5৭৪ -সংকলক। 
**" আহমদ । তবে এতে একজন বর্ণনাকারির নাম তিনি উল্লেখ করেননি । -মাজমাউজ জাওয়াইদ : ৩/২৪১, $ ১) নই ভিতি 


১০১15 ০4৮৩ । তাছাড়া দ্র. আধবারে মন্কা-আজরাকি (১/৩৩৩-৩৩৪, %-৯) 55983 ১১২৩ 05১8 ১৩০ ৬০ ০৯১৪ )। 
"সংকলক । 


”” আখবারে মক্কা : ১/৩৩২, ০১-৯০ 55১0১ ১১9) 95১8 ১৩ ০০ ০৯39 1 সংফলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ২৬৭ 


ঠা ততঠিততসশঠতরতশতততত তপ্ত তন ত৯ত ৯৫১ তকতকস৯সশততর ইউজ জজ কচিতিতউিসতিত ৯৬৯৯ ১৯১কক তিক উজ ইক কিসউিতিরিওককতিজ তককিঞককর কিকিডি উকি ৪৩০ ০৪৬৯ কচ ও ক৮এ ৯৬৫৪ তক ক ৪৯ ক জজ ৪৪৪ ₹$ তক তক তত ৪৮৩৯৬ ৭ ৬ ৫55৩ ৪ 2৪৩১৯ ৯ $ক৪তউতএ 5৯৮০৪৪৪৪০৪৪ ৪০১৯১৪০০৪০০০ 


এটাই । কিয়াসের দাবিও এটাই যে, স্পর্শ হবে শুধু দুই রোকনে ইয়ামানির। কেনোনা, এই দুটি রোকন হজরত 
ইবরাহিম আ. -এর ভিত্তির ওপর আছে। আর রোকনে আসওয়াদের অতিরিক্ত এই ফজিলত আছে যে, এতে 
হাজরে আসওয়াদও আছে। এই দুটির বিপরীতে শামি দুই রোকনে, না হাজরে আসওয়াদ আছে, না এগুলো 
ইবরাহিম আ.-এর বুনিয়াদের ওপর আছে। যদি এগুলো ইবরাহিম আ.-এর বুনিয়াদের ওপর থাকতো, তাহলে 
চারটি স্তন্তের স্পর্শ হতো ।”** প্রকাশ থাকে যে, রোকনে ইয়ামানি স্পর্শ করতে হবে দু'হাতে কিংবা ডান হাতে। 
শুধু বাম হাতে স্পর্শ হবে না। যেমন, অনেক মূর্ধ এবং অহংকারি করে থাকে । তারপর রোকনে ইয়ামানি চুম্বন 
করা হবে না। বরং শুধু স্পর্শ করা হবে। ভিড় ইত্যাদির কারণে যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে হাজরে 
আসওয়াদের মতো সেখানে ইঙ্গিত করবে না! অবশ্য মুহাম্মাদ রহ.-এর একটি বর্ণনা হলো রোকনে ইয়ামানি 
স্পর্শ এবং চুম্ধনের ক্ষেত্রে হাজরে আসওয়াদের মতো । তারপর শামি দুই রোকন স্পর্শ করা সম্পর্কে মতপার্থক্য 
আছে। তবে এ ব্যাপারে ইমাম চতুষ্টয়ের একমত্য আছে যে, এগুলোর দিকে ইঙ্গিত করা যাবে না। বরং এটি 
কুসংস্কার ।৮২০ 


০৪৮] ০৪ 0১৩] ০ লী এ ৬ 
অনুচ্ছেদ-১১২ : তাওয়াফকালে কথাবার্তা বলা প্রসংগে (মতন পৃ. ১৯০) 
ডি 118170, 4৪৮০১ ৯৮ এ এত 3 ০০ এ ৩৪ 93৬ ১57 ৭ 
3511১844১40 ৩ বু ৩ 


ইনি দূ বারন বালির? রদ 
তোমরা তাতে কথাবার্তা বলো। সুতরাং যে তাওয়াফেকালে কথাবার্তা বলবে সে যেনো ভালো ব্যতীত কোনো 


মন্দ কথা না বলে। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
ইমাম আবু ঈসা রহ. বলেছেন, ইবনে তাউস প্রমুখ-তাউস-ইবনে আব্বাস রা. সূত্রে মওকুফ রূপেও এ 
হাদিসটি বর্ণিত আছে। এটি আমরা মারফু'রূপে কেবল আতা ইবনে সাইব সূত্রেই জানি। সংখ্যাগরিষ্ঠ আলেমের 
মতে এর ওপর আমল অব্যাহত । তারা মনে করেন তাওয়াফকালে শুধু প্রয়োজন ব্যতীত কিংবা আল্লাহর জিকির 
বা ইলমি কথাবার্তা ব্যস্তীত অন্য কোনো কথাবার্তা না বলা যুস্তাহাব। 


১৬০) ১৯০৭ এ এ এ 
এটি চা 


শ্হোেরে 122 সি টিটি? ছি 


*০৯৯ 4০০0॥ ১৫০০ বত ১4০ ১০৮88 





** দ্র“ উমদাতুল কারি : ৯/২৫৪-২৫৫, ০535)0 3174 21০5 ৪৭৪ 1 -সংকলক। 
"* দ্র. যানাসিকে মোল্লা আলি কারি -এরশাদুস সারির মূল পাঠ। (৬৩, ৪ € ১১৪] ২৬০ ৩৪ ০০5 55 ০৯৯১ ৪৪ 
৪ ৯৮] )1 -সংকলক। 


দরসে তির্মিবী-৩য় খণ্ড ও ২৬৮ 


+ ক কক কসম একাজ উজ বাখাস্রকবসকক ক কির্র্ানবা রজত রাবীর ককক্রড়ারক ররর রর উক্রাজ্ীক চক ব্ক কিতা ররকিত শীত কা কক ণককতরনররককা- জনজাতি এজাজ এনকরকক এজরিকক০৮-০০ক ডক ডর্কককড়ন , ঝরকবাকরারিককরঞ্ঞকজকঞ্ডকরকরকরীদও৯৪০৯০৭০ক৪বএ০একডঞঞর্ঞকক কিডজ জলকককরকঝ ক তকতকককক তক শও 


৯৬৩। অর্থ : আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে 
বলেছেন, আল্লাহর কসম! আল্লাহ তা'আলা কেয়ামতের দিন অবশ্যই এটিকে উঠাবেন যে, এর দু'টি চোখ থাকবে, 
যেগুলো ছারা সে দেখবে এবং একটি জবান থাকবে তা স্বারা সে কথা বলবে । ধারা আল্লাহর ওয়াস্তে এটিকে 
(চুম্বন বা) স্পর্শ করবে, তার পক্ষে সে (ঈমানের) সাক্ষি দিবে। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ১.৬ । 


(724১ রি ক ন্ ১৩) এ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১৪ ও ১৯০) 


52204 0০ পতী সে $:৬2৫ এ 
5 25 ৫ ১৫545 5595 ৮$ 04 0০১ 4০ এ এতে ঠা 4 ০8০5 - ৭২৫ 


৯৬৪ । অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, যে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম 
অবস্থায় শুধু সুগন্ধিহীন তেল ব্যবহার করতেন । 


ইমাম তিরমিধীর বক্তব্য 


আবু ঈসা রহ, বলেছেন, মুকাত্তাতের অর্থ হলো, সুগন্ধিযুক্ত | 

আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি গরিব। এটি আমরা কেবল ফারকাদ সাবাখি-সায়িদ ইবনে জুবায়র 
সূত্রেই জানি। ইয়াহইয়া ইবনে সায়িদ রহ. ফারকাদ সাবাখি সম্পর্কে কালাম করেছেন। অবশ্য লোকজন তার 
সূত্রে হাদিস বর্ণনা করেছেন। 


দরসে তিরমিযী 
৮৮ প ৮০ এ পাবে ও 
৬4] ০১০ ১৯১ ১৯১ 299৩ ০৯৬ 00৬ ৫৮০3 35 এ ভাত ভি ০ ০৬০ ০৯০ 01০০ 


৪০ - ৮৯৮০ এর অর্থে ব্যবহৃত”২০। কেনোনা, এটি 4 হতে উত্ভৃত। যার অর্থ হলো, সুগন্ধি । এহরাম 
অবস্থায় স্বয়ং খুশবুদার তেল, কিংবা সুগন্ধি মিশ্রিত তেল ব্যবহার করা সর্বসম্মতিক্রমে অবৈধ । অবশ্য যে তেলে 
খুশবুও মিশ্রিত আছে, সেটা ব্যবহার করা ওষুধ রূপে বৈধ । 

সুগন্ধি ব্যতীত তেলের যে বিষয়টি ইমাম শাফেয়ি রহ.-এর মতে মাথায় ও দাড়ি ব্যতীত সমস্ত শরিরে 
ব্যবহার করা এহরাম অবস্থায় বৈধ । মাথা কিংবা দাড়িতে লাগালে দম ওয়াজিব । 

আবু হানিফা রহ.-এর ষতে খুশবুহীন তেল ব্যবহার করা এহরাম অবস্থায় দম ওয়াজিবের কারণ । চাই এটা 
শরিরের যে কোনো অংশেই ব্যবহার করা হোক না কেনো। 





০ 


৪১৩০ 


শায়খ মুহাম্মল ফুয়াদ আবদুল বাকি বলেন, এ হাদিসটি ইমাম তিরমিঘী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার বর্ণনা 
ভান -সুনানে তিরমিযী : ৩/২৯৪, নং ৯২২। -সংকলক । 


*২* ইবনুল আছির রহ. বলেছেন, যার মধ ফুল পাকানো! হয়। ফলে সেটি সুপদ্ধিত হয়ে উঠে। নিহায্লা : ৪/১১। -সংকলক। 


শত শঠিতততশজ্জসিসি৯নিত তই ১ জ৯ উত্তর ক বারউিউর ৬৯৪১৬ ৬এ ৬ কচ ডক কড$কর৬৬ক৮৬০৪০ 


ই ইত তিনিই বত নতি ভিউ নিল উল নর দির ৬৩৪৮৪৬৩৯৪৪5 ৪2 48555 24৪৮৯25558585852555455555558558858 


আবু হানিফা রহ.-এর দলিল সে বর্ণনা, যাতে উল্লেখ আছে, এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! হজ কি জিনিস? তিনি জবাবে বললেন, 0 ০. 
*২ অর্থাৎ, আসল হাজি তিনিই যিনি বিক্ষিপ্ত চুলবিশিষ্ট এবং ময়লা হবে। তেল লাগানো (১) এর বিপরীত । 

আবু ইউসুফ ও মুহাম্মদ রহ. বলেন, তেল লাগানোর সম্পর্ক মূলত খাদ্যের সংগে । এই হিসেবে তো অপরাধ 
না হওয়ারই কথা । তবে যেহেতু এর ফলে উকুন মরে যায় এবং এটা বিক্ষিপ্ত হওয়ার বিপরীত, এজন্য ছোট 
অপরাধ হওয়ার কারণে সদকা ওয়াজিব । হজরত আবু হানিফা রহ. বলেন, এটা হলো সুগন্ধির মূল পদার্থ । এটি 
এক প্রকার সুগদ্ধি হতে শূন্য হয় না, এটা উকুনও ধ্বংস করে, চুলকে করে কোমল, ময়লা দূর করে এবং চুলের 
বিক্ষিপ্ততা বিপরীত । সুতরাং অপরাধ পূর্ণাঙ্গ । কাজেই দম ওয়াজিব 1৮২৫ 

এ অনুচ্ছেদের হাদিসের বিষয়টি নির্ভর করে ফারকাদ সাবাখির ওপর । যিনি দুর্বল৮২৬। ইমাম তিরমিযী 
রহ.ও এ হাদিসটিকে গরিব সাব্যস্ত করেছেন। ইমাম তিরমিযী রহ.-এর অভ্যাস হলো, যখন তিনি শুধু গরিব শব্দ 
ব্যবহার করেন এর দ্বারা উদ্দেশ্য হয় জয়িফ। যদিও উসুলে হাদিসের পরিভাষায় গরিব সহিহ এবং হাসানের 
সংগে একত্রিত হতে পারে ।৮২ আর যদি হাদিসটি সহিহ হয়, তাহলেও এতে সম্ভাবনা আছে যে, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের আগে তেল ব্যবহার করেছেন! যার আছর অবশিষ্ট আছে। এটাকে (১) 


| ০১, ছারা ব্যক্ত করা হয়েছে। যেমন, আয়েশা রা. খুশবু সম্পর্কে বলেন, ৬$ এ... (১০১৫১ এ ০৮0 ৬৭৩ 


+১৯৭ ৬৯৪ ৫৮৮৪ ৪৮ এ ৪৮০ এ ০১৯০ ৩৬১১ স্পষ্ট বিষয় যে, এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা 
সকলের মতেই অবৈধ । অবশ্যই এটাকে এহরামের আগে সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ করা হবে ।*২৯ যদিও 
খুশবু এবং এর আছর এহরামের পরেও থাকে । 





*২৪ নু. সুনানে ইবনে মান্জাহ : ২০৮ 1 -সংকলক । 

৮২ দু. হিদায়া ফতহুল কাদিরসহ : ২/৪৪০-৪৪১, বাবুল জিনায়াত 1 -সংকলক। 

*২৬ ই্বনে হাজার রহ. তার সম্পর্কে লিখেন, ফারকাদ ইবনে ইয়াকুব সাবাখি (সীনের ওপর যবর, বায়ের ওপর যবর এবং খা 
সহকারে । আবু ইয়াকুব বসরি মামুলি সত্যবাদী, ইবাদতগোজার । তবে তার হাদিস জয়িফ। তার ভুল হয় বেশি, পঞ্চম শ্রেশির 
বর্ণনাকারি । ১৩১ হিজরিতে ইনতেকাল করেছেন৷ ইমাম তিরমিষী ও ইবনে মাজাহ তার হাদিস বর্ণনা করেছেন। তাকরিবুত তাহঞ্জিব : 
২/১০৮, নং ১৬ 1 -সংকলক । 

৮২৭ মা'আরিফুস সুনান : ৬/৬৫৯। -সংকলক । 

*২ সহিহ মুসলিম : ১/৩৭৮, ৮৮) ৮০৯১1 52 ০৯৬০ ৩১০৯০ এ 1 সংকলক । 

৮২» এর সমর্থন হয়, হজরত আয়েশা রা.-এরই অপর একটি বর্ণনা স্থারা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম 

। যখন এহরাম বাধার ইচ্ছা করতেন, তখন তিনি সবচেরে আফজাল খুশবু ব্যবহার করতেন । এরপয় আমি তাঁর মাথা ও দাড়িতে শুভ্রতা 
দেখতাম । মুসলিম : ১/৩৭৮ । -সংকলক। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড 3 ২৭০ দিছি 


এর ১৬ ০৪৩%৪৬৬ক৬ জজজিকতজতনবীককককীউ কত ঠ৪৯ককজকাইিজজরারকজনটউ কন ককজ্জ তত ০৬০ ৩ক০৪৬৮৪৪৯৪৪৩৯৪৬ এক ৮১কিততঠক$$ককিজকিএক৯ ২৩০৯ ৪৯৯ ৯৪ক৯লক ৪৯৩৭৬৬৭৯৪৪৪ ৪৯ ৪৯কক এ ০৯৬এ তি উজগনলতউি৯ ৩৪ ৬৯৬৬৬িডিতকতিজটিততত ৯৮ ০৯৯৬ ঠত- তঠকাশ 


শিরোনামহীন অনুচ্হেদ-১১৫ (মৈতন পৃ. ১৯০) 


পে রা পু প ৯১2৬৮ 9 ০5০০৫ চি 8 £২4 ৯৫ লাকি পি ক্ির্ল রি 

০৩ ০৮৯১ 4৪০ এ ভতগ এ) 0১) ৯৯৫56 2 ০০০০৯ এ ২১৪০ ০০7 2০ 

€% ৯০ 

৯৬৫। অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত যে, তিনি জমজমের পানি বহন করে নিয়ে যেতেন এবং বলতেন যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পানি বেরকতের জন্য) তুলে নিয়ে যেতেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি -১০। 
এটি আমরা কেবল এই সূত্রে জানি। 
দরসে তিরমিযী 


০১485 4 ০০৮০ 40১59 0. ৯৯১ 2৭ ৪০ ০৭ 4৯০ ০৫ ছস 2:০৬০ সিভ ৩০ 
“4৯১১ ০05 
এই বর্ণনা দ্বারা জমজমের পানি অন্য এলাকায় নিয়ে যাওয়া বৈধ বরং এটা উদ্দিষ্ট সুন্নত বলে বুঝা গেলো । 

জমজমের অর্থ : অনেকে জমজমের অর্থ বর্ণনা করেছেন আধিক্য । এই করকতময় কূপের পানি বেহিসাব 
হওয়ার কারণে এর এই নামকরণ করা হয়েছে। আরেকটি বক্তব্য হলো, এটি “*)” শব্দ হতে গৃহীত। যার অর্থ 


হলো, বাধ এবং বারণ করা। যেহেতু যখন এই কৃপ চালু হয়েছে, তখন হাজেরা আ. পানি জমা রাখা এবং বয়ে 
যাওয়া হতে সংরক্ষণের উদ্দেশ্যে মাটির বাধ দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন, এজন্য এটাকে বলা হয় 


জমজম ।৮৩২ 
জমজমের পানি এবং এর মর্যাদা 
জমজমের ফজিলত বহু বর্ণনা ছারা প্রমাণিত। মু'জামে তাবারানি কবিরে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত 
আছে, তিনি বলেন, 2] | ৮৬১১ (৮৭ 2১৮৯ 4৪ ৭১০১ ৪৩ ০০০) 4৯১ ৩০ ০১৩ 2১৬ 
নর গা রাজ জিদ রা? ঠির রিটা রতি রাস রর 


৮০০ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 
৮৯ শায়খ মৃহাম্মদ ফুয়াদ আবদুল বাকি বলেছেন, তিরমিযী ব্যতীত সিহাহ সিভ্তার অন্য কোনো গ্রকার এ হাদিসটি বর্ণনা 


করেননি । সুনানে তিরমিধী : ৩/২৯৫, নং ৯৬৩। অবশ্য মুসতাদরাকে হাকেম (১/৪৮৫, ₹১*) *৮ ০৯ ) এবং সুনানে কুবরা 
বায়হাকিতে (৫/২০২, ₹১*) ০৮৪ ৫4১৯৪ ৬$ ২৮৯১৪ ০১১) এই বর্ণনাটি এসেছে । -সংকলক। 


»*২ দ্র. মু'জামুল বুলদান-হামাবি : ৩/১৪৭-১৪৮। -সংকলক। 
৮০ হাইসামি রহ. এই বর্ণনা সম্পর্কে বলেন, এটি তাবারানি কৰিরে ৰর্ণনা করেছেন। এর বর্ণনাকারিগণ নির্ভরযোগী । মাজবাউজ 


জাওয়ায়িদ' : ৩/২৮৬, ৯) ৩ ৮%১ সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ২৭১ 


* কর কক র৪একক৬৩৮৬ক৪৪৪৫ক০৩৯ক৪৮৪৫রক৪৪র ডক করকক্উিডিককরীকরক্ঞকরকরাক্ককিককত্রকতক্রার তক কুন্ডু এককজএডকব্রিতগরঞ্জকঠককক একক র৬কঞররকরককক্রকককক+ 
ককতিক 
হত নখ কঠিকককতকনরকিকককককর ৪৪৬ ক ককঞ্রড়একরককর ৪৩৫ 
ক 


ইবনে মাজাতে”” জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, ০ 41 ০0) ৩০ 
4] ০০১ এ ০১০১ ৬ 0৮3 ০ এএ ৮ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 
যে, জমজমের পানি যে উদ্দেশে পান করবে, তার জন্যই তথা সে উদ্দেশ্য সফল হবে। 
জমজমের পানি পান করার আদব 


জমজমের পানি পান করার একটি নিয়ম হলো, বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে ডান হাতে তিন শ্বাসে পান 
করবে। প্রতিবার শুরুতে বিসমিল্লাহ বলবে। শ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ বলবে । জমজমের পানি পান করবে খুব 
পেট ডরে। 


ইবনে আব্বাস রা. বলেন, 
এ ১৯৬ ৩5558 সিও এ ১৫১ ৩১৩ আও এ ১ 995 এ 0808 ৬৮ ০৯৪১৬ | 
16১০০ ০০ ০১০৪৪ ১ শর এে্িএএ 08318 ও 05 049 35 এ ৮০ এএ। 0০০ ৩৬ 
তুমি যখন জমজমের পানি পান করবে, তখন কেবলার দিকে মুখ করো এবং আল্লাহর নাম নেবে আর তিন 
শ্বাসে পান করো । তৃপ্তি মিটিয়ে পান করবে । তারপর যখন তা হতে অবসর হবে, তখন আল্লাহর প্রশংসা করবে। 


কেনোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমাদের মাঝে এবং মুনাফিকদের মাঝে 
(পার্থক্যের) একটি নির্দশন হলো, তারা জমজমের পানি তৃত্তি মিটিয়ে পান করতে পারে না। 





৯ ২২০, ৯১০) ০৭ ০১২] ২১৪ | -সংকরক। 

"* সুনানে ইবনে মাজার ওপর তাঁর তা'লিকাতে তীকায়) বর্ণনা করেন, 'ইমাম সুযুতি রহ. এ গ্রন্থের চীকায় বলেছেন, এ 
হাদিসটি লোকমুখে খুবই প্রসিদ্ধ! হাফেজে হাদিসগণ এ হাদিসটি সম্পর্কে মতপার্থক্য করেছেন। অনেকে এটিকে সহিহ বলেছেন। 
কেউ হাসান, কেউ জয়িক, তবে সেকাহ হলো প্রথমটি । জাওয়াইদ গ্রন্থে আছে, এ হাদিসের সনদ জয়িফ । কেনোনা, আবদুল্লাহ ইবনে 
ুয়াম্মাল জয়িফ। এ হাদিসটি ইমাম হাফেজ রহ. মুসতাদরাকে ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এ 
হাদিসটির সনদ সহিহ। আল্লামা সিনদি রহ. বলেছেন, আমি বলবো- ওলামায়ে কেরাম এ বিষয়টি পরীক্ষা করে অনুরূপই পেয়েছেন। 
ভ্র-, (১০১৮, নং ৩০৬২, ১) ০০৭ ৬৪] ৩০৪ 

শায়ধ ইবনে হুমাম রহ. বর্ণনা করেন যে, হজরত আবদুপ্লাহ ইবনে মুবারক রহ. কেয়ামতের দিন পিপাসা হতে বাচার নিয়তে 
জমজমের পানি পান করেছিলেন। ইমাম শাফেয়ি রহ. এ জন্য পান করেছিলেন, যাতে তীরান্দাজিতে তার লক্ষ্যবস্ত ঠিক হয়। সুতরাং 
তিনি প্রতি ১০টির মধ্যে ৯টির ক্ষেত্রেই ঠিক করতেন । ভুল হতো না। ইবনে হাজার আসকালানি রহ. বলেন এ রকম অসংখ্যা বিষয় 


উ৩৭ 
৭” মুসতাদরাকে হাকেম : ১/৪৭২, 444১ ₹১+) ০* ০১৬] , সুনানে বায়হাকি : ৫/১৪৭, ১৪১ ০৯] 2১৬৭ ৬৯১ 
৮১০০ ০১৩৩ ০১০৪ ৬ 1 সংকলক । 


55552558 দরসে তিরমিবী-ওয় খু 2.২৭২............................ 
দীড়িয়ে পানি পান করা সংক্রান্ত ব্যাপক নিষেধাজ্ঞার বর্ণনাগুলোর”* আবেদন হলো, দীড়িয়ে জমজমের 
পানি পান করাও নিষিদ্ধ বা মাকব্হ হওয়া । এটি মাকরূহ কিনা? এ ব্যাপারে মতপার্থক্য রয়েছে, কিন্ত প্রধান 
হলো, জমজমের পানি দীড়িয়ে পান করা বিনা মাকরূহ বৈধ । তবে যুস্তাহাব নয়।৮* বোখারিতে*** ইবনে 
আব্বাস রা.-এর বর্ণনা ১) ০৭ 4৬ 0১ 4৩৬০ 49 ৬১২০ তক] ৮০০৪ বৈধতার বর্ণনা” কিংবা ভিড় 
ইত্যাদির ওজরের ক্ষেত্রে প্রযোজ্য 1৮২ 
জমজম পান করার পর নিষ্লেযুক্ত দোয়া পড়বে, 45 ০১ ৮৬১১ ৮5 ৩05 ৪০৮০ এ ক (0 


৮৪৩ 


“হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারি ইলম, প্রচুর রিজিক ও সর্বরোগ হতে শিফা কামনা করছি।' 
একটি প্রয়োজনীয় মাসআলা 


ওজু বা গোসল করা জমদ্জরমের পানি দ্বারা আফজাল নয়। অবশ্য যদি পবিত্র শরির বিশিষ্ট ব্যক্তি বরকত 
অর্জন করার নিয়তে গোসল করে কিংবা ওজু করে, তবে এটা বৈধ । ততৃজ্ঞানীগণ লিখেছেন যে, ওজুহীন ব্যক্তির 
জন্য এর দ্বারা ওজু করা বিনা মাকরূহ বৈধ । অবশ্য গোসল ফরজ বিশিষ্ট ব্যক্তির জন্য এর দ্বারা গোসল না করা 
উচিত। তাছাড়া জমজম দ্বারা ইন্তেঞ্জা করা কিংবা শরির কিংবা কাপড় হতে প্রকৃত নাপাক দূর করা হারাম ও 


মাকরূহ 1৮৪ ৫15 9 4০১ ৮৮০) 403 সেংকলক কর্তৃক) 


৪1 





*» দন. ফতচুল বারি : ১০/৮২, 2১১১১ ৮৯৩5 ০৮৬ ০০ ৬৪ সংকলক । 

৮০» শামি রহ. তাই লিখেন, সারকথা, এ দুটি স্থানে দাড়িয়ে পানি পান করা মাকরূহ না হওয়ার বিষয়টি প্রশ্নুসাপেক্ষ। দাড়ানো 
এ দুস্থুলে মুস্তাহাব হওয়াতো দূরের কথা । সম্ভবত সবচেয়ে আফজাল হলো, মাকরূহ ন৷ হওয়া । যদি আমরা মুস্তাহাব হওয়ার প্রবক্তা 
না হই। রদ্দুল সুহতার : ১/৯৬, 6) 5১35 ০৮4৪৪ ০০ ১৩০ ও$ ০০৬০ সংকলক! 

৮৪০ ২/৮৪০, 2১১১1 ১35 ০৮৪ ০১ এও 1 -সংকলক । 

**১ কেনোনা, তিনি কোনো কাজ করতেন একবার কিংবা বহুবার, বিষয়টির (বৈধতার) বর্ণনার জন্য । আবার সর্বদা করতেন 
আফজালতার ভিত্তিতে । -ফতন্থুল বারি : ১০/৮৩। -স্ংকলক । 

**২ খাসায়েলে নবৰি : ১৫৬। মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহ. এখানে জমজমের পানি দাড়িয়ে পান করা আফঙ্জাল সাব্যত্ত 
করেছেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পানি দাড়িয়ে পান করার ব্যাপারে নিষেধাজ্ঞাও এসেছে। তাই অনেক 
আলেম জমজমের পানিকেও এ নিষেধের শামিল করে রাসূলে আৰরাম সান্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই পানি পাল করাকে (যার 
আলোচনা ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় এসেছে) ভিড়ের ওজর কিংবা বৈধতার বর্ণনার ক্ষেত্রে প্রযোঞ্জা বলে বর্ণনা করেছেন। তবে 
ওলামায়ে কেরামের প্রসিদ্ধ বক্তব্য হলো, জমজম এই নিষেধান্তার শামিল নয়। এর পানি দীড়িয়ে পান করা উত্তম । -খাসায়েলে নববি 


শরহে শামায়েলে তিরমিযী : ১৫৫-১৫৬, ৮৮4১ 4১৮ 4০1 ৬৮ 4০ ০০ ১০৯ ৬ এ তল ০ ০৯৯ সংকলক । 
**৩ সুসতাদরাকে হাকেম : ১/৪ ৭৩, 4] ১৪ ০১১৬ ৮ 2১১ “এ সংকলক । 
** জুবদাতুল মানাসিক : ১৩৮-গুনইয়াতুল যানাসিক সূত্রে, রঙ্গুল মুহতার : ২/২৭৮, ০৮৮ *৯০৮) ৮ কই সম 
০৯ ৮5৩ ০৯০০১ 1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৭৩ 


ইিনাররারার রাবার ররর বারা রিপার 
(4৯৩১ ১৪) শশ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১৬ (মতন পৃ. ১৯০) 

০ 4০ ০৮৮ এ পার ১০৪ ৩৪০৩ 8০ ৯৩০ ৭৭৭ 

৩৮৩ :0 1981 রি বিভিন্ন 3৩88 0 5৫ এ ১1 পে এ ০০ 4৮3 
এ % 1 টি 2৫ (০. রা 

৯৬৬ । অর্থ : আবদুল আজিজ ইবনে রুফাই' বলেন, আনাস রা.কে আমি বললাম, আপনি রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে হাদিস অনুধাবন করেছেন এমন কোনো হাদিস আমাকে বর্ণনা করুন। 

তারবিয়া তথা জিলহজের ৮ তারিখ দিবসে তিনি জোহরের নামাজ কোথায় আদায় করেছেন? জবাবে তিনি 

বললেন, মিনায় । বর্ণনাকারি বলেন, আমি বললাম, তিনি নফরের দিন তথা রওয়ানা করার দিন (জিলহজের ১৩ 

তারিখ) তিনি আসরের নামাজ কোথায় পড়েছেন? জবাবে তিনি বললেন, আবতাহে। তারপর বললেন, তুমি 

অনুরূপ করো যেমন করেন তোমার আমিররা। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ০১৯৯। 
ইসহাক আজরাক-সাওরি সূত্রে এ হাদিসটিকে গরিব মনে করা হয়। 
০৬০৩ ০ ৫ € ০০৪০৯] ০9১১3 এ | এ সে 2958 0১৯ ০০ ৯১০৪ ০০৬০৯ ৯৬ 
25৮ 59089 6১595৮4১১৮৬ ০০৪ ০ 14/% 29এ ০8০৮ ০৭ ০ 38১] _৯1£% 25 2৮৯৭] 
৩১৯ 4৯19) 0৯১৮০ 4৯৯০3 এ/ ০৩ ১১ ৬ ০০০ 4৯৯০ ৬৮5 


পা 
চে 


5 +৩০কক কক ০৪৪৯ কক শত আন্ত উ্উজকিকনজকত এ শওকলীকিজতসকিকীকি ৯৪৯৯৬ ক৬ক ক০৬ঞজ এক ও কওক তকখক কর ৮৯৪ লা উপকিএউকিজককজনক্িজজরিজও ০৯৬৬৬ ৬৬৩ এ৪৭৬ক৪৬কজাডকককউককককককতকডউউকককজঞএকজরীজজজডিউটজ কন জিন ৮ সিক্ত বলকশ 


৮১৯ আঞা 
04১০ | ০১০ 4) ০০৩০ 
জানাজা অধ্যায় (৮) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
১০ ৩ চা ৪ ও আও 
অনুচ্ছেদ-১ : রোগের সওয়াব প্রসংগে মেতন পৃ. ১৯১) 


রত নি পীর ২০. টি: 812 টিক 2718 4৮ ৫প রি 
১১১ শা ০১৯ 2 পি ০ ঞআ ৬০০ এ/ ২৯১69 :এও 4895 05 ১৬৬৭ ০০ 5 55 
পে শি ্ রঃ রি 4 


টি বিটা রিয়ার 

5952 5 55 ৯9 কি কউ 4৪০ ১ ৬ ১৪ 4৬ 

৯৬৭। অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুশমনের 

ওপর কাটা কিংবা তার চেয়ে বড় কোনো বিপদ আপতিত হোক না কেনো, এর ফলে আল্লাহ তা আলা তাপ 
একটি দরজা বুলন্দ করেন এবং একটি গোনাহ ক্ষমা করেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবায়দা ইবনুল জাররাহ, আবু হুরায়রা, আবু উমামা, আবু সায়িদ, আনাস, 
আবদুল্লাহ ইবনে আমর, আসাদ ইবনে কুরয, জাবের, আবদুর রহমান ইবনে আজহার এবং আবু মুসা রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ, বলেছেন, হজরত আয়েশা রা.-এর হাদিসটি ০৯০ ১৯ 
৮ ৮ প্র ৯ রি ্ চট. পপ নে বিরহ 
১ ৩8 ১০ এ দিও এ ও এ০৪ এ 53505 2 এ কু এপস লে ০৪7 খত 


৮4০৫4 556 ঠ. ৯৫৩ 45 ৮০০৮ ০ ০০ তত €:: 8: ০ ৯ কিনি 
বু ০ 0 29 31 ক ক ৪৯ ৩৮০৩ ১১৫১৯ ১3 ০ ০১ ০০১৭ 


৯৬৮। অর্থ : আবু সায়িদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো 
ব্যথা মুমিনের ওপর পেরেশানি কিংবা দুঃখ আপতিত হোক না কেনো, এমনকি কোনো চিন্তা তাকে পেরেশান 
করে ফেলে, তার ফলে আল্লাহ তাআলা তার গোনাহ মিটিয়ে দেন। 





৯৮৫ ১3২৯ 5)৩৯ এর বহুবচন। )-৯ থেকে গৃহীত । যার অর্থ হলো, গোপন করা, লুকানো । 59২৯ শব্দটির জীমে যের এবং 
যরব সহকারে । এর অর্থ মৃত। তবে যের অধিক ফসিহ। একটি উক্তি হলো, জানাযা জীমের উপর যবর সহকারে মৃতকে বলে। সার 
জীমের নিচে বের হলে সে খাটিয়াকে বলে যার ওপর মৃতের লাশ থাকে । আরেকটি উক্তি হলো, এর বিপরীত । অর্থাৎ, যবর সহকারে 
এর অর্থ হলো, সে খাটিয়া যার ওপর মৃতের লাশ বিদ্যমান । আর যের সহকারে অর্থ হলো, মৃত ব্যক্তি । জীমের যবর এবং ঘের ওধু 
একবচনে | বহুৰচনের শব্দে জীমের যবর সুনির্ধারিত। দ্র. আল-মাজমূ' : ৫/৯৩, আল-কাওকাবুদ দুররি : ২/৯৬৩, লিসানুল আরব : 


৫/৩২৪- সংকলক ! 
রসে ভিরামিবী ১৮৭ 


রসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৭৫ 


তত নিত তক ত উতর তত জি ঠিহকপিক কট পকসজর কক কিন করাচির উজ কিক ও এউিক ০৪৬৯ ইক সঞ কত কওত$কখওক$৪ কচি ও৬এ ৯৬০৪০ উকর কক কড ৮৬ কক ক৬৬৬৮৬০৪ক৪৬৩ জর কক ৬৬$৮৯৩৭৯৩এ রড ৪কড৬$ককককককডকি ক ওক তক তত ড৪৪৪৪$-৭কককককডিকঞকককজত৬ ০৪৬০৯ র ক্র ক ভগকরএক৬ত 


আবু ঈসা রহ. বলেছেন, এ অনুচ্ছেদে এ হাদিসটি ০১৯১। 
তিনি বলেছেন, জারূদকে আমি বলতে শুনেছি, আমি ওয়াকি'কে বলতে শুনেছি যে, তিনি পেরেশানি 
(গোনাহের) কাফফারা হবে শুধু এ হাদিসেই এটি শুনেছেন । 


তিরমিষী রহ. বলেছেন, অনেকে এ হাদিসটি আতা ইবনে ইয়াসার-আবু হুরায়রা-নবী করিম রাস্লুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। 


০82১০] 5৬৩৪ 2 ৪ ও এ 
অনুচ্ছেদ-২ : রোগীকে দেখতে যাওয়া প্রসংগে (মতন পৃ. ১৯১) 
2895 8520 তে 315 ডে তা রর ভি এ এ উর ৩5 05৯6৪ ৭, 


৯৬৯। অর্থ : ছাওবান রা. হতে বর্ণিত, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
একজন মুসলমান অপর মুসলমান ভাইকে যখন দেখতে যায়, তখন সে সর্বদা চয়ন করতে থাকে জান্নাতের 
খেজুর । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত আলি, আবু মুসা, বারা, আবু হুরায়রা, আনাস ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ছাওবান রা.-এর হাদিসটি | আবু গিফার এবং আসেম আহওয়াল এ 
হাদিসটি আবু কিলাবা-আবুল আশ'আস-আবু আসমা-ছাওবান রা. সূত্রে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন৷ আমি মুহাম্মদকে বলতে শুনেছি, যিনি এ হাদিসটি আবুল আশ'আস- 
আবু আসমা সুত্রে বর্ণনা করেছেন, তারটি আসাহ। 

মুহাম্মদ রহ. বলেছেন, আবু কিলাবার হাদিসগুলো কেবল আবু আসমা হতেই বর্ণিত। ব্যতিক্রম শুধুমাত্র এ 
হাদিসটি । আমার মতে এটি বর্ণিত আবুল আশ'আস-আবু আসমা সুত্রে । 


গে ৯9 + 
১১৯৮5 ৪" ১98 43545১6045 4৮ এম পে 6০ 058 ১ এন লে ১ -৮ ৭ ও 


রে পাকে র্পা 


৯৭০। অর্থ : ছাওবান রা. সূত্রে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস 
বর্ণনা করেছেন। তাতে তিনি আরেকটু বেশি বর্ণনা করেছেন, “জিজ্ঞেস করা হলো, খুরফাতুল জান্নাত কি? জবাবে 
তিনি বললেন, তার ছেঁড়া ফল।' 


55৯ ০০ তন ভন 05 ১5 ও ০০ ৮9৮০০ ৬০ ০৮ ১১৯৯ ০৮৭ ভআ। ৮৮ ০৪ ০০ ১১৯৬ 
১৬০০৪) ওঠ ০০ 8 5৪৯ 2১ ৩৬ ৬৬৯৬ ১৯১ 2০৩ ৭৯১০ এ) ৬১১৩ ভা ০০ 


কর কক উকি এক উা্ক৩৯৪ক৯ককচক৬র৬িকডি তর তজককদজকজজীজ * তক $ন্ওগকিক ৩৯ ৮৩ক৬৬জ৪৬৬৬৬রীকরকবজককতিতজত ভি ক৬ ৪ ৬ককক৬৬৬ক০৬৬্ক ৮৭কর ৬৬ নপক কিজি উজ জবীজীন্রিতজ্ীকচিকরীর ₹৬+৮৬ক ডকডঞ্ঞককতি৯ক৩৭ উতককাপাতরউজউিজককীরীকিজ তত সত ৭৭ 


হু আহ হনে আদা ছাওবান রা. সূজে নবী করিম রাসূলুল্লাহ সাররান্সাহ আলাইহি ওয়সাল্াম 
হতে খালেদের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি তাতে “আবুল আশ'আস হতে' শব্দটি উল্লেখ 


করেননি । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, অনেকে এ হাদিসটি হাম্মাদ ইবনে জায়দ হতে বর্ণনা করেছেন। মারফু'রূপে বর্ণনা 
করেননি । 
৮৫৫৫৯ এল কলর ৪8৮88 08 এ ০ ভর রর চি » 55৭০ 
182১5 0%০১৮৭ সত এ! (503 03 33525 ১7:03 52 ৯৯১০ 72 


ত.১।7৯৯525৮:5ঠ1৫ র্বে 282 বি দন 4৮ ১১৮৮১216512 পর্ব ২৮৪ 
১ এএ 052) ০৮৮5 ৬5 9৬ 15 ০ 9 279 ১১০ এ] ০৫৯ ডিল 55 এ ভাত 
ৰ রর * ০ 255 ্ 


2 5 ₹. চি ৮৫০ শা ৫ লঠিলি রি জি রি ৯0১৯৯ ৯ ঠি রা টা, রর 
3/০ ৬৫ ত এুর | ০১5 35 ০০০ ই! 2৯৮ ৩৮০ ১৪ 0৮ ০৮ এ ১১৮ ০০ ৭3০ ০ 


এল 


৯৭১। অর্থ : আবু ফাখিতা রা. বলেন, আলি রা. একবার আমার হাতে ধরে বললেন, আমার সংগে চল, 
ইসাইনের নিকট যাব! তাকে দেখার জন্য। তখন আমরা তার নিকট পেলাম আবু মুসা রা.কে। তখন আলি রা. 
বললেন, আবু মুসা! আপনি কি শুশ্রধার উদ্দেশে এসেছেন, নাকি দেখা জন্যঃ জবাবে তিনি বললেন, না বরং 
এসেছি শুশ্রধার জন্য । তখন আলি রা. বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 
যে কোনো মুসলমান অপর মুসলমানের শুশ্রাধার জন্য সকালে যাবে, সন্তর হাজার ফেরেশতা বিকেল পর্যন্ত তার 
জন্য মাগফিরাত কামনা করে । আর যদি বিকেলে শুশ্রাষার জন্য যায়, তবে সত্তর হাজার ফেরেশতা সকাল পর্যন্ত 
তার জন্য রহমত ও মাগফিরাত কামনা করে এবং তার জন্য জান্নাতে একটি বাগান হবে 

ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি গরিব হাসান। আলি রা. হতে এ হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত 
হয়েছে। তার মধ্যে অনেকে এটিকে মারফু' আকারে বর্ণনা না করে মওকুফ আকারে বর্ণনা করেছেন। আবু 
ফাখিতার নাম হলো, সায়িদ ইবনে ইলাকা। 


বি নি পো * পে ্ পে পে ৮ চা 
5] ভাটি! তে ভার্ন কেই ৯ ৩ 2 
অনুচ্ছেদ-৩ : মুত্যুর কামনা করা নিষেধ প্রসংগে মেতন পৃ. ১৯০) 
2 5টি এ 085059৪5555 এ5 এ এ ০০ 2 পয ৪5 তা 
নি ৮৯৩ ০824 যার ০ 2: ০ পে রি রর ৫ ০ 
4৭0256০053১ ই ০৪ আআ নিউ ৩ ১ ০৫ ৫ 59 আত এএ ৩৮৮ তা ৯০ 
৮প৮( ৫ - শু 5১৯০৫ হল রি ৩৯৯৮ ১৬৪ ১ ৫ 
১4০) 946 255 49০ এ এদেল এ ০5590 85 এ ০১৮৩ তি ৯০ ভে ০ সি এ পে 
৯৭২। অর্থ : হারিসা ইবনে মুজাররিব বলেন, খাব্বাব রা. এর নিকট প্রবেশ করলাম । তিনি তার পেটে তখন 
(চিকিৎসার উদ্দেশে) দাগ লাগিয়েছিলেন। তারপর তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লামের 
কোনো সাহাবি এমন কষ্টের সম্মুখীন হয়েছেন বলে আমি জানি না, যেমন কষ্টের শিকার আমি হয়েছি । আমি 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৭৭ 


তই ঠিকসিশিতিত ঠিতিত ৯কত টিকিট জিত তত তঠজবতিকরব পসতিক কক নজক ই তরজজজতিত চিত ৬2 তশ রসিক রত তরীকা তক কক ৩৩১৩ উ ক কজচঠকরচজবীতক৩৩৬ কক জঝগ তক ক কড৩৪৬৬৮৪০৫০$ক কল ৪১৪ কডকমক ১৪০ রনক্রককর কর্ড ৬ এক রড৮৪রও্তাক৬৪৩০৪কড়৪করকককক একর কঝচওওজডলককজকগকউডিপ্ককক 


রাসূল্ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি দিরহাম পেতাম না। অথচ আমার ঘরের কোণে এখন 
চলিশ হাজার (দিরহাম) আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যু কামান করতে 
নিষেধ না করতেন, তাহলে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত আবু হুরায়রা, আনাস ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, খাব্বাব রা.-এর হাদিসটি ০৯. ০১-.৯। 


আনাস ইবনে মালেক রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে। তিনি বলেছেন, 
তোমাদের কেউ কোনো ক্ষতির কারণে মৃত্যু কামনা করবে না। বরং দোয়া করো, আয় আল্লাহ! আমাকে 
ততোদিন জীবিত রাখো, যতোক্ষণ পর্যন্ত জীবন আমার জন্য কল্যাণকর হয়। আর আমাকে মৃত্যু দাও, যখন 
ওফাত আমার জন্য কল্যাণকর হয়। 


রী শপ ২৫ €₹:,৮. 

443 435 এএ। এ তত 96 এ ৩ ০ 

৯৭৩। অর্থ : হজরত আলি ইবনে হুজর ... জানাস ইবনে মালেক রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে এ হাদিসটি বর্ণনা করেছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯... ০৯৬1 
দরসে তিরমিযী 
4:55 ৬৪৮59 ১ ০১১৯ ০]০ ৯১৫0৬ ০১১২ 0৯ ২০১৯ ৮৪৯০৪ 
সেক লাগিয়ে চিকিৎসার শরয়ি বিধান 


এ অনুচ্ছেদের হাদিসে বর্ণিত “551 ২৪” শব্দ (দাগ লাগানো) চিকিৎসার বৈধতা প্রমাণিত করে । অথচ 
বিভিন্ন বর্ণনায় এ হতে নিষেধ করা হয়েছে।১*৮ গাঙ্গুহি রহ. বলেন, দাগ লাগানো সংক্রান্ত নিষেধাজ্ঞার 





”* সহিহ বোখারি : ২/৯৪৭ এ,৬। ০৯১১ ০০০ ৩৫১ ০৭৩ 5৮০৭৪ ০৫৪ » সহিহ মুসলিম : ২/৩৪২, ০৪ ০3৪ 
4৫০১ ০৯ ৬ ৬৮০ 95155 ৪ 59813 3593 ৬৪১ সংকলক । 

৮৭ ৮1954 5 59 দাগ দেওয়া । -সংকলক। 

+ « যেমন, সহিহ বোখারিতে ইবনে আব্বাস রা.-এর বর্ণনা । নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগনিরাময় 
তিনটি জিনিসের মধ্যে আছে মধু সেবন, শিক্গার মাধ্যমে দুষিত রক্ত বের করা এবং আগুনে দাগ দেওয়া । আমি আমার উম্মতকে 
আগুনে দাগ দেওয়া হতে নিষেধ করি । ইমাম বোখারি রহ. এই বর্ণনাটি দুই সূত্রে বর্ণনা করেছেন। দ্র., (২/২৪৮, ৬৩ 5০ 553৫ 
০০ ভঠ$ ৪৬ 01 

হজরত ইমরান ইবলে হুসাইন রহ. বলেন, নী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ লাগাতে নিষেধ করেছিলেন । তারপর 
আমরা দাগ লাগিয়ে সফলকাম হলাম না। (উভযন্থলে মুতাকান্লিমের আলিফ উহ্য থাকবে), সুনানে আৰু দাউদ : ২/৫৪৩, ৩435 


দরসে ভিরমিষী-৩য় খঙ্ 2 ২৭৮ 


কক+স্চকক৩৬ সঞঞাকন্ কক তজ ৯িকজজতক - ভসল পাকরক কতক উজত ক ককউত্তজজউজীউিস জাজ কপীরবীকরজজকিকজাজ উতলা ৯৪৮ ০০৯৪৩৬জকঞকক৬ ৯৮৬৭৬ ৬ক৩এ হকিন এ৬৩৯ক কিউ কক কক লভজত সক ৯ ৬ক্জ জ্উ উকিউপক্কউজতজততিসিজ তজতজরীতিশীতততশপাত্জতি৯৬৬৯জএতর তত তিনি জি তত স৯তিশতিতত তত 7 


তখন এর অনুমিত দেওয়া হয়। 

অনেকে বলেছেন, নিষেধাজ্ঞার হাদিসগুলো খারাপ আকিদা নিয়ে সেক দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তা না 
হলে বিশুদ্ধ আকিদা নিয়ে দাগের মাধ্যমে চিকিৎসা করানোর ব্যাপারে না প্রথমে কোনো অসুবিধা ছিলো, না 
এখন। অনেকে বলেছেন, নিষেধাজ্ঞার হাদিসগুলো হারামের ক্ষেত্রে নয়, বরং সুপথ প্রদর্শনের ক্ষেত্রে 
প্রযোজ্য ।”** অথচ বৈধতার হাদিসগুলো*০ প্রযোজ্য অবকাশের ক্ষেত্রে ।”৭১ আহকারের সম্মানিত পিতা হজরত 
মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহ. বলতেন যে, শরিয়তের দৃষ্টিতে দাগ লাগানোর মাধ্যমে চিকিৎসা করা 
পছন্দনীয় নয় । কেনোনা, এটা হলো চিকিৎসার ক্ষেত্রে গভীরে পৌছা তথা বাড়াবাড়ি । অথচ ভাওয়ান্ধুলের জন্য 
সঙ্গত হলো, চিকিৎসা অবলম্বন করা। তবে এতে গভীরভাবে বিমগ্র না হওয়া। বরং উচিত তা অন্বেষণে 
ভালোমত কাজ নিয়ে আল্লাহর ওপর ভরসা থাকা । অথচ আরববাসী দাগ লাগানোর ওপর সীমাতিরিক্ত নির্ভর 
করতো। তারা বলতো, সর্বশেষ ওষুধ হলো দাগ লাগানো । এজন্য শরিয়তে সেক দেওয়ার মাধ্যমে চিকিৎসা 
করানো হতে বিরত থাকা পছন্দনীয় করেছে ।৮৫২ 





এগ ৬ ২১৩ ০৯ সুনানে ইবনে মাজাহ : ২৪৯, 50 ০১২, সুনানে তিরমিযী : ২/৩৪, 2৯135 5৪ ৮৯ ৩ ০৪ এ ৬ 
৬৯৮ 1 -সংকলক। 

৮৫» এর সমর্থন হয় সহিহ বোখারিতে বর্ণিত 'হজরত জাবের ইবনে আবদুক্লাহ রা.-এর বর্ণনা স্বারা। নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো দাওয়া বা প্রতিষেধক । এখানে দরসে তিরমিষীর টীকায় ৮5১০১ শব্দ আছে। 
এটি ভুল। মূলত বোখারি শরিফে আছে, 75১5১ (ওষুধ বা প্রতিষেধক) । থাকে, তবে শিক্গায় দুষিত রক্ত বের করা কিংবা আগুনে দাগ 
লাগানোতে । তবে আমি দাগ লাগানো পছন্দ করি না। (২/৮৫০, 0:০১ ০১০১১ ১৯৮ 555 9 5৮4 ৩৮ ০০৪ এ 498 
১)। -সংকলক। 

*৫০ যেমন, বৈধতার কয়েকটি হাদিস নিষ্নেযুক্ত। ১. হারিসা ইবনে মুজাররিব রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । ২. সুনানে 
আবু দাউদে বর্ণিত হজরত জাবের রা.-এর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মু"আজ রা.কে তীর 
নিক্ষেপের ফলে দাগ লাগিয়েছিলেন। (২/৫৪০, 5] ৬$ 4৭5 এ 5935) 1 ৩. সুনানে তিরমিধীতে বর্ণিত হজরত আনাস রা.-এর 
বর্ণনা । নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত সাদ ইবলে জ্ুরারা রা.কে শরির লাল হয়ে ফুলে যাওয়ার কারণে দাগ 
লাগিয়েছিলেন। (২/৩৪, 4১ ৬১ ২০৯১) ৬$ ₹ন ৩ ৬৪৪ ০৬ ২৯৪ ), সুনানে ইবনে মাজাহ বর্ণনায় এসেছে নিয়বেযুক্ত শব্দ । 
4৯৩] ৩$ 3৮৮০ 08 ১৬৮55 ০0৩ 4৯০ এ তন এএ ০৯০ ০) ২৪৯, এ ৩১ ৮১৪) ৪. হজরত জাবের রা. বলেন, 
একবার হজরত উবাই ইবনে কা'ব রা. খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট 
একজন ডাক্তার পাঠিয়েছিলেন । তখন তিনি তার আকহাল রগে দাগ দিয়েছেন! সুনানে ইবনে মাজাহতো : ২৪৯ । -সংকলক। 

৮১ দ্র, আল-কাওকাবুদ দুররি : ২/১৬৪ ! আরেকটি জবাব এই দেওয়া হয়েছে যে, নিষেধাজ্ঞার হাদিসগুলো তখনকার ক্ষেত্রে 
প্রযোজ্য যখন দাগ লাগানোর প্রয়োজন না হবে । এই উক্তি করেছেন আৰু তৈয়ব রহ. দ্র. কাওকাব : ২/১৬২। -সংকলক । 

*৫২ সুফতি সাহেব রহ.-এর কথার সমর্থন এই বর্ণনা স্বারা হয়, যাতে নবী করিম সাল্সান্টাহ আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী 
সাল্লাল্লাহু আলাহহি ওয়াসাল্লামের সে সত্তর হাজার ব্যক্তির গুণ উল্লেখ করে বলেন, বারা বিনা হিসেবে জান্নাতে প্রবিষ্ট হষে এনা তারা 
যারা ঝাড়ফুঁক করে না, তাৰিজ ও কুসিচ্দিতে বিশ্বাসী নয় এবং দাগ লাগার না ও তাদের প্রতিপালকের ওপর তাখন্রান্ুল করে। ভর. 
সহিহ বোখারি : ২/৮৫০ ০০৪ 58551 -সংকলক । 


শক্ব্কিকককএক্তকিক্কঞকতকিককরুকিব কক রক রাকঞঝ জন উড কজক্চক *৮ ১১৯৮ ক৯তকতঠ এত ৩৬৮ ইস উজির উিকতজঞউিসিকড৬ক ৬ কচ ডক উত ৪৩৪ ৪ক৬$ ০৪৬৪৬ তত ৩৩৪ কত৬৪৯৬০৪ক এক ০৬৩ ক ৯কক৬৯৬৯কপত্রািও রক রক্ওক্র ররউতপাক কও ডর এজ কতকরক উজ কড কবাকজ ক ৮৪৬৪ কক৪ ৪কককিএককজ ওক জ বক কক ৬৬ 


আর সেক দেওয়াতে রোগাক্রান্ত ব্যক্তির জন্য মারাত্মক কষ্ট সুনিশ্চিত । আর শিফা কাল্পনিক । সুতরাং দাগ 
লাগানোর মাধ্যমে চিকিৎসা করার ব্যাপারটি শরিয়তের দৃষ্টিতে অপছন্দনীয় হওয়ার এটাই কারণ । দাগ লাগানোর 
মাধ্যমে চিকিৎসার মূল বৈধতার বিষয়টিতে কোনো সন্দেহ নেই। যদিও আফজাল নয়। যে সব বর্ণনায় নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কর্তৃক দাগ লাগানোর মাধ্যমে চিকিৎসা করা বা করানোর উল্লেখ 
আছে, সেগুলো সবই বৈধতার ক্ষেত্রে প্রযোজ্য । সম্ভবত অন্যান্য চিকিৎসা ছ্বারা ফায়দা না হওয়ার কারণে সে 
ক্ষেত্রে অপারগতার পর্যায়ে সেক দেওয়ার বিষয়টি অবলম্বন করা হয়েছে। সারকথা, সেক দেওয়ার মাধ্যমে 
চিকিৎসা হতে যথা সন্ভব দূরে থাকা ভালো । 
এখনকার অপারেশন দাগ লাগানোর মাধ্যমে চিকিৎসারই অন্তর্ভুক্ত । সুতরাং উচিত এটাও ভীষণ প্রয়োজন 
ব্যতীত অবলম্বন না করা। 
৯৮০ ০৩৭ ৪৯৫০ 0 ও) 9 ১৩১ ০৮১ 4৪০ এ ডো 0৯5) 0) ১৬ 
এর দ্বারা বুঝা গেলো যে, মৃত্যু কামনা করা অবৈধ । হাদিস গ্রস্থাবলিতে এ সংক্রান্ত আরো অনেক বর্ণনা 
এসেছে। যেমন, বোখারি শরিফে হজরত আবু হুরায়রা রা. হতে মারফু আকারে বর্ণিত হাদিস আছে, 
২০৪ 01 4০৪ ০ ১1৯৯ 35980) এ ১৯৯০ এ ৬ ০০৯০ শত ০০৪ ১১ 
এবং মুসলিমে বর্ণনায় নিয়ন শব্দাবলি বর্ণিত আছে, 4393 01 4 ০০46৬ ১১ ৯ ২৩৯৪ ১৪০ এ 
1১৯৯ 1 ০৮১০ ০০৬ ১৪ ১ 493 ০৭০০ ৮০০০ 25৯৯। ৩৬ এ ৮৫ 
প্রশ্ন উঠে যে, হজরত উবাদা ইবনে সামেত রা.-এর একটি বর্ণনা দ্বারা মৃত্যু কামনা পছন্দনীয় বুঝা যায়। 
তিনি বর্ণনা করেন, 
43) ১5 41 ৮ ৯) ০১১ ৮০5 4 ৮৯৯ 4১) 1 ৬৯৯] ০০৭ 2 এ ০১ 4৪০ ৪1 ০০ কিঃ 0 


চগিদিি 

জবাব হলো, মৃত্যু কামনা যদি পার্থিব ক্ষতির কারণে হয়, তবে সেটা অবৈধ! আর যদি পরকালীন ক্ষতির 
কারণে হয়, যেমন তার ঈমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা হয়, তবে মৃত্যু কামনায় কোনো অসুবিধা নেই। এর 
দলিল আনাস রা.-এর হাদিস, 43 05১ ৬০ ১৯এ। 75১ ১০০৪ 003 45 এ ৬৬০ এন 05০9 0 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেনো, বিপদের কারণে মৃত্যু কামনা 

না করে। এ থেকে বুঝা গেলো, মৃত্যু কামনার নিষেধাজ্ঞা ব্যাপকতার ওপর অবশিষ্ট নেই। বরং এটা পার্থিব 


ক্ষতির সংগে বিশেষিত। যদি দীনের হিফাজতের উদ্দেশে মৃত্যু কামনা করে, তবে এতে কোনো সমস্যা নেই। 
বরং আল্লামা নববি রহ. বলেন, এটি মুস্তাহাব ।৮৫ 





* নফি এখানে নাহির অর্থে ব্যবহৃত । -সংকলক । 

"* দ্র. ২৮৪৭, ০৬৭ ০০৪০ এ০০ এক) ৩১২ 5৮০৭] ০৪৫5 )। -সংকলক। 

পত্র ২৩৪৩, ক ০১০ ১৯ এ এ০০ 2৯55 ০০৪ 5984315 কআ১ ০5১৪১ 55 5835) 1 -সংকলক । 

”* সহিহ মুসলিম : ২৩৪৩, ৮৮৫ 40 ০ এ ০৫ ০ ০০ ৬৪ 59850813 ৪১4) ০৬২৪১ 09 ০৪৩৫ । -সংকলক। 

” সহিহ মুসলিম : ২/৩৪২, 4 0১ ১০] ০৬৭ ৬১৭ 285 ০৪ 1 এই বর্ণনার পরবর্তী শব্দগুলো নিয়নেবুক্ত- 494 :)3 
৩14৪৯ 549 595 0 ৬৪5) ক] 1৯ ৮৬৯৪ ০৪৩ ও ৪৬৬ ক 2998 9০০ এ 1 সংকলক । 

** ওপরযুক্ত বিস্তারিত বর্ণনার জন্য দেখুন, মিরকাতুল মাফাতিহ : 8/১, ২, 451 ২০৪] ১৩,১০৪ ০৩ ২৭৬ 1 -সংকলক। 


১১১4 


৬৬১৬ ৪০৯৯৬কক শত ০5৯ ৯৮৩৬৬৬ ৬৪৬ক৬$ক৬৬৪কক৬৩ক$ক৯খক৬ক৬ক এক রএক৬৪৬৬০৪ককজজকঞকককবাতজখ৬ ০+ ৬৬৬৫ রক০৯ককজ জ্ডজজডউককসককক৬ক ৪৫৬০৬ ৬ কক ক ৮৬ককখকিক্কাকউ৬ককউ৬ক৯জত৬তক ১৬৬৬৬ ১৬৬৬৬র ৯কজিজিজিতরতরকজজ জজ জভজলকীস তি রত ঠিক সও৬ ১ কিকনি কক পতিজএতিপজিক সস জন স্তি জি জি 


১৮5 টা ও ৪ এ এ 
অনুচ্ছেদ-৪ : রোগীর জন্য প্রার্থনা করা প্রসংগে মৈতন পৃ. ১৯০) 
35১০৮ 144১৮ এ। এ তে ও 9938 8০৯০ ৩ - ৭৫ 


কত জগ কি 


85547 480 47 25595 0৮54 0৫ 2৫ 05488 ৪৮৪ & ৬ এ৪০ £0 25৩5 4 ০১ 
৯৭৪। অর্থ : আবু সায়িদ রা. হতে বর্ণিত যে, জিবরাইল আ. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট এসে বললেন, হে মুহাম্মদ! আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? জবাবে তিনি বললেন, হ্যা। ফলে তিনি 
বললেন, বিসমিল্লাহি...। আল্লাহর নামে সমস্ত কষ্টদায়ক জিনিস হতে আপনাকে ঝাড়ফুক করছি। সমস্ত অপবিত্র 
সত্তার অনিষ্ট হতে এবং হিংসুক চক্ষু হতে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। আল্লাহ আপনাকে আরোগ্য 
করবেন। 


ও 4 ৫৪৯৮৫ 82৮5৯ ৫৮৮০ 


38850 ৩৫৫: 0 2৯50১ 580 ৯০ 05 ৯৮4 88৩৭ ২০ ৩৬ কি ও ০১১৯7 27%2 
০০০95557852 বর ও ৫৪ ৫১৫০ ৮০0 5:485 এর এ 3 ০৫ ০৮ 28 
১5৫8 53 5 এত সে ০৯৫ ০৫ :00৫ 25005 6 ০0০১ 4০ এ 
১৮০০ ১১৯৫ 
৯৭৫। অর্থ : আবদুল আজিজ ইবনে সুহায়ব বলেন, আমি এবং সাবেত বুনানি আনাস ইবনে মালেক রা.- 
এর নিকট প্রবেশ করলাম ৷ তখন সাবেত বললেন, আবু হামজা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস রা. 
বললেন, আমি কি রাসূলুল্লাহ সাল্লাম্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝাড়ফণুক দ্বারা তোমাকে ঝাড়বোনা? তখন তিনি 
বললেন, অবশ্যই ৷ তখন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বান্নাস..... ৷ অর্থাৎ, হে মানব জাতির প্রতিপালক! 
রোগ-বিমারি হতে সুস্থতা দানকারি! আপনি শিফা দিন। আপনি শিফাদাতা। আপনি ব্যতীত আর কোনো 
আরোগ্যদাতা নেই । এমন শিফা কামনা করছি, যা কোনো রোগ ছেড়ে দিবে না। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


হজরত আনাস ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু সায়িদ রা.-এর হাদিসটি ০৮০ ০৯ 

আবু জুরআ রহ.কে আমি এ হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । আমি বলেছিলাম, আবদুল আজিজ-আবু 
নাজরা-আবু সায়িদ সূত্রে বর্ণিত হাদিসটি আসাহ, না আবদুল আজিজ-আনাস সূত্রে বর্ণিত হাদিসটি? জবাবে তিনি 
বললেন, উভয়টি সহিহ । 

আবদুস সামাদ ইবনে আবদুল ওয়ারিস-তার পিতা-আবদুল আজিজ ইবনে সুহায়ব-আবু নাজরা-আবু সায়িদ 
ও আবদুল আজিজ ইবনে সুহায়ব-আনাস রা. সূত্রে বর্ণনা করেছেন। 


2৯ক$একর চিতক তল ০৪ ৬িতজিদিড রত তততড৬৬ ৯৩৩৬৬ *৬সি৬ক এপ্ড ০৬৩০ জিকতিকতির জকি কজরজি* ও৩৬ ০৪৩৬৮৬ক ০৩৩ক০০ এড জহর কক ডক তত কক ৬৯৬০৬ ০ ৬৪ ৪৬ ০৯ ৬৪ ₹৪ ডক কও ভক্ত ভক৬ ৬৪৭ 5 ৪৪৬ তর ল৬৬৬৪৮৬৬ক৪ কও ৬জত রজত ভক্ত ভঙকত এল সত র শড় কতক ৪৪5 জকক৩৪৬০৪০০৩৪র ৪৪ক১ 


11 255251 ৮৮ এআ ও ৪ এ 5৭ এ 
টানাটানি ওসিয়তের উৎসাহ প্রদান প্রসংগে (মতন পু ১৯২) 


45 এ ২১৪ চে: ০১৭ ৬2 এ 55525881852 :০০ ৩৪ ০ » _ ৭৬ 
£ 7৮ নি লট * রাতে 9৯৫ 


2 55511727 


৯৭৬। হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 
মুসলমানের জন্য আবশ্যক হলো, তার নিকট ওসিয়ত করার কোনো বিষয় হলে সে ওসিয়ত তার নিকট লিখে না 


রেখে দু'রাতও অতিবাহিত না করে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত ইবনে আবু আওফা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ০১৯০ ০১. । 
দরসে তিরমিযী 


433 085) ৪৪ ৮১৬৭ 5০৭ ৬৯ ৬ 2 05 ০5 ০ আআ) ভিজ 4০ ০৯50 00 ০৯0 ১০০ ৯ 211০০ 


ঞ 


৯১১০ 22535 4৮553 31 48 ভাসি হও 

অধিকাংশের মতে হাদিসের অর্থ হচ্ছে, যার নিকট কোনো আমানত থাকে কিংবা তার দায়িত্বে কোনো খণ 
কিংবা ওয়াজিব থাকে, চাই আল্লাহর হক হোক বা বান্দার হক, ওয়ারিসের হক হোক বা অন্যদের, তার জন্য 
ওয়াজিব হলো, এ সম্পর্কে ওসিয়ত করে যাওয়া ।”* যদি কোনো প্রকার হক তার দায়িতে না থাকে তাহলে 
ওসিয়ত ওয়াজিব নয়। দাউদ জাহেরি রহ. এর মতে যেসব আত্ত্ীয়-স্বজন তার মিরাসের হকদার নয়, তাদের 
জন্য সর্বাবস্থায় ওসিয়ত করা ওয়াজিব। মাসরূক, তাউস, ইয়াস, কাতাদা ও ইবনে জারির রহ.-এরও এটাই 


মাজহাব । তাদের দলিল আল্লাহ তা'আলার এই বাণী- ০)-৯৯ এ 91 ১] ১৩১৯। ০০১1১ ০৪০ ০৩5 


৪১১৭০ 05358)19 ০৪৯ ২০১৪ *৯* তাছাড়া এ অনুচ্ছেদের হাদিসও তাদের দলিল । অধিকাংশের মতে 
আত্মীয়-স্বজনের জন্য ওয়াজিব হক ব্যতীত অন্য কোনো ওসিয়ত ওয়াজিব নয় । ইমাম চতুষ্টয়, সুফিয়ান সাওরি, 





*৫৯ সংকলক কর্তৃক এ অনুচ্ছেদের ব্যাথ্যা প্রদত্ত । 

”” ওসিয়ত ৬০১ ভাঁ্ি ভে 2 পাশ মিলিত হওয়া । ১৯১ ৬ ৯) মিলানো। ওসিয়তের বহুবচন আসে ১.০) । 
পরিভাষায় বলা হয়, এমন মালেক বানানো, যেটি মৃত্যু পরবর্তীকালের দিকে সন্বন্ধযুক্ত। -কাওয়ায়িদুল ফিকহ : ৫৪৪ । আল্লামা নববি 
রহ. বলেন, এটিকে ওসিয়ত করে নাম করা হলো, কারণ তার জীবনে (সম্পদ) যা ছিলো, তা তার পরবর্তী লোকদের সংগে মিলিত 
হয়েছে। -শরহে নববি আলা মুসলিম : ২/৩৮, 3১০30 5১৩৫ 1 -সংকলক। 


** সহিহ বোখারি : ১/৩৮২, ১০ 5১35 2৯3৬ , সহিহ মুসলিম : ২/৩৮-৩৯, 2১০১৪ 5535 0) 1 -সংকলক। 
** ওসিয়াতনামা কিভাবে লিখতে হবে? কিভাবে বিন্যন্ত করা হবে? এর বিস্তারিত ও প্রশান্তিদায়ক পদ্ধতি আমার মুরশিদ ও 


শায়খ হজরত মাওলানা ডাক্তার আবদুল হাই রহ. স্বীয় উপকারি গ্রন্থ আহকামে মাইয়িতে (১৭৮-১৮০, সপ্তম অনুচ্ছেদ) লিখেছেন। 
বিমার হিড গারেন। নিহত জহর কেনের 


*৮* সূরা বাকারা : আয়াত-১৮০, পারা-২। -সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খগু ৮ ২৮২ 


৬০৩৪ কও ০০ ৮কক৮০শ০ককন ও ক ৬ক ৮৮৪ কত এক +হ কক ৯কক্৪ক৩ কেজি এ এ সক ৯কিপত৩ ক অক্কীছঙ কম কজত সরররককতকিওজ উট ককীও কক উকগারীকত ককজউকীউিউভীককীউিউকউতকিককতজ উর উঞ্জনকীজ তত কী কবীতডকতরল কাজ রাজ্জাক এল কতক ্কজজক জগত -দীজকগ রহ কজডজ জাজ জতজঠন ৩৮৮ আসত লসততসিততছিত? 


শাবি এবং ইবরাহিম নাখয়ি রহ.-এরও এটাই মাজহাব । বাকি আছে আয়াতের বিষয়টি । এটি অধিকাংশের মতে 
রহিত। কেনোনা, মিরাসের হুকুম নাজিল হওয়ার আগে ওসিয়ত ওয়াজিব ছিলো । যখন ম্রীরাসের হুকুম এসে 
গেলো, তখন আর ওসিয়তের প্রয়োজন অবশিষ্ট থাকেনি । আয়াত রহিত হওয়ার দলিল হলো, এতে মাতা-পিতার 
জন্য ওসিয়তের উল্লেখ আছে। বস্তুত ওসিয়ত সর্বসম্মতিক্রমে অবৈধ | কেনোনা, তারা ওয়ারিসদের শামিল 1 নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, এ) 2০) ১ ৮৮ তথা কোনো ওয়ারিসের জন্য 
ওসিয়ত নেই। এতে বুঝা গেলো চৈ ₹53০ 5435 - আয়াত মিরাসের আয়াত”* দ্বারা রহিত। এখন এ 
অনুচ্ছেদের হাদিসের জবাব হলো, এই হাদিসটি মুসলিম শরিফেও এসেছে । তার শব্দগুলো নিম্নেযুক্ত, ৩ 
১১৩০ 39355 48755531৩৪৪ 4৩৪ ভাগ 01 38 ভি এ ৩ (০৭ পট এতে ০ ৪৪ চে এ 
4৪ ৬৯৯% শব্দ দলিল করছে যে, এই হুকুম সে ব্যক্তির সংগে খাস, যে ওসিয়ত করতে চায়, যদি ওসিয়তের 


হুকুম ওয়াজিব হতো, তবে এটাকে ইচ্ছার সংগে শর্তায়িত করা হতো না। প্রকাশ থাকে যে, অধিকাংশের মতে 
গর ওয়ারিসের জন্য যদিও ওসিয়ত ওয়াজিব নয়, তবে সর্বাবস্থায় তা মুস্তাহাব ।”১* 


ভাঠও এএএ এি ০১০৩ এক 
অনুচ্ছেদ-৬ : সম্পদের এক-তৃতীয়াংশ ও এক -চতুরঘাংশের 
ওসিয়ত প্রসংগে মেতন পৃ. ১৯২) 
৫০4০০৮৮45৬০ এ এক 3১45 জিত এড ১১০০০ - ৭৮৭ 
0212 ০৪ £39.555 ৩৬: 03 5০ ৮০ এ চো ২ 2, ইক 45549 
১5 ১৫ ৮4 ৫৫ ৫ ৫8558 ০ 4৫ 2৯8 405 ঠা ১2 ০০9 3৪ ১৩ 


তের 88:4৫ । 2 এ 


৫ 4800755 485 & ০০০৪৮ 0254 088 এ ০০০৫ 0৩১৫ 8৮৫০ (৯১ 

৯৭৭। অর্থ : সাদ ইবনে মালেক রা. বলেন, আমার অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন, তুমি কি ওসিয়ত করেছো? বললাম, হ্যা। জিজ্ঞেস করলেন, কি 
পরিমাণ? বললাম, আমার সম্পূর্ণ সম্পদের । এগুলো আল্লাহ্‌র পথে । তিনি বললেন, তাহলে তোমার সন্তানের 


স্ক্র. সুনানে নাসায়ি : ২/১৩১, ১০1৬ ২৮০ 04 ০১২ ০৩] 555 সুনানে আবু দাউদ : ২/৩৯৬, ৩১৯১৪ 55৪ 
১১) ৭৯১ ৬ ৪৩৯ ও ৪ * সুনানে তিরমিযী : ২/৪২, ৩১৬ ২3 ৩ তল ৬২ আও শীশিঞ। ০৪ 5 ১ সুনানে ইবনে 
মাজাহ : ১৯৪, 15 4৮৯১3 ২১৩ ৩১৬৯] এসএ 1 সংকলক । 

*প অর্থাৎ, শে 08১91 ৯৯ ০ 9590 ০85১ ও$ এ ০৪ সুরা নিসা : আয়াত-১১, পারা-৪ 1 -সংকলক। 

৮ দেখুন, (২/৩৮-৩৯, 3৯99 5555 )। সংকলক । 


*** দু, তাকমিলায়ে কতহুল মুলহিম-উল্তাদে মুহতারাম : ২/৯৪-৯৫, 3০১) ৩৯5৪ 1 -সংকলক । 
** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত 


উঠত ঠিউত উঠব জভগচিকাকীকালতকিজি$উিকইিডিও লতি ৬ঠ ৪ বজিনিকী সিউকজিত পক ৪৩১০০ ক০নুজিনিজজি তর ডলতে দাতিতি তত রড জজ জর ড৬৬ ০৬৬ কত 52 ০ উজান এত 5 রজত কত উউত ৪৩৪ 5উ০৩৩০০কতক 5৯৮2৬3৮2525 5৯ 53৯5555৯5৮৬ 5৬585৩554 558554৯5558 5255ব ৪5 গজ ভমি৪ তরিকত হিতি হন এত 


ওসিয়ত করো । তিনি বললেন, এরপর হতে আমি কমাতে থাকলাম । অবশেষে তিনি বললেন, তুমি এক- 
তৃতীয়াংশের ওসিয়ত করো, এক-তৃতীয়াংশ অনেক। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী বলেছেন, আবু আবদুর রহমান বলেছেন, আমরা এক-তৃতীয়াংশ হতে হ্রাস করা মুস্তাহাব মনে 
করি। কেনোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক-তৃতীয়াংশ প্রচুর । 
তিরমিষী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে ইবনে আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, সাদ রা.-এর হাদিসটি ০৯. ০১-৯। 


এ হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত আছে। তার হতে ১: শব্দ বর্ণিত হয়েছে । আবার ৯১৫ ০১৫ $ বর্ণনা 
করা হয়। ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত। তারা এক-তৃতীয়াংশের বেশি ওসিয়ত করার 
মত পোষণ করেন না। এক-তৃতীয়াংশের কম করা মুস্তাহাব মনে করেন । 

ইমাম সুফিয়ান সাওরি রহ. বলেছেন, তারা ওসিয়তে এক-পঞ্চমাংশ মুস্তাহাব মনে করতেন, এক-চতুর্থাংশ 
নয়। বস্তুত এক-চতুর্থাংশ এক-তৃতীয়াংশের চেয়ে কম। আর যে এক-তৃতীয়াংশের ওসিয়ত করলো, সে কিছু 
রেখে গেলো না। অথচ তার জন্য শুধুমাত্র এক-তৃতীয়াংশের (ওসিয়তই) বৈধ । 


দরসে তিরমিযী 


55 ভি ও ৮৬ । (১০০3 208 ৩:৯৬ 4৮৪৪ ৬) ৮ ১3 ০০-০০০০০০ ০৬ 2” 
স্বীয় মালের এক-তৃতীয়াংশ ওসিয়ত করার এখতিয়ার প্রতিটি ব্যক্তিরই আছে।”** অবশ্য হানাফিদের মতে 
আফজাল হলো, ওসিয়ত এক-তৃতীয়াংশেরও কম সম্পদে যেনো হয়।”* চাই তার ওয়ারিসগণ ধনী হোক বা 


** সহিহ বোখারি : ১/১৭৩ 215 ৬% ০৯ ১৬,১০০ 40 435 তত] ০৩০ ০৩ 5080 ৩, ১/৩৮২৩৮৩০ এ 
২৪০০ ১৪৪ ০233 ০০ 155 9 ০০ ৯৯ ৬59 4955 এ ০৪ 0 এ ৭৩৮০ ১ সহিহ মুসলিম : ২৩৯৪০, ০১৩৪ 
2৯৮১ * সুনানে নাসার, ২/১২৯-১৩০, এ ৬] ৩ ৬০০৪৪ ০১৩৬ সুনানে আৰু দাউদ : ২/৩৯৫, ৮৯৪ ০১০০ ০৭৩৪ 
404 ৬৪ ভাক্িখট ০৯৯৪ ১ ৪ ৮০৯ ৬, সুনানে ইবনে মাজাহ : ১৯৭, এ]: 2558 ৪৯3 ০১১৬9 এস 5 1 -সংকলক। 

** প্রকাশ থাকে যে, এক-তৃতীয়াংশ সম্পদ ধারা উদ্দেশ্য হলো, দাফন-কাফন এবং খ্ধণ আদায়ের পর যে পরিত্যক্ত সম্পত্তি 
বাচে তার এক-তৃতীয়াংশের ওসিয়ত বাস্তবায়িত হবে। সম্পূর্ণ মালের এক-তৃতীয়াংশ নয় । দ্র., মাবসুতত-সারাখসি : ২৭/১৪৩, 5435 
২২ কিক ০০৩ ০৬৮০৪] 1 তারপর দি কেউ ওয়ারিসদের বর্তমানে এক-তৃতীয়াংশের বেশি ওসিয়ত করে, তবে সেটি বাস্ত 
বায়িত হবে না। তবে যদি সেসব ওয়ারিস অনুমতি দেয়। তবে শর্ত হলো, তাদের মধ্য হতে কেউ শিশু কিবো পাপল না থাকতে 
হবে। -তাকমিলায়ে ফতন্ুল মুলহিম : ২/১০২, (8..০90 ০১35 | সংকলক । 

**১ এক-তৃতীয়াংশের কমের সীমা নির্ধারণে বিভিন্র ওলামায়ে কেরাম হতে বিভিন্ন রকছ্ের বক্তব্য বর্ণিত আছে । হজরত আবু 
বকর সিদ্দিক রা. সম্পর্কে হজরত কাতাদা রুহ. হতে বর্ণিত আছে, হজরত আবু বকর সিদ্দিক রা. এক-পঞ্চামাংশের ওসিয়ত 
করেছিলেন এবং বলেছিলেন, আমি এমন মালের ওসিয়ত করছি যার ওপর আল্পাহ তা“জালা নিজের জন্য স্পট । তারপর তিনি 
নিষ্নেযুক্ত আয়াত পাঠ করলেন, 4.৯ 4১ ০১৬ ৮৩ ০১ 2৮৬ ৩ 1৯০15 

হজরত কাতাদা রহ. হজরত উমর রা. সম্পর্কে বর্ণনা করেছেন উমর রা. এক-চতুর্থাংশের ওসিরত করেছেন। 


দরসে ভিরমিবী-৩য় খণ্ড ৪ ২৮৪ 


একক কস ব্স্কএ ০ ক ৪৯৪ কক্ কউকারক ৬ করুক কক ০ককজ কবর কী জব কক কক উর ০৬৬ বকা উড এ ত্ত্বাকজবজকীক কউ ৬৩ কনক কক কক ডকক কও এ হওক জনক কডকরবাকক কক্ষ ও উজাকিত কনক এ উিকিকুজউক কতক কররজরজড কত বাবী কাক জগ রক 388০ এ এছ পয এরা রাসী সা কিপাত কতক 


গরিব ।”*২ অথচ শাফেরিদের মতে যদি । তার ওয়ারিসরা গরিৰ হয়, তাহলে তো ওসিয়ত এক-ভৃতীয়াংশের কমে 
হওয়া আফজাল । আর যদি ভার ওয়ারিসরা ধনী হয়, তাহলে এক-তৃতীয়াংশের ওসিয়ত উত্তম ।** প্রকাশ থাকে 
যে, এক-তৃতীয়াংশ মালের ওসিয়ত সংক্রান্ত ওপরঘুক্ত বিস্তারিত বর্ণনা তখনকার জন্য, যখন ওসিয়তকারির 
ওয়ারিসরা মওজুদ থাকে । যদি ওসিয়তকারির কোনো ওয়ারিসই না থাকে, না কোরআনে নির্ধারিত অংশবিশিষ্ট 
ওয়ারিস, না জবিল আরহাম তাহলে হানাফিদের মতে এক-তৃতীয়াংশ সম্পদের বেশিও ওসিয়ত করা বৈধ । 
এমনকি সম্পূর্ণ মালের ওসিয়ত করাও দুরুদ্ত আছে।”* 


মাসকক, শরিক, হাসান বসরি ও ইমাম আহমদ রহ.-এরও এটাই মাজহাব । অনুচ্ছেদের হাদিসে বর্ণিত 
85 ৬ +এর তিনটি অর্থ হতে পারে । 

১. এক-তৃতীয়াংশ ওসিয়তের সে চূড়াস্ত পর্যায় যেটি বৈধ; বরং আফজাল হলো, তার চেয়ে কম করা । 

২. এক-তৃতীয়াংশ ওসিয়ত কিংবা এক-তৃতীয়াংশ সদকা করাও পূর্ণাঙ্গতম । অর্থাৎ, এর সওয়াব প্রচুর । 

৩. এক-তৃতীয়াংশও বেশি, কম নয়। 

এই তিনটি অর্থ হতে হানাফিগণ প্রথমটি, আর শাফেয়িগণ তৃতীয়টিকে প্রাধান্য দিয়েছেন ।”* 

ইবনে আব্বাস রা.-এর বর্ণনা দ্বারা হানাফিদের অর্থের সমর্থন হয় । 

তিনি বলেন, 


ক্ীদালিগাগরিগা 
এ জন্যই হানাফিদের মতে এক-তৃতীয়াংশের কমে ওসিয়ত করা মুস্তাহাব । যেমন, আমরা কেবলমাত্র এর 
বিশদ বর্ণনা দিয়েছি। 


হারেস রহ. হজরত আলি রা. সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেছেন, এক-পঞ্চমাংশ ওসিয়ত করা আমার নিকট এক-চতুর্থাংশের 
ওসিয়ত করা অপেক্ষা বেশি প্রিয় এবং এক-চতুর্থাংশের ওসিয়ত করা এক-তৃতীয়াংশের ওসিয়ত অপেক্ষা আমার নিকট বেশি প্রিয়। 
ফলে তিনি কিছুই রেখে গেলেন না। 


ওপরযুক্ত তিনটি আছরের জন্য দ্র.. মুসান্নাফে জাবদুর রাজ্জাক : ৯/৬৬-৬৭, নং ১৬৩৬৮, ১৬৩৬১ ৬৯০5 ০৩০9] ৯৩৪ 
4১ ৩১ ৯ ইবরাহিম বলেন, “তাদের নিকট এক-বষ্টমাংশ এক-তৃতীয়াংশ অপেক্ষা আফজাল ছিলে! 1" 


অনেকে ওশর তথা এক-দশমাংশ নির্ধারণ করেছেন। যেমন, হজরত উ্নর রা. হতে বর্ণিত আছে । তিনি এক ব্যক্তিকে বললেন, 
তুমি দশ ভাগের এক ডাগ সম্পর্কে ওসিয়ত করা । 


এই আছরের জন্য দ্র. সুনানে দারেমি : ২/২৯৪, নং ৩২০৫, ৩২০১, ৬] ০০ ০09০ 2০ 9 ৩১৩ ১০০9 5455 

আরেকটি বক্তব্য হলো, যার নিকট সম্পদ কম থাকবে এবং তার ওয়ারিসপণও বিদ্যমান থাকবে, তার জন্য উচিত হলো, 
ওসিয়ত না করা । -উমদাতুল কারি : ১৪/৩, ৬.১ 5৪5 ১৬৩ ৬৬ সংকলক । 

**২ দুররে মুখতার ও রচ্দুল যুহতার : ৬/৬৫১-৬৫২, ছাপা, এইচ এম সারিদ কোম্পানি 3০39 ০১৫৪ সংকলক । 

*** শরহে নববি আল। সহিহ মুসলিম : ২/৩৯। কিতুল ওসিয়ত । -সংকলক। 

”** দুররে মুখতার ও রছ্ধুল মৃহতার : ৬/৬৫২, ১ ০১৫৮সংকলক । 

** দ্র. তাকমিলায়ে ফতহুল মুলহিম : ২/১০২, ১] 2১০৯) ২১৯সংকলক । 

** সহিহ মুসলিয় : ২/৪১, ২০১ 5১25 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় থণ্ড ৫ ২৮৫ 


রি নাকারার্র্ারানের ডি 5555555 
৫৮ ৫ ৬৮ শি টি / 2 নি ৪ কি... . এলি এ এ. টি... 
পু ক ৮ 
4 £৮খাড ৩৬৭ ৪ ০৪৪১৭ টেট 5 ৪০ ও লিও 
অনুচ্ছেদ-৭ : মৃত্যুকালে রোগীকে তালকিন দেওয়া এবং 
তার জন্য দোয়া করা প্রসংগে (মতন পৃ. ১৯২) 


লি ০ ৯%৬৫ 


পু বু ১ ৫৩৯10 রড 0১485 এ ৪৮০ তি ৫: 9১40৯৯০৫049 _ ৭/, 

৯৭৮। অর্থ : আবু সায়িদ খুদরি রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
তোমরা তোমাদের মৃত্যুশয্যায় শায়িত লোকদেরকে লা ইলাহা ইল্পলাল্লাহর তালকিন দাও । 

ইমাম তিরমিযীর বক্তব্য 

তিরমিষী রহ, বলেছেন, হজরত আবু হুরায়রা, উম্মে সালামা, আয়েশা, জাবের এবং সু"দা মুররিয়্যা তথা 
তালহা ইবনে উবায়দুল্লাহ রা.-এর স্ত্রী হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, হজরত আবু সায়িদ রা.-এর হাদিসটি ০১১১ 0১৯০ ০৯০৯। 

(উম্মে সালামা রা.) বলেন, যখন আবু সালামার ইনতেকাল হলো, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আবু সালামার মৃত্যু হয়েছে। তিনি বললেন, তুমি দোয়া 
করো, আল্লাহুম্মাগফিরলি....। তথা আয় আল্লাহ! তুমি আমাকে ক্ষমা করো এবং আবু সালামাকেও ক্ষমা করো 
এবং তার পরিবর্তে আমাকে আফজাল বস্ত্র দান করো । উম্মে সালামা রা. বলেন, তখন আমি বললাম, তারপর 
আল্লাহ তা'আলা তার পরিবর্তে তার চেয়ে আফজাল -জিনিস আমাকে মিলিয়ে দিলেন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে । ৃঁ 
রা ১০৪৮1২০০০13 ০ ও এ 4৪ 0540 আপ ও দন ৩5 5 ৭৮৭ 


পে লিন ত৫ ছি রী 


08190 0 ঞ৪ ০৯% 454 315 1998 
৯৭৯। অর্থ : উম্মে সালামা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যখন 
তোমরা রুগ্ন ব্যক্তি কিংবা মৃত্যুশয্যায়িত ব্যক্তির নিকট উপস্থিত হও, তখন ভালো কথা বলো, কারণ তোমরা যা 
বলো, ফেরেশতারা তার ওপর আমিন বলে। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, শাকিক হলেন, ইবনে সালামা আবু ওয়াইল আসাদি। 
আবু ঈসা রহ. বলেছেন, উম্মে সালামা রা.-এর হাদিসটি ০.০ ৯1 


মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তিকে 401 1 4] ১ এর তালকিন দেওয়া মুস্তাহাব মনে করা হতো । 
অনেক আলেম বলেছেন, যখন এটি একবার বলবে, তারপর যতোক্ষণ পর্যস্ত কথা না বলবে, ততোক্ষণ 
তালকিন না করা উচিত এবং প্রচুর পরিমাণে তালকিন করা উচিত না। 
আল্লামা ইবনে মুবারক রহ. হতে বর্ণিত আছে, যখন তার ওফাত নিকটবর্তী হয়ে এলো, তখন এক ব্যক্তি 
তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করতে শুরু করলো এবং অনেকবার তাকে এর তালকিন করলো । তখন 
আবদুল্লাহ তাকে বললেন, আমি যখন একবার তা বলবো, তখন অন্য কোনো কথা না বলা পর্যস্ত এর ওপরই 
প্রতিষ্ঠিত। আবদুল্লাহর বক্তব্যের অর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দ্বারা তিনি 


উদ্দেশ্য করেছেন, যার শেষ কালিমা 4) 1 4 ১ হয়, সে জান্নাতে প্রবেশ করবে । 


দরসে ভিরষিবী-৩য় খন্ড ৮ ২৮৬ 


করুন শ ধন্ককিতক$৬বককএ ক ওক ৬৪ ৪ক০০৬ দকিফাকি১কক৬৬$৬ক+ ৪৪৪কজ ৩৪৩৬ ৮৬৬ ও এ$ক ৩ এক ৩৯ 52৯৫ ৬ ১৬+ কনক ৬ ১৭ ৭ তত কক ও কাক ৬৬ পাক ০৬ আাটত এ উতর ৬৩ ৮ ডক এ সিল উ পক লাকলক্ কত জানত উ$ অত গকত কত জর কক + সক কজন ৬৬৬৪০ ১৬৪ কজক নত ততবিককিকদত৬লতত৬৬ ০০৩৩৩ ০২, 


491 3 49৪ ১6555 15 2:45 045 4০ এএ ৬৮ ভন ৬ ভা ৮৩০ 

এখানে আছে মাসআলা দু'টি । একটি হলো, মৃত্যুর সামান্য আগে তালকিন দেওয়া । অন্যটি হলো, কবরের 

নিকটে তালকিন দেওয়া । 
মৃত্যুর কিছুক্ষণ আগে তালকিন দেওয়া প্রসংগে 

কারো মধ্যে যখন মৃত্যুর প্রভাব প্রকাশ পেতে থাকে, তখন তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করা সুস্ত 
হাব ।*** এ অনুচ্ছেদের হাদিসের এই অর্থই । কেনোনা, ১০35০ 15] 7০০ ০১০৪ ০19৬] এর অর্থে 
ব্যবহৃত। যার পদ্ধতি এই হবে যে, তার নিকটে উপস্থিত লোকজন স্বজোরে কালিমায়ে শাহাদাৎ পড়ৰে । তাকে 
পড়ার নির্দেশ দিবে না । কেনোনা, এটি বড় কঠিন মুহূর্ত হয়ে থাকে । হুকুম দিলে আল্লাহ্‌ জানে তার মুখ হতে কি 
বের হয়ে যায় 1৮ 

তারপর যখন সে একবার কালিমা শরিফ পড়ে নিবে, তখন বার বার রীতিমত অব্যাহতভাবে কালিমা পড়তে 
থাকার চেষ্টা যেনো না করা হয়। কেনোনা, উদ্দেশ্য তো শুধু 2৯8 0৯১ 401 ১1 এএ ১: 495 4 05 ০৭ 
৮৮০ এর ফজিলত যেনো সে লাভ করতে পারে । যখন লোকটি কালিমা পড়ে নিলো, তখন তো তার এই ফজিলত 
অর্জিত হয়ে গেলো । এজন্য পুনরাবৃত্তির প্রয়োজন নেই ।””* অবশ্য যদি সে কালিমা পড়ার পর কোনো পার্থিৰ 
কথাবার্তা বলে ফেলে, তাহলে দ্বিতীয়বার তালকিন করা মুস্তাহাব । 


*** সহিহ মুসলিম : ১/৩০০, 9৯] ২১৩ সুনানে নাসারি : ১/২৫৮-২৫৯ 4১৪ ৩860 ৮১৪ 50৯৯ ২১৩৬ সুনানে জাবু 
দাউদ : ২/৪৪৪, 84০] ৪৪ ১৩ ০34৯৯) ২১৩৬ সুনানে ইবনে মাজাহ : ১০৪ 94২) ৯ ০৯ ৩ 5১ এএ-সংকলক । 

** অনেকে বলেছেন, এটা ওয়াজিব । -কিনইয়াহ, নিহায়া শরহে তাহাবি সূত্রে বর্ণিত আছে। তার ভাই-বন্ধুদের ওপর ওয়াজিব 
হলো, তাকে তালকিন করা । নহর গ্রন্থে বলেছেন, “তবে এটি রূপকার্থে । কেনোনা, দিরায়া গ্রন্থে আছে এটি সর্বসম্মতিক্রমে মুস্তাহাব । 
সুতরাং সতর্ক হোন ।' দ্র., দূররে মুখতার রচ্ছুল মুহতারসহ (১/৫৭০)। -সংকলক। 

*১» দুররে মুখতার রদ্দে মুহতারসহ (১/৫৭০-৫৭১) -সংকলক। 

*** এ হাদিসটি হজরত মু'আজ ইবনে জাবাল রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন । -সুনানে 
আবু দাউদ : ২/৪৪৪, 48৫০০ ৬৪ ১৩ ১৩৯] ৮5৩৪ 

ইবনে আবু হাতেম আবু জুরআ রহ. সম্পর্কে বর্ণনা করেছেন বখন, তার ওফাতের সময় নিকটবতী হলো, তখন লোকজন তাকে 
তালকিন করতে মনস্থ করলো এবং হজরত মু'আজ রা.-এর ওপরযুক্ত হাদিসের আলোচনা করতে শুরু করলো । ফলে আবু ভুরআ রহ. 
তখন তাদেরকে হজরত মু'আজ রা. হতে বর্ণিত ওপরবুক্ত বর্ণনাি স্বীয় সনদে বর্ণনা করলেন। হাদিস বর্ণনা করতে করত লা ইলাহা 
ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে শেষ করার পর তার রূহ বেরিয়ে যায়। -ফতনুল মুলহিম : ২/৪৬৬ ১৯] 5535 359 । -সংকলক : 

*** যেমন, এই অনুচ্ছেদে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে বর্ণিত আছে। যখন তার ওফাত নিকটবর্তী হয়ে এলো, 
তখন এক ব্যক্তি তাকে খুব বেশি পরিঘাণ লাইলাহা ইন্পাল্লাহর তালকিন দিতে লাগলো । তখন জাবদুল্লাহু ভাকে বললেন, তুষি হখন 
একবার বল, তখন আমি এর ওপর প্রতিষ্ঠিত বতোক্ষণ পর্য্ক আমি অনা কোলো কথা না বলি । -সংকঙক | 


দরসে ভিরমিযী-৩য় খণ্ড ৮৫ ২৮৭ 


একক পিজকককাররকউজজজরতরঠজগীতউততজি দত্তক তফঠতউত্রজত্ঠততউতঠপজশজক্তকক এ কস্জজ কক এ কক ও নজড়কনকারীনীজকককরজককক্ককককনণীরকঞকরনীহীনব কর কএকরজঞজকাকজকক করুক বঝকককরীবাএ্ঠঞ্ককারাককরাকরডর্কক্করককত্ঞকও্ত্রকাককককণকররজকজকগ্কণককশজচজব্কতককতত্রতরব্রকউকর কী 


কবরের পাশে তালকিন প্রসংগে 

জাহেরি বর্ণনা অনুযায়ি হানাফিদের মতে কবরের পাশে তালকিন করা যাবে না।৮*২ ইমাম আহমদ রহ.-এর 
মাজহাবও এটাই বুঝা যায়। কেনোনা, তিনি বলেন, ৮] ০৯) 3113৯ ০৯৪ 1১৯ 9819 ৮৮৩ তথা আমি 
শামবাসীদের ব্যতীত অন্য কাউকে এটা করতে দেখিনি । যেনো তার মতে এ অনুচ্ছেদের হাদিস ০4৩ 1938 
রূপকার্থে প্রযোজ্য । এর ছারা শুধু মুমূর্য ব্যক্তিকে তালকিন করা উদ্দেশ্য, কবরের পাশে তালকিন করা নয় । শরহে 
মুনইয়াতে এই বর্ণনাটিকে রূপকার্থে প্রয়োগ করা অধিকাংশের মত সাব্যস্ত করা হয়েছে 1৮৮৪ 

কিফায়া গ্রন্থের লেখক কবরের পাশে তালকিন না করার এই দলিল বর্ণনা করেছেন, 

1 স্রেগু। ৯৪ ১৪198 ০০ 05 এ ২৯৬ 9৬ ৬০ ৩০৬ 0 43 ০৩ এ ৪00 ভ$ 5585 উ 

“মৃত্যুর পরে তালকিনে কোনো ফায়দা নেই। কেনোনা, লোকটি যদি মুমিন অবস্থায় মারা যায়, তবে এর 
প্রয়োজন নেই । আর যদি কাফের অবস্থায় মারা যায়, তবে তালকিন দ্বারা কোনো ফায়দা নেই। 

শায়খ জাহিদ সাফফার রহ. ০০৩১০ 1১:4 কে প্রকৃত অর্থে প্রয়োগ করে কবরের পাশে তালকিনকে আহলে 


সুন্নতৈর মাজহাব সাব্যস্ত করেছেন এবং তালকিন না করা যু'তাজিলার মাজহাব বলেছেন । কেনোনা, তালকিনের 
সুরতে মানতে হবে যে, কবরে আল্লাহ তা'আলা মৃতের রূহ ফিরিয়ে দেন। অথচ মু'তাজিলা রূহ ফিরিয়ে দেওয়ার 
প্রবক্তা নয় ।৮** তাছাড়া জাওহারা গ্রস্থকারও কবরের পাশে তালকিনকে আহলে সুন্নতের মতে বিধিবদ্ধ সাব্যস্ত 


করেছেন 1” শায়খ ইবনে ছুমাম রহ.ও ০৫৩৯ 158) এর প্রকৃত অর্থকে প্রাধান্য দিয়ে কবরের পাশে তালকিন 
বৈধ সাব্যস্ত করেছেন 1” 

কবরের পাশে তালকিনকে সংখ্যাগরিষ্ঠ শাফেয়ি মতাবলমীও মুস্তাহাব সাব্যস্ত করেছেন। আল্লামা ইবনে 
সালাহ রহ.ও এটা পছন্দ করেছেন । মুসলিমের ব্যাখ্যাতা উব্বি রহ. বলেন, ৩০ 542] ১০১৯ ০০৯ ৪১ 
০১১] ১৬ 050 ৮৮৯ তথা দাফনের পর তালকিনের ক্ষেত্রে এ অনুচ্ছেদের হাদিসটি প্রয়োগ করাও অযৌক্তিক 
নয়। 


**৭ দুররে মুখতার ও রদ্দগুল সুহতার : ১/৫৭১, ১৬ ১০৫ 5200 ওঠ ৮৮৭ 5১3৯৬ ৪১০০৪ এ৭৩। এ স্থানে দুররে মুখতারে 
আছে, যদি কেউ অপরের নিকট তালকিন করে, তবে তাকে বাধা দেওয়া হবে না! শামিতে শরহে সুনইয়া সুত্রে দাফনের পর তালকিন 
হতে নিষেধ না করার এ কারণ বর্ণনা করা হয়েছে, কারণ, তাতে কোনো ক্ষতি নেই । বরং তাতে ফায়দা! আছে। কেনোনা, হাদিস বা 
আছর অনুযায়ি মৃত ব্যক্তি জিকির দ্বারা অন্তরঙ্গতা ও প্রশান্তি লাভ করে। -সংকলক। 


*** মুগনি ইবনে কুদামা : ২/৫০৬, ০৯২। ১ 0১9) এ : ০১০৬ সংকলক । 
*** রদ্ধুল মুহতার : ৯/৫৭১, ১৯১৬২ ৩ এঠ ৮4৮ সংকলক । 

*** কিফায়া বি হামিশি ফাতহিল কাদির : ২/৬৮, 9১3৯ এ১এ। সংকলক । 
** রুল মুহতার : ১/৫৭১, ০১৬ ১৬ 0৪ ওঠ ২৯ সংকলক । 

*** ফতহুল মুলহিম : ২/৪৬৬, ১১৭৯) /৪সংকলক। 

*** ফতহুল কাদির : ২/৬৮-৬৯, ১ 5৯৩5 -সংকলক । 

*** ফতনুল মুলহিম : ২/৪৬৬, ১9১৯) ০5: -সংকলক । 


দরসে তিরমিষী-৩ন খা 2 ২৮৮ 
করন -৪ককর ৪ কক 8 (৬৭ কাক ক ক লা $র রান রা্ট বারী কর কক সিউল কস র৯০৪৪৪-ক৯৪ কক কক কিক উর একক ৫22 রীক কসর কর +৪৪৭$৪৪রক২২৯৫১++৯৪৮৪৪১ 3১৯৪৪ কক এক ৪ ৮৭৮৪০৪৪৭৪৪৬ ৪ক$ককককগরিকিঞিকক ক + 8৮ ক ৫ ৪১৭ বা ১০০৪১ কর কক, 


কবরের পাশে যারা তালকিনের প্রবক্তা, তাদের একটি দলিল আবু উমামা রা.-এর হাদিস। সায়িদ ইবনে 
আবদুল্লাহ আজদি রহ. বলেন, 
5:50] 0১5৩ 4) ৬৮০ 5 ১৪৪ ০১৬ ৬৮ ৪৪) ০০৯ ০59১৯ ০০ ৬৪ ৪৬ ডি 2 9৪ 45 
০১৬ 0:55 1350 558 428 495 ৩৮ ০১৬ উ 2098 ১ ০৮১৯৪ ১ 4৮১০৪ 4৪ 29 ৩৪ ০১৬ 
£ ১3 0০ 49৮5 ৩৬১০৯ ৩55০ 088 5035 3 03 পা 4:০৯) 09৪০ 0985 430 295 ০৪ 
৩০০ ১৯০১৪ ৩১ ৯১১০১ 63) ৪) ৮১) 415 ০৭৯১১) ০১১০ ১৬৯৭ 005 201 ১1 4] ১ ০) ৪১১ 
৩০০ ১২১ ৮০ 20810120983 ৯৬০০ ২ ৮ ৭১০৪ ১৯519553185 9৪ গএএ 9০ 
৬] 4১৯৪৪ 2 এ 4 ০৪১৯৪] 05 ০1 ০১০ উ ০৯) 05 ০০১ 4৯৪৯৯ 05458 ০৩৯৯ ০ 

৮1১৯ ৩৪ 0১5 5 5দা ৬৯ 

“আবু উমামা রহ. এর জান বের হওয়ার সময় আমি তার নিকট উপস্থিত হয়েছিলাম । তিনি বলেছেন, আমার 
যখন মৃত্যু হয়, তখন আমার সংগে অনুরূপ আচরণ করো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নির্দেশ দিয়েছেন। তারপর তিনি বললেন, যখন তোমাদের কোনো ভাই মারা যায়, তারপর তোমরা তার কবরে 
মাটি ঠিক করে দাও, তবে তোমাদের কেউ যেনো কবরের মাথার দিকে দীড়ায়, তারপর বলে, হে অমুকের সন্তান, 
অমুক রমণীর সন্তান অমুক! তখন সে সোজা হয়ে বসে । তারপর বলে, হে অমুক রমণীর সন্তান, অমুক । তারপর 
সে বলে, আমাকে তোমরা সঠিক দিক-নির্দেশনা দাও। আল্লাহ তোমার প্রতি রহম করুন। তবে তোমরা তা 
বুঝতে পারো না। ফলে তখন যেনো সে বলে, তুমি দুনিয়ার হতে যার ওপর প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে এসেছো, তা 
স্মরণ করো। একথার সাক্ষ্য প্রদান করো যে, আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই । মুহাম্মদ আল্লাহর বান্দা ও 
রাসূল এবং তুমি আল্লাহর প্রতি রব হিসাবে, ইসলামের প্রতি দীন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি নবী হিসাবে, কোরআনের প্রতি ইমাম বা চালক হিসাবে সন্তুষ্ট হয়েছো । তখন মুনকার ও 
নকির প্রত্যেকেই একজন অপরজনের হস্তধারণ করে এবং বলে আমাদের সংগে চলো । আমরা এমন লোকের 
নিকট বসবো না, যাকে তার দলিল তালকিন দেওয়া হয়েছে। তারপর আল্লাহ তাআলা তাদের সামনে, তার 
পক্ষে জেরাকারি হয়ে যান। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! যদি লোকটি তার মাকে না চিনে? 
তিনি বললেন, তাহলে সে হাওয়া আ.-এর দিকে নিজেকে সম্বোধন করে বলবে, হে হাওয়ার অমুক সন্তান ।” 

তবে মাজমাউজ জাওয়াইদে”* হাইছামি রহ. এ হাদিসটি বর্ণনা করার পর বলেন, 


“০৪৪০1 41 ৯১৯৭ ৬$3 ০ 3351 ৬৯ ১13)? 
'এ হাদিসটি তাবারানি কবিরে বর্ণনা করেছেন। তৰে এর সনদে একদল লোক আছেন, যাদেরকে আমি চিনি 
না।' অবশ্য ইবনে হাজার রহ. এই বর্ণনা সম্পর্কে বলেন, ০4-৯১৩০ ডঃ 5১০০] ৪1 8 ১৪9 ০০০১০ ৯১৯৭) 3 


৮৮ (৩/৪৫+৬১ ১৬৪ ০৬৭ 8৪0 5৪৪ ১ 99৯0 ৩5 )1 -সংকলক। 


2227৮ রিদ্ র্রন্তব্ন্র্মরনহর মরা ররান্হা্লরারারনা ন্যায্য ন্যারারারা 


৮৯১ 


৬৪১ ভঠ 9১) ১২০ 4৯১৯) এর সনদ সহিহ। জিয়া রহ. তার আহকামে এ হাদিসটি শক্তিশালী বলে 
মন্তব্য করেছেন। এটি আবদুল আজিজ রহ. শাফিতে বর্ণনা করেছেন। 

নববি রহ. বলেন,*৯ আবু উমামা রা.-এর বর্ণনাটি সনদগতভাবে যদিও জয়িফ কিন্ত মুহাদ্দিসিন এই 
ব্যাপারে একমত যে, ফাজায়েল ও তারগিব ও তারহিবের ব্যাপারে প্রচুর অবকাশ দেওয়া হয় এবং তা দ্বারা 
কার্ধোদ্ধার করা হয়। বিশেষত যখন এই বর্ণনার শাহেদও বিদ্যমান আছে। যেমন, কবরে সুদৃঢ় রাখার হাদিস 
”৮** এবং হজরত আমর ইবনে আস রা. এর ওসিয়ত সংক্রান্ত হাদিস ৷ যে দুটো হাদিসের সনদ পূর্ণাঙ্গভাবে 
বিশুদ্ধ 1৮৯৫ 

ইলাউস সুনান গ্রন্থকার আল্লামা জাফর আহমদ উসমানি রহ. হানাফি এবং অধিকাংশের মাজহাব অনুযায়ি 
৯9৩১1 59 কে বূপকার্থে প্রয়োগ করেছেন। 


অর্থাৎ, এটাকে 43 ০78 ০+ 1১58] এর অর্থে গ্রহণ করেছেন। এই রূপকার্থের ওপর এই দলিল বর্ণনা 
করেছেন যে, সহিহ ইবনে হাব্বানে 5] ৯১] 3 4] ১: 44১4 ১৯ ৩৩ ১৯৮৯৯ বর্ধিত অংশ সহকারে 
এই হাদিসটি বর্ণিত হয়েছে। যাতে বূপকার্থ সুনির্দিষ্ট হয়ে যায় । 

বাকি আছে, দাফনের পর তালকিনের বিষয়টি । এটাকে উসমানি রহ. সত্তাগতভাবে মুস্তাহাব সাব্যস্ত 
করেছেন। কেনোনা, আবু উমামা রা.-এর বর্ণনায় যে, 05] 7১ ০১৪ ১) 7০ ১১৯ 3৪... শব্দ এসেছে, 
সেটি কমপক্ষে মুস্তাহাবের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। তবে পরবর্তীতে তিনি বলেন, যেহেতু দাফনের তালকিন 


করা আজকাল রাফেজিদের ধর্মীয় বৈশিষ্ট্য হয়ে গেছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে বর্জন করেছেন, 
এজন্য এখন তালকিন করা যাবে না। কেনোনা, তাতে অপবাদের আশংকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 





৮৯১ 


দ্র আত তালখিসুল হাবির : ২/১৩৬, নং ৭৯৬ 39৯0 5১25 সংকলক। 
দ্র. আল-মাজমু' শরহুল মুহাজ্জাব : ৫/২৭২। -সংকলক । 

*** এ হাদিসটি ইমাম আবু দাউদ উসমান ইবনে আফফান রা. হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম যখন মৃতের দাফন হতে অবসর হতেন, তখন সেখানে দীড়াতেন। তারপর বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের 
জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য সুদৃঢ় থাকার দরখান্ত করো । কেনোনা, এখনই তাকে জিজ্দেস করা হবে (২/৪৫৯, 54৩5 
৮০১ 589 ৬৯ ৯4 50 ১৩০ 9৬৬০১ এ১এ 33৯5 )। সংকলক । 

** যাতে তিনি বলেন, যখন আমি মারা ঘাই তখন যেনো আমার সগগে কোনো বিলাপকারিখী এবং আগুন না যায়। তারপর 


যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার ওপর ঠিক করে মাটি দাও। তারপর তোমরা আমার কবরের পাশে ততোক্ষণ 
দাঁড়িয়ে থেকো যতোক্ষণে উটনি কোরবানি করে এর গোশত বস্টন করা যায়। যাতে আমি তোমাদের দ্বারা প্রশান্তি লাভ করতে পারি 


এবং দেখতে পারি আমি আমার পরওয়ারদিগারের বাহকদেরকে কি জবাব দিই । -সহিহ যুসলিম : ১/৭৬, ০5 ০১৩ ০০০৪) ১৫5 
০০৯৬] ৮৯01555০405 0 ৮৪ ১১০)1-সংকলক। 


»» হাফেজ ইবনে হাজার রহ. এ বর্ণনার আরো অনেক শাহেদ উল্লেখ করেছেন । দ্র.. আত-তালবিসুল হাবির : ২/১৩৬। - 
সংকক | 


*** কানজুল উম্মালে এ হাদিসটি সহিহ ইবনে হাব্বান সূত্রে নিয়েযুক্ত বর্ণিত হয়েছে 05 ০১ এ 4 ১1 এ: 15৩5৯1১ 
4১০ ৩এ]১ 35 ০০ ১ ১৯১৩৬ ০০ এ এ ০৯০ ১ ১৬০ 4০ 31 ১43৬ ০০৭ ২০/৯৯, নং ৪৮৭) -সংকলক। 
দরসে তিরমিযী -১৯ক 


১৪০২ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪ ২৯০ 


ওয়াসাল্লাম বলেছেন, ১431 ৮২138 *** তথা অপবাদের ক্ষেত্রগুলো হতে বেঁচে থাকো । এই বর্ণনাটি যদিও 
জয়িফ, কিস্ত সমর্থনের জন্য সর্বাবস্থায় পেশ করা যায়। তারপর দি কোনো স্থানে তোহমতের আশঙ্কা না হয়, 
তাহলে দাফনের পর এখনও তালকিন করা মুস্তাহাব হবে ।** 

দাফনের পর তালকিনের সংগে এসব আলোচনা সংশ্লিষ্ট । দাফনের পর কবরের নিকট কিছুক্ষণ অবস্থান করা 
মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া করা এবং কোরআন শরিফ পড়ে সওয়াব পৌছানোর যে বিষয়টি, এ 
সম্পর্কে আমরা বলবো যে, এগুলো সব মুস্তাহাব ।** তাছাড়া কবরের শিয়রে দীড়িয়ে সূরা বাকারার প্রাথমিক 
আয়াতগুলো -)৯৯$,॥ »৯ 419) পর্যস্ত এবং পায়ের দিকে সূরা বাকারার শেষ আয়াত ৯১ ১৭ হতে শেষ 


পর্যন্ত পড়া মুস্তাহাব 1৯০০ 


কএএ৬৩৮০ক শিক 


০৬৭ ৪ ১০ ১১৫ ৪৪ ৮০ আর 
অনুচ্ছেদ-৮ : মৃত্যুকালে চুক অনুভব প্রসংগে মেতন পৃ. ১৯২) 


853 ৩৮৬ 4১৮১০ ৬ ০০০৭ 4১ ১ ০০] ডি 233০ 0০ - ৭, 


রি & ০৯ ০৯০০ ছে এ$21 
৫ এ এ 9525 এ ৩ জং 0০ গুপ্ত ক 29 তি চা ও 2 ০8৯৯৪ ৮০ 
০০ 


৯৮০। অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি তখন 
ৃত্যুশয্যায় শায়িত তীর নিকট ছিলো একটি পানির পেয়ালা। তিনি পেয়ালায় নিজে হাত ঢুকিয়ে তারপর সে 


পানি দ্বারা চেহারায় মুছছেন। তারপর বলছেন, ০১৯০] এ), 91 554] ০১০০১ ৬০ ৬৮1 ০+। তথা আয় 
আল্লাহ! আমাকে আমার মৃত্যুর কঠিন পরিস্থিতিতে এবং মৃত্যুকষ্টের সময় সাহায্য করো । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ৮১১ ০১-১। 
৬০০০০ কর 2 ন তত রর 
05040 6 নও 05490 তত্র ও 5 ০% 9 সা হে ৮১0৩ 4০১ 2535 35 _৭%1 


৮১০১ 4৩০ এএ ৮০ 
৯৮১1 অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কষ্ট দেখার পর 
কারো মৃত্যু সহজ হওয়ার কারণে আমি কারো প্রতি ঈর্ষান্বিত হই না। 





*** তারিখে বোখারি, কুনজ্ুল হাকাইক-মানাবি, জামিউস সগির-সুমুতির টীকা : ১/৭। -সংকলক। 

» দু ই'লাউস সুনান : ৮/১৭৪, শো ১০০৯১) ০৪ এ ০০ সংকলক । 

৯ দ্র. ফাতাওয়া আলমগিরিতে : ১/১৬৬, ০৪১১ ১] ০৯ ০১০ ১০] ১ ৩৪ ০৩০] ৬১৯৯ স কাতাওয়া 
'মগিরিতে লেখা আছে, কবরের নিকট কোরআন শরিফ পাঠ করা ইমাম মুহাম্মদ রহ.-এর মতে মাকরূহ হবে না। আমাদের 
য়িখে কেরাম তার মাজহাবই গ্রহণ করেছেন। তবে এর দ্বারা কি মৃতব্যক্তি উপকৃত হবে? পছন্দনীয় উক্তি হলো, এর দ্বারা (মৃত 

ব) ও) উপকৃত হবে। -সংকলক। 
৯ মা'আরিফুস হাদিস : ৩/৪৮৫, গাফনের পদ্ধতি এবং এর আদাব । বায়হাকি শু'আবুল ঈমান ইবলে উমর রা. সূত্রে বর্ণিত! 
হরসে তিয়মিকী -১৯৭ 


দরসে তিরযিযী-৩য় খণ্ড % ২৯১ 


পশঠনিজরকসিঠশশ কগিত্জততহতকতিক্ক্কনকক্ররক কতকরক কক $র ক ত্র কডাজকওউক কক ক+ককক্ন্জকর কি কক্ওগাডক৬৯৯৬৬৬৪৯৬রভরকিএকবকন৬৩৪১৪৫কক৯৫৩$৩৪ডতরককতক$ ক্র ৬ রক ক্র৬৩৬উ কক উরি এডি উরুর করুক একর খককিওককরতনীরকাঞ্িককডরজকককাডওককড়রর ৬ তরবারি ৬৩৮৪৩ 


ইমাম তিরমিধী রহ. বলেছেন, এ হাদিসটি সম্পর্কে আমি আবু জুরআ রহ.কে জিজ্ঞেস করেছিলাম, তাকে 
বলেছিলাম, আবদুর রহমান ইবনে আ'লা কে? জবাবে তিনি বললেন, তিনি হলেন, “আলা ইবনুল লাজলাজ । শুধু 
এ সূত্রেই তার পরিচিতি । 
2৮০ গ ১০ ৃ ক ৯৯০ 4 ৪22 
০৬ 49৮ ০০০ এ এপস 345 ৩০৪ ২০ এ এ এ সত ১৮ 
এ 2406৫942844 055 এ ১১০ ০৮৫ ৫ তর 342৫৮ 
৯৮২ । অর্থ : আলকামা বলেন, আবদুল্লাহ রা.কে আমি বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈমানদার ব্যক্তির আত্মা ঘর্মাক্ত হয়ে বের হয় । আর আমি গাধার মৃত্যুর মতো মৃত্যু 
পছন্দ করি না। কেউ জিজ্ঞেস করলো, গাধার মৃত্যু কি? জবাবে তিনি বললেন, হঠাৎ মৃত্যু । 


দরসে তিরমিযী 
401 ৮7 401 4১৮ ৩০৬ 5৯৪ ০১ 491০ ভখ। ৪ ০৪১ 0382 19 চি 2 এ 2১705 


4৯৮,543 

অনেক” বর্ণনা দ্বারা বুঝা যায়, মুমিনের আত্মা বেরিয়ে যায় খুব সহজে । এমনভাবে এক ধরনের পরস্পর 
বিরোধ হয়ে যায়। এর জবাব হলো, মুমিন রোগের প্রচণ্ততার শিকার হয় । তবে তার রূহ সহজে বের হয়ে যায়। 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিলো রোগের প্রচণ্ততা, মৃত্যুর কষ্ট নয় । 


কচ পা পারি 


25595 রা 
শিরোনামহীন অনুচ্ছেদ-৯ অৈতন পৃ. ১৯২) 
£ এ) ৩২০০ 02 4৭০ ১ ০ এ] পি এ 4349 ও 46 এ 91৩ ৩০ ৮ _৭/ 
৬: এটি ৫6 ৭1144 এ ৯ 58১৭ সর ভে 9 3498 951592 এ 


বেতের ৮52 
282 ৪০০ 03 এ চেএ,০555 এপ 

৯৮৩। অর্থ : আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে 
কিংবা দিনে যা কিছু সংরক্ষণ করে, তত্ত্বাবধায়ক যে কোনো দু'জন ফেরেশতা আল্লাহ তা“আলার দরবারে তা নিয়ে 


»*১ সুনানে নাসায়ি : ১/২৫৯, ১93৯ ২৯৫৫ ০১৬৭ ৮১০৪ এ৭এ সংকলক । 

»*২ যেমন, মুসনাদে আহমদে হজরত বারা ইবনে আজেব রা. হতে বর্ণিত একটি মারফু' হাদিসে আছে। “তারপর মালাকুল 
মউত এসে তার শিয়রের পাশে বসেন। তখন ভিনি বলেন, হে পবিত্র আত্মা! তুমি আল্লাহর মাগফিরাত ও সস্তষ্টির দিকে বেরিয়ে 
এসো । তিনি বলেন, তারপর আত্মাটি এমনভাবে বেরিয়ে আসে ঘেমন, মশক হতে পানির ফোটা প্রবাহিত হয়। তারপর মালাকুল 
মউত সেটিকে ধারণ করেন ।' এই বর্ণনার ব্যাখ্যা করতে পিয়ে আল্লামা সা'আতি রহ. বলেন, তার উদ্দেশ্য হলো, তার আত্মা এতো 
সহজে বেরিয়ে যায় যেরূপ কলসী বা মশকের মুখ হতে পানির ফোটা সহজে বেরিয়ে পড়ে । দ্র. ত আল-ফাতহুর রাব্বানি লি 
তারতিবি সুসনাদিল ইমাম আহমদ ইবনে হাল আশ শায়বানি এর শরাহ বুলুডল আমানি সহকারে (৭/৭৪, ০০৯০] ৪1 1 ০১৪ 


৯), নং ৫৩1 -সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড হ ৬১০০২ 
কক জক ককক এ কনক কক আক জকটরিক কক অন কীনা কক ক জককওিকজঞককরর এর দককণ কত ডক কক ৪৮৬৪০ একশ জক জর ও কক ককগসককজকডককক এ জতভত কককর কাগজ ৪৪৬৩৩ কক এক কা ককতবাও জগত কাজপজক ও ও জকউীকীওকগ রক কককক তাক ০ কল ককবককিকীকিও৬ কনর জউকজ আব ১ 


উঠে, তারপর আল্লাহ তা'আলা আমঙনামার প্রথমে এবং শেষে কল্যাণ দেখতে পান, তখন আল্লাহ তা'আলা 


বলেন, তোমাদের সাক্ষী বানাচ্ছি, আমি আমার বান্দার আমলনামার দু'পাশের মধ্যবর্তী জপরাধ) মাফ করে 
দিলাম। 


৮ চপ 


৯৮০০৯৬৯5০০৬ ৫ ০0480 0 ₹ ৩ অজ 
অনুচ্ছেদ-১০ : মুমিন কপালের ঘাম সহকারে মারা যায় মেতন পৃ. ১৯২) 
৩০১ 242 ৩ 05 9০ এ পে চে ৩5 4 8 হুড 3০০ স ১০ মি ১5558 


ক ৬ ডি ০ 


৮) 359 4১১5 
৯৮৪ । অর্থ: বুরায়দা রা. হতে বর্ণিত, নৰী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি 
কপালে ঘর্মাক্ত অবস্থায় ইনতেকাল করে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


ভির্মিষী রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০ 


অনেক মুহাদ্দিস বলেছেন, আমরা আবদুল্লাহ ইবনে বুরায়দা হতে কাতাদার শ্রবণের কথা জানিনা । 
দরসে তিরমিযী 


(৩৯৯) ৩১০ ১৭ ০৪) 2 ৩5 ৮৮০৩ 495 এ এছ কম 058০০ ৪৯ ও২ এ ৬০ ০০ 

ওলামায়ে কেরামের মাঝে এই হাদিসের অর্থ সম্পর্কে মত পার্থক্য রয়েছে। ১. কপালের ঘাম ছারা ইঙ্গিত 
হলো, সে কষ্ট যা একজন মুমিন হালাল রিজিক অস্বেষণের জন্য করে থাকে । আর হাদিসের অর্থ হলো, মুমিন 
সারা জীবন হালাল রিজিক উপার্জনের চেষ্টা করে। এ অবস্থায় তার মৃত্যু আসে । তাছাড়া ইবাদতের জন্য তার 
স্থায়ী চেষ্টার দিকেও এর দ্বারা ইঙ্গিত আছে। ২. মৃত্যুর সময় নিজের গোনাহ এবং আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে 
সম্মান দেখে বান্দার ওপর যে লাজুক পরিস্থিতির উত্তব হয়, তার কারণে সে ঘর্মাক্ত হয়ে যায়। ৩. মুমিন বান্দার 
গোনাহসমূহ খতম করা এবং তার দরজা বুলন্দ করার জন্য তার সংগে রূহ কবজ করার কঠোর আচরণ করা 
হয়। ৪. কপালের ঘাম ঈমানদারি মৃত্যুর আলামত । যুক্তি দ্বারা এর কারণ যদিও বুঝা যায় না ।৮* 


»* আহমদ শাকিরের মিসরি কপিতে এই অনুচ্ছেদের ওপর এই শিরোনাম কায়েম করা হয়েছে। দ্র., (৩/৩১০, কিতাবুল 
জানাইজ, অনুচ্ছেদ ১০)। তবে আমাদের নিকট ভারত ও পাকিস্তানের যেসব কপি আছে, সেগুলোতে এ অনুচ্ছেদের ওপর কোনো 
শিরোনাম কায়েম করা হয়নি । -সংকলক। 


* সুনানে লাসায়ি : ১/২৫৯, ০১৯ ১৪০ 249 ৪ 59৯ ৬৪৩৪ ১ সুনানে ইবনে মাজাহ : ১০৫ ১২ 0১১৯৯) এ% 5 
₹ ১৭ ৬৪ ০৯৩ ০০৭। ৬৯ *৬৯ সংকলক । 
» ওপরুযুক্ত সমস্ত মাজহাবের জনা দ্র. জাহরুর রুবা-সুযুতি ও হাশিয়াতুস সিনদি আলা সুনানিন নাসায়ি : ১/২৬৯, 45 


৩০ ৩০৩০ 295 আ৩ - 99০ ইনজাহল হাজাহ আলা সুনানে ইবনে মাজাহ : ১০৫ ০১ ৬ ৮১৩১০ :২%৩ ০১9১৯ ২৪১ 
€ ১৬ ৬$ ৯% 1 -সংকলক। 


২ শ-2শিতসজতহতিশহিতরউতি উক্ত কউিউিউত কউ পকউউককরলকবজক৯ ৬ কর উ কর তর৪৬৯৬৫০৪ক৩৪৬৯০৬৬৩৬৬৬ 


কচ ৫ ৯ পি ্ ট 
(4০৯১০ ১১) ক 
শিরোনামহীন অনুচ্ছেদ-১১ (মতন পৃ. ১৯২) 
১ ৯৩ ০99 0 ০১৬৭১ 55 ৩৭ এ ১১ 23 ০ এ এন তি 0৭2 ০4802 7 ৭৯5 
প 14542 4 রিয়া ভরা 15 
১:৮3 485 এ এরি 0১45 এঞ্ 9১ এ 5৪ ১৯ চৈ] 4 ০0১০ ৮40) 0৪ 
০9৩০৪ এন 55 এ 295৩ ০০ ১514 এ ৩০১৬০ ৫ ৩৪ ০২৩০ 
৯৮৫ অর্থ : হজরত আনাস রা. হতে বর্ণিত, এক যুবকের নিকট মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে বললেন, তুমি তোমাকে কিরূপ অবস্থায় পাচ্ছো? যুবকটি জবাব দিলো 
আপ্লাহর কসম, হে আল্লাহর রাসূল! আল্লাহর (রহমতের) আশা করছি এবং আশঙ্কা করছি আমার গোনাহগুলোর । 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুটি বিষয় যে কোনো বান্দার অন্তরে তখন একত্রিত 
হবে যে, আল্লাহ তা'আলা তাকে তাই দান করবেন যা সে আশা করে, এবং যা সে ভয় করে তা হতে নিরাপদ 


রাখবেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি গরিব। আর অনেকে এ হাদিসটি সাবেত সূত্বে নবী করিম সাললাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম হতে মুরসাল আকারে বর্ণনা করেছেন। 

এ থেকে বুঝা গেলো, ভয় এবং আশা উভয়টি উদ্দিষ্ট। হজরত উমর রা. সম্পর্কে ইহইয়াউল উলুমে* 
বর্ণিত আছে যে, যদি মেনে নেওয়া হয় যে, হাশরের ময়দানে এই ঘোষণা দেওয়া হয় যে, জান্নাতে শুধু একজন 
মানুষ ব্যতীত কেউ যাবে না, তাহলে আমার এই আশা হবে যে, বাস্তবে সেই ব্যক্তি আমিই হবো । আর যদি 
ঘোষণা দেওয়া হয় যে, জাহান্নামে শুধু এক ব্যতীত আর কেউ যাবে না, তবে আমার এই ভয় হবে যে, সেই 
ব্যক্তি আমিই হবো। সম্ভবত এই কারণে যে, কোরআনে কারিমে যেখানেই জান্নাত ও জাহান্নামের আলোচনা 
এসেছে, সেখানে তা ভিন্নভাবে আসেনি । বরং দুটির আলোচনা একসঙ্গে এসেছে। যাতে ভয় এবং আশা উভয়টি 
আবশ্যক বলে বুঝা যায়। ইমাম গাজালি রহ. বলেন, মৃত্যুর কাছাকাছি সময় আশার প্রবলতা সঙ্গত। কেনোনা, 
এর ফলে মহব্বত সৃষ্টি হয়। আর এর পূর্বে ভীতির প্রবলতা সমীচীন । কেনোনা, এর ফলে আগুন নিষ্প্রভ হয়ে 
যায় এবং অন্তর হতে দুনিয়ার ভালোবাসা শেষ হয়ে যায় 1৮৭ 


পিস! 258155 65 £ ৪ এ্ 
,  অনুচ্ছেদ-১২ : মৃতু সংবাদ প্রচার করা মাকরূহ প্রসংগে (মতন পৃ. ১৯২) 
28৯৯ ০০ 05 তে 35 ০0048 03 0.০ ১4০ এএ। ০০০০ উই 052 23০ 05 5 ৭০ 
এত 24 ০০87 &। 22 5 





পা (6/১৬৫, কন 8 ০৯০৪ 8৬ 5 ০০১৯৪ 8০ ৯১:03 0 9৬ ০৬ ০৬১৪১ ০৯১৪ 59:91 সংকলক । 


৭ ইহইয়াউল উলুম : ৪/১৬৬, 9 ৮৯১ 55 3 ০3১5৬ 25 ৯৯ ০০০31 01 08 ২৯৩ ৯9৪ ১ ০৪১৯৪ ৩৪ 
৬04০1 1 -সংকলক । 


দরনে তিরমিবী-৩র খণ্ড ৪ ২৯৪ 


শকককওকউককিকক ক কতজককল৬৬জরজ জর ৬৪ এ ৮কককজজরজকতজকিজনকউসকজিতকঠ্তীনজসিজর কক৬ককএ৬৪ ৬৬০৪৯ ০কশকজ কতক ৯৯৩ ওর জর ডকরিকরি তক কক ৮৯ উরস ভিজ কিল কক কএ৯৪৬ক বড $বজজক এক এ কিকীক কক রউকরককীরী তর কন ক রাজী ক 


হজরত আবদুল্লাহ বলেছেন, মৃত্যু সংবাদ প্রচার হলো, মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে ঘোষণা দেওয়া। এ 
অনুচ্ছেদে হুজায়ফা রা. হতে হাদিস বর্ণিত আছে। 


৮৮ প্র প.১লি৯০ পচ 2 টি রি ০.০ পপ পুত 5 ৮ 9৯ ৪টি হতে 5০:৪৭ গ%৫ পরত 
0 35505 তন এ 089৭ ২০ 05 3১8 (৯৩ ৯ ৩৪ ৯৮০ ৩১৯ 4০ 
২০৯৫5০5৫6 প নর ্ 22 পে ঢা লট ৪ 5 তপতি / ৮৩৫০৮ নি হর 8 
১ 4১৪ 550 595 এ ৪৮ 80 ০5 2 ০ ১৪ ৩০ 2 ০০ 22০৪ ৪৮ ও ০০ 
ক ঠে প্ ,০ লে ঠা ট+ 

(এ 9 ৮5) 49 ০৪১ 

৯৮৭। সায়িদ... আবদুল্লাহ রা. সুত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এমন বর্ণনা করেছেন। 
তবে তিনি আমাকে এটি মারফু* রূপে বর্ণনা করেননি এবং তাতে উচচঃ্থরে মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে ঘোষণা 


দেওয়ার বিষয়টি উল্লেখ করেননি । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ, বলেছেন, আবদুল্লাহ রা.-এর হাদিসটি ৮১০ ০ 
অনেক আলেম মৃত্যু সংবাদ প্রচার মাকরূহ বলেছেন। তাদের মতে মৃত্যু সংবাদ প্রচারের অর্থ হলো, 
লোকজনের মাঝে একথা ঘোষণা দিয়ে দেওয়া যে, অমুক মারা গেছে। যাতে তারা তার জানাজার উপস্থিত হয়! 
আর অনেক আলেম বলেছেন, তারা তার আত্ত্ীয়-স্বজন ও ভাই-বোনদের জানানোতে কোনো অসুবিধা মনে 
করেন না। ইবরাহিম হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, কোনো ব্যক্তি কর্তৃক তার আত্বীয়-স্বজনকে মৃত্যু সংবাদ 
জানানোতে কোনো সমস্যা নেই। 
দরসে তিরমিযী 


4৯৬৯] 0০০ ০০ শি 0 ৬৯০3 ০99 205 0০৩ 4৪০ এস ওসি কতা এম এ ০9 
অভিধানে (০ বলা হয় মৃত্যুর সংবাদকে ।৮১ এখানে ৬০ দ্বারা উদ্দেশ্য জাহেলি আমলের শোক । যার পন্থা 
এই হতো যে, আরবে যখন কোনো বড় লোক মরে যেতো কিংবা নিহত হতো, তখন তারা কোনো ব্যক্তিকে 
ঘোড়ার ওপর আরোহণ করিয়ে বিভিন্ন গোত্রের নিকট পাঠিয়ে দিতো, যারা কান্নাকাটি করতো এবং বলতে 
থাকতো 1৫১ ০২১১০ এর অর্থ হলো, তার ওফাতের খবর প্রকাশ করো। তাছাড়া আরবরা স্বীয় কোনো বড় 
মনীষীর মৃত্যুর ফলে যখন বিলাপকারিণীদেরকে নিজেদের বাড়িতে অবস্থান করাতো তখন তারা বিলাপের সংগে 


»০* শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকি বলেছেন, এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিশ্তার অন্য কোনো গ্রছকার বর্ণনা 
করেননি । (সুনানে তিরমিযী : ৩/৩১২)। -সংকলক। 

৯০৯ :৯; ০৯৭] ০ ৪ -কারো মৃত্যু সংবাদ দিয়েছে। মৃত হলো ৮*১* যে মরে গেছে। -আল-মাগরিব : ২/৩১৪ । - 
সংকলক । 

৯১০ তাছাড়া বলা হতো, ১১৯] ৮৮০ ৬ যার অর্থ এই হতো, হে অমুক তুমি আরবকে অমুকের মৃত্যু সংৰাদ দাও । কিংবা 
০) 0৩৯ উ ০১৬ ০১৭ ৬১০৯৪ 19 ২ ১৯ শ্দও এসেছে । তখন ৩৩৯১ ৩০৩ এর বছুৰচন হবে । এমলভাবে ১১১৪ ১ ৩৬ 
এবং ৪৯] ১০ ড বলা হতো । দ্ব., লিসানুল আরব : ১৫/৩৩৪ 1 -সংকলক । 


শা গনিত তপতি তত রতিত১তত ৮১০ স৯জত তত উতউিইতিজত৯৬৯িজত ৩ তত ৯১ উজ রজিজিতকত জর ৬ জকি ক০কিজ৬ ওকক৯০৯৬ $৬ তক ৯৯৯০০ ০৬৯৪ ৪৯ক০ ৪ তত ওক জকিককঞচ ৯০ তলত ত$ক০ ৪৩ একক ক কত ৪৪৬ ক ৪ ক ৪৪৬৪ ০৩০৩ ৯৩5কক ০৩ ক কত 5০৪ ৪০ ০5 5০ ৪০০০ ০5০০১ ০০৭ 


সংগে মৃত্যু সংবাদের কাজও সম্পাদন করতো । প্রতিটি নতুন আগন্তক ব্যক্তিকে কান্নাকাটি করে এই লোকের 
মৃত্যু সংবাদ দিতো । বর্ণনাসমূহে*” যে মৃত্যু সংবাদের নিষেধাজ্ঞা এসেছে, এটি ওপরযুক্ত জাহেলি আমলের মৃত্যু 
সংবাদের ক্ষেত্রেই প্রযোজ্য । 

বাকি আছে, সাধারণ মৃত্যু সংবাদ । অর্থাৎ, মৃতের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ইষ্টি-কুটুমকে মৃত্যু সংবাদ 
দেওয়ার যে বিষয়টি এতে কোনো সমস্যা নেই । কেনোনা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
প্রমাণিত আছে৯১২।৯১৩ 


চক 


822 ঞ দ্র 2 জু: 
গো এআ] ও (এ 01 ₹ এ 
অনুচ্ছেদ-১৩ : বিপদের প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা প্রসংগে (মতন পৃ. ১৯৩) 
৮৮৯ পর ০৪58 ০৯৭ এ) উন 0৪0০০ ০ এ ৫৮০০6৮০5602 ০৫ ১০ ৭5 
৯৮৯। অর্থ : আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য (ধারণ 
করতে হয়) বিপদের শুরুর দিক দিয়েই । 


** আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত উক্ত হাদিস এবং হজরত হুজায়ফা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। - 
সংকলক | 

৯ যে সমস্ত বর্ণনায় মৃত্যু সংবাদ প্রমাণিত আছে, সেগুলো সাধারণ সংবাদের ক্ষেত্রে প্রযোজ্য । যেমন, হজরত আবু হুরায়রা 
রা.-এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশির মৃত্যু সংবাদ দিয়েছিলেন সেদিন- যেদিন তার ইনতেকাল 
হয়েছিলো এবং তিনি ময়দানে বেরিয়ে এসে লোকজনকে নিয়ে কাতারবন্দি হয়ে চারটি তাকবির দিলেন । 

আর মাউতার যুদ্ধে হজরত জায়দ ইবনে হারেসা রা. প্রমুখের শাহাদতের সংবাদ প্রদান নবী করিম সাল্লাক্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম হতেই প্রমাণিত আছে। ভাতেও সাধারণ সংবাদ প্রদানই করা হয়েছে, জাহেলিয়াতের মৃত্যু সংবাদ নয়। এজন্য হজরত 
আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়দ ঝাণ্ডা হাতে 
নিয়েছে। তারপর তাকে শহিদ করে দেওয়া হয়েছে। তারপর এ বাণ্ডা নিয়েছে জাফর । তারপর তাকে শহিদ করে দেওয়া হয়েছে। 
তারপর এ বাসা নিয়েছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তাকেও শহিদ করে দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের চক্ছুদ্বয় অক্রবর্ষণ করতে লাগলো । তারপর এই ঝাণ্ডা হাতে নিলো খালেদ ইবনে ওয়ালিদ রা. নির্দেশ ব্যতীত । তাকে 
বিজয় দান করা হয়েছে। 


ওপরবুক্ত দু'টি বর্ণনার জন্য দ্র. সহিহ বোখারি : ১/১৬৭, 4493 24৭৪ ১৯] এ] ০৯৪ ০৯১0 ৬১১ 533৯] ০১৩৪ 


এ সম্পর্কে ইবনে আব্বাস রা. এর বর্ণনা- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রুগ্ন ব্যক্তির শুভ্রা করতে যেতেন। 
লোকটি ইনতেকাল করলো। তার ওফাত রাতে হওয়ার কারণে সাহাবায়ে কেরাম তাকে রাতেই দাফন করে ফেললেন। সকাল হলে 
তারা তাকে সংবাদ দিলেন। তখন তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেনো? এর জন্য প্রতিবন্ধক কি ছিলো? -সহিহ 


বোখারি : ১/১৬৭, 5১১৯১ ০১)1 ৮৯৬সংকলক । 


* দ্র“ উমদাতুল কারি : ৮/১৯-২০, 444 ৯ ৮ এ] ৪৯৪ ০৯১৮ জি 

মৃত্যু সংবাদ সংক্রান্ত আলোচনার সারনির্যাস হাফেজ ইবনে হাজার রহ. বর্ণনা করতে গিয়ে বলেন, ইবনে আরাবি রহ. বলেছেন, 
হাদিসের সমষ্টি হতে তিনটি অবস্থা উৎসারণ করা যায়। ১. পরিবার, বন্ধু-বান্ধব ও নেফকারঙ্গেরকে অবহিত করা । এটা সুন্নত । ২. 
দাওয়াত দেওয়া, গর্ব-অহংকারের জন্য । এটা মাকরূহ । ৩. অন্য কোনো প্রকারে জানান দেওয়া । যেমন, বিলাপ করা, হায়-মাতম 


করা ইত্যাদি । এটা হারায়। দ্র. ফতহুল বারি : ৩/৯৩, শৈ] ৮৯১ 4৯] ৩১সংকলক । 


১৬০ 5৩৯৩ ওক একস কপ জককককননকএঠজ ৮৪ একক কস কজ কক ক৬০ +ককউককডক ক ৬ এ জাজ তক জাকীকিকিড $ উকি উজ কন্প্ত ডতজউকিড লাজ কপ কানিজ এসি কতক ০৬৩৬৬ ৩৬কতপ্ত এত ৬৬১০৯ ৯৪ক তক ভিজ তিক ভ্ককীউকত৩৩ কজন ৯পপ্ংজক অকঝজক তক কতজ এজ জা কপ ৪৪৪ ককত উউজ্র তল জালাবাপিকত পদ এসিস তত 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, হাদিসটি এ সূত্রে ৮৪০৮ । 
৯৯০। অর্থ : মুহাম্মদ ইবনে বাশশার রহ. ... আনাস ইবনে মালিক রা. হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর বিপদের শুরুতে কেরতে হয়)। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আৰু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ০০৯। 
দরসে তিরমিষী 
৯১৪. 


45153) 2০১২০ ভঠ ১০] 20 ০০১ ৮০ এএ। ১০ এ ০৮০ 01০০০ ০৪০৪ 

সবরের আসল ফজিলত বিপদের শুরু দিকে 1 কেনোনা, কালো অতিক্রম করলে মানুষের সবর এসেই যায়, 
তা ধর্তব্য নয়। এখানে যুসিবতের সময় সবরের হাকিকত বুঝাও আবশ্যক | কেনোনা, অনেক সময় মানুষ এ 
ব্যাপারে ভুল বিভ্রান্তিও শিকার হযে থাকে । এমন অনেক বিষয়কে সবরের বিপরীত মনে করে, যেগুলো মূলত 
সবরের বিপরীত। 

দুটি জিনিস আবশ্যক! ১. আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তষ্ট থাকা। ২. এঁচ্ছিকভাবে পেরেশানি ও অস্থিরতা 
হতে দূরে থাকা । আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার পন্থা হলো, একথা গভীরভাবে চিন্তা করা যে, আল্লাহ 
তা"আলা শাসকও বিচারকও । তাঁর শাসক হওয়ার দাবী হলো, তার প্রতিটি ফয়সালা আমাদের বিনা বাক্যে মেনে 
নেওয়া । আর তীর বিচারক হওয়ার দাবি হলো, তার কোনো কাজ হিকমতশুন্য না হওয়া । সারকথা, আল্লাহ 
তা'আলা যে ফয়সালা করেছেন, তার পূর্ণ এখতিয়ার তাতে আছে। এর পরিণতিতে আমাদের যেসব কষ্ট ও 
পেরেশানি ভোগ করতে হয়েছে, সেগুলো যদিও আমাদের জন্য অপছন্দনীয়; কিন্তু তার হিকমতের দাবি অনুযায়ি 
এতে নিশ্চয় আমাদের জন্য কল্যাণ হবে। 

সবরের জন্য দ্বিতীয় বিষয়টি হলো, ইচ্ছাকৃতভাবে অস্থিরতা হতে পরহেজ করা। মনের কষ্ট-তাকলিফ 
সবরের বিপরীত নয়। ৮১ ০39০ 249০ 409 - 0৬৯৯) এ 03 4০ 0 15 ২১০০ পিপল 19 ০৪ 
০৯০৬] ০৯ এএ ১১ 2০৯১১ ০৫৭৫ দ্বারা এদিকে ইঙ্গিত বুঝা যায় । কেনোনা, এতে অভ্তরের অবস্থা হতে দৃষ্টি 
ফেরালেও শুধু ১৯৯) 4১ ১ & 0। বললে, আল্লাহ তা'আলার পক্ষ হতে সালাত ও রহমতের প্রতিশ্রুতি 
আছে। এমনভাবে অনিচ্ছাকৃতভাবে কান্নাকাটি করাও সবরের বিপরীত নয়। চাই স্বশব্দে হোক বা নিঃশব্দে । 
অনেক বুজুর্গ সম্পর্কে বর্ণিত আছে, যখন তাদের নিকট নিজ সন্তানের মৃত্যু সংবাদ এসেছে তখন তিনি বলেছেন, 
আলহামদুলিল্লাহ! তখন তিনি বিলকুল কান্নাকাটি করেননি । অনেকে যনে করেন যে, এটা হলো, সবরের উচ্চ স্ত 


৯১৪ সহিহ বোখারি : ১/৭১, )%90 575) ৮৯৩ £ 9৯০ ৮ম সহিহ মুসলিম : ১/৩০১-৩০২ ৬০৬০৩ ০3৯9 95 
5991 2৯১০০ ১৩০ 1 সংকলক । 
৯ সূরা বাকারা : ১৫৬-১৫৭, পারা-২। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ২৯৭ 


৬১১০০, তত৩কিজক্জকতিকতবজর্কীতিকজ এজ ১ তকজতরঠিজকককরজজনকতকতককতজজত১ক পা ৯৬কককজজকজকজঞক৬৩৬০১ডড ৪৬৬৬ কডডকজ্কব ওক চক ককজাকতকঞকড তক কতত৬ককবকক কব ওক জ$রওজজজজককতবাকজতজককাডতককিকক ব্রত হত করজ্ীতরজক্কগজ্কতককজজ্জীকউকজকরিউজটকত পজনীকি তি জগকবঠতএখিটিজজি পলক ঠততজর৯ 


র। তবে বাস্তবতা হয়, এটা হালের প্রবলতার ক্ষেত্রে প্রযোজ্য । তা না হলে আমাদের জন্য ৬$ ০5 0 এ 


2০৯ $৯৯। 4) 0৯৯১১ এর ওপর আমল করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই 
অনুসরণযোগ্য । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হজরত আনাস রা. বলেন, যখন প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হজরত ইবরাহিম রা. এর ওফাতের সময় নিকটবর্তী হলো, তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'চোখ হতে অশ্রু প্রবাহিত হতে লাগলো । আবদুর রহমান ইবনে 
আওফ রা. তখন বললেন, 


৮০ ০৯৬] 0 2 00 ০5১৯৩ 9 ৩০৯০ ক) 17885 ০৯ 929 এআ. ০055 ৩ 5 
7০) 415 4১৯১০৯৭1৯৯৮ 9৫০৬ 0১ 2০ ৮০8 এ 095 3১ ০১৯৪ এআ) 


'হে আল্লাহর রাসূল! আপনিও (কীদেন)? তারপর তিনি বললেন, ইবনে আওফ! এটা দয়া । তারপর তিনি 
আবার প্রশ্ব করলেন, জবাবে তিনি বললেন, নিশ্চয় চোখ অশ্রু ঝরায় (প্রবাহিত করে)। অন্তরও উদ্ধিগ্র হয়। আর 
আমরা আমাদের প্রভু যার ওপর সন্তষ্ট শুধু তাই বলি। হে ইবরাহিম! তোমার বিচ্ছেদে আমরা বিষগ্র ।' 


21 0890 2 দল 5 কা 
অনুচ্ছেদ-১৪ : মৃতকে চুম্বন করা প্রসংগে মেতন পৃ. ১৯৩) 
নী 22৫ এ নন টড 2. ০ 28 
0 ০5৮৯5০৯0594 0 ৪০ 0৪ 0৮ ১৯৮ এএ। পেত ভা ৩: 2605 05 _ ৭৭ 
পতি তে 


0485 2৪ 95 


৯৯১ অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান ইবনে 
মাজউন রা.-এর ইনতেকালের পর তাঁকে চুম্বন করেছেন কান্না অবস্থায় । কিংবা তিনি বললেন, তার দু'চোখ তখন 


অশ্রু প্রবাহিত করছিলো । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত ইবনে আব্বাস, জাবের ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। তারা বলেছেন, 
হজরত আবু বকর রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে চুম্বন করেছেন। 
আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০৯০ ০১০৯ 


দরসে তিরমিযী 
লে 9৮6০০ ০ ঞ 2৩৮. চি কে ব্লক 
93994545959 8 9৩৪ (0০০ ৪৮ এ পা উঠি 5০০০৪০০৯৮৩৪, 


পিজি রি টি পট্টি এ 


4993 ০ : 8 


৯১ সূরা আহজাব : ২১, পারা-২১। -সংকলক। 
৯ দেখুন, সহিহ বোখারি : ১/১৭৪, ০১১১৯ এ) 0: 7৫:43 9৮ 40 কতশ তাম 4 কএ ১৪ সসংকলক । 
১৯ সুনানে আবু দাউদ : ২/৪৫১, সুনানে ইবনে মাজাহ : ১০৫, 2১) 4৯ ৪ ৮৮৯ ০৯৩১১ 5994৯ ২১ ৬-সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৬ ২৯৮ 


ক্রিক ক ক১ রক নক ৯৬ কক কড়দকজ করাত ক কককিচ ৬ কসডিকরারসিএকীকর ররর কারক এসকতনচডিকউ রই ডর বীরউরীকজককন্ উড ওক ওক ডর কা করিকিকিঞত উর জর কও উস ক্রিক জককরিকককসকস্কককত০৫৩৬-৬কর রি কক$করক্জতঞএক কতক ৬ক ৬৬১ ৬৬৬৯ ৯ ককজঞকঞজজকক ডাক ৬ কান জকাচওরিদলাককজ কতক ককজজতকত্কককিক তত 


এতে বুঝা গেলো, মৃতকে চুম্বন করা বৈধ । এ কারণে, হজরত আবু বকর সিদ্দিক রা. হতে প্রমাণিত আছে। 
তিনি নবী করিম সাক্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে চুমু দিয়েছেন 1৯১১ 

উসমান ইবনে মাজউন রা. সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারি ছিলেন । তিনি ছিলেন 
হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পামের দুধভাই৯২০। এটি একটি বিশেষ মর্যাদা ছিলো । তিনি প্রথম 
দিকের মুসলমানদের অন্তর্ভুক্ত । ১৩ জনের পর তিনি মুসলমান হয়েছিলেন । মদিনায় হিজরতের আগে হাবশায় 
হিজরতের সৌভাগ্য লাভ করেছিলেন । বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন । মুহাজিরগণের মধ্যে তিনিই প্রথম 
সাহাবি, যিনি হিজরতের পর সর্বপ্রথম দ্বিতীয় হিজরিতে মদিনায় ইনতেকাল করেন । তিনিই সর্বপ্রথম সাহাবি 
যাকে জান্নাতুল বাকি'তে দাফন করা হয়েছে। তিনি শরাব হারাম হওয়ার হুকুম নাজিল হওয়ার আগেই শরাব 
হারাম করে নিয়েছিলেন নিজের ওপর । 


তিনি বলেন, ৬১ 9১31 ৬৯ ০ ৪১ ০৯৪3 5৬০ ০৯৪ 3০৭ ০০০৪ ১ আমি এমন শরাব পান 
করবো না- যা আমার আকল, বিবেক ঘতম করে দেয়। আর যার ফলে আমার চেয়ে নিয্নস্তরের লোক আমাকে 
নিয়ে হাসাহাসি করে ।' নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা ইবরাহিমের যখন ওফাত হয়, 
তখন তিনি বললেন, ০) ০৯ ০/-১০ ০৮] -এএ০ ৫৯৯১ 
“তুমি মিলিত হও তোমার পূর্ববর্তী নেককার ব্যক্তিত্ব উসমান ইবনে মাজউন রা.-এর সংগে ।' 
এ ০৮ 4৬ € ও আত 
অনুচ্ছেদ-১৫ : মিলবে ১৯৩) 


শী 
প্ত টি ৮ 


35145545521 05০৮৮ 45 এএ ০৮০৪ সত 35552 ০325 ৩৫ 2৮০ পু 05 ৭৭ 
১8৫৩ 591595৮৯৯ এ ৩৯5244585৬৮ 8০০: | 


16558 1559১ 00 এরি 5 ৩৪ ০ 02৫ 

৯৯২। অর্থ : উম্মে আতিয়্যা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যার মৃত্যু হলে 
তিনি বললেন, তাকে বেজোড় তথা তিন কিংবা পাচ কিংবা তার চেয়ে অধিকবার তোমরা সঙ্গত মনে করলে 
গোসল দাও । তাকে গোসল দাও পানি ও বরই পাতা দ্বারা । সর্বশেষে তোমরা তাকে কাফুর দাও, কিংবা 
কাফুরের কিছু অংশ | যখন তোমরা গোসল হতে অবসর হও তখন আমাকে সংবাদ দিও । যখন আমরা অবসর 
হয়ে তাকে জানালাম, তখন তিনি আমাদের দিকে তার কোমরবন্দ নিক্ষেপ করে বললেন, এটা লাগিয়ে দাও তার 


শরিরের সংগে । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


হুসাইন বলেছেন, এদের ব্যতীত অন্যদের হাদিসে আছে, আমি জানি না, হিশাম তাদের শামিক । উম্মে 
আতিয়্যা রা. বলেন, “এবং আমরা তার চুলগুলোকে তিনভাগে ভাগ করে বেনি বেধে দিয়েছি ।' হুসাইন বলেন, 


** সহিহ বোখারি : ২/৬৪০, 498)+ ০.১ 4৮০ 41 ৮:২০ ৪৪৩ ০০০ ৪ 9১৬ ৬১৩৪ সংকলক । 


*” বজলুল মাজহুদ : ১৪/১৩০, -১-॥ ০৯৪০ ৬$ ৩২১সংকলক। 
»২ দ্র, উসদুল গাবা-ইবনুল আছির : ৩/৩৮৫-৩৮৭, এবং আল-ইসাবা- (8/২২৫)। -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ২৯৯ 


*১পপককক্রিত+৮স-নতএতস্ক৫৪করকডকিতককরীতর কতকরক কএকগগািতরক্ ডক চক ৮৬৪০র রস কগক উকুন কর রক৭$৯৪৪ কক ৮৬৬৪৪ ৪র কও এ ঠক নস রকরুএরকরীবাগা ককের স্এতকক্জকককাকরীরারাও কও কক ক্ররউিক্রান কক রত বরজকচ কক: ৪৪ স্করারকতিক কতক ক সজজঠকক করন ++ এত 


আমার ধারণা বর্ণনাকারি বলেছেন, তারপর লোকজনের কোমরবন্দটি তার পেছনে রেখে দিয়েছি। হুসাইন বলেন, 
তারপর লোকজনের মধ্য হতে খালেদ আমাদেরকে হাফসা ও মুহাম্মদ সূত্রে উম্মে আতিয়্যা হতে বর্ণিত হাদিস 
বর্ণনা করেছেন । 

তিনি বলেছেন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তার ডানদিক ও 
ওজুর স্থানগুলো হতে শুরু করবে । এ অনুচ্ছেদে হজরত উম্মে সুলায়ম রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা বলেছেন, উম্মে আতিয়্যা রা. হতে হাদিস বর্ণিত আছে। 

কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । 

ইবরাহিম নাখয়ি হতে বর্ণিত, তিনি বলেছেন, মৃতের গোসল জানাবাত তথা অপবিত্র অবস্থায় (ফরজ) 
গোসলের মতো । 

মালেক ইবনে আনাস বলেছেন, মৃতের গোসলের জন্য আমাদের মতে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। এর 
কোনো জানা ধরণও নেই । তবে তাকে পাক-পবিভ্র করা হবে। 

শাফেয়ি রহ. বলেছেন, মালেক রহ. ইজমালি মন্তব্য করেছেন যে, তাকে গোসল দেওয়া হবে ও পরিষ্কার- 
পরিচ্ছন্ন করা হবে৷ মৃতকে পরিষ্কার পানি দিয়ে কিংবা অন্য কোনো পানি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলে, 
গোসল না দিলে চলবে । তবে আমার মতে, তিন বা ততোধিকবার গোসল দেওয়া এবং তিনের কম না করা 
অধিক পছন্দনীয় । কেনোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তোমরা তিন কিংবা 
পাচবার গোসল দাও । আর যদি তিনবারের কম দ্বারাও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলে, তবে তাও যথেষ্ট হবে। 
তিনি এ মত পোষণ করেন না যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিন বা পাচবার পরিচ্ছন্ন 
করার অর্থে ব্যবহৃত, এর জন্য কোনো সময় নির্ধারিত করেননি । ফুকাহায়ে কেরাম অনুরূপ বলেছেন। তারা 
হাদিসের অর্থ সম্পর্কে অধিক জ্ঞাত। 

ইমাম আহমদ ও ইসহাক রহ. বলেছেন, মৃতকে গোসল দিবে পানি এবং বরই পাতা দিয়ে সর্বশেষে থাকবে 


কাফুরের কিছু ভাগ। 
দরসে তিরমিযী 
2১4৩০ 401 এ০৬ ভরা এ ০ 49850 2 05 ২৮০ 8 ৯২০০ 
১.৪ ৬ (কোনো এক কন্যা) দ্বারা কোনো কন্যা উদ্দেশ্য? এক বক্তব্য মতে, ভিনি রোকায়য়া রা. । 


দ্বিতীয় বক্তব্য মতে, উম্মে কুলসুম রা. উদ্দেশ্য । তবে প্রধান হলো, আবুল আ"স ইবনে রৰি' এর স্ত্রী হজরত 
জায়নাব রা. উদ্দেশ্য ।৯২ যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কন্যা ছিলেন 1৯২? 


»২ সহিহ বোখারি : ১৬৭, ১৬৮, ১৬৯ / ০৯৯৫১ ৩ ২১৩ 5১৯) ৮৩৭০ ৮১৮53 ০৬৭75 ৯৯৪ 539৬৯] ০0 
০৯৯৪ এও 50৯০ 9] ৩৪ ০] 04০ ০৯ ও হি ০০ ০৯৮30 ৬৯ ৩ এ ০০ ৬ সি এড 155 ০০ 
এএএ ০৯৩ 5958 ২১১ মু ১৪ এপীর ০৯ ৮৪ 5৩৪৭ ১০৬৪) ৮৪5 ও এ ১৪ ১৯৪০ আউ 5০৯৯। তই 5538 
3395 33৩ ৬৬ ম ১ ০৮ সহিহ মুসলিম : ১/৩০৪-৩০৫, 4 ৮৮০৯ 9 51555 28০0 ০৬ ৬৪ এ ১9৩৯৬ 5955 
৩৮০ ০৭০৭ ৯] ৩১ ০5 59355 2১৩ ০৮৪ ১৪ ৬ ও ০৪ 5৯ ত$ 95৯30 এও এ এ এ 5৬ 
৮৫ ১) ৬০৮১ 1 সংকলক । 

১৩ যেমন, মুসলিমের বর্ণনায় উদ্মে আতিয়্যা রা. ৮১ 4১৮ 41 ৬০ ০01 ০0১৮০ ০৪ ৮৯৪) 9০ এ শব্দ সুস্পষ্ট আকারে 
বর্ণনা করেছেন । ত্র. (১/৩০৫, 39৯) 58৫ )1 সংকলক । * 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ₹: ৩০০ 


“১9) 0) এ১ ০০ 39 9৬৬ 5 5951 59 ৬51: ৮০5 
মৃতকে একবার গোসল দেওয়া ফরজে কিফায়া 1৯২» তা যদিও বাহ্যত পাক-পবিত্রই হয়। তিনবার পানি 
প্রবাহিত করা সুন্নত । তারপর যদি পরিচ্ছন্নতা অর্জিত না হয়, তাহলে তিনের অধিকবার গোসল দেওয়া হবে। 
তবে বেশিবার ধৌত করলেও বেজোড় ধোয়া মুস্তাহাব । যেমন, পাচ কিংবা সাতবার । তবে প্রয়োজন ছাড়া তিনের 
অধিকবার গোসল দেওয়া মাকরূহ ।৯২* 


3585 ০০ 4 পিস 938এ 5১৯০ ওঠ (5 ১৬ ১৯০১ ৪০ 0513 
এখানে ১৬০ ৮ বারা আলোচনায় আসে পবিত্রতার বৈধতার মাসআলাটি । 


যে পানিতে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে গেছে যেমন, জাফরান, সাবান, উশনান (ঘাস বিশেষ) 
ইত্যাদি, হানাফিদের মতে এমন পানি ঘারা ওজু ইত্যাদি বৈধ । তবে শর্ত হলো, পানি সেগুলোতে প্রবল থাকতে 
হবে, তরল থাকতে হবে এবং এর ক্ষেত্রে পানি শব্দের প্রয়োগ যথার্থ হতে হবে । 

আর ইমামত্রয়ের মতে, যদি পানির সংগে কোনো জিনিস মিশে যায় এবং তার স্বাদ, রং কিংবা ঘ্রাণের মধ্য 
হতে কোনো একটিকে পরিবর্তন করে দেয়, যেমন তরকারির পানি এবং জাফরানের পানি ইত্যাদি । এর দ্বারা 
ওজু ইত্যাদি করা অবৈধ । 

এ অনুচ্ছেদের হাদিস ছারা হানাফিদের মাজহাব প্রমাণিত হয় । তাদের এ অনুচ্ছেদের হাদিসে কোনো প্রকার 
ব্যাখ্যার প্রয়োজন নেই । তবে যেহেতু ইমামত্রয়ের মতে, শর্তায়িত পানি দ্বারা ওজু অবৈধ । এজন্য তারা এ 
অনুচ্ছেদের হাদিসের ব্যাখ্যা করেন। পানি এবং বরই পাতা ও কর্ূুর সম্পর্কে ইমাম চতুষ্টয়ের মাজহাব নিয়েযুক্ত- 

হাম্বলিদের মতে বরই পাতার পানির ফেনা দ্বারা মাইয়িতের শুধু মাথা এবং দীড়ি ধৌত করবে । তারপর 
তাকে তিনবার সাদা পানি দিয়ে গোসল দিবে । অবশ্য শেষবারের পানিতে মেলানো হবে কাফুর এবং বরই 
পাতা । 

শাফেয়িদের মতে, তাকে গোসল দেওয়া হবে তিনবার । প্রতিবার গোসল দেওয়ার সময় তিনবার পানি ঢালা 
হবে। প্রথমবার বরই পাতার পানি, দ্বিতীয়বার সাদা পানি, তৃতীয়বার সামান্য কাফুর মিশ্রিত পানি। যেহেতু প্রথম 
এবং তৃতীয় পানি তাদের মতে, সাধারণ পানির গণ্তিতে আসে না এজন্য শুধু দ্বিতীয় পানিটি ধর্তব্য। অতএব 
তিনবার গোসল দানের সুরতে সাধারণ পানিও বইয়ে দেওয়া হবে তিনবার । 

আর মালেকিদের মতে, প্রথমবার সাদা পানি দিয়ে তাকে পবিত্র করা হবে। দ্বিতীয়বার বরই পাতার পানি 
দিয়ে তাকে পরিস্কার করা হবে । যার পদ্ধতি এই হবে যে, বরই পাতা ছোট ছোট সূক্ষ্ম করে কেটে পানিতে জাল 





৯ দ্র (৮/৩৯-৪০, ১১৮৫) এ ৮১০৪৩ 5৪৭] 45 ওএ3 59 55৩৪ ), ফতনহুল বারি : ৩/১০৩, * ১9৯॥ ২১৩৪ 
শে] ০৪৭ ০৪ ৪1 -সংকলক। 

৯ এখান হতে ৮33) ০৪৮৭৩ 5৮০১৩ 5815 পর্যস্ত ইবারতের ব্যাখ্যা সংকলক কর্তৃক লিখিত। -সংকলক। 

** আওজাজুল মাসালিক : ৪/১৯৫, ১40 4 57৯ ২৭৩৫ সংকলক । 

৯ আদদুররুল মুখতার ও রচ্দুল মুহতার : ১/৫৭৫, 33১৯] £১.« 5১৬ আল-কাওকাবুদ দূররি : ২/১৭০। -সংকলক। 


৯* ময়লা দূর করার জন্য এবং তাড়াতাড়ি নষ্ট হওয়া হতে রক্ষার জন্য ৷ উমদা : ৮/৪০, ১) 0৫ 9২ | -সংকলক । 


৯* এতে হিকমত হলো, কর্পূর দ্বারা দেহ শক্ত হয় এবং এর গ্রাণের ফলে বিভিন্ন হিংস্র জস্্র পলায়ন করে। এতে আছে 
ফেরেশতাদের প্রতি সম্ঘান প্রদর্শন । উমদা : ৮/৪০। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৩০১ 


ক+্কঠক্রএঠকককএককককককরুক রও একরককরনকওককওওনকঞককম কক কক রকঝারককককপখকককরাগহনিকততিজরজক্জরকডওতকককা ক এত কগনীততর রসিক উজির রক ওকরীত ক প্রুকভ্রতরপ্ঞপ্রবাকপরযাক কক্স জপ্রউকক্ুক একক ককওককডরিজ বা ককওকককককরডড ও ঝককারাগ্রকরাকাত রক কককক বড কুকককাকানীজনাগ অক এজ জকক 


দেওয়া হবে। যাতে তার মধ্যে ফেনা উঠে। তারপর এই পানি দ্বারা মাইয়িতকে পরিষ্কার করা হবে । যদি বরই 
পাতার পানি সহজে না পাওয়া যায়, তাহলে উশনান ঘাস এবং সাবানের পানিতেও কাজ চলতে পারে । তারপর 
তৃতীয়বার সুগদ্ধির জন্য তাকে কর্পুরের পানি ছারা গোসল দেওয়া হবে! অনেক মালেকি “১১, ৮৮৪ 4.1 
এর অর্থ এই নেন যে, বরই পাতা মাইয়িতের ওপর ঢেলে দেওয়া হবে এবং ওপর হতে পান ঢালা হবে! 

হানাফিদের মধ্য হতে শায়খুল ইসলাম রহ.-এর বর্ণনা অনুযায়ি মৃতকে প্রথমে সাদা পানি দ্বারা, দ্বিতীয়বার 
বরই পাতা দিয়ে জাল দেওয়া পানি দ্বারা, তৃতীয়বার কর্পূর বিশিষ্ট পানি দ্বারা গোসল দেওয়া হবে 1৯০০ কিন্তু শায়খ 
ইবনে ছুমাম রহ. বলেন, তাকে প্রথমে দু'বার বরই পাতার পানি দিয়ে ধৌত করা হবে । হিদায়া গ্রস্থের বাহ্যিক 
ইবারত দ্বারা এটা স্পষ্ট । আর তৃতীয়বার কপূর মিলানো পানি ছ্বারা গোসল দেওয়া হবে । উম্মে আতিয়্যা রা.-এর 
একটি সহিহ বর্ণনা বারা এটাই প্রমাণিত হয়, 


০ এ] ৪০১০ ১৯৪ ০১০৪7 9৮০ ৮ ০৫ এসএ ১৯৪05 4০ 085৯৭ ০২ ০৬৯৬ ৯১০০ 
* ৫৯৮৩ 
২9840) 


হজরত ইবনে সিরিন রহ. হতে বর্ণিত, তিনি হজরত উম্মে আতিয়্যা রা. হতে গোসল শিখেছেন । তিনি বরই 
পাতার পানি দিয়ে দুইবার গোসল দিতেন, তৃতীয়বার পানি এবং কর্পূর দ্বারা ।' 


পিসি 2 0৩ ৮০5১৯ | এগ্রও চে 055৯ | একস 09558193 
এর ছারা উদ্দেশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি বরকতের জন্য হজরত জায়নাব 
রা. কাফনের নিচে আর শরিরের সংগে মিলিয়ে রাখা হবে 1৯০ 


** এর দ্বারা বুঝা গেলো যে, আল্লামা নববি রহ. কপূর ব্যবহার সম্পর্কে আবু হানিফা রহ.-এর যে মাজহাব বর্ণনা করেছেন যে, 
তার মতে এটি ব্যবহার করা মুস্তাহাব নয়- (শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩০৪, কিতাবুল জানাইজ) -এটি ঠিক নয়। 

তাছাড়া এর ছারা তাওজিহ গ্রন্কারেরও রদ হয়ে যায়। তিনি বলেন, আবু হানিফা রহ.-এর একার মাজহাব হলো, কর্পূর ব্যবহার 
করা মুস্তাহাব নয়। সুন্নত এর বিপরীত সিদ্ধান্ত দে । এজন্য আল্লামা আইনি রহ. তার রদ করতে গিয়ে বলেন, 'আমি বলবো, আবু 


হানিফা রহ. মোটেও একথা বলেননি ।' উমদা : ৮/৪০-৪১, 4১ ০). -১১সংকলক। 

** সুনানে আবু দাউদ : ৪৪৯, ১] ০). 495 এ%3 945৯] 5935 | -সংকলক। 

** দ্র. আওজাজুল মাসালিক : ৪/১৯৬-১৯৮, 4 45 « 99৯] 5২৩5 ফতহুল কাদির : ২/৭৩, ৬৪ ০০০৬ ১9৮৯] ৩ 
০৬]-সংকলক। 

** অর্থাৎ, তার লুঙ্গি । তার মধ্যে আসল হলো লুঙ্গি বাধারস্থল। এর বহুবচন হলো *3৯। -৯) । এটিকে লুঙ্গি তথা ইজার 
শাম করা হলো, সংগে থাকার কারণে । -মাজমাউ বিহারিল আনওয়ার : ১/৫৪৯। -সংকলক । 

** ১০৬ সে কাপড়কে বলে যেটি মানুষের শরিরের সংগে লেগে থাকে । যেমন গেঞ্জি। এর বিপরীতে সে কাপড় যেটি শরিরের 
সংগে মিলিত থাকে না, সেটিকে বলে ১3১ | ১.-এ বাৰে ইফআল হতে । এর শব্দ (৯ জমিরটির হজরত জায়নাব রা.-এর দিকে 


এবং 4 এর জমির সর্বনাম ৯ এর দিকে ফিরেছে। অর্থাৎ, এর লুঙ্গিটিকে হজরত জারনাৰ রা.-এর জন্য শিয়া (শরিরের সংগে 
লেগে থাকে এমন পোশাক) বানিয়ে দাও । -সংকলক । 
সপ আল্লামা আইনি রহ. এর অধীনে লিখেন, এটি নেককারদের কোনো নিদর্শন দ্বারা তাবাররুক বা বরকত হাসিল করার ক্ষেত্র 


মূল উতৎ্স। উমদা : ৮/৪১, 15 ০১০3 0 ৮৯০০৪ ৮০ ৩১৭ 8 1 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ৩০২ 


ক ৪+৮কককন্ককক৬৯০-১৩৩ ৩৬৬ কএকটকক্জীক কক, ১১২৬০৯৮৬০০৪ ৩৪৩ ক ২০৬ ৪৮৪ ৯৪৪৯৯ক ৯৪৭ ৭ ভতডউকিক ক ৬৯কক কক ৯৩৪৯ককককএক$৪৬৯৯৯৭৬র৬দ৯জসি৬৭ ০১ ২তিকউসউটিজিনস্জিস ঠক তত তঠত৮তত ৩৮৩৯৩ ২৯৯ পসসশস+ ১৯এক্কএককঞকররীককককগাজজবাকগর্রএকককজররকীজ্রশকশও 


নির্দেশ এজন্য দিয়েছেন যাতে জায়নাব রা. তা হতে বরকত নিতে পারেন ।”* 
85 205 : 003 49055 ১৮১৬ 05 59558 405 ২০৩ ০০৪০৪ 7 এ 

ইমাম শাফেয়ি, আহয়দ ও ইসহাক রহ. এর দ্বারা দলিল পেশ করে বলেন, মাইয়িত যদি মহিলা হয়, তবে 
তার চুল তিন ভাগে ভাগ করা হবে। এই তিনটি বেণি পিঠের নিচে ফেলে রাখা হবে। তাদের মতে, হজরত উম্মে 
আতিয়্যা রা. যে গোসল দিয়েছিলেন, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমেই এবং তার পক্ষ 
হতে শিক্ষার মাধ্যমে দিয়েছিলেন উম্মে আতিয়্যা রা. কর্তৃক চুলের তিনটি অংশ করে সবগুলোকে পেছনে ফেলে 
রাখা নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই হয়ে থাকবে! 

মহিলাদের চুলের যে দুটি ঝুঁটি বানানো হবে হানাফিদের মতে এগুলো সিনার জামার ওপর ফেলে রাখা 
হবে। এক ঝুঁটি ডানদিকে আরেকটি বামদিকে 1৯ 

এ অনুচ্ছেদের হাদিসটি সম্পর্কে হানাফিগণ বলেন, এতে কোথাও উল্লেখ নেই যে, তিন ঝুঁটি বানিয়ে পেছনে 
ফেলে দেওয়ার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা বলা শুধু সম্ভাবনা পর্যায়ে ঠিক 
যে, হজরত উম্মে আতিয়্যা রা. কর্তৃক এমন করা তার তালেম অনুযায়িই ছিলো। অথচ হুকুমতো এর দ্বারা 
প্রমাণিত হয় না।»** হজরত গাঙ্গুহি রহ. বলেন, হজরত উম্মে আতিয়্যা রা.-এর কাজকে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের ক্রিয়া কিংবা অনুমোদনের ক্ষেত্রে প্রয়োগ করা অকৃত্রিম না।*” 

সুতরাং হানাফিদের মাজহাবই আফজাল 1৮১ 





»»* মহিলার কাফনের যে কাপড়টি লম্বালদ্িভাবে বগল হতে উরু পর্যন্ত কিংবা কমপক্ষে নাতি পর্যন্ত প্রলম্দিত হয় এবং এতোটুকু 


চওড়া হয়, যার ফলে বেঁধে রাখা ঘায়। -আহকামে মাইয়িত : ৮৫১, 25 5 ০৯-সংকলক। 

৯১৭ দেখুন, আল-কাওকাবুদ দুররি : ২/১৭০-১৭১। -সংকলক। 

»* দেখুন, আল-মুগনি-ইবনে কুদামা : ২/৪ ৭২, 038 45০৩ ৯৯ ৪০১ : 2এ উমদাতুল কারি : ৮/৪৩-সংকলক । 

»০ উমদাতুল কারিতে আইনি রহ. এ উক্তি করেছেন। (৮/৪৩)। -সংকলক। 

»৪০ যার নিদর্শন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সম্পর্কে হজরত উম্মে আতিয়্যা রা.কে যে দিক 
নির্দেশনা দিয়েছিলেন, তার আলোচনায় &) ১৩১ ৬:১০] তে এসে গেছে। এগুলোতে মাথার চুলের বেণিগুলোকে পিঠের ওপর 
রেখে দেওয়ার কোনো আলোচনা নেই । আর যদি তিনি এ ধরনের কোনো দিক নির্দেশনা দিয়ে থাকতেন, তাহলে তা এখানে তার 
নিজের দিকে সম্বোধন করে উল্লেখ করা হতো । -সংকলক। 

»*১ দেখুন, আল-কাওকাবুদ দুররি : ২/১৭১ | 

এ মাসআলায় আহকার তালাশ সন্ত্বেও কোনো মঞ্জবুত দলিল পেলো না। অবশ্য শামসুল আযিম্মা সারাখসি রহ. লিখেল, 
“মহিলার চুল তার পেছনে ঝুলিয়ে দিবে না। তবে উভয় দিক হতে দুধের মাঝে ছড়িয়ে দিবে । কেনোনা, জীবদ্দশায় তার চুল পেছনে 
ছেড়ে দেওয়ার কারণ ছিলো সৌন্দর্য । ইনতেকালে ফলে তা শেষ হয়ে গেছে।' -মাবসুত-সারাখসি : ২/৭২ 2৮ ২৮৪ এ 


বাদায়িউস সানায়ে" : ১/৩০৮, ১৯৩ 28 ৬4১ -০৪। নিজের জন্য সৌন্দর্য না হওয়ার কারণে তার চুলগুলো বিন্যস্ত করা হতো 
না। এজন্য হানাফি এবং হাস্বলিদের মাজহাবও এটাই । শাফেয়িদের মতে তার কেশ বিন্যাস করা হবে! সুগনি : ২/৪৭২। হানাফি 
এবং হাম্বলিদের মাজহাবের সমর্থন হয় যুসান্নাফে আবদুর রাজ্জাকের একটি বর্ণনা স্বারা । তাতে আছে, ইবরাহিম হতে বর্ণিত যে, 
হজরত আয়েশা রা. দেখলেন, লোকজন এক মহিলার মাথার চুল বিন্যাস করছে। তিনি বললেন, তোমর! তোমাদের মৃতকে কিসের 


ভিত্তিতে সাজাচ্ছ? (৩/৪৩৭, নং-৬২৩২, * 941) ১ ১০৪ ৮৪ )। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩০৩ 


সর ৯... পা 
5540 এ ঞঠ ৪ 5 এন 
এরর ঃ সিন প্‌ রা 


াকাজিগা চিঠি জাগি বৃ টন 
সুগন্ধি হলো মিশৃক বা কন্তরি। 


পে ০ পা ০৯ রা লি ৮ গঠন ক 


প্র ০7৮৭ পা ৩5 কই এ ৯৮ 2 এ ৮ ৬৯ ৪ ৬ এ ৩৪০ ৭ 
15৮ এ এপ % পাত এক ৪8৫0০ 5 »০ ৪০০ উ $85 


৯৯৪ । অর্থ : টি ননকিিডিত ভরিজে ৮ বলি মু ১৮ এ 
আলাইহি ওয়াসাল্লামকে মিশ্ক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এটি তোমাদের সর্বোভ্তম খুশবু । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০। অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । 
এটি ইমাম আহমদ ও ইসহাক রহ. এর মাজহাব । আর অনেক আলেম মৃতের জন্য মিশুক মাকরূহ বলেছেন। 


এ হাদিসটি মুসতামির ইবনে রাইয়ানও আবু নাজরা-আবু সায়িদ রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। 


মৃতের ক্ষেত্রে সৌন্দর্য না হওয়ার দাবিও হলো, চুল বেণি না করা এবং পেছনে ছেড়ে না দেওয়া। এজন্য আল-মুগনিতে 
হানাফিদের মাজহাব নিয়লেযুক্ত ভাষায় বর্ণিত হয়েছে- “আওজায়ি ও আসহাবে রায় বলেছেন, তার চুল বেণি করা হবে না। তবে তা 
ছেড়ে দেওয়া হবে তার গণ্ডদেশ ও দু'হাতের মাঝখানে উভয় দিকে । (২/৪৭২)। 

তবে সহিহ ইবনে হাব্বানের বর্ণনায় নির্দেশিত শব্দ সহকারে- 038 5১৩ 1 ০১৯১ বর্ণিত হয়েছে । -উমদা : ৮/৪৩। 
'হানাফিদের মাজহাব এ ক্ষেত্রে খাটে না। 

এর জবাব দিতে গিয়ে আল্লামা আইনি রহ. বলেন, এখানে এটি চুল বেণি করার জন্য নির্দেশ । তবে আমরা চুল বেণি করার 
বিষয়টি প্রত্যাখ্যান করি । ফলে হাদিসটি আমাদের বিরোধী দলিল হয়ে যায়। অবশ্য আমরা চুল মহিলার পেছনে ছেড়ে দেওয়ার 
বিষয়টি এজন্য অস্বীকার করি যে, এই কাঙ্ধটি করা হয় সৌন্দর্যের জন্য মৃতের ক্ষেত্রে এটা করা নিষিদ্ধ এজন্য তিনি বেণি না ৰাধার 
মাজহাব নয়; বরং বেণি বাধার মতের বর্ণনা দিয়েছেন । তিনি বলেন, আমাদের মতে মহিলার সিনার ওপর জামার ওপর দুই ভাগ করে 
“রেখে দিবে । -উমদা : ৮/৪৩, ১ ০৭১1১ ৬১৪ 50581 যেনো, মহিলার চুলের দুই অংশ যেগুলো ডান-বাম দিক হতে তার 
সিনার ওপর ছেড়ে দেওয়া হয়, এগুলোকে আল্লামা আইনি রহ. জফিরা তথা বেণি আখ্যায়িত করেছেন। তবে যেহেতু এর পন্থা 
রীতিমতো বেণির মতো হতো না, সেহেতু অনেক হানাফি চুলের ৰেণি না বাধার মাজহাব বর্ণনা করেছেন । 

সারকথা, যদি হানাফিদের মাজহাব আল্লামা আইনি রহ.-এর বর্ণনা অনুযায়ি চুল বাধাই মেনে নেওয়া হয়, তবুও তাদের 
( মাজহাবে শুধু দুটি বেশিই হবে । অথচ সহিহ ইবনে হাব্বানের বর্ণনায় তিন বেণির নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া হজরত উদ্ফে 
, সুলায়ম রা.-এর বর্ণনায় 5১85 2৮০৪ 008 2১৩ ৬১৬৪ ও ১৮১ শব্দ এসেছে । এই বর্ণনার অধীনে আল্লামা হাইছামি রহ. বলেন, 
এটি তাবারানি কবিরে দুটি সনদে বর্ণনা করেছেন। এর একটি তে আছেন লাইস ইবনে সুলায়ম নামক বর্ণনাকারি ৷ তিনি মুদাললিস, 
তবে সেকাহ। আরেকটিতে আছেন জুনাইদ । তাকে (অনেকে) সেকাহ বলেছেন। অবশা তার সম্পর্কে কিছু কালাম আছে। - 
(মাজমাউজ জাওয়াইদ : ৩/২২, 4১৮৮০ 5 ০৬৭৪ ১৩৬৯০ ৯ 
৫. হানাফিদের মাজহাবের সংগে এই দুটি বর্ণনা খাপ খায় না। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮৮ ৩০৪ . 


১ক৪ কত রককরসককন্ভকক্চপউজ্জককক্ক্া কতক কক জজ জজ কাকার ও এ৮ক কক গঞ ০ কক কক কও জস্ককা জবা কত কাক উজ ওরা উজ তত ৯, ৯কক৬৬৪৯০৬৪ ৬৪৬ ৯৯৮০৮৪৯৬৪৬৩ ৬কক কর তত ক্তক৩৯৪৪$ কক ৪৪৪০০৪ক৩এ তকশিপিতকিত৩৯৮৯এ৪৯ক ৯৪৪ ৪৪৪ ০৯৯৬ কশ৪শিতজিস৯ন নিত ০৮ততিতত তত 128 


জা'ফরও সেকাহ। 
ভা: 22 ৯ বে কপ পারা পিছলা 
2১) ০৮ ০ ০১৮ ওঠ দত ৩ শত 
অনুচ্ছেদ-১৭ : মৃতকে গোসল দেওয়ার পর গোসল করা প্রসংগে (মতন পৃ" ১৯৩) 
? ৭ সির টি 74 25৯ রগ , ৮০ ৮৫৯৫ 4৮০ 
রি 425 28 44 35 4৪ 0০5 3০ এ ৩৮০ উৈত ৩৪ 55০৯ ১ ০০ 2০ 
৯৯৫। অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতকে 
গোসল দেওয়ার ফলে গোসল আছে এবং তাকে বহন করার ফলে ওদ্ু আছে। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০.৯ । 

আবু হুরায়রা রা. হতে এটি মওকুফ আকারে বর্ণিত আছে। ওলামায়ে কেরাম মৃতের গোসলদাতা সম্পর্কে 
মতপার্থক্য করেছেন। সাহাবা প্রমুখ, অনেক আলেম বলেছেন, যখন মৃতকে গোসল দিবে, তখন তার ওপর 
গোসল করার দায়িত্ব আছে। আর অনেকে বলেছেন, তার ওপর থাকে ওজর দায়িত্ব! মালেক ইবনে আনাস রহ. 
বলেছেন, মৃতকে গোসল দেওয়ার ফলে আমি গোসল মুস্তাহাব মনে করি, এটাকে ওয়াজিব মনে করি না। 
অনুরূপই বলেছেন ইমাম শাফেয়ি রহ. | ইমাম আহমদ রহ. বলেছেন, যে মৃতকে গোসল দিবে, আমি আশা করি 
তার ওপর গোসল ওয়াজিব হবে না। তবে ওজুর কথা খুব কমই বলা হয়েছে। ইসহাক রহ. বলেছেন, ওজু করা 
আবশ্যক । আবদুল্লাহ ইবনে মুবারক রহ. হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে মৃতকে গোসল দিবে, তাকে 
গোসলও করতে হবে না, ওজুও করতে হবে না। 


দরসে তিরমিযী 
১৭ ১:4০] 4০৪ 02205 0০5 45 ঝ। পি জী ৩৩ ০৬ এ কি ৪৯৯ জা প৩০ 
4০9০] ভাঞ্ও ৪৮ 4০৯ 
এ অনুচ্ছেদের হাদিস এবং এমন অন্যান্য হাদিসের৯* ভিত্তিতে অনেক সাহাবি ও তাবেয়ি বলেন যে মৃতকে 





»৪২ সুনানে আবু দাউদ : ২/৪৫০, 4১০ ৮০ ০০০ ১৮8 ওঠ এ৯সংকলক । 

»৮৩ যেমন, ১. আয়েশা রা.-এর বর্ণনা । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতকে গোসল দেওয়ার ফণে 
গোসল করবে। ২. মাকহুল বলেন, এক ব্যক্তি হজরত হুজা়ফা রা.কে জিজ্ঞেস করলো, আমি কিরূপ করবো। তিনি বললেন, তুমি 
তাকে এমন এমন ভাবে গোসল দাও । যখন তুমি তা হতে অবসর খ্রহণ করো, তখন গোসল করে নাও । ৩. হজরত আলি রা. 
বলেছেন, যে মাইয়িতকে গোসল দেয় সে যেনো অবশ্যই গোসল করে। ৪. আলি রা. বলেছেন, আবু তালেবের ইনতেকালের পর 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম । বললাম, হে আল্লাহর রাসূল! আপনার বৃদ্ধ বিভ্রান্ত চাচা ইনতেকাল 
করেছেন । তখন তিনি বললেন, যাও, তুমি তাকে যেয়ে মাটির নীচে রেখে এসো৷ | তারপর আমার নিকট আসার আগে কোনো কিছু 
করবে না। তিনি বলেন, তারপর আমি তাকে মাটির নীচে রেখে এলাম। তারপর তার নিকট এলে তিনি আমাকে গোসলের নির্দেশ 
দিলেন। ফলে আমি গোসল করলাম । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৩০৫ 


কনক্বগতনকক্তিকক্রকপককককক্রীরুরাকলকর বকবক ক্রারিরতকিজকনএকরিরকততরতককরকরউজকিরতকরাকটিররত্জক্কীরহইবীকীকজজ্জকুকতত ওরা কতরককুকতকরজত্ককততরকরুএরকিককতরকওকজরজজকিকরকককরকতএকক ক্র জকরএএকতএককরাডরঞরককককর্করকরাজককট্ককক্করকটীকতকরককতককক্কারডতকাককরাজ্তককরীরতককীক্রকরকও 


গোসল দেওয়ার ফলে গোসলদাতার ওপর গোসল ওয়াজিব হয়ে যায় । হজরত আলি রা., হজরত আবু হুরায়রা 
রা. সায়িদ ইবনে মুসাইয়িব, মুহাম্মদ ইবনে সিরিন এবং জুহরি র-এর মাজহাবও এটাই 1৯৪ 

তবে প্রথম যুগের পর এ ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে যে, মৃতকে গোসল দেওয়ার ফলে গোসল 
ওয়াজিব হয় না, না জানাজা বহন করার ফলে ওজু ওয়াজিব হয় 1৯৭ যার দলিল, বায়হাকি৯*৯ তে বর্ণিত ইবনে 
আব্বাস রা.-এর একটি বর্ণনা রয়েছে । তিনি বলেন, 


০১৭১১ ৮৯৬৬ এএ ৮৯ ২১১৬০ 13) ০১৬০ ০৫১০ ০০ ৪৯ ০০০১০ ০৯] ৯৮৭১ 4৪০ 4০। এন এ ০৯৯) এও 
419১1197001 ০১০৯৪ ০৯৬ ০৪ ১০৭ 013 ১৯১৬ 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মৃতকে গোসল দিবে, তখন তোমাদের 
মাইয়িতের গোসলের কারণে তোমাদের ওপর গোসল নেই। সে মুসলমান, মুমিন, পৃতঃপবিভ্র এবং একজন 
মুসলমান নাপাক হয় না। সুতরাং তোমাদের জন্য নিজেদের হাত ধৌত করাই যথেষ্ট ৷ 
অবশ্য ইমাম বায়হাকি রহ. এই বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, 
44088 ০5 4৩ ওক ৪2০ 4৩৪ ০০৯] ০০০০ 1৯৯ 
'এটি জয়িফ । এতে আবু শায়বার ওপর বিষয়টি প্রয়োগ করা হবে। যেমনটি আমি ধারণা করি ।' (অর্থাৎ, এ 


দুর্বলতার কারণ আবু শায়বা রহ.) 
তবে ইবনে হাজার রহ.-এর জবাব দিতে গিয়ে বলেন, আবু শায়বাকে দিয়ে ইয়াম নাসায়ি রহ. দলিল পেশ 
করেছেন । লোকজন তাকে সেকাহ মনে করেছেন । সুতরাং সনদটি হাসান**। 


্র., যুসান্নাফে ইবনে আবু শায়বা : ৩/২৬৮-২৬৯, 3 ৮০০০ এ এ একি পা ওই 0০5 ৬ 04 ৬০ এ ০৭ 

** উমদাতুল কারি : ৮/৪৮, (৮৯ 54]. ভগ »২সংকলক । 

*৫ এজন্য আল্লামা খাত্তাৰি রহ. বলেন, আমি এমন কোনো ফকিহ সম্পর্কে জানি না যে, তিনি মাইয়িতকে গোসল দানের ফলে 
গোসল ওয়াজিব করেছেন এবং মাইয়্িতকে বহন করার ফলে ওজু ওয়াজিব করেছেন। -মা'আলিমুস সুনান : ৪/৩০৫, ৬৪ 443 
১০০ ০৮৪ ৩৭ এ 

তবে হাফেজ ইবনে হাজার রহ. আল্লামা খাস্তাবি রহ.-এর উক্তি রদ করে দিয়েছেন। ফতহুল বারি : ৩/১০৮, ৯১ ৬১ 442 
4৯ 51] 


আল-মাজমু শরহুল মুহজ্জাবে এ সম্পর্কে ইমাম শাফেয়ি রহ.-এর দুটি বক্তব্য বর্ণনা করা হয়েছে। নতুন বক্তব্য হলো, মৃতকে 
গোসল দেওয়ার ফলে গোসল করা সুন্নত! আর পুরানো বক্তব্য হলো, এটা ওয়াজিব । তবে শর্ত হলো, হাদিসের বিশুদ্ধতা প্রমাণিত 


হতে হবে। তা না হলে সুন্নত। (৫/১৪২, ০০ ৩] ০ 5 ০১৭] ২৯৯০০৪৪)। 

জুরকানি রহ. এ সম্পর্কে ইমাম মালেক রহ.-এরও দুটি বর্ণনা বর্ণনা করেছেন। ১. ওয়াজিব । ২. মুস্তাহাব! মুস্তাহাবের 
বর্ণনাটিকে প্রসিদ্ধ মাজহাব সাব্যস্ত করা হয়েছে। -আওজাভুল মাসালিক : ৪/২০০। -৯এ] ০). 

আল্লামা আইনি রহ. ইমাম আহমদ, ইসহাক ও ইবরাহিম নাখয়ি রহ.-এর মাজহাব বর্ণনা করেছেন, মাইরিতকে গোসল দানের 
পর ওজু করা | -উমদা : ৮/৪৮, 50] ০১৩5 ০2৮৯৬ ০৪ ৩০ ০৪ ১৮ ১৬ ০৬৬৬ সংকলক । 

** (১/৩০৬, ০৯ ০১ ০ এ] ৩ 4 9৬৮০ 5835) । -সংকলক। 

** দেখুন, আত-তালখিসুল হাবির : ১/১৩৮, নং-১৮২, ০০ ৪৭৩ 553৮ 555 হাফেজ রহ...এর পূর্ণ আলোচনা 
নিম্েযুক- 4.০) 455৯ ০১১ ০৩] 4553 ০] ও ৩৯ ৯০ কম ০৪59 ৩ ০৪ ৯০০৪ ০৯ 2 ২৯৩ ৬৪ 2: 
দরসে ভিরিমিহী --২০ক 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩০৬ 


০৫৮৯৩ ক০৬৯ক৭৮ ০৪৩৪ ৩৯৩৪৯ ৬ক৯৯৪৯১৯৬ ৪০৩ কই ৯ককক৪৪$৯০৮৩৯৪৩ক নকিড ও এ তব $ক৬৯ক ৮৯৯ ক লন বককিকিতিত কল এক $+০৯৪৪৯৬ ৮৪ ৬ক৬৬ উএ৬ র্িিজককওউিকজ্র কউ কত জ ₹৯৬ ৯৯৭ ৮ কক জজিকউিউ পর ১ জল কক কি তবকেকজিকস ক লকিকসকিতিত৯$ ৮০৫৮৯ উতজজিততিপ তলত ৯৫ সলনি সতত তত 


২. গোসল ওয়াজিব না হওয়ার দ্বিতীয় দলিল মুয়াতা ইমাম মালেক*** রহ.-এর বর্ণনা, 
৩৯ ৪১০০ 59 তি ৬ ৬১০ 5৪ তি ০৭ ০৪০5 এর 2 9 ০৪ কম ০৪ 4 ৯০ ০ 
08 ১90 ১১৩৪ ০91১৯ 03 55405 কম 2 এখঞ এস ০০ ১০০৯ ০৭ 45৪ ০৯০৯ ও দি 
3: 191 05 ০০ ৬০ 
“হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর রা. হতে বর্ণিত আবু বকর সিদ্দিক রা.-এর স্ত্রী উমাইস রা.-এর কন্যা 
আসমা রা. হজরত আবু বকর রা.কে তার ওফাতের পর গোসল দিয়েছিলেন। তারপর বেরিয়ে উপস্থিত 
মুহাজিরগণকে জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি রোজাদার, আর এ দিনটিও প্রচণ্ড শীতের ৷ সুতরাং আমার 
ওপর গোসল আবশ্যক? তারা বললেন, না ।' 


৩. আরেকটি দলিল হজরত ইরনে আব্বাস ও ইবনে উমর রা.-এর বর্ণনা । তারা বলেন, ১০ ০৯ ১৪ 
০০ ৪ ০৬৯৯ “মাইয়িতের গোসলদাতার ওপর গোসল নেই ।” ০1 41১৮৭ 


03591 05 45৫4 0 ৪ 5 এ 
নিনজা! কাফনের জন্য কোন কাপড় মুস্তাহার? (মতন পৃ. ১৯৪) 
(8 ০০৬৫ 3 ৩, ১1250] 00 35 এ ৩৮০ এ 0585 08: (569 3 - ৭৭ 
রবির 
৯৯৬। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা 
পোশাক পরো । কেনোনা, এটি তোমাদের সর্বোস্তম পোশাক এবং তোমাদের মৃতদের কাফন দাও এ দিয়ে । 





০০০ ৬৮১০৪ 03 ০5০৭ ০৮১১ ৮৯১] ১০ 51909 ৩ 2৯5 ১৬৬ 885 ও ১১ সস লে সও ০৯ 
“০৬ ১৮৩ ১ ৩১-সংকলক। 
»*৮ (২৪০ এ] ০ £ ১১3৯] 5535) 1 -সংকলক। 


»* মুসান্নাফে ইবনে আবু শায়বা : ৩/২৬৮, 4০ ০৯ ০৪ ০৮০ ০৪ 2 9৬ ০৭) এই স্থানে মুসাননাফে ইবনে আৰু 
শায়বাতে মৃতকে গোসল দানের ফলে গোসল না করা সংক্রান্ত আরো অনেক হাদিস উল্লিখিত হয়েছে। ইচ্ছা হলে সেখানে দেখতে 
পারেন । সংকলক । 

»০ মৃতকে গোসল দানের হুকুমে কি হিকমত আছে? এতে দুটি বক্তব্য আছে। ১. মৃতকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং তার 
গোসলের ক্ষেত্রে বেশি করে খেয়াল করা উদ্দেশ্য । কেনোনা, গোসলদাতা যখন জানবে যে, স্বয়ং তাকে গোসল হতে অবসর গ্রহণের 
পর গোসল করতে হবে তখন সে মৃতকে গোসল দানের ক্ষেত্রে ছিটা ইত্যাদি হতে বাচার চিন্তা করবে না। বরং মৃতকে পরিষ্কার- 
পরিচ্ছন্ন করার ও গোসলের প্রতি গুরুত্বারোপ করবে । 

২. গোসলদাতাকে ছিটা ইত্যাদি লেগে যাবার সন্দেহ ও কল্পনা হতে বাচানো উদ্দেশ্য । কেনোনা, ঘখন গোসলদাতা মৃতকে 
গোসল দানের পর স্বয়ং গোসল করবে, তখন তার মধ্যে স্বীয় পকিত্রতা সম্পর্কে পূর্ণ একিন ও এতমিনান থাকবে! -ফতচছ্ল বারি- 


হাফেন্জ ইবনে হাজার : ৩/১০৮ ০ 2১1) ৪৩১ ৩১৩1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড * ৩০৭ 


১১৬৯ ককক৩১৬৩ককনকনতঠনকিজতিকিককাঙকককজ্জত্খতনকক্রনক্জস্কডিউককরক্কক্কক ডি ককররক্রাকককরকতরককরাবকত কচ এক রব৬কককরককিক১রও ও এর ঞজক্রউ কউ রজ$ক্ কক রক্রক্রারকঞেকজক ওক স্ত৪ ৪ ০৪৪৫৬ক৬কত জ্কঞ্জরএ্রতএএকতএকরিকওিজএককরপারতও তত কড়এরিকতজর উকি করস কনতনীস্লর রর জর কনীকী জকি তিকজ 


হজরত সামুরা, ইবনে উমর ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস রা. এর হাদিসটি ০৯০ ০১১। 

এটাকেই ওলামায়ে কেরাম মুস্তাহাব মনে করেন। 

আল্লামা ইবনে মুবারক রহ. বলেছেন, আমার নিকট সবচেয়ে প্রিয় হলো, মৃতকে তার নামাজের কাপড়ে 
কাফন দেওয়া । পক্ষান্তরে ইমাম আহমদ ও ইসহাক রহ. বলেছেন, আমাদের নিকট সবচেয়ে প্রিয় হলো মৃতকে 
সাদা কাপড়ে কাফন দেওয়া, বস্ত্রত আফজাল কাফন দেওয়াই মুস্তাহাব । 


টি লি 


42০ পে 
শিরোনামহীন অনুচ্ছেদ-১৯ (মতন পৃ. ১৯৪) 


3৫ ১৯ তিন এ 8০ ১ ০5 এ। ০৮৪4০0৮৮3৩8; 0553৩ ০ 02 2 ৭৭৭ 

৯৯৭। অর্থ : হজরত আবু কাতাদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
তোমাদের কেউ যখন তার ভাইয়ের ওলি হয়, সে যেনো তার কাফন দেয় সুন্দর কাপড় দিয়ে। 

হজরত জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৮ ০.০ 


ইবনে মুবারক রহ. বলেছেন, সাল্লাম ইবনে মুতি' রহ. 4১১ ১85 ৮৪১৯) ০১) বক্তব্য সম্পর্কে বলেছেন, 
এটি হলো পরিচ্ছন্ন (কাপড়), বেশি দামি নয় । 


১৮ ৩ 42০ 491 ৮৮4 08 5 এ 
অনুচ্ছেদ-২০ জার এপ 
ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিলো? মৈতন পৃ. ১৯৪) 
৮ ০15 ২৪ ০3০ ৩০ _ ৭৭ 


4, ৬ ৯০৯ রঃ 
3১014845১০৩ ৪ 45 0 (558১5 8% 5) সস 9০058 06 205 55 ৫০ 
450৮ 8 চবি? 
সিরা হনলা নূর রর নৃটরারার নু দূ 
কাপড়ে কাফন দেওয়া হয়েছিলো । তাতে না ছিলো জামা, না ছিলো পাগড়ি । বর্ণনাকারি বলেন, তারপর হজরত 
আয়েশা রা. এর নিকট লোকজন উল্লেখ করলেন যে, মানুষতো বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর কাফনের কাপড় ছিলো দু'টি আর একটি চাদর ছিলো নকৃশাদার । তারপর হজরত আয়েশা রা. ৰবলেন, চাদর 
আনা হয়েছে তবে তারা এটি ফেরত দিয়ে দেন। তাকে এতে কাফন দেননি । 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৩৩৮. 


তে ১ এ সত ৯ ৩295৬ 2 ৪ (20 5 ৩৩ ৩ ৭৭ 
০ (8554 0 অপি এ 3555 5৪ পল ও ৭5 ও এ ৭4558: 401 ০ ৩ ১৯৯ 
রা ৮৮ 


7 
বি 


৯৯৯। অর্থ : জাবের ইবনে আব্দুল্লাহ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা 
ইবনে আব্দুল মুত্তালিব রা.কে এক চাদরে এক কাপড়ে কাফন দিয়েছেন। 


দরসে তিরমিযী 


তিরমিবী রহ. বলেছেন, হজরত আলি, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ও ইবনে উমর রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা. এর হাদিসটি ০৯০ ১০ 

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন সম্পর্কে বিভিন্ন রকম হাদিস বর্ণিত আছে। তবে নৰী 
করিম স. এর কাফন সংক্রান্ত আসাহ বর্ণনা হলো, আয়েশা রা. এরটি | সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে 
এর ওপর আমল অব্যাহত । সুফিয়ান সাওরি রহ. বলেছেন, পুরুষকে তিন কাপড়ে কাফন দেওয়া হবে। ইচ্ছে 
করলে একটি জামা ও দুটি লেফাফাতে, ইচ্ছে করলে তিন লেফাফাতে । যদি কাপড় না পাওয়া যায় তবে একটি 
কিংবা, দু'টি কাপড়ই যথেষ্ট হবে। আর যারা পায় তাদের জন্য তিনটি কাপড়ই তাদের মতে সবচেয়ে প্রিয়। এটি 
হলো শাফেয়ি আহমদ ও ইসহাক রহ. এর মাজহাব এবং তারা বলেছেন, মহিলাকে কাফন দেওয়া হবে পাচ 


কাপড়ে। 
দরসে তিরমিযী 
$3$ ০০১] 233০5 ০৮১ ০28 23১৩ ও 0০5 49০ এ ৬৮০ 05 2 এএ$ ০৬০ ২৯৪০ *১৩০ 
“524০ 3১০১৪ 
এই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন কাপড়ে কাফন দেওয়ার কথা উল্লেখ আছে। 


তবে তাবাকাতে ইবনে সা'দের এক বর্ণনায় সাতটি কাপড়ের উল্লেখ আছে ।*২ পরস্পর বিরোধ হয়ে যায় এমনি 
করে। 


এর জবাব হলো, তাবাকাতে ইবনে সা'দের বর্ণনাটি জয়িফ 1৯ আর যদি এটি বিশুদ্ধ বলেও মেনে নেওয়া 


এনে 


** সহিহ বোখারি : ১/১৬৯, 44৮০ ১৩ 0850 ০ 3 ০৯ ১৯৯১ 0590 ৮33 598 ৬৯ ডি ভিউ ১১৮৬০ ক 
৪1 ১ 4০৬৯ সহিহ মুসলিম : ১/৩০৫-৩০৬, 5 2১5 ওই ০০৬ 0 ৬ ০১০৪ 5১১৯ ০5৩৪ সংকলক । 

»২ বর্ণনা এবং এর সনদটি নিয়েযুক্ত- ৮ ১০ ১১ ১০৯৮৯ ৯ এ] ১৯০ ০৮ 2১৮৮ ৩৯ ২৮০৯ ৯৯ ০৯০০০ ০৪ 5৩ ১ 
6০] ১০১ ৪ 4৩ ওই 085 ০৮১ 45 এ ভন এসএ 01 এ ০০ ০৯ এ ৬০ ৩৪ ৬৯৯ সংকলক । 

৯» এই বর্ণনার প্রথম বর্ণনাকারি সেকাহ। অবশ্য ইবনুল মাদিনি রহ. বলেন, "তিনি যখন হাদিসের কোনো একটি অক্ষত সন্দেহ 
করতেন তখন সেটি বর্জন করতেন । আর কখনো কখনো তার ভুল হতো ।' ইবনে মাইন রহ. বলেন, আমরা তাকে ১৯ হিজরিতে 
সফ্কর মাসে প্রত্যাখ্যান করলাম । অল্প সময় পরেই তার ইনতেকাল হয়ে গেলো । দ্র. ভাকরিবুত তাহজিব : ২/২৫, নং-২২৬। 


এই বর্ণনার দ্বিতীয় বর্ণনাকারি হাম্মাদ ইবনে সালাহা ইবলে দিনারও সেকাহ । তবে হাফেন্ধ রহ. বলেন, শেষ ৰয়সে তার 
স্মরণশক্তিতে পরিবর্তন এসে গিয়েছিলো । তাকরিব : ১/১৯৭, নং-৫৪২। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩০৯ 


কতখতচকক্কস্হকতককরকক+০৮৭৫৬৬৩বকিউরক্কক্রাকীকক জজ রমক্রকএ কমন ককটিররততনাকককঞ্করকর৪৪ক এর ওক কক করার রঞকগকখানএতকক৪৮ক৬৩৬৬৪৯৬৫৫৬৪৫৬কতকরক৩৪৪৬ক৫ক৬৪৩০৬৫র৪৬ডর ৪৩৪ কডওর রডের করাককককত রক করুউ ওক উব্রীক করি কাকী ক ককগকররএ্কীরাজক এ এ একক 


হয়, তবুও এটি সে ক্ষেত্রে প্রযোজ্য যে, বিভিন্ন সাহাবি তার কাফনের জন্য বিভিন্ন ধরনের কাপড় পেশ 
করেছিলেন ৷ তবে সাহাবায়ে কেরাম তন্মধ্য হতে তিনটি বাছাই করেছিলেন । আর বাকিগুলো ফেরত দিয়েছেন। 
যেমন, এই বর্ণনায়ই আয়েশা রা.-এর হাদিসের শব্দ ছারাও বুঝা যায়, বর্ণনাকারি বলেন, 


৮৪ ষ্ঠ 1 ৮:0১ ৪. রর ৯ 5 ৩ সপ ৯৪ হ2গ% 
১5১8০ ০0) ১5১ 78:05 5১৩ ওঠ ৪ 2 এএ ত০০১৯ ১3 ৯ ৪ 2:15 ১০ 1955% 


€ € 


438 

'হজরত আয়েশা রা.-এর নিকট তারা তাদের বক্তব্য উল্লেখ করলেন । সে বক্তব্যটি হলো, 'দু'কাপড়ে এবং 
ইয়ামানি একটি চাদরে, “তারপর হজরত আয়েশা রা. বলেন, ইয়ামানি চাদর আনা হয়েছে, তবে তারা এটি 
ফেরত দিয়ে দেন। তাকে এতে কাফন দেননি ।' 

শুধু এক কাপড়ের কাফনও প্রয়োজনের সময় যথেষ্ট হয়ে যায়। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর 
বর্ণনা আছে এ অনুচ্ছেদেই_ 2০১ ৬৪ ০) ০এ। ০ ০৯১০৯ 98 203 ২৮ এএ। ভে এএ। 0১3 0) 
১১ 4১9১ ৬৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা ইবনে আবদুল মুত্তালিব রা.কে এক চাদরে, 
এক কাপড়ে কাফন দিয়েছেন ।' 

বরং মুসআব ইবনে উমায়র রা. সম্পর্কে এসেছে তাকে যে একটি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিলো 
সেটি পা পর্যস্তও পৌছেনি। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে পায়ের ওপর কাপড়ের 
স্থলে ঘাস ইত্যাদি রেখে দেওয়া হয়েছিলো 1৯৬ 

এটা প্রয়োজনীয় কাফনের বর্ণনা ছিলো। বাকি আছে মাসনুন কাফনের বিষয়টি ৷ অধিকাংশের মতে পুরুষের 
জন্য তিন কাপড় মাসনুন 1৯7 অবশ্য ইমাম মালেক রহ. পুরুষের জন্য পাচটি পর্যন্ত আর মহিলার জন্য সাতটি 
পর্যন্ত মুস্তাহাব বলেন ।৯* সুতরাং পুরুষের কাফন তার মতে তিনটি লেফাফা, একটি জামা, একটি পাগড়ি 1৯৯ 





এই বর্ণনার তৃতীয় বর্ণনাকারি আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল। তার সম্পর্কে হাফেজ রহ. লিখেন, সত্যবাদী তথা 
মামুলি ধরনের বর্ণনাকারি। তার হাদিসে কিছুটা দুর্বলতা আছে। বলা হয়, শেষ সময়ে তার (শ্মরণশক্তিতে) পরিবর্তন এসে 
গিয়েছিলো । তাকরিব : ১/৪৪ ৭-৪৪৮, নং-৬০৭। 


চতুর্থ বর্ণনাকারি মুহাম্মদ ইবনুল হানাফিয়্য। যিনি সেকাহ সুমহান তাবেয়ি । তাকরিব : ২/১৯২, নং-৫৪৯। -সংকলক। 


৯৫ 


৪ ০ ৬ 
৮১১৯ -4:১০ এর ওজনে । ইয়ামানি নকশাদার চাদর 1 ১৯ এবং এ ৮৯ বছুবচন আসে । -নেহায়া : ১/২২৮। -সংকলক । 


** শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকি রহ. এর উক্তি অনুযায়ি তিরমিযী ব্যতীত এ হাদিসটি সিহাহ সিশ্তার অন্য কোনো 
গ্রন্থকার বর্ণনা করেননি । -সুনানে তিরমিযী : ৩/৩২২, নং-৯৯৭। -সংকলক। 


** সুনানে নাসায়িতে এই বর্ণনাটি এভাবে এসেছে যে, খাব্বাব রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সংগে হিজরত করেছি। আমাদের উদ্দেশ্য ছিলো আল্লাহর অন্তষ্টি। সুতরাং আমাদের সাওয়াব আল্লাহর দায়িত্বে আবশ্যক হয়েছে। 
আমাদের মধ্য হতে কেউ মারা গেছেন। তবে তার কোনো ফলই ভোগ করতে পারেননি । তার মধ্যে আছেন মুসআব ইবনে উমায়র 
পলা.। তাকে উহুদের যুদ্ধে শহিদ করা হয়েছে। আমরা তকে কাফন দেওয়ার মত একটি চান্স ব্যতীত আর কিছুই পাইনি। সে 
চাদরটিও এমন ছিলো যে, যখন তার মাথা ঢাকতাম তখন মাথা বেরিয়ে যেভো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


আমাদেরকে তা দ্বারা মাথা ঢেকে দেওয়ার এবং পায়ের ওপর ইজখ্ির নামক ঘাস রেখে দেওয়ার নির্দেশ দিলেন ।' (১/২৬৯, ২৪৪ 
০ ৬৪ ০০৯] 58)) 1 -সংকলক। 

** দেখুন, উমদাতুল কারি : ৮/৫০, ০4৫0 ১০০১ 5১30 4১২1 -সংকলক । 

** আশ শরহুল কাবির-কাবির-দারদির দুসুকির হাশিয়া সহকারে : ১/৪১৭ 42৯.) ১৩০৬ 4৪ ১5১ ০৬ 1 -সংকলক । 


দরসে তিব্রমিষী-৩য় খণ্চ ৮ ৩১০ 


₹০৯+ ৬৬ ৮১৯ কক্স এ এক ত৪৩৩ডজরকিশকি কতক সকিঠককজনকরীককিকতীততকগককাডততীক এস ৯৬ ক৬কওকপ্র উরি কও ৬নককককডকিউঞজজ উজিক কস কউজজবাডকওজডকীকি রকি ত তরী উজ জজ৯০টিত+ কঞ্চকিঞকস্৯উ$ এক এর ক জন্ঞকান্উ্জন্জপ একর $ত ক কগতকর জগ এক 


24৮৬০ 35 ১০5 58 ০8] ০2১৪ ০০৪৪ অ+ ১৩ ঠ 043 ০ এ ভিত কটি 085" তবে ইমা 
মালেক রহ. এর এই অর্থ বর্ণনা করেন যে, তিন কাপড় কোর্তা এবং পাগড়ি ব্যতীত ছিলো । জামা ও পাগড়ি হতে 
ভিন্ন ছিলো। সর্বমোট পাঁচটি কাপড় হলো ।৯৯ কিন্তু স্পষ্ট বিষয় হলো যে, এই ব্যাখ্যাটি স্পষ্ট নয়, বরং এর 


বিপরীত । 
তিন কাপড় নির্ধারণে মতপার্থক্য 

অধিকাংশের মতে মাসনুন কাফনের জন্য তিন সংখ্যাতো নির্ধারিত। অবশ্য এই তিন কাপড় নির্ধারণের 
ক্ষেত্রে মতবিরোধ আছে। 

ইমাম শাফেয়ি রহ.-এর মতে তিনটি কাপড় হলো, তিন লেফাফা। ইমাম আহমদ রহ.-এরও এটাই 
মাজহাব** । অথচ হানাফিদের মতে সে তিনটি কাপড় হলো, লেফাফা, ইজার বা লুঙ্গি এবং কোর্তা 1৮৮ 

শাফেয়িদের দলিল হজরত আয়েশা রা.-এর এ অনুচ্ছেদের হাদিস যাতে সুস্পষ্ট ভাষায় কোর্তা অস্বীকার করা 
হয়েছে। তাছাড়া তাদের দলিল সুনানে ইবনে মাজাতে৯* বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর হাদিস, 
এও] ১৯০ ০০১৪ ১43 ০০১৩ এ 0০৬ 4০ এএ। এজ এ ০৯৮9 98 টি 

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একপাট বিশিষ্ট সাদা ইয়ামানি তিনটি চাদর দিয়ে কাফন 
দেওয়া হয়েছিলো ।' 

এতে 73) শব্দটি 2১) এর বহুবচন । যার অর্থ হলো, একপাটের বড় চাদর । 


হানাফিদের দলিলসমূহ 


হানাফিদের দলিল সুনানে আবু দাউদে”* বর্ণিত ইবনে আব্বাস রা.-এর হাদিস, এ ৯) 08 : ০ 
438 এ ৬ম 42555 05৯ 4১ 5250 ১৯০ ২/9) 2১৩ ৬৪ ০১৮১ 0০ এ ৬৮০ 


০২১২২ ১১০০২২১২৯০৬: লি লি 

৯» এটি একটি উক্তি । আরেকটি উক্তি হলো, তাতে থাকবে দুটি লেফাফা, একটি লুঙ্গি, একটি জামা এবং একটি পাগড়ি । - 
বুলুগুল আমানি মিন আসরারিল ফাতহির রাব্বানি : ৭/১৭৭, 20১ ৯0 0850 ২৬৮ ০০৪। -সংকলক। 

» এই ব্যাখ্যা মুয়াত্তা ইমাম মালিকের টীকা কাশফুল গিতা আনওয়াজহিল মুয়ান্তাতে কাসতাল্লানি রহ. সূত্রে উল্লেখ করা 
হয়েছে । (২০৫, নং-২, ৪৭] 085 ওঠ *উ ৮) 1 সংকলক । 

»*১ দেখুন, আল-সমুগনি : ২/৪৬৪, 58৩॥ 2০১74] অবশ্য আল-মুহাজ্জাব ও এর ব্যাখ্যা আল মাজমুতে ইমাম শাফেরি 
রহ.-এর মাজহাব একটি লুঙ্গি ও দুটি লেফাফা বর্ণনা করা হয়েছে। দ্র. (৫/১৫০, 85] ০৯) -সংকলক । 

»* বাদায়িউস সানায়ে : ১/৩০৬, 42৯৯5 23855 ৭3 ০$সংকলক । 

»*০ (১০৬, 2৮,545 40 ০৮০ এ 085 ৪৪ গল এ ৯৯৩) সংকলক । 

»* অনেক বর্ণনায় বর্ণিত আছে, সীনের ওপর যবর এবং পেশ সহকারে যৰর হলে সেটি সাহুল তথা ধোপার দিকে সন্বন্ধযু্ত। 
কেনোনা, সে এগুলোকে ধৌত করে। কিংবা ইয়ামানের একটি গ্রাম সাহুলের দিকে সম্বন্ধযুক্ত । আর বদি পেশ হয়, তৰে এটি সাহলুন 
শব্দের বহুবচন । এর অর্থ হলো, শ্বেতজুদ্র পরিচ্ছন্ন সাদা কাপড় । এটি শুধু সুতার তৈরিই হয় | তবে এটি শাজ তথা নগণ্য । কেনোনা, 
এটি বহুবচনের দিকে সম্বন্ধযুক্ত । আর অনেকে বলেছেন, পেশ সহকারেও এটি সে গ্রামের নামে । -আন নিহায়া-ইবৰনুল আছির : 
২/৩৪৭। -সংকলক। 


৫ ২/৪৪৯, 3801 এ$ ০৯৯সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ১ ৩১১ 


+৩১এন৯*এএএকরডকরকিডজনকর+৩৬৪ কনক একর কতক কক ককরকককিকও এক ককর$নককক তক কিক কক র৫ক৭৮৬$ক কক ক৪৬৭ ৬৫৮৬৬৭০৬৪৬৪ ৬৪৪৬ক ডক এককজররওকঞ কর তঞ্ডক০রকডকডক৪রন৪০০ক৮০এরর এর এড রর একক কর কওরকজডররররককককককিিতএকএ্ওককঞককককগকরকনক 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজরানী তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিলো । তথা এক 
জোড়া বা দুটি কাপড় । আর সে কোর্তা যেটিতে তিনি ওফাত লাড করেছেন ।' 


আমাদের দলিল কামিল ইবনে আদিতে বর্ণিত জাবের ইবনে সামুরা রা.-এর বর্ণনা, ৪1০ ৬৯] 045 0৪ 


2841) 033 ০৮৯৭৪ 2 538) ৭১৩ ৬ (053 4৮০ এস 

'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন কাপড় তথা কোর্তা, ইজার ও লেফাফা দ্বারা কাফন 
দেওয়া হয়েছিলো ।' 

যদিও এই দুটি বর্ণনার সনদের ব্যাপারে কালাম করা হয়েছে, তা সন্ত্বেও সুনানে আবু দাউদের হাদিসটি 
০৯ হতে নিম্ন পর্যায়ের নয়। কেনোনা, ইয়াজিদ ইবনে আবু জিয়াদের কারণে এটিকে জয়িফ সাব্যস্ত করা 
হয়েছে। তবে ইয়াজিদ ইবনে আবু জিয়াদের বর্ণনাগুলো ইমাম যুসলিম রহ. মুতাবাআত স্বরূপ উল্লেখ 
করেছেন ।*** ইমাম আবু দাউদ রহ. তার বর্ণনার ওপর নিরবতা অবলম্বন করেছেন । শুবা রহ. প্রমুখ ওলামায়ে 
কেরাম তাকে সেকাহ সাব্যস্ত করেছেন।»*” ইমাম তিরমিযী রহ. তার বর্ণনা সম্পর্কে হাসান বলে মন্তব্য 
করেছেন |» 

আরেকটি দলিল মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এর আছর। 
তিনি বলেন, 


১০38৮ ১১ ০9) 9109 0 05 এ] লও ০89১ ১9৯3 ০৮০4৪ ০৬ 
'মাইয়িতকে কোর্তা পরানো হবে, ইজার পরানো হবে এবং তৃতীয় আরেকটি কাপড়ে পেঁচানো হবে । যদি 
শুধুমাত্র একটিই কাপড় থাকে, তবে তাতেই তাকে কাফন দেওয়া হবে ।' 


** দেখুন, আল-কামিল : ৭/১৫১১। নাসিহ ইবনে আবদুল্লাহর জীবনী । বর্ণনার সনদটি নিম্নেঘুক্ত- % -.০1 ০৯ ১০ ১১১০ 
৩ ০৪৯ ০৮ ০০ ০৮ পেশিও ০৬ ৮০৯ ০৪ 40 ১০ ১১১৬ ৭৬99 7৬] ১ 5১3 02 ৩০৯৪ ১১০৬ ০১০ 
৯.)৯১৫ | 

হাফেজ জায়লায়ি রহ. লিখেন, নাসিহ ইবনে আবদুক্টাহকে ইমাম নাসায়ি রহ.-এর পক্ষ হতে জয়িক সাব্যস্ত করা হয়েছে এবং 
তিনি তাকে নরম তথা জয়িফ বলে উল্লেখ করেছেন। তিনি জারো বলেছেন, “তার হাদিস লেখা যাবে ।' -নাসবুর রায়া : ২/২৬১, 
০৫৩॥ ৬৪ ০০৯ সংকলক । 

*** যেমন, স্বয়ং ইমাম মুসলিম রহ. এ বিষয়টির আলোচনা স্বীয় মুকাদ্দমায় করেছেন। দ্র. সহিহ মুসলিম : ১/৪। -সংকলক। 

শ* এজন্য আলি ইবনে আসেম বলেন, আমাকে শো'বা বলেছেন, 'আমি যখন ইয়াজিদ ইৰনে জিয়াদ হতে লিপিবন্ধ করি তখন 
আর অন্য কারো কাছ হতে লা লিখলেও আমি কোনো পরোয়া করি লা।' -মিজ্ানুল ই-তিদাল : 8/৪২৩, নং-৯৬৯৫। ইয়াকুব ইবনে 
সুফিয়ান বলেন, “ইয়াজিদ সম্পর্কে যদিও লোকজন তার পরিবর্তনের কারণে সমালোচনা করে, তা সত্ত্বেও তিনি আদালত তথা 
দীনদারির ওপর আছেন । যদিও হাকাম এবং মনসুরের মতো নাই হোন না কেনো ।" ইবনে শাহিন রহ. তাকে সেকাহদের শামি গণ্য 
করেছেন। যারা তার সম্পর্কে কালাম করেছেন, তাদের বক্তব্য আমার নিকট বিস্ময়কর নয় ।” -তাহজিবুত তাহজিব : ১১/৩৩৩ নং- 
৬৩০ । -সংকলক। 

সশ এজন্য তিনি ৯১২ ০ ৫১৯] 8) ৩ ০৯ ০০০৪ ০৯৪ 545৪ এর অধীনে জাবু সায়িদ রহ.-এর মারফু* বর্ণনা 
ইয়াজিদ ইবনে আবু জিয়াদ সূত্রে বর্ণনা করেছেন। এর অধীনে তিনি বলেন, আৰু ঈসা বলেছেন, এ হাদিসটি ১.০. । তিরমিবী : 
১/১৩৪ 1 -সংকলক । 


** মুয়াস্তা ইমাম মালেক : ২০৬, ৯০৪ 085 5৪ ৮৯ সংকলক । 


দরসে তিরধিবী-৩য় খণ্ড ঞ ৩১২ 


মিট তবে আরেকটি দলিল ইমাম মুহাম্মদ রহ.-এর কিতাবুল আহারে৯*১ আবু হানিফা-হাম্মাদ সুত্রে বর্ণিত হজরত 
ইবরাহিম নাখয়ি রহ.-এর একটি মুরসাল বর্ণনা, 
44০৮288523৩ ৭৯ ভঠ 085 29 45 এ ভাত আউট ও) 
“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজোড়া ইয়ামানি কাপড় ও একটি কোর্তাতে কাফন দেওয়া 
হয়েছিলো ।' 
আরেকটি দলিল সহিহ বোখারিতে**২ বর্ণিত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা, 
43891 ০৭৬ কে 20055 043 485 এএ। তত কাছ এ এ ৪৯ ক আআ তম ১৪ ৯1 ৬৮ ৩ 
4৮0 4০১৬ ১০৪০৩ ৭৭ 985০3 4০ ০১০৩ 
“হজরত আবদুল্লাহ ইবনে উবাই এর যখন মৃত্যু এসেছে, তখন তার ছেলে নবী করিম সাপ্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললো, আমাকে আপনার কোর্তাখানা দিন। আমি তাকে তা দিয়ে দাফন দেবো । 
আপনি তার জানাজার নামাজ আদায় করুন এবং তার জন্য ইসতিগফার করুন। তখন তিনি তাকে তার 
কোর্তাখানা দান করলেন ।' 
তাছাড়া আমাদের আরেকটি দলিল মুসতাদরাকে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রা.-এর একটি 
হাদিস। তিনি বলেন, 
431০ 401 ৪৮০ ও 00 5০৮০৪৪১08১৪ তি ৬3585519585 ১ ১৯] ভি 19৯৩ এ 
৯৭০4১ 4৩ ০১৯৬ ৯:০১ 
“যখন আমি ইনতেকাল করি তখন আমার সর্বশেষ গোসল দিও কর্পূর দিয়ে এবং আমার কাফন দিও দুটি 
চাদর ও একটি কোর্তা ৷ কেনোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগেও অনুরূপ করা হয়েছে ।' 
তালখিসুল মুসতাদরাকে হাফেজ জাহাবি রহ. এর ওপর নিরবতা অবলম্বন করেছেন। সুতরাং এটি ন্যুনতম 
পক্ষে হাসান অবশ্যই ৷ 
আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের যে হাদিসটি এতে মাইয়্টিতের কোর্তা নয়; বরং স্বাভাবিক কোর্তা 
অস্বীকার করা উদ্দেশ্য । যেগুলো জীবিত ব্যক্তিদের সংগে বিশেষিত। মাইয়িতের কোর্তা জীবিত ব্যক্তিদের কোর্তা 
হতে ভিন্ন রকম হয়ে থাকে । তাতে না আস্তিন থাকে, না কল্পি থাকে, না সেলাইকৃত হয়৷ বরং এটি গর্দান হতে 
পা পর্যস্ত। এমন কাপড় হয়, যার এক মাথা মাইয়িতের পিঠের ওপর থাকে, আর দ্বিতীয় মাথা মাইয়িতের 
সামনে । মাঝখানে এটাকে গিরেবান বা বুক বরাবর ফাড়া থাকে । যাকে পর্দানে ঢুকানো যায়। হানাফিদের 
মাজহাব অনুসারে সমস্ত বর্ণনার মধ্যে সামশ্তস্য বিধান হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ হানাফি গ্রন্থে বর্ণনা করা হয়েছে 
যে, মাইয়িতের কোর্তায় না কল্লি থাকে, না আন্তিন।৯* হজরত গাঙ্গুহি রহ.-এর এ কারণ বর্ণনা করেন যে, 


»*১ (৪৬, 2১০0 ০02১ 733৯0 5৬ নং ২২৮) । -সংকলক। 

১৭ ১/১৬৯, শো 85 3 9:7555 ৬ ০৯৪ ৬১ ৩৫॥ অ৬সংকলক । 

** ই'লাউস সুনান : ৮/১৯৭, 45 ১১ ০৯১৪ ০৪5 4৭৬ মুসতাদরাক (৩/৫৭৮) সৃত্রে। -সংকলক । 

** যেমন দ্র. ফতহুল কাদির : ২/৭৯, আল-বাহরুর রায়েক : ২/১৭৫, 39০৯ 4525 রচ্ছুল মৃহতার : ১/৫৭৮, ৬৪ ০৯ 
০)৪৯/)-সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩১৩ 


হত৯তততককজঠক্কততজানীকজককত্কব্জককিজ্রাজএকজাকক্রুগ্গকককারকণপ্রাক্রুব্রন্গাতকচ্তিককগকজতকণ্ঠক টিক ককর ক ক্রকরিশ্কররকপক্রীজতক্ককততরগ্কীকীরাজততক্িবসউতককউজকররারঠকতরকগককরুকক্রককক্রীরারক্রীকককুরবরুবাক্রাক্ররীকককককরীক্রকা্ক্রকডজকজততকক্ঠ্রকদ্রাগকরাফকতকততক্জ্্ককককক্ব্রাতীতকরকতক্তক 


কোর্তায় আস্তিন ইত্যাদির প্রয়োজন হয় জীবিতদের, যাতে চলাফেরা-উঠানামা এবং অন্যান্য গতি ও স্থিতিতে 
কোনো কষ্ট বা সমস্যা না হয়। অথচ মৃতের জন্য এটা আবশ্যক না। বরং মৃতকে আস্তিনবিশিষ্ট জামা পরিধান 
করানো একটি জটিল কাজ। এজন্য আস্তিন, কল্প, সেলাই ইত্যাদির কষ্ট মাইয়িতের জামার ক্ষেত্রে আবশ্যক না। 

তবে এর ওপর আবদুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা ছার! প্রশ্ন উত্থাপিত হতে পারে । তাতে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের জন্য স্বীয় জামা মুবারক দান করেছিলেন । এটি অবশ্যই আস্তিন ইত্যাদি 
বিশিষ্ট হবে। 

গাঙ্গৃহি রহ. এর জবাব দিতে গিয়ে বলেন, আলোচনা চলছে মাইয়িতের জন্য জামা তৈরি করা সম্পর্কে । 
সুতরাং তার জামা আস্তিন ইত্যাদি লৌকিকতা ও কষ্ট ইত্যাদি ব্যতীত বানানো হবে। যেমন, আমরা বর্ণনা 
করলাম। অবশ্য যদি পূর্ব হতে তৈরিকৃত জামা মওজুদ থাকে এবং বরকত ইত্যাদির জন্য তাকে পরানোর 
প্রয়োজন হয়, তাহলে এর সেলাই খুলে আন্তিন ইত্যাদি বাদ দেওয়ার প্রয়োজন নেই । যেমন, আবদুল্লাহ ইবনে 
উবাইয়ের** ঘটনায় আছে। 

তবে আল্লামা জাফর আহমদ উসমানি রহ. ইলাউস সুনানে৯* হাকিমুল উম্মত হজরত থানবি রহ. হতে বর্ণনা 
করেন যে, গাঙ্গুহি রহ. ফতওয়া দিয়েছিলেন যে, মৃতের জামা জীবিতের জামার মতো হবে । এর ফলে বুঝা যায় 
যে, গাঙ্গুহি রহ. মৃত এবং জীবিতের জামায় পার্থক্য হওয়ার ব্যাপারে স্বীয় মত প্রত্যাহার করেছিলেন । 


সুনানে আবু দাউদে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর হাদিস ..১.., ৯৮০১ 4০০ 20 ৬:৮০ 4০ ০৯৯3 08 


438 ৩১০ ৬১ 4০৯৪১ ** দ্বারা এ উক্তিটির সমর্থন হয় যে, মৃতের জামা এবং জীবিতের জামার মধ্যে কোনো 
পার্থক্য নেই। 

আবু বকর রা. এর ঘটনা দ্বারাও এর সমর্থন হয় যে, যখন তার ওফাতের সময় নিকটবর্তী হলো, তখন তিনি 
বললেন, ৮১ ১১১৯] এ] ৩ ১৯। ৬৯] 0৩ ০০৪৮ ৪3585 ৫১৮০৯ 5১50 ১১১৬ 529) 198 শত 

“আমার এ দুটি কাপড় দেখো । এগুলো ধুয়ে ফেলো। তারপর এগুলোতেই আমাকে কাফন দিও । কেনোনা, 
একজন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি অপেক্ষা এমন নতুন কাপড়ের অধিক মুখাপেক্ষী ।" 

আমি বলছি যে, হানাফিদের মূল মাজহাব তো এটাই যে, মাইয়িতের জামার কল্পি এবং আস্তিন কিছুই হবে 
না।** অবশ্য বর্ণনার সমষ্টি দ্বারা এটাই প্রধান বুঝা যায় যে, জীবিতদের জামাও বৈধ । হজরত আবু বকর 
সিদ্দিক রা.-এর বর্ণনা এ ক্ষেত্রেই প্রয়োগ করা হবে। বাকি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাফনের যে বিষয়টি । তাতেও প্রধান এটিই পরিলক্ষিত হচ্ছে, যে জামায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ওফাত হয়েছে, সে জামা কাফনে শামিল করে তা ঠিক রাখা হয়েছে ।৯* সুতরাং হতে পারে তিনি 


** দেখুন, আল-কাওকাবুদ দুররি : ২/১৭৪-১৭৫, 34441 ০+ ০৯০. ৩ এ৯সংকলক। 
স* (৮/১৯৮, ২০৯১ ০৯০ ০৪, ৮০) সংকলক । 
*** সুনানে আবু দাউদ ২ ২/৪৪৯, ০৪০) ৬ শস্পীসংকলক । 


** আহমদ ইবনে হাম্বল এ হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুজ দ্বুহদে। দ্র., নাসবৃর রায়া : ২/২৬২-২৬৩, ০৮০৪ ৩১ ০০৯ 
সংকলক । 
** ফতন্ছুল কাদির : ২/৭৯, 45865 ৩$ ০০৪ ১9৯] ০৪০ কাফি সূত্রে, বাহরুর রায়েক : বর রত 
৯** যেমন, পেছনে ইবনে আব্বাস রা.-এর বর্ণনাক্ন এসেছে। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪ ৩১৪ 


ক্জঞককপক্ছ৭এএকএক কক জ৬জকককগওবারকককত০৪ কক কঙজগডড কবজ রকক ৮৬ কক কক্ক্কডকককএকন্ক৫ক৩রএকখাকজককডঞজজরীককও ক্র নএ৪ক ৪১৫৮৭৪৭৪৮৪৮ কক ওক ককরীকন ৯৬ কক কী কবর ৬৪৫৫৬৫৪০৬৫৬ ৬ ডর পক এ ওক ক রদ ক আক৬ ৬৬৬৬ ৪৪০৬০ ক করন কীজকঞকডত কাজও অত কন তক 


এটাকে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার নিকটবর্তী হওয়ার কাবণে প্রাধান্য 
দিয়েছেন*১। 


2344 এ ০ তে একর 
অনুচ্ছেদ-২১ : মাইয়িতের পরিবারের জন্য খাবার তৈরি করা প্রসঙ্গে (মতন পৃ. ১৯৫) 


5:74 ৬০ এ এ তর ৪ ১০ 2 আ 0৩ ০৯২ 08 ০ ১৮০72, 


1428 ৫ ও এ সু 94. 

১০০০। অর্থ : আব্দুল্লাহ ইবনে জা'ফর রা. বলেন, যখন জা'ফর রা. এর মৃত্যুসংবাদ এর তখন নবী করিম 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরের পরিবারের জন্য তোমরা খানা তৈরি করো । কেনোনা, তাদের 
নিকট এমন সংবাদ এসেছে, যা তাদের ব্যস্ততায় ফেলেছে 


দরসে তিরমিযী 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি (১৬১ । 
অনেক আলেম মৃতের পরিবারের নিকট (খাবার দাবারের) কোনো জিনিস প্রেরণ করা মুস্তাহাব বলেছেন। 
কেনোনা, তারা বিপদাপতিত হয়ে ব্যতিব্যস্ত । এটি ইমাম শাফেয়ি রহ. এর মাজহাব । 
আবু ঈসা রহ. বলেছেন, জাবের ইবনে খালেদ হলেন সাররার ছেলে । তিনি সেকাহ। তার সূত্রে ইবনে 
জুরাইজ হাদিস বর্ণনা করেছেন। 
দরসে তিরমিযী 


“০4৯43 ০ ০৩৯ ৩৪ 435 0০৬ ০৪৩৯ 
এ হাদিসের ভিত্তিতে মুস্তাহাব হলো, যে ঘরে মৃত্যু হয় তার নিকট আত্মীয় কিংবা প্রতিবেশী খাবার রান্না করে 
সেখানে পাঠাবে । যাতে তাদের স্বীয় মুসিবতের সময় খানার ফিকিরে পড়তে না হয়। 


** হজরত উস্তাদে মুহতারাম দা.ই.-এর ওপরযুক্ত প্রাধান্য অবলম্বনের সুরতে হজরত আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের 
বর্ণনায় (যাতে 24৮০ 3১ ০০34৬ ও ১৪) শব্দ বর্ণিত হয়েছে) সে জবাব চলবে না, যেটি মূল বক্তব্যে এসেছে যে, তাতে মূল 


জামার অস্বীকার নয়; বরং স্থাভাবিক জামা অস্বীকার করা উদ্দেশ্য । কেনোনা, এই প্রাধান্যের সারকথাই হলো, স্বাভাবিক জামা প্রমাণ 
করা। 


তখন আয়েশা রা.-এর বর্ণনার এই জবাব দেওয়া যেতে পারে যে, রাসূল্ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনে জামার 
অস্বীকৃতি হজরত আয়েশা রা.-এর নিজন্ব জানা অনুযায়ি করা হয়েছে৷ তবে যেহেতু কাফন-দাফনের স্থলে তিনি উপস্থিত ছিলেন না, 
সেহেতু ইবনে আব্বাস রা.-এর বর্ণনা প্রধান । যাতে জামার কথা সাব্যস্ত হয়েছে। -সংকলক । 


** সুনানে আৰু দাউদ : ২/৪৪৭ 4৯৭ ০১3 ৮] 2২০০ ১১৩৪ 9১৯০ ৩ সুনানে ইবনে মাজাহ : ১১৫ ৯ 
৩৯০ ০৯1 ৬] ৪ 2০১০৯ ৪ ৪ ৩ ১৪ 5১১-সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩১৫ 


তককসককিকিখ্এ+ওকককঞকা্জক$গ কউ ক৯কক কক কগককণ্কবওকগগ করাও কক$$৬ক৬ কক ৪৬০৬৬৯৪০৩৩৪ কর ও কক+$ককঞ্রএরাতঠকন্তডডকজ্ককবরকককর+৫$ক৬৪%৫$এককক্দককরককঞ্কঞরওন্জকরককযাবককডকরউিকএওরনকককর ও ৬ ওক ওক কর্রারঞগকঞ্ঞজেকওককজকক্রকররওজতকরাককডীএক রর কডকরকএখ্রলএড 


তবে আমাদের যুগে এর বিপরীত এই কুপ্রথা চালু হয়েছে যে, মাইয়িতের পরিবার তখন আত্মীয়-স্বজন ও 
সান্ত্বনা প্রদানের জন্যে আগত লোকদের জন্য খানা এবং দাওয়াতের ব্যবস্থা করে । এটা মাকরূহ ও বিদআত । 
কেনোনা, দাওয়াত হয় খুশির স্থলে, বিপদের স্থলে নয় । যেমন, আল্লামা ইবনে আবেদিন শামি রহ. বলেছেন ।৯৮০ 

এর বিদআত হওয়ার একটি দলিল এটিও যে, আমাদের যুগে জনসাধারণ মাইয়িতের পরিবারের পক্ষ হতে 
এই দাওয়াতকে ধর্মীয় ওয়াজিবের শামিল মনে করে নিয়েছে । অথচ অনাবশ্যকীয় জিনিসকে আবশ্যক করে 
নেওয়া বিদআত৯** ৷ অনেক বিদআতি মাইয়িতের পরিবারের পক্ষ হতে জিয়াফত দলিল করার জন্য মিশকাত 
শরিফে বর্ণিত আসেম ইবনে কুলায়ব রা.-এর বর্ণনা দ্বারা দলিল পেশ করে । তাতে একজন আনসারি সাহাবি নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাইয়িতের দাফন কার্য হতে অবসর হয়ে ফিরে আসার ঘটনা 
বর্ণনা করতে গিয়ে বলেন, 


তা] 4৯৮৯৯১ ৬৪ ০৬৮৭৪ (ও ৩১০৯ আও ৯৮৫4৩১০৪০1১ 48৫৭ ৮৯১০৪ 

“যখন তিনি প্রত্যাবর্তন করলেন তখন তার সামনে এলো মৃতের স্ত্রীর পক্ষ হতে দাওয়াতদাতা ৷ তিনি তার 
দাওয়াত কবুল করলেন । আমরাও তার সংগে ছিলাম। তারপর খানা হাজির করা হলো, তিনি তাতে হাত 
রাখলেন ।' 

এর জবাব হলো, দাওয়াত মাইয়িতের স্ত্রীর পক্ষ হতে ছিলো না, বরং অন্য কোনো মহিলার পক্ষ হতে 
ছিলো । স্পষ্ট বিষয় যে, এ হাদিসটি বর্ণনা করার ক্ষেত্রে মিশকাতের কোনো লেখক হতে ভুল হয়ে গেছে। তিনি 
ইজাফত সহকারে 4১4 ৮০1১ লিখে দিয়েছেন। তা না হলে মূল বর্ণনা হলো £.) ০1১ ইজাফত ব্যতীত। 
সুনানে আবু দাউদের সমস্ত কপিতে বর্ণনা এভাবেই বর্ণিত হয়েছে ।*” মিশকাত শরিফে এই বর্ণনাটি সুনানে আবু 


৯০ রদ্দুল মুহতার : ১/৬০৩, 344৯] ৪১০০ ৩৯৩ 559] ০৯1 ০৭ ৪৬ 255 ওঠ ৪5 তিনি বলেন, মৃতের পরিবারের 
পক্ষ হতে জিয়াফতের খানার ব্যবস্থা করা মাকরূহ হবে । কেনোনা, জিয়াফতের খানা বিধিবদ্ধ করা হয়েছে আনন্দের ক্ষেত্রে । অনিষ্ট 
কিংবা নিরানন্দের ক্ষেত্রে নয়। এটি নিকৃষ্ট বিদআত । -সংকলক । 

»৫ মৃতের পরিবারের পক্ষ হতে দাওয়াত নিষিদ্ধ হওয়ার একটি দলিল সুনানে ইবনে মাজাহতে বর্ণিত হজরত জারির ইবনে 
আবদুল্লাহ রা. এর একটি বর্ণনা । তিনি বলেন, আমরা মাইয়িতের পরিবারের নিকট সমাবেশ ও খানা পাকানোর ব্যবস্থাকে হায়- 
মাতমের শামিল মনে করতাম । (১১৬, ৮২০] 2০৬১ 2৬০ ০৯ এ॥ €6০9। ০০ কা তই তল ৬২ ৩) 

এই বর্ণনাটি ইমাম আহমদ রহ. মুসনাদে আহমদেও উল্লেখ করেছেন। দ্র.. আল-ফতহুর রব্যানি : ৮/৯৪-৯৫, নং-২৭৭ ০১3 
2৮ ০১১ ০০০১৩ ৮০৪ 

আল্লামা সা'আতি রহ. বুলুণ্তল আমানি মিন আসরারিল ফাতহির রাবধানিতে লিখেন- এটি ইবনে মাজাহ দুই সূত্রে বর্ণনা 
করেছেন। একটি ৰোখারির শর্তে উন্নীত, অপরটি সুসলিমের শর্তে । -সংকলক। 

»”৫ যেনো, ইবারতের অর্থ হলো, তার সামনে এসেছেন মৃতের স্ত্রীর দাওয়াতদাতা। 

»”* মিশকাতুল মাসাবিহ : ৩/১৬৭১-১৬৭২, নং-৫৯৪৩, ৬ ৮৯৯ 5৩৭ সী ক ৯৩ 5০3] ১ ০১৭ ৬৩৬ 
সংকলক । 

»** সুনানে আবু দাউদ : ছাপা, বীর মুহাম্মদ কুতুবখানা, করাচি, পাকিস্তান-২/৪ ৭৩ -/4১১। ০১১৩৯ ওই ৯৩ ৭6 ৯ 85), 
সুনানে আবু দাউদ : ৩/২৪৪, নং-৩৩৩২, শায়খ মুহাম্মদ মুহিউদ্দিন আবদুল হামিদের তাহকিকলহ। 

মুসনাদে আহমদেও এই বর্ণনাটি নিয়েযুক্ত ভাষার বর্ণিত আছে। দ্র. আল-ফাতহুর রাব্ানি : ১৫/১৪৬, ১৩ ০৮৯৯ 5855 


১১১০১ ৬৯:১৬ ৮.০ ১ ৩ সুনানে দারাকুতনির একটি বর্ণনায় ০১8 ৩ 2১৭ ৬০১ ০০ -১০এ ১৬ আরেক বর্ণনায় 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩১৬ 


৮? ১৮৮৬ নি তসনিজির ৪ তিল সক ১জিতিকনিজিই৬ ওজিক৬ক ৯৬৬০ কক ৯ প৯জ ই কডীউিক কি ৬জক৩৬৩০৬৬৬ক ররর কর৪জিওক ক পজজজজও কও ০৬৩ লট উজজ জর ক কক কক ০৬৬কত ৬৪৪০ তত 5 ও ওজএ কতক জজ ৫ক »৪ক০৬% কত ০ক% ০৩ ত৪ত ও ৪৮৮ উকি ক 2৬০৩৭৪৪৬৪৪০৪ ৪৮৪০৪ ৩০১০০০৭ ০০ 


দাউদের বরাতেই এসেছে। তাছাড়া যদি মিশকাতের বর্ণনাটিকে সহিহ স্বীকার করে নেওয়া হয়***, তবুও এর 
জবাব এই হতে পারে যে, এই দাওয়াত যদিও মৃতের স্ত্রীর পক্ষ হতে ছিলো, তবে এটি শুধু নবী করিম সাল্াল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম হতে বরকত অর্জনের উদ্দেশে ছিলো, মৃতের পরিবার হিসেবে নয় । 


৪৮ 5৭ চিত মি টি ঠ+ গে » 55০ 5 ৮ তা » এ ১: টি ৪. 
এসএ ৪ কও] ৩ ১৩০৯ ০ ০৪ ভরা ওঠ ৪ ও এও 
অনুচ্ছেদ-২২ : বিপদের সময় গালে চাপড়ানো এবং জামার 
গিরেবান ছেঁড়া নিষেধ প্রসংগে (মতন পৃ. ১৯৫) 

০৬ 35 0৭ 02০ ০৪ 0০ ৩ 35 এন এ সস 95 2 2৭ ১০ 05 3554৩520501 
৯৮৩ 75%58555 35 2295:53 
১০০১। অর্থ : আব্দুল্লাহ রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গিরেবান 
ফাড়ে ও গাল চাপড়ায় এবং জাহেলিয়াতের মতো কথা বলে। অর্থাৎ অকৃতজ্ঞ কথা বলে, সে আমাদের দলভুক্ত 


শয়। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০.৯ 


ডট] 21১ ০,৪৯৯ 0 এ 
অনুচ্ছেদ-২৩ : বিলাপ করা নিষিদ্ধ প্রসংগে (মতন পৃ. ১৯৫) 
শি 5 ৬455 409৭ ক 9 ৩০ এ জুস 29 ৪ 6 852 5তা 


রী ঠ 8:৫/০৯ 4 2. 2 রে পে প% 
5 ১৮০১০ 4৩6 ও ১০৩১৯ ০৮০ 5০০ এ। ০৮ 494 ৩৯৮৫ 
১০০২। অর্থ : আলি ইবনে রবি'আ আল-আসাদি রা. বলেন, কারাজা ইবনে কা'ব রা. নামক জনৈক 
আনসারি সাহাবির ইন্তেকাল হলে তার ওপর হায়-মাতম ও বিলাপ করা হলো। তারপর মুগিরা ইবনে শো'বা রা. 
এসে মিম্বরে আরোহণ করে আল্লাহর হামদ ছানা পড়লেন এবং বললেন, ইসলামে হায় মাতম বা বিলাপ করার কি 
হাল! মনে রেখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার ওপর বিলাপ ও হায়- 
মাতম করা হয়, যতোক্ষণ পর্যস্ত হায়-মাতম বা বিলাপ করা হয়, ততোক্ষণ পর্যস্ত তাকে আজাব দেওয়া হয়। 


-____7 শট ্ী ী লালা 
২২০০০ ৭৮০ ৯৮০ এআ তাতটি ») ০১৮ ০898 ০০ ০৯4 ৩৭ 2১ ৩০৬৬ শন বর্ণিত হয়েছে। দ্র. ৪/২৮৬, নং-৫৪-৫৫. 
2০31 0921১ ১] ৯৯সংকলক। 

** এই সন্তাবনার ওপর যে, এটি বায়হাকির দালায়েলুন নবুওয়াতের শব্দ । কেনোনা, মিশকাতে এই বর্ণনাটি জাবু দাউদ এৰং 


সখি 


দালায়েলুল নবুওয়াতের সুত্রে এসেছে। মিশকাত এবং আনু দাউদের বর্ণনাগুলোতে শাব্দিক কিছুটা পার্থক্য এই সন্তাবনার সমর্থন 
করে। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড হর ৩১৭ 


₹১১এ৯৯জউকিকিিজতিতকক্ডিউজকচজকন্তিশিকিকিককডতিকজসক৩৬৬৯৮০৪৮৩৩৬ক৬ক৯৬৩৪৬ক৬৬০৯৬ক++৭$৭৪০৯৪৬$ড ৮৫৪৪৫৬৪৪৬৩৪ উড ৫র৬৫৮৪৬৪০৩৬র$কড৪৩৪৪৮৫৬৯৬ক৬৮একক৬৩কক৯৩ক$রক৬এ৭৪কক৯৪৬৩৩র৪৯৪৪৬৫৩৪কক৬ককজঞকজকক্রাজক কত রজিকরককাক্রবাজ্রড করা কত তরী রী জর ক উজ $শি পর সিকিঠি 


আতিয়্যা, সামুরা ও আবু মালেক আশ'আরি রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ, বলেছেন, মুগিরা রা. জর হিদিনিতি 0 ডেল 
১১৩ রাম কা রিতেন 5331 1০. 


(7০১ 


(14/1454552) £। ১৩1)? (3 

১০০৩। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস 

আমার উম্মতের মধ্যে আছে। এগুলো জাহেলিয়াতের কাজ তথা কাফেরদের প্রথা । যা সম্পূর্ণরূপে কখনো 

পরিত্যক্ত হবে না যে, কেউ এতে লিপ্ত হবে না। ১. হায়-মাতম ও বিলাপ করা । ২. বংশ নিয়ে ভসনা করা । ৩. 

রোগ সংক্রমণের আকিদা পোষণ করা । একটি উটের মধ্যে খোস-পাচড়া হলো, ফলে তা হতে একশ' উটের গা 

সংক্রমিত হলো । তাহলে প্রথমটিতে এই বিচি-পীচড়া কোথেকে হলো । অনুরূপভাবে তারকারাজির আকিদা তথা 
এর রূপ বলা যে, আমাদের ওপর বৃষ্টিপাত হয়েছে অমুক তারকা অমুক স্থানে অবস্থান করার কারণে | 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেন, এ হাদিসটি ১৯৯৬ । 
দরসে তিরমিযী 
৩৮০ 09 ৮১5০ 08 2858 4 0৬ ১১০১ ০০ ০৯০ এ 2 0 ৬৯ ০৯) 0৯ শশভি০ ০০ 
৬ 0৭ 1০০৪) ৬৪ 05 0৩520394905 ৪99 এ ১০৯৪ 59] ১০০০৪ ০৯৮ 0 ৪৯৬ ০৯২ 


4448০ ০90 ৮০৯১০ ৮ ০০ 2058 ০3 ৬ এএ। এছ এএ। ০১৮০ ০৬৯০০ 
তথা মৃতকে তার পরিবারের হায়-মাতম ও বিলাপের কারণে আজাব দেওয়া হয়, যতোক্ষণ পর্যস্ত তারা 
বিলাপ করতে থাকে। 


এখানে আছে দুটি মাসআলা রয়েছে । প্রথম মাসআলাটি হলো, মৃতের কান্না সংক্রান্ত! ওলামায়ে কেরাম এ 
ব্যাপারে একমত যে, সাধারণত কান্নাকাটি করা বৈধ । ভীষণ কান্নাকাটি যা বিলাপের পর্ষায়ে পৌছে যায়, তা 
অবৈধ । ভীষণ কান্নাকাটি এবং হালকা কান্নাকাটিতে পার্থক্য মুশকিল । একটি উক্তি হলো, হালকা কান্নাকাটি 

; সেটিই, যেটি হবে আওয়াজ ব্যতীত । আর ভীষণ কান্রাকাটি হলো, যেটি করা হবে আওয়াজসহ 1৯৯ কিন্তু বাস্ত 


»** সহিহ বোখারি : ১/১৭২, ১ ৬৮০ 2৯১৩ ০559 ৮ ৮৪ সহিহ মুসলিম : ১/৩০৩, 4৮১1 2৩৪ ৮১৪ 9 ৩৪ ও 
। -সংকলক। 

৯৯ ইমাম নববি রহ. শরহে আলা মুসলিমে (১/৩০২) যা বলেছেন, এ হলো তার সারসংক্ষেপ । গপরযুক্ত ব্যাখ্যার সমর্থন সহিহ 
বোঙারিতে বর্ণিত, আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা দ্বারাও হয়। যাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্াম কর্তৃক 
হজরত সায়িদ ইবনে উবাদা রা.-এর শুশ্রধার জন্য আগমনের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, "যখন তিনি তার নিকট প্রবেশ 
করলেন, তখন তাকে পেলেন তাঁর পরিবারের ভিক্কের মধ্যে । তখন তিনি বললেন, সে কি ইনতেকাল করেছে? তারা বললেন, না, হে 
আল্লাহর রাসূল! তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেদে ফেললেন। কাওম যখন নবী করিম সাল্সাল্লাহু আলাইহি 


ট্রারনারাাজিরহ্ত জানিয়ে রারটাহ্ত 7 কওককক্ক্িকত ক করুক রীনা সশ্জক শক 


সশব্দে কান্নাকাটি করাও নিষিদ্ধ নয়, বরং সশব্দে এমন কান্নাকাটি করা নিষিদ্ধ যেটি বিলাপের পর্যায়ে পৌছে 
যায়। অর্থাৎ জোরে জোরে কান্নাকাটি-চিৎকার কিংবা মাইয়িতের অতিরঞ্জিত ফজিলত আলোচনা করা এবং 
আল্লাহ তা'আলার তাকদিরকে গলদ এবং ভুল সাব্যস্ত করা। তাছাড়া অন্য লোকদেরকে কান্নাকাটি করার জন্য 


দাওয়াত দেওয়া ।৯*ং 
দ্বিতীয় মাসআলা হলো, মৃতকে কি তার পরিবারের কান্রাকাটির কারণে আজাব দেওয়া হয়? অনেক সাহাবি 
এর প্রবক্তা । এটিই উমর, আবদুল্লাহ্‌ ইবনে উমর এবং মুগিরা রা.-এর মাজহাব 1৯৩ অথচ হজরত আয়েশা, 


7 শী শী শি শীট শা টা টা 
ওয়াসাল্সামের কান্না দেখলো, তখন তারাও কীদলো। তখন তিনি বললেন, তোমরা কি শোন না, আল্লাহ রাৰুল আলামিন চোখের 
অশ্রু এবং অন্তরের পেরেশানির কারণে আজাব দেন না। তবে জিহবার দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এর কারণে আজাব দিবেন। 


(১/১৭৪, ১০৪০ ১০ *৪০ ৯২) । সংকলক । 

»» যেমন, মুসনাদে আহমদে ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা 
হজরত জায়নাব রা. (আরেকটি বর্ণনায় আছে, রুকায়য়া রা.) ইনতেকাল, তখন রাসূলুল্লাহ সার্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
যাও তুমি আমাদের নেককার সৎ, আফজাল পূর্ববর্তী উসমান ইবনে মাজউন রা.-এর সংগে মিলিত হও। তারপর মহিলাগণ কাদতে 
শুরু করলেন। তখন হজরত উমর রা. তাদেরকেও বেত্রাঘাত করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
হাতে ধরে বললেন, থামো হে উমর: তার পর বললেন, হে মহিলারা! তোমরা কীদ, তবে শয়তানের আওয়াজ হতে বেঁচে থেকো। 


আল-ফাতহুল রাববানি : ৭/১৩০, নং-৯৪, ০৯ ১৮৮ ০০ আও ৯৩ আ। 

এই বর্ণনার অধীনে আল্লামা সা'আতি রহ. লিখেন, "স্পষ্ট বিঘয় যে, মহিলাদের ক্রন্দন ছিলো সশব্দে । তবে উচ্চেঃস্বরে নয়। 
ফলে হজরত উমর রা. তাদেরকে নিষেধ করেছেন, যাতে তা হায়-মাতমের পর্যায় পর্যন্ত না পৌছে। তারপর নবী করিম সাল্লাল্াহ 
আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন তাদেরকে ছেড়ে দিতে । 

তাছাড়া আবদুঞ্পাহ ইবনে ইয়াজিদ রা.-এর বর্ণনা। তিনি বলেন, হায়-মাতম ব্যতীত কান্নাকাটি করার অবকাশ দেওয়া হয়েছে। - 
তাবারানি কাবির ৷ এর সনদ হাসান। 

তাছাড়া কুরাজা ইবনে কা'ৰ এবং আবু মাসউদ আনসারি রা. হতে বর্ণিত আছে, আমাদেরকে বিপদের সময় হায়-মাতম ব্যতীত 
কান্নার অবকাশ দেওয়া হয়েছে। তাবারানি কাবির ৷ এর বর্ণনাকারিগণ সহিহ বোখারির বর্ণনাকারি। দ্র. মাজমাউজ জাওয়াইদ : ৩/১৯, 


₹5। ৬৪ ০৩৯ ৮২ ৩ 5১১০৯) ৮55 | -সংকলক। 

৯২ যেমন, হায়-মাতমের মধ্যে এমনই করা হয়। এজন্য আল্লামা নবৰি রহ. 43৯1 ৮৩৬ ০১৪ ০৪৭] এ এর ব্যাখ্যায় লিখেন, 
'একদল বলেছেন, হাদিসগুলোর অর্থ হলো, তারা মৃতের ওপর হায়-মাতম এবং চিৎকার করতো, তা তাদের ধারণা অনুযায়ি বিভিন্ন 
রকম সৌন্দর্য ও আখলাক চরিত্রের বর্ণনা দিতো অথচ এসব আখলাক-চরিত্র ছিলো শরয়ি দৃষ্টিকোণ হতে নিকৃষ্ট । যার ফলে তাকে 
আজাব দেওয়া হয় । -শরহে নববি আলা সহিহ মুসলিম : ২/৩০২, 9১৯) 935 1 -সংকলক। 

»*০ মুগনি ইবনে কুদামা : ২/৫৪৮, 4০০ 4৯। ৮৩৬ ০৮৭ ৮৯ | 

এজন্য ইবনে আব্বাস রা. বলেন, যখন হজরত উমর রা.কে আঘাত করা হলো, (অর্থাৎ, যে আঘাতে তিনি ইনতেকাল করলেন) 
তখন হজরত সুহায়ব রা. কাদতে কাদতে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, হায়! আমার ভাই, হায়! আমার বন্ধু । তখন উমর রা. 
তাকে বললেন, সুহায়ব! তুমি আমার ওপর কান্নাকাটি করছো! অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতকে তার 
পরিবারের অনেক লোকের কান্নার ফলে শাস্তি দেওয়া হয়। -সহিহ বোখারি : ১/১৭২, ৯ --১০৪ ৯১০ এ০। এসি টিন ০৯ ২ 
4১০ 4৯) ০ ০৪1 

তাছাড়া আবু উমর রহ. বলেন, আমি ইবনে উমর রা.কে বলতে শুনেছি। তিনি রাফে ইবনে খাদিজ রা.-এর জানাজায় ছিলেন, 


আর মহিলারা প্রস্তুত হয়েছিলো রাফে' রা.-এর জন্য কান্নাকাটি করতে । তখন তিনি তাদেরকে কয়েকৰার বসালেন। তারপর তিনি 
তাদেরকে বললেন, তোমাদের ধ্বংস! রাফে' ইবনে খাদিজা রা. একজন বয়োবৃদ্ধ মনীষী । আজাবের শক্তি তার নেই । আর মৃতকে 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩১৯ 


কক+-৬৩৯১কককজখককরকজন্রকককক্যাক়রনরককড৫৪৪৪ককককরকজকরজটক্রকুজবঠক্রকরত কনক কতকরক চক ওঝা ওপডকওউকজকরওডওককতস্এ৯ক৫১৬৯কক৪১৬৪সকরাএকক+ক৪৪৪০৬কক কক কতঝকশাীকক উকাকককএএএজটিকবাকাকরজতররগ্রাররকরততক জর্জ ক্রিক কউক্রীকজকররজতজ কত উর তব ররর এত্ত ক কত 


ইবনে আব্বাস ও আবু হুরায়রা রা.-এর মাজহাব হলো, পরিবারের কান্নাকাটির ফলে মৃতের শাস্তি হয় না 1৯৯ 
যারা মৃতকে সাজা দেওয়ার পক্ষে তাদের দলিল আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত একটি মারফু' 
হাদিস । ৯৮4১০ 41৯1 2৫4 ৬১৯৬৪] 2৪ ও) 
“মৃতের ওপর তার পরিবারে কান্নাকাটির ফলে তাকে শাস্তি দেওয়া হয়। 
যারা মৃতের পরিবারের কান্নাকাটির জন্য তাকে শাস্তি দেওয়ার কথা অস্বীকার করেন, তাদের দলিল *** ১ 


১.১৯))5 5)))১ 3 আয়াত । আয়েশা রা. এ আয়াত দ্বারাই দলিল পেশ করেছেন ।৯*' হজরত ইবনে উমর 
রা.-এর যে বর্ণনাটি এ সম্পর্কে আয়েশা রা. পরবর্তী অনুচ্ছেদের পরের অনুচ্ছেদে বলেন, 


৩): 9১৪৪ ০৬ ০৯ ০১৬১ 4৪৮০ ৪ চো এএ। ০5৯) ৪ ৮ ০০৯.) 45515 3১93 2 ০1 4৮৯০৯ 


49০ 0599 4 0 ০০৯৬ ০১৭ 

“তার প্রতি আল্লাহ দয়া করুন, তিনি মিথ্যা বলেননি । তবে ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম এটি বলেছিলেন । একজন ইয়াহুদি ব্যক্তির মৃত্যুর পর যে, মৃত ব্যক্তিকে তখন শাস্তি দেওয়া হয়, যখন 
তার পরিবার কান্নাকাটি করছে।' 

তবে ইবনে উমর রা. এর দিকে ভুলের সম্বোধন করা প্রশ্নসাপেক্ষ বিষয় ।৯*৮ কারণ, এ বিষয়ের বর্ণনা 

একাধিক সাহাবা হতে সুনিশ্চিতরূপে বর্ণিত আছে ।৯৯* সুতরাং বিশুদ্ধ হলো, হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.- 


তার পরিবারের কান্নার ফলে শান্তি দেওয়া হয়। -মুসাননাফে আবদুর রাঙ্জাক : ৩/৫৫৬, নং-৬৬৭৮, ১০। ১৩ 095৯৯) 7৪ 
০৯৩) ৪এ৪০। 

মুগিরা ইবনে শো'বা রা.-এর ঘটনা তিরমিষীর এ অনুচ্ছেদের হাদিসে এসে গেছে । -সংকলক। 

** আয়েশা ও ইবনে আব্বাস রা.-এর মাজহাবের জন্য দ্র.” সহিহ বোখারি : ১/১৭২, 7১ 4১৮০ 481 ৬1৮০ কা] 05 ৪ 
430০ 4৯] 53 ০০০ ৪৭] ৬৯৪ এবং আবু হুরায়রা রা. এর মাজহাবের জন্য দ্র. ফতহুল বারি : ৩/১২২, ৬৮০ ৯০ 458 ০৪ 
4০০ 4৬1 ৪৩৩ ০৬৪ ০৬৭ ৮৯৯৪ ০4০ 4১০ এ) 1 সংকলক । 

৯** বোখারি : ১/১৭১। -সংকলক। 

৯** সূরা ফাতির -১৮ : পারা-২২। -সংকলক । 


»** তাছাড়া ইবনে আব্বাস রা. আজাব না হওয়ার সমর্থনে বলেছেন, আল্লাহ তা'আলাই হাসান এবং কাদান। দ্র., সহিহ 
বোখারি : ১/১৭২। -মংকলক! 


৯৯” এজন্য আল্লামা সা'আতি রহ. বর্ণনা করেন, “কুরতুবি রহ. বলেছেন, হজরত আয়েশা রা. কর্তৃক এটি অস্বীকার করা এবং 
বর্ণনাকারির ভুল-বিস্মৃতির সিদ্ধান্ত দেওয়া এবং ফয়সালা দেওয়া যে, তিনি কোনো অংশ শুনেছেন কিংবা কোনো অংশ শুনেননি- 
অযৌক্তিক ৷ কেনোনা, এই অর্থটির বর্ণনাদাতা সাহাবি অনেক এবং তার দৃঢ়তার সংগে তা বর্ণনা করেছেন। সুতরাং এটাকে কোনো 
যথার্থ প্রয়োপক্ষেত্রে প্রয়োগ করার সম্ভবনা থাকা সত্তেও ভা অস্বীকার করার কোনো অর্থ হয় না।' দ্র. বুলুডুল আমানি : ৭/১২৭, ৯৩ 
নং হাদিসের ব্যাখ্যার অধীনে ত| ০৮১৯৪ ০৬৭ 01 ৬৪ ০৯ ও ০০৬ 1 সংকলক । 

»» যেমন, মুহাম্মদ ইবনে সিরিন রহ. বলেন, ইমরান ইবনে হুসাইন রা.-এর নিকট আলোচনা করা হলো যে, মৃতকে জীবিতের 

, কান্নার কারণে শান্তি দেওয়া হয়। তখন ইমরান রা. বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৰলেছেন। -সুনানে 
নাসায়ি : ১/২৬৯, ০৯০ ৬৮০ ০৬ ০০ তখ। 

/ হজরত মাসুরা রা. হতে বর্ণনা আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্টাহ আলাইহি ওয্লাসাল্লাম বলেছেন, জীবিতের কান্নার কারণে 
মৃতকে আজাব দেওয়া হয় । হাইছামি রহ. বলেছেন, এটি তাবারানি কাবিরে বর্ণনা করেছেন। ভাতে একজন বর্ণনাকারি আছেন উর 


১১, ৩৪৪ ৩৪১৬১৯৪৬৯১৯৯৮৮৩৬১৯কজঙিকি+ত৩-৩৯৯কক৯ত৬স্জজএতজজককজিতখ জিও ৬৬ উকিল ক্রিউজতিজক বততিজপত০৬ ৩৭৯৬০ ৬৯৪৪৩ ৪৯$$৭৯১৯৬০ক০০ ৬৬৪৬ ৬৯৯০৭ক০৬কউস১এ৪$ কজন ক্িকককরাক্জজতকীরওর চক জডরকরত+ জপ কককক্িকক:৬০০+৬৪শ৪স্ততিকককত্রিজিউআত কত কক তসিকা শেঠ শট 


এর হাদিস প্রমানিত । ভাতে কোনো প্রকার ভুল নেই। তবে এটা কিছু নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য । 

১. মৃতের পরিবারের কান্নার কারণে ভার ওপর শাস্তি হয় তখন, যখন সে পরিবার ও আত্মীয়-স্বজনকে 
ওসিয়ত করে যায় যে, আমার ইনতেকালের পর যেনো আমার জন্য খুব কান্নাকাটি করা হয় এবং বিলাপ করা 
হয়। আরবদের মাঝে এর প্রচলন ছিলো । তারা মৃত্যুর জাগে কান্নাকাটি ও বিলাপের জন্য ওসিয়ত করে যেতো 
এই বিলাপকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতো । প্রখ্যাত কবি তরফা ইবনুল আবদ বলেন, 


১০০০১১৬ 23 03 ০১৯0 ১০ ৩৪১৩ 2 4481 01 ৬৩ ৬5৩ 44 9 


২. মৃতকে শান্তি দেওয়ার হাদিসের এই বর্ণনা করা হয় যে, বিলাপকারিণীরা বিলাপে প্রশংসা আকারে মৃতের 
ষে সমস্ত ত্রীড়াকর্মের আলোচনা করে অনেক সময় এমন মন্দ কর্ম হয়ে থাকে যে, এগুলোতে লিপ্ত হওয়ার কারণে 


মৃতকে শাস্তি দেওয়া হচ্ছে ।১*১ 

আরেকটি অর্থ হলো, বিলাপকারিণীরা যখন বলে- হে পাহাড়! হে নেতা! তখন ফেরেশতারা তার বুকের 
ওপর হাতে আঘাত করে বলেন, তুমি কি অনুরূপ ছিলে+”*:? 

আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত মৃতকে শাস্তি দেওয়া সংক্রান্ত ওপরোল্লিখিত বর্ণনাটিতে ওপরযুক্ত 


সবগুলো সম্ভাবনা হতে পারে এবং ৪০৯) 935 53995 39 ১৩ আয়াতের ওপর আমলের জন্য এসব ব্যাখ্যা 
হতে কোনো একটি অবলম্বন করা সর্বাবস্থায় আবশ্যক । 


শি শশা ২ 
ইবনে ইবরাহিম আনসারি । তার সম্পর্কে কালাম আছে। তিনি সেকাহ। -মাজমাউজ জাওয়াইদ : ৩/১৬, 553) ৬ *৯ ৩ ৭০৪ 
হজরত উমর এবং মুগিরা রা.-এর বর্ণনাগুলো পেছনে এসেছে। হাদিস খ্রস্থাবলিতে এ বিষয়ক আরো অনেক বর্ণনা সাহাবায়ে কেরাম 
হতে বর্ণিত আছে । সেখানে দেখা যেতে পারে । -সংকলক। 

১০০০ আসসাব'উল মু'আল্লাকাত ৩৪, দ্বিতীয় মু'আল্লাকা কাব্যের অনুবাদ নিম্নেযুজ, 

হে মা'বাদের কন্যা! (কবির ভাতিজী) যখন আমি মরে যাব, তখন আমার মৃত্যুর সংবাদ এমন গুরুত্ব সহকারে লোকজনকে 
শোনাবে- যার আমি যোগ্য, আর আমার ওপর (শোক পালনার্ধে) গিরেবান ছিড়ে ফেলবে । -সংকলক। 


১০০১ আরবদের নিয়ম ছিলো, তারা তাদের হায় মাতমে বলতো, ০)৯১। 3১855 ০১৬) ৮১০৯ ও 0১৪ ০৯৭৪ ০০০৮ 
অর্থাৎ হে মহিলাদের বিধবাকারি! হে শিশুদের এতিমকারি! হে আবাদী ধ্বংসকারি! এবং বন্ধুদের বিচ্ছিন্নকারি! -শরহে নববি “আলা 
সহিহ মুসলিম : ১/৩০২, কিতাবুল জানাইজ | -সংকলক । 

১০০২ পরবর্তী অনুচ্ছেদে হজরত আবু মুসা আশ'আরি রা. এর বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্পাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
যে কোনো মরণশীল ব্যক্তি মারা যায় তারপর কোনো ক্রন্দনকারি দীড়িয়ে বলে, হায় পাহাড়! হায় নেতা! ইত্যাদি । তখন তার ওপর 
দু'জন ফেরেশতা সোপর্দ করা হয়, যারা তাকে ঘুষি মারে (লাহজুন শব্দের অর্থ হাত মুষ্টিবন্ধ করে বুকে ঘুবি মারা ।) এবং বলে, তুমি 
কি এমন ছিলে? 

মুসনাদে আহমাদ হজরত আবু মুসা আশ'আরি রা.-এর বর্ণনা এমন এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
মৃতকে তার ওপর জীবিতের চিৎকারের কারণে আজাব দেওয়া হয়। যখন হায় যাতমকারিণী বলে, হায় আমার বাহ্‌! হায় আমার 
সাহায্যকারি! হায় আমার বন্ত্র দানকারি! তখন মৃতকে টেনে ধরে বলা হয়, তুমি কি তার বাহু? তুমি কি তার সাহাব্যকারি? তুমি কি 
তার বস্ত্র দানকারি? -দেখুন, আল ফাতহুর রাব্বানি ৭/১২৫, নং-৯৩, 4১১০ 4281 ৪ ০১৯০ এস 0 গল ৩ ৩৪ 

আবুল্লাহ ইবনে ওমর রা. সূত্রে বর্ণিত, মৃতকে আজাবদান সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা সমূহের জন্য দ্র. শরহে নবৰি “আলা সহিহ 
মুসলিম, ১/৩০২, কিতাবুল জানাইজ, বুদুগ্জল আমানি মিন আসরারিল ফাতহির রাব্যানি : ১/১২৬-২৮, ৯৩, নং হাদিসের ব্যাখ্যা । - 
সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫: ৩২১ 


চে ক১১ব+৯৬ঠত্কিঠককককবককততিঠপচ$কবনডন্ন্কস্ক উক্ত সজড়রতজক৮ককডকক$৬৬ রক কন বজকএ৯০০৪ক৪ককজএজএ৫কএক$৬১০এ জর ৬৪৭৯৪৫৯৮৪৬৪ ৬৬ ৪৮৪৫৩৫৪৬৪৫০ $৪৪৪৫এ২+৭৭৬৪৬৬৪কক৬এএকগ্ডকুরাক্উককক্ঞওকরকক৫১৪১৪৪৪০৮৭এক৪৮৬ওডপ্এক জনক কজকরুরক্ধীতওএরডকক ৮৩৩ ককককজকএকক্করক ক 


ই ৩৭ ৬ ৬৪ 83) ০১ ০ এ তাজ এআ ১৯০ ৭৩ : টো 4০ ৪) ৮৬) 5০৯১৯ ভে ১০৮৯০০া 
| 1০৯৩ ০৫০ 0 ৬০০০৭ 


তথা এগুলো সেসব কাজ যেগুলো সম্পূর্ণরূপে কখনো পরিত্যক্ত হবে না যে, কেউ এতে লিপ্ত হবে না। বরং 
সর্বযুগে কেউ না কেউ এসব আকিদা পোষণকারি এবং বাস্তবে এসব কাজ করণে ওয়ালা অবশ্যই হবে 1১০০ 


১০০৩৭) ৮১০০১ ১৯৬] ১ ০০১ ১০৯১। কঃ ০৯৮৪১ ০৯৪ 


+1353136 ₹ 5৮ 0১৮৯০ ০০০৮০ 9815 50991 ১৯০ 
আল্লামা গাঙ্গৃহি রহ. বলেন, সংক্রমণের কথা রদ করার অর্থ এই নয় যে, এটা মেনে নেওয়া হবে যে, রোগ 
ংক্রমণ কারণের পর্যায়েও বাস্তবে থাকে না।১০০* বরং মূলত সংক্রমণ সম্পর্কে আরবদের আকিদা বিশ্বাস ছিলো 
* ভ্রান্ত । অনেকে এটাকে সরাসরি ক্রিয়াশীল মনে করতো । অনেকের ধারণা ছিলো, আলাহ তাআলা এগুলোকে 
ক্রিয়া দান করে নাউজুবিল্লাহ স্বয়ং নিষ্ক্রিয় হয়ে গেছেন। অনেকে মনে করতো যে, এগুলোর ক্রিয়াতো আল্লাহ 
 তাআলাই দান করেছেন৷ তবে এখন আল্লাহ তা“আলার পক্ষ হতে এই ক্রিয়া হয় না, বরং এসব জিনিসের পক্ষ 
, হতেই হয়। অনেকের বক্তব্য ছিলো, ক্রিয়াশীল তো আল্লাহ তা'আলাই। তবে রোগ সংক্রমিত না হয়ে পারেনা । 
- ওপরযুক্ত ভ্রান্ত বোধ-বিশ্বাসের কারণে সংক্রমণের কথা খণ্ডন করা হয়েছে। তা না হলে কারণের পর্যায়ে এটাকে 
স্বীকার করা নিষিদ্ধ না। এটাই অধিকাংশের মত 1১০১০ 


১ ১) ১০ 6১১৯ 20৭ ০১০৯৪ ১৩ 


টি 
ডা 


১০০ শায়খ মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকির উক্তি অনুসারে তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা করেন 
নি। -সুনানে তিরমিযী : ৩/৩২৫, নং-১০০১। -সংকলক। 
৮ ১০০* আল-কাওকাবুদ্ছুররি : ২/১৭৬। -সংকলক ৷ 


১০০ ৮৯১৯৯] ৯৯৯ এর বহুবচন, অর্থাৎ, বংশ । এখানে" বংশ-বুনিয়াদ নিয়ে ভর্থসনা করা উদ্দেশ্য । মুসনাদে আহমদে হজরত 
: আৰু হুরায়রা রা. হতে বর্ণিত একটি মারফু' হাদিসে আছে, 
৮৯২ ৯ ০১০ ৩৪ 9 ০৮৮৪ ৪5০৯ ১ ৮৬৪ ০৭ ০৯ ০০৬৯০ 
৮৫20 ০০ 0১৯3 3 ৬ ৮৭:28) ১78 03400 ০৪ 
্ ননী নারি রী ০.7 7 এ 
১০৯৯ 51১০ - ৮1১০1 এর ইসম ! এর দ্বারা উদ্দেশ্য রোগ সংক্রামিত হওয়া! -সংকলক। 


৫ ১০০৭ ১] এ+)৯। তথা উটের গায়ে খোচ-পাচড়া হওয়া । -সংকলক । 

| ১০০৯ ৪195 _ ৮9১ এর বহুবচন । আবু উবায়দ রহ. বলেন, “আনওয়া" হলো ২৮টি বিশেষ তারকা, যেগুলো প্রসিদ্ধ উদয়স্থুল 

৫ হতে পুরো বছর পালাক্রমে উদিত হয়। প্রতি তের রাত্র অতিক্রান্ত হওয়ার পর একটি তারকা সুবহে সাদেকের সময় পশ্চিম দিকে অন্ত 
4 মিত হয়। ঠিক এ সময় পূর্ব দিকে এর বিপরীতে আরেকটি তারকা উদিত হয়। তের রাত্র পর এই তারকাটিও অস্তমিত হয়ে যায় এবং 
“' আরেকটি তারকা উদিত হয়। এটিকে “নাওউন” বলে নাম করার কারণ, যখন তারকাটি ভুবে যায় তখন আটাশটি তারকাই উদিত 

“ হয়ে ভুবে যায়। জাহেলিয়্যাতের যুগে আরবের লোকেরা মনে করতো, যখনই এই আটাশটি তারকার মধ্য হতে কোনো একটি অস্ত 

, মিত হয়ে উদিত হবে, তখন অবশ্য বৃষ্টি হবে কিংবা বাতাস প্রবাহিত হবে । তারপর যখন বৃষ্টি হতো, তখন তারা বলতো, “বৃষ্টি 

£ হয়েছে তারকার উদয়ের কারণে ।” যেনো এর উদয়নটিই ক্রিয়াশীল । -দেখুন বুলৃগুল আমানি : ৬/২৫২-২৫৩, 00 49০১1 ৩৪৪ 

4: ৮40403159০০ ৪৯9৯ _ শ ঞ1 ১১ ১৬০ । সংকলক । 

৫... ১৯ যেনো হজরত গাঙ্গৃহি রহ. বলতে চান যে, রোগ সংক্রমণ কারণের পর্যায়ে পাওয়া যেতে পারে। কৃত ও কারণের মাঝে 
আবশ্যকতা নেই; বরং এগুলোর মাঝে বিরোধ হয়ে ঘায়। অবশ্য অনেক আহলে জাহেরের মাজহাব হলো, রোগ সংক্রমণ কারণের 

০প-:০০০শ আল কাওকাব : ২/১৭৭। 

£ ১৯ ওপরযুক্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র. জাল কাওকাবুচ্ছুররি : ২/১৭৭। -সংকবাক । 


দরসে তিরগিবী -২১ক 


ক ধা-৩য় খণ্ড ক ৩২২. কঞ্করঞককুতন 


ও ০০ গঞ্জ 20595 এত 
অনুচ্ছেদ-২৪ : মৃতের ওপর চিৎকার করে কান্নাকাটি 
করা মাকরুহ প্রসংগে মৈতন পৃ. ১৯৫) 


2 ৮৭ ৮5 রঃ 425০ 
3১ ৩1৮5 ৩০ এ ২ হত ০ ১1১] ৪ ৬১ 58৯3 35 350 এ ০ 4 রা _ $%**! 


এ ০৮৩1 1510 06 সি 3524 0. 05440 ০০2 3৩ ৩ 0505 ৯9 ১০ 3০9 
5575 


১০০৪। অর্থ : উমর ইবনে খাত্তাৰ রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের 
পরিবার কর্তৃক মৃতের জন্য কান্নাকাটির ফলে তাকে আজাব দেওয়া হয়। 
ইমাম ভিরমিযীর বক্তব্য 
এ অনুচ্ছেদে হজরত ইবনে উমর ও ইমরান ইবনে হুসাইন রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, উমর রা.-এর হাদিসটি ০৯২ ০০১০৯। 

একদল আলেম মৃতের জন্য চিৎকার করে কান্নাকাটি করা মাকরূহ বলেছেন। তারা বলেছেন, মৃতের 
পরিবারের পক্ষ হতে তারা এ হাদিস অনুযায়ি মত পোষণ করেন। আল্লামা ইবনে মুবারক রহ. বলেছেন, আমি 
৮57 ক রি করিভাভো রন 


০ 22562 রর নি $ 6 পে 
গর 5 ০ ১ নি বু 


লি 4,521 শীত 5০৫ পচ 
বিন 


8 2 1 13971 ৮75: 


১০০৫। অর্থ : আবু মুসা আশআরি রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 
কোনো মরণশীল ব্যক্তির মৃত্যুর পর তাদের কোনো মাতমকারি ব্যক্তি দীড়িয়ে যখন হায় পাহাড়: হায় নেতা! এবং 
অনুরূপ বাক্য বলে, তখন তার সংগে দুইজন ফেরেশতা অর্পণ করা হয়, যারা তাকে ঘুষি মারে, (এবং বলে) তুমি 


কি এমন ছিলে? 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৪১০ ০০৯ 
৩৪খ। গত দক ৪৪ 24৯90 6৪ ৪ ও এ 
অনুচ্ছেদ-২৫ : এরর নানান হহাছিাার রিজাতু ১৯৫) 
.485 ১ ৫4 ৫৫৩৪০ 050০ 5 49০ 8৩০৫ ৩০ : 545 ০ ০০ - 8 * ২5 
৮2 বি ক পি ০১5৭৪ 08 255 ০385 58258 


কম কত 


451০ - 539 4 3১০ ৩ এ ১৯ 
দরসে তিরামিবী ২১৭ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ল ৩২৩ 


ক্$কঠককর্কজরকক গকর্একএঠরখ্তিককরশ্কতীকরককত কক রজককখারল$ নক জপ্রাকঠকএ 
ততঠতততস৯ন্গদতহএদিজডত নিক ৯৮ক৪৬৩ কনক ওক ককতত৬৫এএক ৪৩৪৪৮ ক৯রক রক ৪৪ ড৬ক৪৪৩৪ক৪৪ক০্ডস৬করক৯৬৩৬৪৩০৫কক৪১৪৪১৪ ৩৬৫৭ কত ঠিজককঙকউিকব্ডিতউিকঙব্তককউজঙককজ কন তিতবউলকরিতজতকউ্রত ককতকঠতজজিতকততগউতঠিকবতগৰ কক ককত 


১০০৬। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতকে 
তার পরিবার কর্তৃক ভার জন্য কান্নাকাটির ফলে শাস্তি দেওয়া হয়। 


তারপর আয়েশা রা. বললেন, আল্লাহ তার প্রতি রহম করুন৷ তিনি মিথ্যা বলেননি, তবে ভুল করেছেন । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল এক ইহুদি ব্যক্তির মৃত্যুর কারণে বলেছিলেন, মৃতকে তখন 
শাস্তি দেওয়া হয় যখন তার পরিবার তার জন্য মাতম করে। 

ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রূহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস, কারাজা ইবনে কা'ব, আবু হুরায়রা, ইবনে মাসউদ ও 
উসামা ইবনে জায়দ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০১৯০ ১-০। 

একাধিক সূত্রে এটি হজরত আয়েশা রা. হতে বর্ণিত আছে। অনেক আলেম এ মত পোষণ করেন। তীরা 
বলেছেন, আল্লাহ তাআলা নিয়েযুক্ত আয়াতে এ কথাই বলেছেন । আয়াতটি হলো (৪৯) ))১5))) )১১) 
তথা একজনের গোনাহের বোঝা অপরজন বহন করবে না । ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব এটাই । 
১5১০ ০১০৯৩ ৯০ ১৪ তল 3435 এ ০৮০ ভা সি 2 এ ঞ ১০ 0৯132 275৮ 


পি ঞ 
চা রা 


ন্হান রঃ দি1717155517417 2 
০৯১ ১০৯৯ কি নি 2৭ 3 43০ এ ৬১০ কম ৯১১৬ 7০583 ১৮3 ০৩৩১ ৪৯০ ডে (২৯০১ 


৯৫৫ অপ দলটি ঠিল চিলি পি রে মি রি 2৯১2 ক৭ “নে । ৯.5 9০4 রা তত 
০৪০3 ০৯৮০৯ ০৯০০০ ০842 993 03 21০০ ০৯৪০ ০৪০ 09 £ কিমি ০৯০॥ সুভ এ ৭3৪ 
পা পাটি নানি ৯৮৯ ৮৫০ স্রে, ৪2:52 7 

00২০8 : ০95 ভিসি ১ 25৯৩9 ০০৯৯ দিন ডি তি ঠা 


১০০৭। অর্থ ; জাবের ইবনে আবদুল্লাহ রহ. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর 
রহমান ইবনে আউফ রা.-এর হাতে ধরে তার সাহেবজাদা ইবরাহিমের নিকট চলে আসলেন । তখন তিনি তাকে 
তার জান বের হবার উপক্রম অবস্থায় পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিমকে 
কোলে তুলে নিলেন এবং কাদলেন। তখন আবদুর রহমান রা. তাকে বললেন, আপনি কাদছেন! আপনি কি 
কাদতে নিষেধ করেননি? জবাবে তিনি বললেন, না। তবে আমি নিষেধ করেছি দুটি আহমকি অপরাধপূর্ণ 
আওয়াজ হতে । এক. মুসিবতের সময় কোনো কান্নাকাটির আওয়াজ । আর দুই. চেহারা খামচে দেওয়া, জচড় 
দেওয়া আর গিরেবান ছিড়ে ফেলা এবং শয়তানের মতো চিৎকার করা । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯০ ০১..৯। 


কার্প এ 
9৯০০৯৫ ৫ গল 


শি ১1 4202 202 এ. টি ৮৫৫0 হি 2 নি ০৮০৮ 
০০১ ৬৮ ২ ১০৪ ৩০ ক ৩৪ 2১৯ ০ ০৮০ ও ০৪ ক কলা ড় ১ ১5770 


তি এর ৩ তে জগত পেটে 2 5৯5 ০০৫5 লে 52 25212 রি 
১৮৮ ০ এজ (৯০ তু 24 ৯ খা এ) ০9854 ॥ 0 4) 5535 ১০০ ০৯০৮ ) 


্‌ 12725251282 

২ ১৮০ এ ৬১০ 0 0927 2424 স ৮১০০০) এল শি ও এ ০১৫০ ৪ ৭ সু 
পির 22 ৮৫৯৫৪ ₹৯128৫% 52 রি এনে হার! ৮ 

৯১৪ তই ০৯৯৭ এও তি 0958 শি 08 5 (59 23%47০ 

১০০৮। অর্থ : আমরা হতে বর্ণিত, ভিনি আয়েশা রা.কে বলতে শুনেছেন, যখন তার নিকট আলোচনা করা 
হয়েছিলো যে, ইবনে উমর রা. বলেন, মৃতকে জীবিত ব্যক্তি কর্তৃক তার জন্য চিৎকার করে কান্নাকাটির কারণে 


রিনিরারারারােরার্যা ররর রা ০৮ 


ওয়াসাল্লাম কেবল এক ইনুদি মহিলার নিকট দিয়ে অতিক্রম করেছিলেন, তখন তার জন্য চিৎকার করে হায়- 
তাকে তার কৰরে শাস্তি 


দেওয়া হচ্ছে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৩১২০ ০৯1 
টি টি ৯৫ এ নিলি 
504৯0 2০4 ৫৩০] ক ৪ 0৭ কাই 
অনুচ্ছেদ-২৬ : জানাজার আগে হাঁটা প্রসংগে (মতন পৃ. ৯৯৬) 
ও কটি ৯ ৫০৫ ৮ ১ সু টি তে হি লা 
এন 5১352 5 সা 5 8০ 95 এ পল টা 8০2 এও ৯৪০৩৮ তু ০৪18 
৫ হি 
530৯ 
১০০৯। অর্থ : সালেমের পিতা ইবনে উমর রা. বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আবু বকর ও উমর রা.কে জানাজার আগে হাটতে দেখেছি। 
2 5 50 5০ ঝ। পে ভি ৬৪১ এ ৩০ এ ২৪ ও মেল ৩৯ 210 
১০১০। অর্থ : আবদুল্লাহ রা. বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবু বকর ও উমর 
রা.কে দেখেছি জানাজার আগে হাটতে । 
রে ৭ এর ৮ নি ৪ ৮13 ৫৯০ ৮5182 হে দীন পপ2০ ৮০ ৮8৬৮০ 
একনি ৫: 0৫ 8০9] 05 92৩9 95 ৬০ ১০৮৯ ৬ ০০ 
হানি ৯ তু 22৫1 25722: উত্স 
৮৩ এ চর ও গাও লসএও 5১০৯ এও £জ] এন ০১৬৯ ০ ও এ এ 50০ ১০০ এ 
591 24 
১০১১। অর্থ : আবদ্‌ ইবনে হুমাইদ...জুহরি রহ. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবু 
বকর ও উমর রা. জানাজার আগে হাটতেন। জুহরি রহ. বলেছেন, আমাকে সালেম বলেছেন, তার পিতা 
জানাজার আগে হাটতেন । 


৮৫১ 


(১০825 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিবী রহ. বলেছেন, হজরত আনাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ, বলেছেন, ইবনে ওমর রা.-এর হাদিসটি অনুরূপ বর্ণনা করেছেন ইবনে জুরাইজ, জিয়াদ 
ইবনে সাদ প্রমুখ জুহরি-সালেম-তার পিতা সূত্রে ইবনে উয়াইনা রহ.-এর হাদিসের মতো । মামার, ইউনুস ইবনে 
ইয়াজিদ, মালেক প্রমুখ হাফেজে হাদিস জুহরি হতে বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জানাজার আগে হাটতেন। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৩২৫ 


-৯৬ক৬৯সকস্০*৬ক৬এএদএকরাকখ৯ক৬দকঞ্জকওকককররজক৪ক রক ৮ক৫+৬২৪৬৮৬৪৬৭৯৯৬৬কল্ ও স্কককওকউকরক $ক৮+৬৬১৮ক৪৭ জত৫১০০৬৯ক৮৫৬৫৪$ কক ক৯৪ক৬ক৬৬৬কডতডককক$ক৬৫৬৬৬ রবী ০৩ রডজজঞএনরীক্তা্ররককঠক্তাকীককডগজস্লাততরাপএডক্তকক্রকজঠবাতকিরককাক+ক ডগ কতককএকর কচ শক্ত ক 


জুহরি রহ. বলেছেন, সালেম আমাকে বলেছেন, তার পিতা জানাজার আগে হাটতেন। সমস্ত মুহাদ্দিসিন এ 
মত পোষণ করেন যে, এ প্রসঙ্গে মুরসাল হাদিসটি বিশুদ্ধাতম। 

আবু ঈসা রহ. বলেছেন, আমি ইয়াহইয়া ইবনে মুসাকে বলতে শুনেছি, আবদুর রাজ্জাক বলেছেন, ইবনে 
মুবারক রহ. বলেছেন, এ প্রসঙ্গে জুহরির হাদিসটি মুরসাল। এটি ইবনে উয়াইনার হাদিস অপেক্ষা আসাহ। ইবনে 
মুবারক রহ. বলেছেন, আমার মতে ইবনে জুরাইজ এ হাদিসটি ইবনে উয়াইনা সূত্রে গ্রহণ করেছেন । 

আবু ঈসা রহ. বলেছেন, হাম্মাম ইবনে ইয়াহইয়া এ হাদিসটি জিয়াদ তথা ইবনে সাদ, মানসুর, বকর ও 
সুফিয়ান-জুহরি-সালেম-তার পিতা সূত্রে বর্ণনা করেছেন। তিনি হলেন, সুফিয়ান ইবনে উয়াইনা। তার হতে 
হাম্মাম বর্ণনা করেছেন । 

ওলামায়ে কেরাম জানাজার আগে হাটা সম্পর্কে মতপার্থক্য করেছেন । সাহাবা প্রমুখ অনেক আলেমের মত 
হলো, জানাজার আগে হাটা আফজাল । শাফেয়ি ও আহমদ রহ.-এর মাজহাব এটিই । 

তিরমিযী রহ. বলেছেন, অবশ্য এ অনুচ্ছেদে আনাস রা. -এর হাদিসটি সংরক্ষিত নয়। 
৩১98৫ 0854 3 এ লি ও ০ এ ০ ৫ ৫ ১ ০৫- ৭,171 

23১1 

১০১২। অর্থ : আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবু 
বকর, উমর ও উসমান রা. জানাজার আগে আগে হাটতেন। 

আবু ঈসা রহ. বলেছেন, আমি এ হাদিসটি সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞেস করেছি, তিনি বললেন, এটি ভুল। 
এতে ভুল করেছেন মুহাম্মদ ইবনে আবু বকর। অথচ এ হাদিসটি কেবল বর্ণনা করা হয় ইউনুস-জুহরি সূত্রে যে, 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , আবু বকর ও উমর রা. জানাজার আগে হাটতেন। 

ইমাম জুহরি বলেছেন, সালেম আমাকে বলেছেন, তার পিতা জানাজার আগে হাটতেন। 

মুহাম্মদ রহ. বলেছেন, এটা আসাহ। 


দরসে তিরমিযী 


4500 এ 0১৮৪ ০০০ 3 5৩ 30043 4০ এ লজ কম|। 9 2 45 ১১৭৩ ০০ 2৮০ ০০ 

জানাজার সামনে পিছে, ডানে বামে সবদিকেই চলা সর্বসম্মতিক্রমে বৈধ । অবশ্য আফজালতার ক্ষেত্রে 
মতপার্থক্য আছে।১০১২ 

একটি বক্তব্য হলো, কোনোদিকে চলায়ই কোনো ফজিলত অপরদিকে চলার ওপর নেই। সুফিয়ান সাওরি 
রহ.-এর বক্তব্য এটাই । ইমাম বোখারি রহ.-এরও ঝৌক এদিকেই। 

তৃতীয় উক্তি হলো, পদযাত্রীদের জন্য জানাজার সামনে হাটা আফজাল । ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব 
এটাই। চতুর্থ উক্তি হলো, সাধারণভাবে জানাজার পিছে হাটা আফজাল । আবু হানিফা এবং তীর সাধিগণ ও 


১০১১ 


সুনানে ইবনে মাজাহ : ১০৬, 50৭৯) 2১4 ৮১০ ভে তান তল 538৯০ এ% ৯ 1 -সংকলক। 


৯ এই মতানৈক্য সংক্রান্ত পরবর্তী বিস্তারিত বর্ণনার জন্য প্র. আওজাজুল মাসালিক : ৪/২০৮, £ 53৯] মেএ ৬৩ 1 - 
সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ৩২৬ 


কত ৬৬ ওত ক ৬ ১ কক কক কক ০৯৬ ৮ +৬ক কক কন কাত ও আট এক তক ক৬জ ০ ০জগ কক বজবজজ উরজকউিজততজকজর ০ তক জককীকজজসাউজ বাকককউতসকজ সর কিজি ক৪৬এক৬৪$৪কক একডিক্এশ্ওকক ক সক ওওকজ কর্ড ০ এ জজককাখকওককজ্কাডনার অবারিত ওক এক রকর্র তির কীতি জরা ভরীরীরীরীত জরুরী র রর নীরর জনক বআাপকীর কত শকনাল 


ইমাম আওজায়ি রহ.-এর মাজহাবও এটাই১০১* | এ অনুচ্ছেদের হাদিস ইমাম শাফেয়ি রহ.-এর দলিল । অথচ 
মালেকি এবং হাম্থলিদের মতে এটা পায়ে হেঁটে চলার সুরতেও হানাফিদের বিষয়টি । তাদ্দের পক্ষ হতে জবাব 
হলো, এটা বৈধতার বর্ণনার ক্ষেত্রে প্রযোজ্য । তাছাড়া এই বর্ণনাটি মুত্তাসিল, না মুরসা্ এ ব্যাপারে মতপার্থক্য 
আছে। মুহাদ্দিসিনের মতে আসাহ হলো, এটি মুরসাল 1১০১ মুরসাল শাফেয়িদের মতে দলিল নয়৷ 

মালেকি এবং হাম্বলিদের দলিল পদধাত্রীর ব্যাপারেতো এ অনুচ্ছেদের হাদিসটিই । আর আরোহি সংক্রান্ত 
তাদের দলিল মুগিরা ইবনে শো'বা রা.-এর হাদিস, 


“০ ০৪ ১৪৯ কাউউআ9 5১৩৯] ০4৯ 9 2 এও ৮৪ ০ এস আতা কয 0 


“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আরোহি জানাজার পেছনে, আর পদযাত্রী যেখানে 
ইচ্ছা সেখানেই 1”৯০১৫ 

এর জবাবে হজরত থানবি রহ. বলেন, আফজ্রালতো আরোহি এবং পদাতিকের জন্য পেছনেই হাটা । তবে 
এই বর্ণনা দ্বারা আরোহির জন্য অতিরিক্ত তাকিদ উদ্দেশ্য । কেনোনা, সে আরোহণের কারণে যে এক প্রকার 
বেয়াদবিতে লিপ্ত, ১০১১ পিছে চলার আদবের কারণে এর এক পর্যায়ে ক্ষতিপূরণ হয়ে গেলো । এ কারণেই 


১০১৩ আল্লামা ইবরাহিম নাখয়ি, সুফিয়ান সাওরি, আওজায়ি, সুয্ায়দ ইবনে গাফালা, মাসরূক, আৰু কিলাবা, আবু হানিফা, আৰু 
ইউসুফ, মুহাম্মদ, ইসহাক ও আহলে জাহেরের মাজহাব হলো, জানাজার পেছনে হাটা জাফজাল । এটি হজরত আলি ইবনে জাবু 
তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবুদ্দারদা, আবু উমামা ও আমর ইবনুল আস রা. হতে বর্ণনা করা হয়। -উমদাতুল কারি : ৮/৮, 
১9১৯ 6০৩ ০) এ সংকলক । 

১০১৪ ইমাম তিরমিযী রহ. এটাকে মাওসুলরূপেও বর্ণনা করেছেন, আবার মুরসালরূপেও । সুত্তাসিল বর্ণনাটি নিম্নেযুক্ত সনদে 
বর্ণিত হয়েছে-সুফিয়ান ইবনে উয়াইনা-জুহরি-সালেম-তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কে দেখেছি, ......... । মুস্তাসিল বর্ণনাটির আরেকটি সনদ নিম্নরূপ- মুহাম্মদ ইবনে বকর-ইউনুস - ইয়াজিদ- ইবনে 
শিহাব-আনাস রা. -নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । 

প্রথম সুত্রটিতে প্রধান হলো, এটি মুরসাল। যার প্রমাণ হলো, হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন, ভ্ভূহরি হতে হাদিস 
মুখস্থকারি তিনজন-মালেক, মামার ও ইবনে উয়াইনা । যখন তাদের মধ্য হতে দু'জল কোনো উক্তির ব্যাপারে একমত হন, তখন 
আমরা সেটি গ্রহণ করি। অপর জনের উক্তি বর্জন করি (নাসবুর রায়া : ২/২৯৪, 5১১৯) ০৯ ৬ ০২৪ এ বর্ণনাটি জুহরি হতে 
তিনজন হাফেজই বর্ণনা করেছেন । তন্ুধ্য হতে ইবনে উয়াইনা যদিও এই বর্ণনাটি মুতাসিলরূপে উল্লেখ করেছেন, কিন্তু ইমাম মালেক 
ও মা*মার রহ. জুহরি হতে এই বর্ণনাটি মুরসালরূপেই বর্ণনা করেছেন । ইমাম তিরমিযী রহ. এ অনুচ্ছেদে এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা 
দিয়েছেন । তিনি বলেন, সমস্ত মুহাদ্দিসিন এ ব্যাপারে মুরসাল হাদিসটি আসাহ বলে মত পোষণ করেল । 

মুত্তাসিল সূত্রটি সম্পর্কে ইমাম তিরমিযী রহ. বলেন, “আমি মুহাম্মদকে এ হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি 
বলেছেন, এ হাদিসটি ভুল। এতে ভুল করেছেন মুহাম্মদ ইবনে বকর ।” এ হাদিসটি বর্ণনা করা হয় কেবল ইউনুস- জুহরি- নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুত্রে । -সংকলক। 


১০১৫ শব্দ সুনানে তিরমিযীর : ১/১৫৫, 405১1 ৩১০ 5১০ ৬৭৪ তাছাড়া দ্র, সুনানে নাসায়ি : ১/২৭৫, 
৩১ ০৩ ০১৯৯০ 52821 08 টি ৩৮ ০৯৬ 5০৩৯৯ ০০ কাটি ৩৬৬ 5 ৪০১৯৯ ০৭ আসিল 0৬৬ 7১১০0 ৩০০৩ 
১১১ ১১ছি উঠ ৪৩ 
১০১১ জানাজার সংগে আরোহণ করা যে বেয়াদবি, এটা তিরমিধীতে বর্ণিত হজরত সাওবান রা. হতে বর্ণিত একটি বর্ণনা দ্বারা 


বুঝা যায়। তিনি বলেন, আমরা রাসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে এক জানাজায় বের হলাম । তিনি কিছু সংখ্যক 
আরোহি লোক দেখে বললেন, তোমাদের কি লজ্জা হয় না? আল্লাহর ফেরেশতারাতো পায়ে হেটে চলছে, অথচ তোমরা জন্তরর পিঠের 


ওপর! (১/১৫২, 53১৯0 ০১ ২5350 2৯55 ৪৪ ০৬৯ ৬ ৮০)। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 3৪ ৩২৭ 


ক্রউক্করএ্ঠকণচ্রিকরীজগকজ্কড কী কক্র কাক কর্রজরকান কিক করজরিরকরবাকাকতকরকঞ্করজকরাক্ডকক্ষরাতবতককরড কত ব্ররত্করক্রজওতরগকককন্নবজঠ্বাত্রতরক্কতকজরজকককিএক৬ কক ব্ররাকাকক্রিতঞগ্রজজতীতকটকগ্রতকওতজকন্কন্ককনবীরএকজএরাকচএউচক্জিনজরীকতক্ক ক তল সউচজ্গরহকতজতন্বীতক্রিগততল 


[নাফিদের মধ্য হতে ইসবিজাবি রহ.-এর বক্তব্য হলো, আরোহির জন্য জানাজার সামনে চলে যাওয়া 
[াকরূহ 1১০১ অথচ পদাদিকের জন্য মাকরূহ না 1১০১৮ 


হানাফিদের দলিলসমূহ 
হানাফিদের দলিলগুলো নিয়্নেযুজ্, 


১. হানাফিদের দলিল সেসব বর্ণনা যেগুলোতে জানাজার পেছনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 1১০১৯ যেমন, 
বাথারি শরিফে বারা ইবনে আজেব রা.-এর বর্ণনা, 


শু ২৩৯ 6৩৩ ০১৬ ৬৯০ ০০ 49 ৬১১৪70০৪4৪০ এ) ৬৮০ ভা ০০৭ 
“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি জিনিসের নির্দেশ দিয়েছেন এবং সাতটি 
জনিস হতে নিষেধ করেছেন । তিনি আমাদেরকে জানাজার পেছনে চলার নির্দেশ দিয়েছেন... ... | 


২. পরবর্তী অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর বর্ণনা আসছে, 
শৈ। 4০৮৯ ০১১ 0 5৬৯ ০৬৬ ভি] ০০ 85৩ 5 এ ০০ এ 0৯০১ 
এই বর্ণনার ওপর এই প্রশ্ন উাপন করা হয় যে, এতে আবু মাজিদ নামক বর্ণনাকারি অজ্ঞাত ।১০২ গাঙ্গুহি 
হ. বলেছেন যে, আবু মাজিদ রহ. দ্বিতীয় শ্রেণির বর্ণনাকারি তথা বড় তাবেয়িনের শামিল । তার হতে হাদিস 
্ণনাকারি ইয়াহইয়া ইমাম বনি তাইমিল্লাহ রহ. । যিনি তিরমিযী রহ.-এর সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি সেকাহ। তার 
হতে বর্ণনার স্বল্পতা তার সমালোচনার কারণ নয়। 
সুতরাং তার বর্ণনা রদ করা যায় না।১০২২ তাছাড়া অন্যান্য বর্ণনা ছ্বারাও এই বর্ণনার সমর্থন হয়। 


'”, দেখুন, আল বাহরুর রায়েক : ২/১৯২, 2] 4৩১১০ ৯। ০৫৯ ০০ 1 -সংকলক। 


"হজরত থানবি কু. সি. এর ওপরযুক্ত. জবাবের জন্য দ্র. ই'লাউস সুনান ৮/২৪৩, 4 ৮1০31 5 535৯| ০1৯ এ] ৩৪৩ 

সিন্দী রহ. বলেন, হাদিস দ্বারা স্পষ্ট এটাই যে, জানাজার অনুসারী হওয়ার ক্ষেত্রে আসল হলো, তার পেছনে যাওয়া তবে বহনের 
ধ্রয়োজনে পায়দল যে হাটবে সে বিভিন্ন দিকে মুখ ফিরাতে পারবে । আরোহি এর বিপরীত । সুতরাং আরোহির হুকুম আসলের ওপর 
সবশিষ্ট রইলো । আর যে পায়ে হেঁটে যায় তার জন্য সমস্ত দিকই বৈধ করা হলো । 

-ই'লাউস সুনান : ৮/২৪৩-২৪৪ | -সংকলক। 


++ এ ধরণের বর্ণনাগুলোর জন্য দ্র, মাজমাউজ জাওয়ায়িদ : ৩/২৯-৩০, ৯০ 5৮০0) ৬৮5 ৮১০১ 5)০৯] ও 


হজরত উসমান ইবনে আফফান, ইবনে আব্বাস, আবু সায়িদ, আবু হুরায়রা, ইবনে ওমর ও আনাস রা. হতে এই অনুচ্ছেদে এ 
বিষয়ের হাদিসগুলো বর্ণিত আছে । -সংকলক। 


+”* সহিহ বোখারি ১/১৬৬, 0 6৪৩ ০০১) ০৭৪ | -সংকলক। 


১ হাফেজ রহ. লিখেন, অনেকে বলেছেন, তার নাম হলো, আইজ ইবনে নাজল। তার হতে ইয়াহইয়া আল জাবের ব্যতীত 
আর কেউ হাদিস বর্ণনা করেন নি। দ্বিতীয় শ্রেণির বর্ণনাকারি ৷ আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজ্জাহ তার হাদিস বর্ণনা করেছেন । - 
তাকরির : ২/২৬৮, নং-১। -সংকলক । 

১ আল কাওকাবুচ্ছুররি : ২/১৮০। তবে এখানে প্রশ্ন উ্থাপিত হয় যে, হজরত গাঙ্গুহি রহ. এর জবাব দ্বারা আবু মাঞ্জিদের 
জাহালাত তথা তিনি যে অজ্ঞাত বর্ণনাকারি এই প্রশ্ন দূর হয়না। কেনোনা, এটার অবসানের জন্য দুই জন পরিচিত বর্ণনাকারি কর্তৃক 


তার হতে হাদিস বর্ণনা করা আবশ্যক ৷ যা এখানে নেই। তাকরিবুন নবৰি মা*আ তাদরীবির রাবি : ১/৩১৭, প্রকার ২৩ -এ বিষয়টি 
আছে। 


৩৪৬ ৯০৬৬৬এ$৯৬৩৯৯৯৬৯৬৬৬৬০০৯০ক কর +কজকাঞ সক কাকী উজ খাজা কক রা উজিজজজতবীরার জরি গাকীকীজককীর ৬৮ ৬ককককক কত কশিঅ৬ক৯৮৯কএ কিক ৩৩ ক৩ক তক ৪৬ ৬এজজ উ৪৬ক কক টিক কিউও কাজা বীজ ৪৫ উউ ডিক এপ কপ বরককক কও ৬ কক এরস্কতককতকজএতজজতকউত৯এপিক সঙ কীকতজজউজতকীজরততিএি তত? 


১৯০5 33 ৩৪৭ ও ৪ : 0$ 6 5৮01 ৮০ 225 04486 উন ভাস ০৭ ০ ৬ ভাটি 
এ ৯১১০ ৬০ ৬: এও ৫৭ চি 
'হজরত আলি ইবনে আবু তালেব রা.কে আমি বললাম, জানাজার সামনে হাটা সম্পর্কে আপনার কী মত? 
তখন তিনি বললেন, এর পেছনে চলা সামনে চলা অপেক্ষা আফজাল । যে রকম ফরজের শ্রেষ্ঠত নফল অপেক্ষা । 
বর্ণনাকারি বলেন, আমি বললাম, আমিতো আবু বকর ও উমর রা.কে জানাজার সামনে চলতে দেখেছি! 
তখন জবাবে তিনি বললেন, তারা তো কেবল মানুষকে বিপদে ফেলা খারাপ মনে কনে 
তাহাবিতে আবজজা রা. এর একটি হাদিস আছে। তিনি বলেন, 
০0০5 নএ 0৬১০ ১০০৩ ০৩ এ 04 7৯০০ ০১ ০১০১ ০৪ ১8 দি 5০৯ এ ভাটি 2 
(5১ ৮০ 29১৯ ০ ৬৯০৪ ০৯ ০৯ 0 ৮৭ ৯.) 5১০ ০033 6১১৫ ৬$ ৭৪ ০৬4৬ ০৮৮৪ 9 
4:01) ০০1 এ ০ এ১ ০০ ০১০৬৪ ১93 5০] 2৮০ ৪5 এল 2৮৯ ০৪ এ ভাসি 
১০১ ৮৮৮ ০১৬৮৪ ৩১৩ 
“এমন এক জানাজায় আমি হাটছিলাম, যাতে ছিলেন আবু বকর, উমর ও আলি রা. । আবু বকর ও উম্বর রা. 
জানাজার আগে হাটছিলেন। আর আলি বললেন, মনে রেখো, যে ব্যক্তি জানাজার পেছনে হাটে তার মর্যাদা 


সামনে চলস্ত ব্যক্তির ওপর একাকি নামাজের ওপর জামাতের নামাজের ফজিলতের মতো । তারা দু'জনও এটা 
জানেন যেমন আমি জানি । তবে তারা কোমল চরিত্রের লোক, তারা মানুষের জন্য সহজ করতে চান । 
৪. নাফে' রহ. বর্ণনা করেন, 
৬৯] 235 080 ০৯১3 2:00 2898 ₹১এ উপ 558 53৬৯ এ এ 0১০০ ২ এ ১০০৯ 
144১ 2) 4০ ৭ 250৯ ৩৪ ৪৯ ০85 ০০৯০] ৬০ ৩ ৩ 498 ৬৯ কাজি ভীত তি ০9৭ 
০২০৫৪] ০৭। ৪3০ : 0 
আবদুল্লাহ ইবন ওমর রা. ও আমি এক জানাযায় বের হলাম। তখন তিনি জানাযার সাথে কিছু মহিলা 
দেখলেন। ফলে তিনি দীড়িয়ে বললেন। “তাদেরকে ফিরিয়ে দাও। কেননা, তারা জীবিত ও মৃতদের জন্য 
ফিতনার কারণ ।' অতঃপর তিনি জানাযার পিছনে পিছনে চলতে লাগলেন। আমি বললাম, হে আবু আবদুর 
রহমান! জানাযায় কিভাবে হাটতে হয়? সামনে, না পিছনে? জবাবে তিনি বললেন, “তুমি আমাকে দেখনা, আমি 
জানযার পিছনে চলছি?' 





প্রবল ধারণা হজরত গাঙ্গুহি রহ.-এর জবাব এই মুলনীতির ওপর নির্ভরশীল যে, প্রথম তিন কুরুনের বর্ণনাকারি অজ্ঞাত হওয়া 
ক্ষতিকর নয়। কোওয়াইদ ফি উলুমিল হাদিস, মুকাদ্দামা ই'লাউস সুনান, পৃ: ১২৭, ছাপা : ইদারাতুল কোরআন, করাচি) কিংবা এই 
উক্তির ভিত্তি এর ওপর যে, অজ্ঞাত বর্ণনাকারি হতে যখন কোনো একজন সেকাহ বর্ণনাকারি বর্ণনা করেন, তখন আর তিনি অজ্ঞাত 
থাকেন না। -তাদরিবুর রাবি : ১/৩১৭। 


১০২০ দ্র, তাহাৰি ১/২৩৩ 1 ৫০5: 0553 0) ৬৯৪১৪ ০৪ 59৩৯] ৮০ ৬৯] ২৭৪ সংকলক । 


2 ০ দরসে তিরমিযী-৩য় খণ্ড ০. ৩২৯, ৮ মিন ৪8 
€. সারে আবদুর রঙ্জাকে তাটস রহ থেকে মুরসালরূপে বর্ণিত আছে, ৷ 
"145 908৯) ৮1৬ সা ৩১৩৩ ৬০৯ 50৯ ভ$ ৮০৪ 4৪৮০ এ ভান ০1 ০৬০ ভাটি ত 
'রাসূলুল্লাহ সাল্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু কেবল জানাজার পেছনেই হেঁটেছেন ।' 


ইবনে উমর রা. হতে বর্ণিত বর্ণনাটি সর্বদা জানাজার সামনে হাটার ওপর এমন দলিল নয়, যেমন তাউসের 
এই বর্ণনাটি সর্বদা জানাজার পেছনে চলার দলিল 1১০২৭ 


৬ চি ক দি 


১০০৪৯) ১85 ৮34] ৪৪ 9 0 
অনুচ্ছেদ-২৭ : জানাজার পেছনে হাঁটা প্রসংগে মতন পৃ- ১৯৬) 


45৫58 ১৪ তে ১৯৮০ | 4০৪ 2 35:50 382১5০৭08৯৮ ০5711 
22425340804 ৫ 34155 04 90552821%2 £94 08559 085 এ£ 50৭ 
255 522%5 

১০১৩। অর্থ : আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লান্টাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 
জানাজার পেছনে হাটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন, দৌড়ে নয়; বরং উচিত এর চেয়ে কিছুটা কম 
দ্রন্ত চলা । যদি সে নেককার হয়, তাহলে তোমরা তাকে তাড়াতাড়ি পৌছে দিবে । আর যদি মন্দ লোক হয়, 
তাহলে একজন জাহান্নামি ব্যক্তিকেই তো দূর করা হচ্ছে। উচিত জানাজার পেছনে চলা । তাকে পেছনে ব্যতীত 
উচিত না। যে জানাজার আগে হাটে সে আমাদের দলের নও । 

ইমাম তিরমিষীর বক্তব্য 

ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে এ সূত্র ব্যতীত অন্য 
কোনো সূত্রে জানা যায় না। 

ইমাম তিরমিষী রহ. বলেছেন, আমি মৃহাম্মদ ইবনে ইসমাইলকে এ কারণে আবু মাজিদের এ হাদিসটিকে 
জয়িফ বলতে শুনেছি । 

মুহাম্মদ বলেছেন, হুমাইদি বলেছেন, ইবনে উয়াইনা বলেছেন, ইয়াহইয়াকে জিজ্ঞেস করা হলো, এ আবু 
মাজেদ কে? জবাবে তিনি বললেন, এক উড়ন্ত ব্যক্তি উড়ে এসেছে। তারপর আমাদের নিকট হাদিস বর্ণনা 
করেছে। 

সাহাবা প্রমুখ অনেক আলেম এ মত পোষণ করেছেন৷ তাদের মতে জানাজার পেছনে চলা আফজাল । এ 
মতই পোষণ করেন সাওরি ও ইসহাক রহ. । আবু মাজেদ একজন অজ্ঞাত ব্যক্তি । হজরত ইবনে মাসউদ রা. 
হতে তার দুটি হাদিস আছে। বনি তাইমিল্লার ইমাম ইয়াহইয়া সেকাহ। তার উপনাম আবুল হারেস। তাকে 


১০২* সুসান্রাফে জন্দুর রাজ্জাক ৩/৪৪৫, নং ৬২৬২, ৪.)-৯৯) ৮০০ ৮৯০৪ ৮০৪ সংকলক । 

১০২৫ স্বারা জানাজার আপে হাটার প্রবক্তা তারা একটি ধৌক্তিক দলিল এই পেশ করেন বে, যারা জানাজার সংগে বাম তারা 
মৃতের জন্য সুপারিশকারি ৷ আর যিনি সুপারিশ করেন তিনি হার জন্য সুপারিশ করেন তার আগেই থাকেন। যারা জানাজার পেছনে 
হাটার প্রবন্তা, তাদের বক্তব্য হলো, তারা ফৃতফ্ে বিদান্ দাদকারি । জায় বিছায় দানা বিদারির পেছনেই থাকেন -আওজানুজ 


যাসা্সিক 8/২১২, 53১৯৪ ৯১০ ৬১) “সংকলক । 


কত কত৪১ক ৬ কক ওজঞবাত ঠক একক কতখানি বারাক উকিন্রক কক উর +কএকস্উুডজতককরজজ কক ক ককীকরীতকঞ্জক কক করীন্কীক্জ করিত উওকুতরীককীকগকজকররজ্ডডতককনরিকরারত্ত্চনীজত্রীরকন্ককস্উতকঞ্কককিত এত ত৯ককিক তত স০তকক করঝিভকক্কিক+কএ ক্র ক ক্কক৫১ ও ক, জ্ঞ৯৯৪৬৬০ ওক কক 


ইয়াহইয়া আল জাবেরও বলা হয়। এমনিভাবে ইয়াহইয়া আল মুহবিরও বলা হয়। তিনি কৃফার অধিবাসী । 
শো'বা, সুফিয়ান সাওরি, আবুল আহওয়াস এবং সুফিয়ান ইবনে উয়াইনা তার হাদিস বর্ণনা করেছেন । 


€ ত ৫০ টো তে নি & এ: -প পাত র্্ ৪ 
0 ০১ ৪৬৫০ 2938 08 ৪ এ 
অনুচ্ছেদ-২৮ : জানাজার পেছনে বাহনে আরোহণ করা 
মাকরূহ হওয়া প্রসংগে মেতন পৃ. ১৯৬) 
3405 855 ত04 ১ ৯০ এ এ 95055 0৩ ৩৯৯ ৬7১1 
20 ৮৮ ০০) 9৬8 এ এন 4৪ ৪ ৩: রর 
চিনন্রর রনিউিনান্৬৬৭ 7৭৮৩৬ রনউনএপরপলনঠ 
জানাজায় এলাম । তিনি দেখলেন, কিছুসংখ্যক লোক আরোহণকারি । ফলে তিনি বললেন, তোমরা লজ্জা করো না? 
আল্লাহ তা'আলার ফেরেশতারা পায়ে হাঁটছে, আর তোমরা জন্তুর পিঠে সওয়ার! । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম তিরমিযী রহ. বলেছেন, হজরত মুগিরা ইবনে শো'বা ও জাবের ইবনে সামুরা রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, সাওবান রা.-এর হাদিসটি তার সুত্রে মওকুফ আকারে বর্ণিত আছে। 
মুহাম্মদ রহ. বলেছেন, তার সূত্রে মওকুফ হাদিসটি আসাহ। 
দরসে তিরমিযী 
: ৩৩. 355০ ৩ এ158 20 ক ৫৮৩ ৯5 এএ ভ এএ ০১৮9 ৫5 ১৯০৯ 2 এও ০৯১ ৮১৩০ 
1১ ১১৪৮ ৮০ 2 শনি ৮ এ০। 4994 0 ০০৯৯৬৪ ১ 

এই বর্ণনা দ্বারা জানাজার সংগে আরোহণ করা মাকরূহ বুঝা যায় । তবে সুনানে আবু দাউদে বর্ণিত হজরত 
মুগিরা রা.-এর বর্ণনা বাহ্যত এর বিপরীত । কেনোনা, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
৮০৮২৮০7০৯০৬ ০৯৪ 5৫9 অর্থাৎ, 'আরোহি চলবে জানাজার পেছনে ।' 

যা থেকে জানাজার সংগে আরোহণ করে চলার অনুমতি বুঝা গেলো! 

এই বিরোধের অবসান করা যায় এভাবে যে, বলা হবে মুগিরা রা.-এর হাদিস আরোহণের বৈধতা বুঝায় । 


আর বৈধতার জন্য মাকরূহ না হওয়া আবশ্যক না। বরং মাকরূহসহও বৈধতা হতে পারে । এ অনুচ্ছেদের হাদিস 
প্রমাণ করছে। 


হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আরোহণের ব্যাপারে অস্বীকৃতি ছিলো সেসব 
ফেরেশতার কারণে, যারা জানাজার সংগে চলছিলো । আর ফেরেশতার সংগে চলা সম্ভব হতে পারে নবী করিম 





১০৭ 


এই অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । -সংকলক। 
সুনানে ইবনে মাজাহ পু: ১০৬। 35৮ ২৬০ ৬৪ ৪৩৯ ৬ এ৯এ সংকলক । 
*** সুনানে আবি দাউদ ২/৪৫৩। 53৯] ১এ। ৬৯ ৬$ «৬৯ এ ৮৬ সংকলক । 


১০২জ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৩১ 


ন্রকঠঠকখকততকততততচহএককএ্রসএকরকজরাকবককওক%৬৩র একক $$র৬্গকগপ্সকজরররনজকককডএ কর ৬৬৪৬৩৬২৩৫৬৪ ৮ ক ড৪রর০$৮$২৫৪৪৩৬একক ৩৬১৪৫ উররঞ্ররওরকক৬ কাক ক৯৮৪ক কতক বরকত এরওবাডিক্ণ৯4৪৩কএভ্র তত কচ ঠক এ তবাজররওতপককঞ্জক রক্ত উকউীতরজজজককবাজকউীন কক ও 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় উপস্থিতির কারণে । যার অর্থ এই হলো যে, প্রতিটি জানাজার সংগে 
ফেরেশতা থাকা আবশ্যক নয়। এই ব্যাখ্যার ভিত্তিতে সাধারণ অবস্থায় জানজার সংগে আরোহণ করা মাকরূহ 
হীন বৈধ 1১০২৯ 

তাছাড়া বিনা ওজরে আরোহণ করা মাকরূহ হতে পারে । ওজর যেমন, রোগ কিংবা ল্যাংড়া, কিংবা অবশ 
ইত্যাদি হবার কারণে মাকরূহ নাও হতে পারে ।১০০০ 

জাফর আহমদ উসমানি রহ. আরোহণ না করার বর্ণনাটিকে মুস্তাহাবের ক্ষেত্রে প্রয়োগ করেছেন৷ কেনোনা, 
এটা হলো, ফেরেশতাদের সংগে আফজাল চরিত্র 1১০০১ 

প্রকাশ থাকে যে, আরোহণ মাকরূহ হওয়া না হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জানাজার সংগে যাওয়ার সময় ৷ ফিরে 
আসার সময় মাকরূহ নয়। যেমন, পরবর্তীতে অনুচ্ছেদে বর্ণিত হজরত জাবের ইবনে সামুরা রা.-এর বর্ণনা দ্বারা 
বুঝা যায়, 

০58 ৪১০ ৮৯৪ ৩৬ ৩০৯৯] ভন 5৩২ ৬৪ 53 42০ এস ভিন ভু 00 

'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদদাহদাহ রা.-এর জানাজার পেছনে হেঁটে গেছেন। আর 
ফিরে এসেছেন ঘোড়ার ওপরে আরোহণ করে । 

তাছাড়া আবু দাউদে১০৩২ ছাওবান রা. হতে বর্ণিত আছে, 
40-০0-১১৭০ ৪ 5৪ 01 এই 500 তে ১৯৪ এআ ওঠ ০০৩ 4৮ এএ। ভোজ এ ০৯৯০ ৩ 

১৩1১৯১১০১১৬ ০৯3 ৮553 09 ০৪ তা 45১ ০. এজ এ ০৪৪ ০5598 

'জানাজার সংগে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি জন্ত হাজির করা 
হলে, তিনি তাতে আরোহণ করতে অস্বীকৃতি জানালেন। ফিরে আসার সময় একটি জন্ত্র উপস্থিত করা হলে, 
তিনি তাতে আরোহণ করেন। এ ব্যাপারে তীকে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বললেন, ফেরেশতারা হেঁটে 
চলছিলো। সুতরাং তারা হাটবে আর আমি সওয়ার হবো, তা হতে পারে না। ফেরেশতারা যেহেতু চলে গেলো, 
তাই আমি আরোহণ করলাম 1১০৩5 

মাইয়িতকে মাল-আসবাবের মতো পিঠে বহন করা কিংবা কোনো জ্ত্র কিংবা গাড়ির ওপর রেখে নিয়ে 
যাওয়া মাকরূহ ।*”* অবশ্য যদি ওজর থাকে তাহলে বিনা মাকরূহ বৈধ । যেমন, যদি কবরস্থান অনেক দূরে 


থাকে ।১* তারপর জরুরতের সময় মাইয়িতকে কোনো বাস কিংবা গাড়ি ইত্যাদিতে নিয়ে যাওয়ার সময় যারা 
গে যাবে, তাদের জন্য বাস কিংবা অন্যান্য যানে আরোহণ করা বাহ্যত মাকরূহ না। 


*** এই পর্বস্ত ব্যাখ্যার জন্য দ্র., বজলুল মাজহদ ১৪/১৪৪ । চ)-৯0 ৪ 53550 ৬৭: -সংকলক। 

১০০০ তোহফাহ : ২/১৩৮। -সংকলক। 

*প* ই'লাউস সুনান : ৭/২৪৭ 1 53০৯] ৮০ 5৯ 3 0) ৮১৬৯০০॥ ৩৭৩ -সংকলক। 

*প৯ ২/৪৫২-৪৫৩। 53৩৯] ই 5598 »৪ -সংকলক। 

১০০ এই বর্ণনার শব্দাবলি স্বারা এটাও বুঝা গেলো যে, আরোহণ করা মাকরুহ এবং আরোহণ না করা যুস্তাহাব হওয়ার কারণ 
ফেরেশতাদের উপস্থিতি ও তাদের পায়েদল চলা । এতে বুঝা গেলো, যখন এ কারণ পাওয়া ধাবে না তখন যাতায়াতে আরোহণে 
কোনো অসুবিধা নেই । -সংকলক | 

টি দেখুন, আদদুররুল মুখতার শামি সহ ; ১/৫৯৭। ১৭ ৯৬ ৫$ ০৫১০ সংকলক । 

১৮* বেহেশতি জেওর ১১/৯৪৮, দাফনের মাসাইল ৷ -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৩৩২ 


ার্রারর্রারারার্ররা রা কর্য্রররারাররাকারকানকাার রানা হাকানহা জাতক রি 
£ 
৪৯ টি 


05 9৯১০০ 
১১০,০৬০» এডি 342 কে ৩০০ 382255517 
৮০/৮5/5441 ৮ লি ত০ 4৫ পা ছি এ 


44556559405 ১৯3 এ এ ৯ ০০ ৮১৩৯২ ৩৮ 2 ১ 

১০১৫। অর্থ : জাবের ইবনে সামুরা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে আমরা 

ইবনুদ দাহদাহের জানাজায় ছিলাম । তিনি ছিলেন, তার একটি ঘোড়ার ওপর আরোহি। ঘোড়াটি দ্রুত হাটছিলো। 
মরাহিলযিতার জরহানিভিনিজোডাটিরে নর রনির: হে 


১৫১৩ ০৮ ০০ ১5 হো ০5 9 2471 ত্র ৩ (সন 2০ উল তি ৬৯20০ 
৬ এ০ হর ভা ও দিতি ০4১ ৯৬ ও এ (8851 
১০১৬। অর্থ : জাবের ইবনে সামুরা রা. হতে বর্ণিত, গিরি 
দাহাদাহের জানাজার পেছনে হেটে গিয়েছেন। আর ফিরেছেন ঘোড়ার ওপর আরোহণ করে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯০ ০৯) 


রগ 


55451561501 ৪5 ৪ ও কও 
অনুচ্ছেদ-৩০ : জানাজা নিয়ে ্রচ্ত হাটা প্রসংগে (মতন পৃ. ১৯৬) 
142৫ 026982938515251 4684 5 4০ এ। ০০ হি 28 594 ৮১5 -)218 


28): 20552879102 

১০১৭। অর্থ : আবু হুরায়রা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু* আকারে বর্ণনা 

করেছেন। তিনি বলেন, তোমরা জানাজা দ্রদত নিয়ে যাও। যদি সে ভালো হয়, তবে তাকে কল্যাণের দিকে 
এগিয়ে নিয়ে গেলে । আর যদি মন্দ হয়, তবে তোমরা তাকে তোমাদের ঘাড় হতে রেখে দিলে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত আবু বকর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০৯৯০ ০১৯ 
9535 ১3০0০ ৪ এ এ 
অনুচ্ছেদ-৩১ : ওছদের শহিদ এবং হামজা রা.-এর আলোচনা প্রসংগে (মতন পৃ. ১৯৬) 
2 ১5০০০ ০১৪০ এ এ 4843 এ 3৫ ১০০৩ ১৪ -৭৭ 
৩১ এ 25208 28 ০ ক 6045 25 সত বস এত ক 5 55 


দরসে তিরমিষী-৩য় থণ্ড ৪ ৩৩৩ 


তঠতত১ত৩৫শতত৮১১১ ৩২১৬১ ৩৬ররত৬লত৬৩এ৪৩ক৪৯০৮০৪১এ৩৬৭৩৮তক৯কখউিককত৯১৪৬ক৬গর৬তডনতও৩করডত৩০৬০৪৪৭০৩১৩৪৩৪০২০০৪৬৯৩৪৪৪০৯৪৭০৩৪৫৩৬৬৬৬৮৩৬৬৩৪৩৪রডডডক ক্রিক কএতীকউিকতিগতত্রউককতেতত৯৬তজররতডঞকউরতত৬৩কককক্কউজরডকতত০৬৬৬৬১৩রতককরকজ্ক্রভরকডকতওচত ৩৩৬১৩৮৮৪০৪৬ 


1৬ +১:১,০০ ২১143 ১০০২৪ ৪5 ০০ এ 
টি ঈদ 08 ০ ০ ইতি, 


৩৯2 ৯ ভু ৩ ১555 (9 0 0 ৩ ৩৪৪ জি 4 পা 21) 


৬ 05 তা 1428 0৪547 ৫ 5 পুতি এল 5 এ ঝ এত রন (587 ৫ ১৯ 9৫ 


2 577581 

১০১৮ । অর্থ : আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধের 
দিন হামজা রা.-এর কাছে এসে দাড়ালেন। তিনি দেখলেন, তার লাশ বিকৃত করা হয়েছে । তখন তিনি বললেন, 
হজরত সফিয়্যা রা. যদি মনে কষ্ট না নিতেন তাহলে আমি হজরত হামজা রা.কে এভাবেই ছেড়ে দিতাম । তাকে 
যাতে জন্ত-জানোয়ার খেয়ে ফেলতো। তাই তাকে কেয়ামতের দিন জন্তর পেট হতেই তাকে হাশরের ময়দানে 
তোলা হতো । 

বর্ণনাকারি বলেন, তারপর তিনি একটি চাদর আনিয়ে তাতে তাকে কাফন দিলেন । যখন এটি মাথার দিকে 
টেনে দেওয়া হতো, তখন তার পদদ্ধয় খুলে যেতো । আর যখন তার দুই পায়ের দিকে টেনে দেওয়া হতো, তখন 
মাথা খুলে যেতো । 

বর্ণনাকারি বলেন, সুতরাং শুহাদা অনেক হলেন। আর কাপড় কম হয়ে গেলো । বর্ণনাকারি বলেন, ফলে 
একজন, দুইজন ও তিনজনকে এক কাপড়ে কাফন দিতে হয়েছে। তারপর তাদেরকে এক কবরে দাফন করা 
হতো । ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, কোরআন বেশি মুখস্থ 
কার? তাকে তিনি আগে কেবলার দিকে রাখতেন । বর্ণনাকারি বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের জানাজার নামাজ আদায় না করেই তাদেরকে দাফন করেছেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, হজরত আনাস রা.-এর হাদিসটি 4১০ ০০ । 

এটি আমরা আনাস রা. হতে শুধু এই সুত্রেই জানি । বস্তত নামিরা শব্দের অর্থ হলো, পুরনো চাদর । 

এ হাদিসটির বর্ণনায় উসামা ইবনে জায়দের বিরোধিতা করা হয়েছে। ফলে লাইস ইবনে সাদ বর্ণনা 
করেছেন, ইবনে শিহাব-আবদুর রহমান ইবনে কাৰ ইবনে মালেক-জাবের ইবনে আবদুল্লাহ ইবনে জায়দ সূত্রে 
আর মা"মার জুহরি-আবদুল্লাহ ইবনে ছা'লাবা-জাবের রা. সূত্রে বর্ণনা করেছেন। 

5] ১ 


ক কি 


শিরোনামহীন অনুচ্ছেদ-৩২ মেতন পৃ. ১৯৭) 


৯» উনি এ 


9 ০০১০] ১৩ চল এ ৭5 এ এপ সু 3345 এএ ২ 03 পয ৩৭. ৩৪ 5 

আনে ক রনি তি রি প ৪১০০8 ৮ ৮৪ তা কলি 

4৩৮০ ভর ৩৬১4৯ সেন এটি ০০ 955 ক ৩৫৪ ৯ 5৪৫ ৩৯৮০০৯৩৪০55 
১০৪, 


১০১৯। অর্থ : আনাস ইবনে মালেক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর শুশ্রুষা 
করতেন, জানাজায় হাজির হতেন, গাধার ওপর চড়তেন, গোলামের দাওয়াত গ্রহণ করতেন। বনু কুরায়জার যুদ্ধে 
তিনি খেজুরের ছালের লাগামবিশিষ্ট একটি গাধার ওপর আরোহণ করেছিলেন। তার জিনও ছিলো খেজ্জুরের 
ছালের। 


, কৰ ০ক৯কত ৬৬৯০৮৬৯৮০০৬ ৬৩-২৯৬৯৬ কক কঝছিককিত ১ তউ কক ৬৩৪৬ক$জজ ৮১৬৬৬ ০৯৪৬$৪ ৪ঝডতগ+৯৮ক৬৪৬৯কল ক কডকজ বডিওকি৬৬৬৯জ ৬৬৩৩৪৪৪৬০৬৬ এ জজ কও ককজও জকডরি ১ কিক গরকক ক্রিক * চর ৯ উকি করার বখীজকউ জিত ওক ইক রকাউিরাক কব এজ কজকিল+জি* (সে পঠিতক ও 


ইমাম আবু ঈসা রহ, বলেছেন, আমরা এ হাদিসটি কেবল সুসলিম-আনাস সূত্রেই জানি | মুসলিম 
আওয়ারকে দুর্বল সাব্যস্ত করা হয়। তিনি হলেন, মুসলিম ইবনে কাইসান। তার সম্পর্কে কালাম আছে। তার 
হতে শো'বা ও সুফিয়ান মুলায়ি হাদিস বর্ণনা করেছেন। 


শিরোনামহীন অনুচ্ছেদ-৩৩ মমেতন পৃ. ১৯৭) 
১ অন এ 13 05 5০ এ এ 054০2 এ. শখ 4205 ৩5) ঘ, 


তর্জ ৮১০৭ ৩৭ উন ০৪৪ ০ এ কি এ ডল ও ৭৮ এ। এ টা 
৮৮৮2৫ রি 


318-54 48598 48 95 ৩ ১৯ 

১০২০। অর্থ : আয়েশা রা. বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতেকালের পর 
সাহাবায়ে কেরাম তীর দাফন নিয়ে মতপার্থক্য করলেন । তখন আবু বকর রা. বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে এমন বিষয় শুনেছি, যা আমি ভুলিনি । তিনি বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীর 
রূহ সেখানেই কবজ করেছেন, যেখানে তিনি সমাহিত হতে পছন্দ করেছেন। ফলে সাহাবায়ে কেরাম তাকে 


দাফন করেন তার শয্যাস্থলেই । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮৪৮ । 
আবদুর রহমান ইবনে আবু বকর মুলাইকিকে স্মরণশক্তির দিক দিয়ে জয়িফ সাব্যস্ত করা হয়। অবশ্য এ 


হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে । ইবনে আব্বাস রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আবু 
বকর সিদ্দিক রা. সূত্রেও এটি বর্ণনা করেছেন । 


শিরোনামহীন অনুচ্ছেদ-৩৪ (মতন পৃ. ১৯৮) 
৩৪ 05 2৬5 ১5 এ 49 ৬ ০১ ৯ পি 5 ৪ ৪৪ আএ- ৭, 
51577857756 5598555)52 চিলি চর্বি 


১০২১। অর্থ : ইবনে উমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 
তোমাদের মৃতদের ভালো কাজগুলোর কথা আলোচনা করো । খারাপ কাজগুলোর আলোচনা হতে বিরত থাকো । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১১০ 


১১৯১ আশনতিহসির সি টিককাঝক কতক ককনরঝছকঞ্ কক +৩ক০ শসিককিকতককরকউজরাতস্কককরসককগত৪ কক রক ৪৪৬ করত ৪৪৪৪০৪ কত ৯একড৬৫৬৫৬৬৬৪৬০৬৬এ শক্ত ৪০৯০৬ $ক কক রজজ কক ৬৬ ৬ড ডক ৬৬৬৬৬৬৬৬৪৬৪ ৬ র৯৬৩৬৭$কত ৬৬ কক ওক ও ৮৬৫ হকি এসন্ কউ করকএজককততকক 


22 ৯ $ পতি উদ 0:85 
৬5 01 ০5৪ ৪৯] এ ৪৬৯0 2৪ 
অনুচ্ছেদ-৩৫ : জানাজা নামানোর আগে বসা প্রসংগে মতন পৃ. ১৯৮) 
সি ৮০ ১48০ এ] ০৮ | 4১০০ 34 2 0৪ 55 0 নি 05 পর 05০ 


২ ০ 2158 6 চারে 822৮ -0৫৫ 2 ০৫৫ নত রে তি ০৮ পক ৯ পলি 
এ ৩০০ এ ০৬০ ০৭৯৪ ৩5 ৬৯০ 581৯ 0398 এ ০০০ ১২0 ও ৫4০৮ 2০৪] 


১০২২ । অর্থ : উবাদা ইবনে সামেত রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার 
পেছনে যেতেন, তখন লাশ কবরে রাখা পর্যন্ত বসতেন না। তখন তার সামনে ইহুদিদের একজন বড় আলেম 
উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ! আমরা অনুরূপই করি। বর্ণনাকারি বললেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন এবং বললেন, তোমরা তাদের বিরোধিতা করো । 

ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ১১। 

বিশর ইবনে রাফে" হাদিসে দুর্বল। 


৮12 এব ০৩৪ এ 
অনুচ্ছেদ-৩৬ প্রসংগ : বিপদের ফজিলত যখন এটাকে মনে 
করা হবে সওয়াবের বিষয় (মতন পৃ. ১৯৮) 
এও ৪ ১৫45 15 হও 3 এ (55 ৮ 2০2 05 035 লা 9০১ ৭ 
১১৩১৬ ২০ 0 এএএএ ও ও এ ও এও 9৩ ও এএ৩৪ এ ৩ 
এ এ এ আত এ] পরি এও ও ক০ | ৩০০ 4৭458 তই ৪০৮ পে ৩৪৯৩০ 
৮৯০ 05195০৯৯ ০০ ওসস 1 3৬ 2১4 তে তু এ সেক! ৩১০ এ 9৩ 


ব্রার সত ৮৬০০ পুরীর ক 87৮8 হি ৮2৮, %. 2 পে ৫৯ লি ্ঃ পে ্ টি 
১০৯৭ ১১ ০১৯৯৪ এা ক ও 5৯৯,1১8 এ০ 4988 € ৯5৭5 4১০৮ 3158 


১০২৩। অর্থ : আবু সিনান বলেন, আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম, তখন আবি তালহা 
খাওলানি রা. কবরের পাড়ে বসা ছিলেন যখন আমি বেরুতে মনস্থ করলাম, তখন তিনি আমার হাতে ধরে 
বললেন, আবু সিনান! আমি কি তোমাকে শুভ সংবাদ দেব না? আমি বললাম, হ্যা। ফলে তিনি বললেন, যাহহাক 
ইবনে আবদুল রহমান ইবনে আরজাব আবু মুসা আশআরি রা. সূত্রে আমাকে হাদিস বর্ণনা করেছেন যে, 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫ ৩৩৬ 


৮৪০৪০ ৬৬৬ ক বরকত কক ৬ এ ৬ পাক্পও ক চিক কও উদ্াক উকড এ গকনত কত ১৬ $ জব এটি কাজ জারীর কক৬৬কক কক এককপকিক৬ রর জকি উজব জকাকগপ্রক কক চরাজপতকীরাজজিজ শক কত ওক ৪ জ্াকক কককত ৪৬ কউ তত ররকতিজউকঠকিকসকবাকরকউি তর জ্উীকিক জ্কীউতীতজজকরীনকরীতীর ক পকীন্ক ইিসকিজ কাজ” 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্পার সম্তান করে, তখন আল্লাহ 
তা"আলা তার ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের রূহ কবজ করেছ? তারা জবাবে বলেন, 
হ্যা। তখন আল্লাহ তা"আলা বলেন, তোমরা তার অন্তরের ফল কবজ করেছ? তখন তারা বলেন, হ্যা। তখন 
আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার প্রশংসা করেছে ও ইন্না 
লিল্লাহি...রাজিউন পড়েছে। তখন আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দার জন্য তোমরা জান্নাতে একটি ঘর তৈরি 
করো এবং এর নাম দাও বাইতুল হাম্দ । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আৰু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১১০ ০.১। 


কবজ পতকরীকজততশলশ ৯ তপাগক কক শত 


5৩৯ ০ ০১৯90 ভি তি এ আজ 
অনুচ্ছেদ-৩৭ : জানাজার তাকবির প্রসংগে (মতন পৃ. ১৯৮) 
488 2453) 45০15 05 5585 এ এ টা 30 255258 ত ০৪2 

১০২৪ । অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশির 

জানাজার নামাজ আদায় করেছেন । এতে চার তাকবির দিয়েছেন। 
ইমাম তিরমিধীর বক্তব্য 

তিরমিবী রহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস, ইবনে আবু আওফা, জাবের, আনাস, ইয়াজিদ ইবনে 
সাবেত ও আনাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে! 

আবু ঈসা রহ. বলেছেন, ইয়াজিদ ইবনে সাবেত হলেন, জায়দ ইবনে সাবেত রা.-এর ভাই । তিনি তার 
চেয়ে বয়সে বড়। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন । তবে জায়দ রা. বদরে অংশগ্রহণ করেননি । 

আৰু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর এ হাদিসটি ০১৯০ ০৯। 

সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা জানাজায় চার তাকবিরের মত 
পোষণ করেন। এটি সুফিয়ান সাওরি, মালেক ইবনে আনাস, ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.- 
এর মাজহাব । 
654 ৮৫ ০৪ পর এ তে 339৫ 3৫৪ ৪9 929 ৯৮১৮ ১০ 

450০4 ১০ এ ০০৫০ 8547 3৫ এ? এ ৩ ০8০435৩০৮০৪ 

১০২৫। অর্থ : আবদুর রহমান ইবনে আবু লায়লা রহ. বলেন, জায়দ ইবনে আরকাম রা. আমাদের 
জানাজাগুলোতে চার তাকবির দিতেন ! তিনি এক জানাজায় পাচ তাকবির দিয়েছেন। আমরা এ সম্পর্কে তাকে 
জিজ্ঞেস করলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তাকবিরগুলো দিতেন । 

ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, জায়াদ ইবনে আরকাম রা.-এর হাদিসটি ০৯০ ০১০৯। 

সাহাবা প্রমুখ অনেক আলেম এ মত পোষণ করেছেন। তারা জানাজার পাচ তাকবিরের মত পোষণ 
করেছেন। আহমদ ও ইসহাক রহ. বলেছেন, যখন ইমাম জানাজায় পাচ তাকবির বলেন, তখন তার অনুসরণ 
করা হবে। 


ন্ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩৩৭ 


ঠসিতিতককগ্ত্জগ্রীততছক্ক করস কদিরকককরককররিউ০কর৬কককক কত ৬ কস্একজএক$৬৩৬০কককক্ওবাককককওএজিতডডক$কজককপ্কডঠকততক রড ডন ৯ক কক চরকক কক তরক$$৩কককক্র ক ওক কল তকবাররকজনকঞ ঠক একর ওউডজরও$ক্ক্কত্করকরঠজ্ঞতকতকরজ্রককঠজবকিঠকরগঠজ্ক্টীক্জজকঠজ্জজককনকক 


এআ ০০ ৩৮ ত০5 ০ ঝ| এ ভা ও ৭০ এ] ত০ ৪৮১৯ এ শস৩০ 
৬০৯ হাবশার রাজাদের উপাধি । এখানে নাজ্জাশি দ্বারা উদ্দেশ্য আসহামা রহ. । যিনি নববি যুগে হাবশার 
স্ম্াট ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছিলেন 1১০5* 


গায়েবানা জানাজার নামাজ সম্পর্কে আলোচনা 

শাফেয়ি এবং হাম্বলিগণ গায়েবানা জানাজা নামাজের বৈধতার ওপর এই হাদিস ছ্বারা দলিল পেশ করেছেন। 
আল্লামা খাত্তাবি রহ. গায়েবানা জানাজা নামাজের বৈধতার এই শর্ত বর্ণনা করেছেন যে, যেখানে মাইয়িতের 
ইনতেকাল হলো, সেখানে তার ওপর জানাজা আদায়কারি কেউ নেই । শাফেয়িদের মধ্য হতে রূইয়ানি রহ.ও এ 
উক্তিটি পছন্দ করেছেন। ইমাম ইবনে হাববান রহ. বলেন, গায়েবানা জানাজা নামাজের বৈধতার শর্ত হলো, 
মুসল্লির তুলনায় মৃত ব্যক্তি পশ্চিম দিকে থাকবে । সুতরাং যদি মুতের এলাকা মুসল্লী অপেক্ষা কেবলার বিপরীত 
দিকে হয়, তাহলে গায়েবানা জানাজার নামাজ বৈধ হবে না।১০ 

হানাফি এবং মালেকিদের মতে, গায়েবানা জানাজার নামাজ বিধিবদ্ধ নয়। বাকি আছে, নাজ্জাশির ঘটনা । 
এটা তার বৈশিষ্ট্য । যেহেতু তিনি মুসলমান স্ম্রাট ছিলেন, আর তিনি মুসলমানদেরকে বিশেষভাবে সাহায্য 
করেছিলেন এবং তার ওপর কেউ নামাজ পড়েননি । তাছাড়া বর্ণনা দ্বারা জানা যায় যে, নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এবং নাজ্জাশির মাঝে যেসব আড়াল ছিলো, সেগুলো সব দূরীভূত করে দেওয়া হয়েছিলো । 
এমনকি নাজ্জাশির জানাজা তার সামনে নজরে আসছিলো । আল্লামা ওয়াহিদি রহ. আসবাবুল নুজুল গ্রন্থে ইবনে 
আব্বাস রা. হতে সনদবিহীন বর্ণনা করেছেন, 


43০ ৮০5১1) ০৯ ৬৯৯ চি টি তি ১1১5 4৮০ 401 ৬৮০ ভা 7৮৪ 
'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজ্জাশির জানাজা স্পষ্ট করে দেওয়া হয়েছিলো । ফলে 
তিনি তাকে দেখেছিলেন এবং তার ওপর জানাজা নামাজ পড়েছিলেন ।” 
আল্লামা ইবনে হাব্বান রহ. আওজায়ি রহ.-ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবু কিলাবা-আবুল মুহালাব সূত্রে 
ইমরান ইবনে হুসাইন রা.-এর হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সম্পর্কে বর্ণনা করেছেন, 


4৩১১ 0৯: 45১৩৯ 0 1 0১৮৪ ১৯৯ 4৮৯1১8৮০3০৬ 
“তারপর তিনি দাড়ালেন লোকজন কাতারবন্দি হয়ে দাড়ালেন তার পেছনে । 
অথচ তারা এ ব্যতীত অন্য কোনো ধারণাও করতে পারেননি যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সামনে ছিলো তার জানাজা ।' আবু আওয়ানার বর্ণনায় এসেছে নিমনেযুক্ত শব্দরাজি, 


*প* সহিহ বোখারি : ১/১৭৬, কিতাবুল জানাইজ, বাবৃসসুফূফ “আলাল জানাজা, সহিহ মুসলিম : ১/৩০৯, 74৯] 5835 - 
সংকলক । 

১০০, উসদুল গাবাহ : ১/৯৯-সংকলক। 

০» অনেক আলেম হতে বর্ণিত আছে যে, এটা সেদিন বৈধ, যে দিন লোকটি মারা গেছে কিংবা এর কাছাকাছি সময়ে! সমন 
দীর্ঘায়িত হয়ে গেলে অবৈধ । ইবনে আব্দুল বার রহ. বিধয়টি বর্ণনা করেছেন। -ফতহুল বারি : ৩/১৮৮, 57৯0 ০৮০ ১৯০ ৭ 
-সংকলক। 


দরসে তিরমিযী -২২ক 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ২ ৩৩৮ 


কক ৭১০৬০--৯ক কও প্র ক৮৩৮০ ০ ৪ত কও $ও$কএকতজকজতঞত৩৬৩৬৩কস৬-৯৩কভডতজককজগতককীক হত কত উল তউএজিকগকণ্কতঈজড৪৬ত করত ঠতলকচডকত +ককত এ এক জজ ডজজকক ওর উর উতর ওজক বীজ কউ জর জজ কতক কাকি জজ রজত তির জতককীলকিতস কিক কক কচ ৪৯৯০৯ ৪৬। স৮জ চ ১ কত * সত ভিসি তক তত 


++ 1১0১ 2 )৯] পো 1১১ 48775 


“আমরা তার পেছনে জানাজা পড়লাম । অথচ আমরা মনে করতাম যে, জানাজা আমাদের সামনে ।' 
অবশ্য এর ওপর মুজামমি' ইবনে জারিয়া রা.-এর বর্ণনা ছারা প্রশ্ন হতে পারে, তাতে নাজ্জাশির ওপর 
জানাজার নামাজ আদায় করার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 


০৯৭ ১৯৮০] 4৯১৯। 1 ৪০০ ৩৩ ০৯৬৯০ 4৫৯ 0৬৭ 
“তারপর আমরা তার পেছনে দুটি কাতার করলাম, তখন আমরা (জানাজা) কিছুই দেখছিলাম না।'- 
তাবারানি 
তবে এই প্রশ্নের এই জবাব দেওয়া যায় যে, সম্ভবত নাজ্জাশির জানাজা হতে এসব আড়াল অনেকের জন্য 


তুলে দেওয়া হয়েছিলো ৷ আর অনেকের জন্য তুলে দেওয়া হয়নি 1১০১০ ০1 45১০১ 


গায়েবানা জানাজা নামাজের ওপর হজরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজানির ঘটনা দ্বারাও দলিল পেশ করা 
হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে তার জানাজার নামাজ পড়েছিলেন । অথচ তার ওফাত 
হয়েছিলো মদিনা মুনাওয়ারায় 1৮৮৫২ 

এর জবাব এই যে, যদি এই বর্ণনাটি প্রমাণিত হয়, তবে এটিও তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য হতে 
পারে১০৪০। তাছাড়া এই ঘটনাতেও উল্লেখ আছে যে, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রহ.-এর জানাজা হতেও অন্ত 
রালসমূহ দূর করে দেওয়া হয়েছিলো । হাফেজ রহ. আল-ইসাবাতে তাবারানি, ইবনে মান্দা এবং বায়হাকি প্রমুখ 
সূত্রে বর্ণনা করেন, 


95156585757852175-385755505508555815758523 
1 ০১৯১ 35 74 ৬৪ ৯৬ ৩৯৬৯ ৮১১৪ ০৮ 2 03 14905 ভাত ও) ১৯৯৭ ০৬১০ 459০৭ 


১০৯৯ ফতছুল বারি : ৩/১৮৯, ৪3১৯0 ৬১৮০ ১১৪০] ৮৬ মাজমাউজ জাওয়াইদে (৩/৩৯, ৮৬॥ ৬০ 2৯ ০০৩ এই 
বর্ণনাটি এসেছে নিয়েযুক্ত- ইবনে খারিজা বলেন, নবী করিম সা. এর নিকট যখন নাজ্জাশির মৃত্যুর সংবাদ পৌছলো, তখন তিনি 
বললেন, তোমাদের ভাই ওফাত লাভ করেছেন । সুতরাং আমরা বেরিয়ে তার পেছনে কাতার বন্দি হয়ে নামাজ পড়লাম ! অথচ আমরা 
কিছুই (লাশ) দেখছিলাম না। -তাবারানি, কাবির। এতে আছে, ইমরান ইবনে আ-ইয়ান রহ. বলেছেন দুর্বল । অবশিষ্ট বর্ণনাকারিগণ 
সেকাহ। সুনানে ইবনে মাজায় (১১০, ৬১১২ ৮০ ১৮ ৬৪ *৬৯ ও ৮৮) এই বর্ণনাটি মুজাম্মি' ইবনে জারিয়া রা. হতে 14 
০ 1.) এই অতিরিক্ত অংশটুকু বর্ণিত আছে । -সংকলক। 

*** যেনো তাদের না দেখা সে সব নামাজিদের পর্যায়ভুক্ত যারা জানাজার উপস্থিতিতে ইমামের পেছনে নামাজ পড়ছেন, অথচ 
তারা জানাজা তথা লাশ দেখছেন না। উমদাতুল কারি : ৮/১১৯, 5)4৯]| ৩১৮৮ -৪৬০। 3 দ্বারা তাই বুঝা যায়। হাফেজ রহ. 
ফতহুল বারিতে (৩/১৮৯) এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন । -সংকলক । 

১০১ এই অনুচ্ছেদের এতোটুকু অংশ পর্যস্ত বেশির ভাগ ব্যাখ্যা ফতহুল বারি (৩/১৮৮-১৮৯, 59৯০ ৩৮৮ ০৪১৮০] ২৪) 
হতে গৃহীত । -সংকলক। 

১০২ উসদুল গাবা : ৪/৩৮৯-সংকলক। 

১০ তার বৈশিষ্ট্যের কারণ স্বয়ং বর্ণনায় এসেছে : তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আ.কে বললেন, 
মু'আবিয়া এ পর্যায়ে কিভাবে পৌছলো? জবাবে তিনি বললেন, সূরা ইখলাস বেশি তিলাওয়াতের কারণে । তিনি এটি দাড়ানো, বসা 
শোয়া অবস্থায় পাঠ করতেন । যে পর্যায় পর্যস্ত পৌছতে পেরেছে তার কারণ এটাই ৷ -তাবারানি, কাবির, মাজমাউজ জাওয়ায়িদ : 
৩/৩৮র ০০] ৬১০ 5৯৮৯] ২০৪ নাজ্ছাশির বৈশিষ্ট্যের কারণ পেছনে মূলপাঠে এসেছে । -সংকলক 


দরসে তিরখিযী 7২২৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড % ৩৩৯ 


২৪) ০১৯৯৭ ৮৬ ০5 584০১ 0০ 0৬৮০ 4৯৩ এ ভাসি এ ০৪ ৬১৯৯ ০০8৯৮ ৪০৪ ১৭ গক্বিসর 
'আনাস ইবনে মালেক রা. বলেন, হজরত জিবরাইল আ. নাজিল হয়ে বললেন, হে মুহাম্মদ! মুয়াবিয়া ইবনে 
মুয়াবিয়া আল মুজানির ইনতেকাল হয়েছে, তারপর জিবরাইল আ. তার দুটি ডানা মারলেন । ফলে সব টিলা এবং 
গাছ নীচু হয়ে গেলো। তারপর তার জানাজা তুলে ধরা হলো। ফলে তিনি তা দেখলেন। তারপর তিনি তার 
জানাজার নামাজ আদায় করলেন। তার পেছনে ছিলো ফেরেশতাদের দু'কাতার । প্রতিটি কাতারে ৭০ হাজার 
ফেরেশতা ।' 
আরেকটি বর্ণনার শব্দরাজি নিম়েযুকত, 


4445১] এ] 0 ৪৯ ৯০ 8 ০৮৯৯] এ ০৯1 4৯১ ০৯১১৯ তো 
“তখন জিবরাইল আ. তার ডান পাখাটি পাহাড়ের ওপর রাখলে পরে এগুলো সব নিচু হয়ে গেলো । আমরা 
মদিনা দেখতে পেলাম ।' আরেক বর্ণনায় আছে, 
১%9543০ 1০৪ ০০ 2 05 ০০০০ এ| ০০০৪৩ ৭৪০ লা 0 এ| ১০৯ এ৪ 
'জিবরাইল আ. বললেন, তার জানাজা নামাজের প্রতি কি আপনার আগ্রহ আছে? তাহলে আমি আপনার 
জন্য জমিন সংকুচিত করে দেবো । জবাবে তিনি বললেন, হ্যা। তখন তিনি তার ওপর জানাজার নামাজ আদায় 
করলেন ।' 
এর দ্বারা স্পষ্ট হয়ে গেলো, এই নামাজ গায়েবানা ছিলো না। বরং অলৌকিক ঘটনারূপে অস্তরাল তুলে 
দেওয়ার পর হাজিরানা নামাজ ছিলো । 
সারকথা, গোটা হাদিস ভাণ্তারে গায়েবানা জানাজা নামাজের শুধু এই দুটি ঘটনাই আছে। এগুলোর যথাযথ 
ব্যাখ্যাও হতে পারে । উভয়টিকে বৈশিষ্ট্যের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় । তা না হলে যদি এর সাধারণ অনুমতি 
হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতো প্রচুর সাহাবায়ে কেরামের ওপর নামাজ আদায় 
করা বর্জন করতেন না, “যাদের ওফাত হয়েছে তার জীবদ্দশায় মদিনা তাইয়িবার বাইরে । এমনভাবে তার পর 
সাহাবায়ে কেরামেরও কোনো আমল গায়েবানা জানাজা লামাজের ব্যাপারে পাওয়া যায় না। এটাও হানাফি 
মাজহাবের একটি মজবুত দলিল । 
আবদুল হক মুহাদ্দিসে দেহলবি রহ. লাম"আতুত তানকিহ নামক গ্রন্থঃ বলেন, 


৬০৯০ কট এ এত ভখা। ক) 835 ভাসি ৯০ ৪০০ ০০ 8০ এ ডো 4১০০ কঠও 
১০২॥ ৩১৯ ০০ ০9৬ 2 ৩৯ ১৪৯৯ অখু কমি ৪ ০৬বীও ০৩৯ ০৪ ৪ 53 5 শ ০ এ 
৮ সক 3১০ ক] ১৯১৯১ 





১৮" এই বর্ণনাগুলো সব উল্লেখ করেছেন হাফেজ রহ. ইসাবায় ।-ই'লাউস সুনান : ৮/২৩৪, 43১০ 41 51০ 4 90০ ৩) ৪ 
2১৯৬ ১৬ ভি ১৬০ ৬০১৯ ৮৬৬ 4৩০ ০০ 29১৯] ৬ ৮১০ সংকলক । 
৮৪/৩২৮ ০ এআ ০৪6 2৮০০3 205 কা] ৩ ০১১ 4455 সংকলক । 


১৮** হজরত মু'আবিয়া ইবনে যু'আবিরা রা. এর ঘটনা, হজরত আনাস রা. এর বর্ণনায়ও এসেছে। আল্লামা হাইছামি রহ. এই 
বর্ণনা সম্পর্কে বলেন, এটি বর্ণনা করেছেন আবু 'ইয়ালা এবং তাবারাদি কাবিরে । আৰু ইয়াবার সনদে আছেন মুহাম্মদ ইবনে ইবরাহিম 


দরসে তিরহিষী-৩য়, খ হি ৩৪০. চিনি 


 নাজ্জাশি ব্যতীত রাসূলুরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের ক্ষেত্রে যে নামাজ আদায় করেছেন, 
যেমন, মুয়াবিয়া মুজানি রা. যিনি মদিনায় ইনতেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসান্সাম 
ছিলেন তাবুকে এবং জায়দ ইবনে হারেছা ও জাফর ইবনে আবু তালেব মুতাতে শহিদ হয়েছেন এবং নবী করিম 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজার নামাজ আদায় করেছেন বলে যে বর্ণনা রয়েছে এগুলোর সনদে 
কালাম আছে। 


জানাজা নামাজের তাকবিরের সংখ্যা 


*০) ৫৪ এ হাদিসের ওপর ভিত্তি করে ইমাম চতুষ্টয় এবং অধিকাংশের মাজহাব হলো, জানাজা নামাজে 


চার তাকবির । অবশ্য আবদুর রহমান ইবনে আবু লায়লার মাজহাব হলো, জানাজা নামাজে পাচ তাকবির ! আবু 
ইউসুফ রহ.-এর এক বর্ণনা এটি 1১০৪" 


মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে জানাজা নামাজে চার হতে নিয়ে নয় তাকবির প্রমাণিত 
আছে ।১০৪৮ কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেম চার তাকবিরকে প্রাধান্য দিয়েছেন। এই মাজহাবটির প্রাধান্যের কারণসমূহ 
নিয়নেযু্ত, 

১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত আছে যে, তিনি আলি রা. এর আম্মা ফাতেমা 
বিনতে আসাদ রা.-এর জানাজা নামাজে চার তাকবির বলেছেন। এই সমাবেশে আবু বকর, উমর ও আলি রা. 
ব্যতীতও হজরত আব্বাস, আবু আইয়ুব আনসারি, উসামা ইবনে জায়দ রা.-এর মতো সুমহান সাহাবায়ে কেরাম 
উপস্থিত ছিলেন 1১০৪৯ 

২. ইবনে আবদুল বার রহ. আল-ইসতিজকার নামক গ্রন্থে আবু বকর ইবনে সুলায়মান ইবনে আবু হাছমা- 
তার পিতা সূত্রে হাদিস বর্ণনা করেছেন, 


ইবনে 'আলা। “তিনি নেহায়েত জয়িফ ।' তাবারানির সনদে আছেন-মাহবুব ইবনে হিলাল। জাহাবি রহ. বলেছেন, “তিনি অপরিচিত 
তার হাদিস মুনকার ।" 

হজরত মু'আবিয়া ইবনে মু'আবিয়া রা. এর ঘটনা আবু উমামা রা. এর বর্ণনায়ও এসেছে। এটি সম্পর্কে আল্লামা হাইছামি রহ. 
বলেন, এটি বর্ণনা করেছেন তাবারানি কবির ও আওসাতে | এর সনদে আছেন নূহ ইবনে ওমর | ইবনে হাব্বান রহ. বলেন, বলা হয়, 
এ হাদিসটি তিনি চুরি করেছেন। আমি বলবো, এটা কোনো হাদিসের দুর্বলতা নয়। এতে আরেকজন আছেন বাকিয়্যা! তিনি 
মুদাল্পিস। এছাড়া এতে আর কোনো সৃ্ষ্ম ক্রুটি নেই । 

এই ঘটনাটি মু'আবিয়া রা. এর বর্ণনায়ও এসেছে । এর সম্পর্কে আল্লামা হাইছামি রহ. বলেন, এটি বর্ণনা করেছেন 'তাবরানি 
কবিরে। এর সনদে আছেন সাদাকা ইবনে আবু সাহল। আমি তাকে চিনি না। অবশিষ্ট বর্ণনাকারিগণ সেকাহ। -মাজমাউজ 
জাওয়াইদ : ৩/৩৭-৩৮। বাবুস সালাতি “আলাল গায়েব। জায়েদ ইবনে হারেসা ও জা'ফর ইবনে আবু তালেব রা. হতে জানাজার 
নামাজ সংক্রান্ত কোনো জয়িফ বর্ণনাও তালাশ করে আহ্কার পেল না। -সংকলক। 

১০৭ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি ৮/১১৬, 53৩৯] ৬৮০ ৮৪১৪০] ২৭৪ । এ স্থানে উমদাতুল কারিতে ঈসা 
মাওলা হুজায়ফা রা., মু'আজ ইবনে জাবাল রা. এর ছাত্রগণ, জাহিরিয়া ও শিয়াদের মাজহাবও এই বর্ণনা করা হয়েছে যে, তারাও 
পাচ তাকবিরের প্রবক্তা ছিলেন । বরং আল্লামা আইনি রহ. হাজেমি রহ. এর এই উদ্িও বর্ণনা করেছেন যে, জানাজার পাচ তাকবিরের 
মত পোঘণকারিদের মধ্যে আছেন- হজরত ইবনে মাসউদ, জায়দ ইবনে আরকাম ও হুজায়ফা ইবনুল ইর়ামান রা. । -সংকলক । 

*৮* সব বর্ণনার জন্য দ্র.. আত তালখিসুল হাবির : ২/১১৯-১২২, কিতাবুল জানাইজ, নং-৭৬৫-৭৬৭। অবশ্য ৯ তাকবিরের 
বর্ণলার জন্য দ্র, মুসান্নাফে ইবনে আবু শায়বা : ৩/৩০৪, ৮০১ ৮৮৯ 50৩৯০ ০ 0৩ ০৯ 59ট এ৪৩৩ -সংকলক । 


'”* মাজমাউজ জাওয়াইদ : ৯/২৫৭-২৫৮, ১০। ০০১ 24৬৩ ৮৪০৬ ০৩ সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৪১ 


সজশউক্কগীক্ক্জকতগক্ক্রিগ্ডক্র্গহরজত তিব্জজিকক্রাকজ্রক্রকীকরকরুকবীক্রাকীকরক্ক্কীরীজক্রীঙককব্রকতউউজীতর্রাককককর ট্জ্ষীককিএএ্ককককককরারাকবাকরতকরারর৬৬৪ক এরর রওক্রককরককককরবওরুক ক্র রঞকিকুরাতক রিজিক ক কককীকরিকএজার এরর ক্কগ্ররাকরুকরারবারচক্রাররাক্করাতকর্ররঝকরকককণকীককারীরগাক্কককরাঠকজকরকঝএজএ এল 


দির্ভান্গিনলব্বাহারা রাকা জারাদগদান্জান্াাকাাদা্লাগ্ানণ্াশাগ 
১5 43০ ০1 ভান ভন] 98০০ 9 43০ 5853 55195 ০৭ ১৬০৪ ০1৮০] ও] ০০৯৪ ভি 
42০ 5৯১ ১৮০০৮৯৯)০। ভ৪ ২৬৯ 5339 4৯১১০ এএ। ০৬৪ ৯৯ 2915৮ 
“তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে চার, পাচ, সাত এবং আট 
তাকবির দিতেন। তারপর নাজ্জাশির মৃত্যু সংবাদ এলে তিনি ময়দানে বেরিয়ে আসলেন । লোকজন তার পেছনে 
কাতার বাধলো । তিনি তার জানাজার চার তাকবির বললেন । তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার ওফাত পর্যন্ত চার তাকবিরে সুদৃঢ় ছিলেন। হাফেজ রহ. এটি তালখিসে বর্ণনা করার পর নিরবতা অবলম্বন 
করেছেন ।' 
৩. আবু ওয়াইল রা. হতে বায়হাকিতে১০৫১ হাদিস বর্ণিত হয়েছে, 
০০ ৬৯৪ ০891 ০৩ 4৩ ১৬৯ ০২১৭ ৫ 4৩০ এ০1 ভিত এ০1 ০৯১০ 4০50০ 9039895194 
45১০০] 05095 ১০885 8891 ০০ 4০ এএ। ৬০ ১০০ 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা সাত, পাচ ও ছয় কিংবা বলেছেন চার তাকবির 
দিতেন। তারপর উমর ইবনে খাত্তাব রা. রাসূঙ্ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে 
একত্রিত করলেন । প্রত্যেকেই তার রায় পেশ করলেন। তারপর উমর রা. চার তাকবিরের ওপর তাদেরকে 
একত্রিত করলেন, দীর্ঘতম নামাজের মতো ।' 
এই বর্ণনাটি সনদগতভাবে হাসান। 
টিনা রান্রারানিডি রোযার বারিয়ে 
গারাজাজাগবগ তা রগরগা্নাগগারাজির টিসি 
০৮৯০ 9 ১৯৪৪ ৮৪ ০ এম ভিত আআ ০5 ০০৮৯৭ 2588 ০৯৩ ০০০১০৪৪৪ 2৮৯১ ০ এ 
০১ ৫১ ৪৪ ০৭এ| ১5৭ 13১ ০৭০ 1১০৪ 552 স ০০০৪ ৬৯৯ এএ১ ৮1549 এএু ও$ 199 
০০ 69 2 এ পিএ 4০ এ) ভাত এ। ০১৯০ ০১৯৮০] ০০ 0৯১ ও] 09৬ ৯49০ ১ 
রি 
এ ৩০৪০৮ এ 21 সা । ৯৫১১৪) 95৬ ০3০ ০১৮০৯৩1০১৭1 5990 ০5০ ৭ ৬৫৯৪ ০৭ ৬৮ 





১০৫০ 


২/১২১, ১২২, 5 ১9১৯৪ ৬2৩5 , নং ৭৬৭-সংকলক । 
১০৫১ প্রাক এ. এ ৮ 

৪/৩৭, 2১৭ 5১31 ১৯ 5153 ৫914 1১৯৯ ২৯ 9891 00 ০০ 4৪959 0 এ 59 ৯৯৩৪ - 
সংকলক । 


১৩২ 


১/২৩৯, £১৯ 5 ১] ৪০ ১৯ এ 1 সংকলক । 


৮৬. ৮৬৬০- ক ৬ম ৬৯ লবতকচ্ *উজঞিকঞঞএপ্রাকক ০৫৮5৮ একর ৪ সক কক্রাকককও০8৮-ক৪ব$ক+ রজনী ড রর ৯ 


তত কক ক্র করকজ্জজকতকিতক্রাকঞজকককজীকক্ $৬ক৬০৯+৯৬৬-৬ 


। ৮৯৬ ০০5১০ ১৬৪ 3 ৬ 5৬ তে 131 8 245 এ ভা) ০৯ 9৬ ০৬০ ১৭৬ 1৯১4৯ 
(9 ১৮40) ৬৯০১ ক 38901 ০ ১] ৪৮ ১899 1১৯8 01 ৬০ ৩৯০৭ 1 ১িও এ ৮3 
“44১ ০৮ ০৯৭ ১৩ ০85 

“যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, তখন লোকজন জানাজা নামাজের 
তাকবিরে বিভিন্ন মতাবলবী ছিলেন। আপনি নিয়নেযুক্ত সব ধরণের লোকের বক্তব্য শুনতে পাবেন। একজন 
বলবেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত তাকবির বলতে শুনেছি; আর অপরজন বলবেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাচ তাকবির দিতে শুনেছি; আরেকজন বলবে, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার তাকবির বলতে শুনেছি- সবক'টি আপনি শুনতে পাবেন। 
লোকজন এ ব্যাপারে মতপার্থক্য করেছেন। হজরত আবু বকর রা.-এর ওফাত পর্যন্ত তারা এ অবস্থাতেই 
ছিলেন। তারপর, যখন উমর রা. খিলাফত লাভ করলেন এবং এ ব্যাপারে লোকজনের মতপার্থক্য প্রত্যক্ষ 
করলেন তখন এ বিষয়টি তার নিকট ভীষণ ভারি মনে হলো। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কিছুসংখ্যক সাহাবির নিকট খবর পাঠালেন। তিনি বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাহাবা । যতোক্ষণ পর্যন্ত আপনারা লোকদের সামনে বর্ণনা করবেন, ততোক্ষণ পর্যন্ত 
আপনাদের পরবর্তীরা মতপার্থক্য করবে । আপনারা যখন কোনো বিষয়ে এক্যবদ্ধ হবেন, লোকজনও এর ওপর 
একমত হবে৷ সুতরাং আপনারা কোনো একটি সর্বসম্মত বিষয় নিয়ে ভাবুন । যেনো তিনি তাদেরকে (এ ব্যাপারে) 
সচেতন করলেন। তারা বললেন, হ্যা। আমিরুল মুমিনিন! আপনার কি রায়? আপনি আয়াদের পরামর্শ দিন: 
তখন উমর রা. বললেন, আপনারা আমাকে পরামর্শ দিন। আমি তো আপনাদেরই মতো একজন মানুষ । তখন 
তীরা এ ব্যাপারে চিস্তা-ফিকির করে একমত হলেন যে, জানাজার নামাজে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের মতো 
চার তাকবির হবে । তারপর সবাই এ ব্যাপারে একমত হয়ে গেলেন 

অবশ্য এর ওপর প্রশ্ন উথাপিত হতে পারে যে, হজরত আলি রা. হতে প্রমাণিত আছে যে, তিনি সাহল 
ইবনে হুনাইফ রা.-এর জানাজায় পাচ কিংবা তাকবির বলেছিলেন ।১০ 

তবে তাহাবিতে১০৫৪ এর এই হাকিকত বর্ণনা করা হয়েছে যে, আলি রা. নামাজের পর বলেছেন, 'তিনি বদরি 
সাহাবি ।' এজন্য আবদুল্লাহ ইবনে মা"কিল রা. এই ঘটনাতেই বর্ণনা করেন, ১১ ০৯। ০৯ 4৩ -তথা তিনি বদরি 
সাহাবি। 

421 215 7:92 005 40১ 5 ১১৩৯ ৬৮ ০০ ৬০ তে 2৪৮০০ ০ 

“তারপর আমি আলি রা.-এর সংগে অনেক জানাজার নামাজ পড়েছি। সবকটিতেই তিনি চার তাকবির 
দিয়েছেন।' 

এতে বুঝা গেলো, আলি রা.-এর আমল চার তাকবিরেরই ছিলো! তবে যেহেতু সাহল ইবনে হুনাইফ রা. 
বদরি সাহাৰি ছিলেন, এজন্য তিনি তার ক্ষেত্রে অতিরিক্ত তাকবির দিয়েছেন 1১৮ ০০1 41 


১০৫৩ আত-তালিসুল হাবির : ২/১২০, নং-৭৬৬, কিতাবুল জানাইজ । -সংকলক। 
১০৪ ১/২৩৯ ? ৯১ 25 09৯0 ৮০ 98860 ৮৪ | -সংকলক । 


১০৫৫ এক্জন্য তাহাবিতে আবদে খায়ের হতে বর্ণিত আছে, হজরত আলি রা. বদরি সাহাবিদের ওপর ছয় তাকবির দিতেন, 
সাহাবিপণের ক্ষেত্রে পাচ তাকবির দিতেন, আর অন্যান্য লোকের ক্ষেত্রে দিতেন চার তাকৰির । (১/২৩৯)। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৩৪৩ 


তাত ২৩তত০২২১২০২৫০০৯০০০৯১০২০১৩১৫০১১১০১০০৫১০৯২৯২২৮০০৭৯০০০০২৯২৫১০১০২৯০০০০৩০০১০০১১০৮০০৭২২০০১০০৮৪০৯৮০০০০০০৯০৫০৭০৪০০০০০৮০০০০০০০০১৮৮০০০ 
নি পে 2 পাতি ঠ$ ৮৮০ 
রত শর্ট 
০০খা ৮০ 5১০ 80553 ১ ৮ 
ক ফু 
টি ৮ ৪, রী 
কি 
অনুচ্ছেদ -৩৮ প্রসংগ : জানাজার নামাজে কী দোয়া পড়বে? (মতন পৃ. ১৯৮) 


রা 
পল 
নি হি 
পি 


1 ১০ ১৩০ এএ। ৪.০ 4০ টি 0েএ; রি তই৭। 21১1 নি 95,৫৭4. 
535৩55650৯5 05555 5 পে চ যী। 0৫5 0 এ এ 
১০২৬। অর্থ : আবু ইবরাহিম আশহালির পিতা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
জানাজার নামাজ আদায় করতেন তখন বলতেন, 3৯৯০১ 0:35) 5১২৪১ 2394) ০৯] 981 যা 
0১0.) 55১১ ০5৯5১ “হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, বড়-ছোট, নর-নারী সবাইকে 
ক্ষমা করে দিন।' 


ইয়াহইয়া বলেছেন, আবু সালামা ইবনে আবদুর রহমান আবু হুরায়রা রা.-এর ওপর জীবিত রেখো । আর 
যাদেরকে ওফাত দাও তাদেরকে ঈমানের ওপর মৃত্যু দাও ।' 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিধী রহ. বলেছেন, হজরত আবদুর রহমান ইবনে আওফ, আয়েশা, আবু কাতাদা, জাবের ও আওফ 
ইবনে মালেক রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


হিশাম দাস্তাওয়াঈ ও আলি ইবনে মুবারক এ হাদিসটি ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবু সালামা ইবনে 
আবদুর রহমান সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুরসালরূপে বর্ণনা করেছেন। ইকরামা 
ইবনে আম্মার ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবু সালামা-আয়েশা সুত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে বর্ণনা করেছেন। 

হজরত ইকরামা ইবনে আম্মারের হাদিসটি সংরক্ষিত না। ইকরামা অনেক সময় ইয়াহইয়া হাদিসে ভুল 
করেন। আর এ হাদিসটি ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবদুল্লাহ ইবনে আবু কাতাদা-তার পিতা সুত্রে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছেন। 

মুহাম্মদকে আমি বলতে শুনেছি, এ প্রসঙ্গে আসাহ বর্ণনা হলো, ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবু ইবরাহিম 
আশহালি-তার পিতা সূত্রে বর্ণিতটি । তিনি বলেন, আমি তাকে আবু ইবরাহিম আশহালির নাম জিজ্ঞেস করেছি; 
কিন্ত তিনি তাকে চিনেননি। 


এটির ৬ পাঠ ঠনি৩ রি টি ৪ টিপস 
22522257872 44746 28 22 
৮9 ০০০৭ ০৩ 4৮৮5৯085855 75054 55 বি 35 98০5 0০ ৫৪ 





তাবাকাতে ইবনে সা'দেও উমায়র ইবনে সায়িদ হতে বর্ণিত আছে, তিনি বলেন, হজরত আলি রা. হজরত সাহল ইবনে হুনায়ফ 
রা.-এর জানাজার নামাজ আদায় করেছেন তাতে তিনি পাচ তাকবির দিয়েছেন । লোকজন বললো, এটি কি তাকবির? তিনি জবাবে 
বললেন, তিনি হজরত সাহল ইবনে হুনায়ফ রা. । বদরি সাহাবি । আর বদরি সাহাবিদের শ্রেষ্ঠত্ব আছে অন্যদের ওপর । সুতরাং আমি 
তাদের শ্রেষ্ঠত্‌ তোমাদের শিখাতে চেয়েছি । (৩/৪ ৭৩, সাহল ইবনে হুনায়ফ রা.-এর জীবনী । 


িনন্রত্যানা ররর রারর্যারাররারহ, দরসে.তিরমিবী-৩য় খণ্ড ৩৪৪... ............................ 

১০২৭। অর্থ : আওফ ইবনে মালেক রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক 
মৃতের ওপর জানাজা নামাজে দোয়া করতে শুনেছি । তার দোয়া হতে আমি বুঝতে পেরেছি, “এ ১1 ০1] 
9] ০৮০৪ ০ ১১০ 40515 4০৯9 1 তথা আয় আল্লাহ! তুমি তাকে ক্ষমা করো । তার প্রতি রহম করো । 
তাকে শিলা দ্বারা ধৌত করো যেমন, ধোয়া হয় কাপড় । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০:২০ ১৯1 
মুহাম্মদ ইবনে ইসমাইল রহ. বলেছেন, এ অনুচ্ছেদে এটি হলো, আসাহ হাদিস। 


2454] 208 533৯0 ০5 5619 ৫৯ ৪ এ এ 
এরা জানাজার সামা ূরা ফাতেহা পড়া প্রসংগ গন পৃ ১৯৮) 


ডা নর নুক্তসনরন্ল্কতানি্ব্রন্র ডর 


ফাতেহা পড়েছেন। 
ইমাম তিরমিযীর বক্তব্য 

হজরত উম্মে শরিক রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি সনদ তেমন শক্তিশালী নয়। ইবরাহিম ইবনে 
উসমান হলেন, আবু শায়বা ওয়াসিতী । তিনি মুনকারম্ল হাদিস । সহিহ হলো ইবনে আব্বাস রা. হতে তার বক্তব্য 
“জানাজায় সূরা ফাতেহা পড়া সুন্নতের শামিল ।' 
£ এ] 9 253810850৩0 এ ৫ এ ০8 3 রি ইল 9০52 25 রি 

টি্যার রূরারলরাররানরিররারার। এজ জাত্ঞঞজানিরজতদড 
নামাজে সূরা ফাতেহা পড়লেন। তখন আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, এটি সুন্নত। 


বা সুন্নতের পরিপূরক। 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯০ ১-২১। 

সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত | তারা প্রথম তাকবিরের পর সুরা ফাতেহা 
পড়া পছন্দ করেন । ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটিই । 

আর অনেক আলেম বলেছেন, জানাজা নামাজে এটি পাঠ করবে না। এটিতো হলো আল্লাহর প্রশংসা ও নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ এবং মৃতের জন্য দোয়া। এটা সাওরি প্রমুখ কুফাবাসীর 
মাজহাব । বস্তত তালহা ইবনে আবদুল্লাহ ইবনে আওফ হলেন, আবদুর রহমান ইবনে আওফের ভাতিজা । তার 
হতে জুহরি রহ. হাদিস বর্ণনা করেছেন। 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ২ ৩৪৫ 


2 তত তক পিন তত কটিকরিন ৯৬৭ ত৯৮৩৬কত নসিহত ০৪৯৬৬ ৩৮৬ সক ত৯তএ ৬৬৩৬৩৩৬৬৬১৩ ১৯৬ ৪৩৬ কক৮৬ত৬জড ৯০৯০৫৯৩১৯৬৬ ৯৪৯ক৪৬৩ ৬৯৬৬ ৩৯উবতকঞ্জউড ৬৩৯৮০৬৮৬৯৪৬ ৯৬৬৬৬৬৪৬৪০০ ৪৬5 ৪৬৩ ৪৪ কত ৪৬০ ৮৪5 ৯$$ক ০ ৯৯৬৪৯০৪০৮৯৪ ৮৮৪৪ ০১৯০৪০১০৪৪৪১১০১০০০১৪৪০০১৭১ 


ডক] 4৯০৬ 573৯] ৩১০ ৮৮, 490০ 401 ১৭ ৬৪৯ ০) ০০৩০ 0921 ০ 


'শাফেয়ি, হাম্ছলিগণ এবং ইসহাক রহ.-এর মাজহাব হলো, জানাজা নামাজে সূরা ফাতেহা পড়া ওয়াজিব। 
পক্ষান্তরে আবু হানিফা ও মালেক রহ.-এর মাজহাব হলো, জানাজা নামাজে ফাতেহা পড়া ওয়াজিব নয় 1১০৫৬ 
তারপর ফাতাওয়া আলমগীরিয়াতে*” এই তাফসিল লেখা আছে যে, যদি জানাজা নামাজে সুরা ফাতেহা দোয়ার 
নিয়তে পড়ে নেওয়া হয়, তবে তাতে কোনো অসুবিধা নেই। অবশ্য কেরাতের নিয়তে অবৈধ । কেনোনা, এটি 
কেরাতের স্থান নয়। 


শাফেয়িদের দলিল ইবনে আব্বাস রহ. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । তবে এটি ইবরাহিম১* ইবনে 
উসমানের কারণ জয়িফ | অবশ্য এ অনুচ্ছেদে পরবর্তীতে বর্ণিত হাদিসটি বিশুদ্ধ, 


: 58 548 ০4400 ৭১০৬ 158 5৬৯ ০৮০ ৪৮৯ ০৩০ ০৯০০ ০৯0. ০৪০ ৩৯ ২৯৬ ১০৩০ 
4৩] ত০ 05 31 2 ০৭ ৭৪ 
তাছাড়া সুনানে নাসায়িতে১৬ হজরত আবু উমামা রা. হতে বর্ণিত আছে। 
তিনি বলেন, 
তর 4৬০ 05] ক 4931 59859 ৩৪198 00 50৯] ০০০ 5১০ ৩৪ 3০ 
'জানাজা নামাজের সুন্নত হলো, প্রথম তাকবিরে আস্তে আস্তে সূরা ফাতেহা পাঠ করা ।' 
সাধারণত হানাফিদের দলিলে পেশ করা হয় আবু দাউদের একটি হাদিস, 
৬১০ ৮০১০ 9 2 ০38 ৮3 49০ 01 ভোপিন এ0। ০৯১) ০৯৯ £ ০৩ ১০ 4০1 ৬৭ 58৯ ওম ০০ 
০১০৬১৫৯২] 431 ১৮০51 ০১৭] 


হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যখন 
তোমরা মৃতের ওপর জানাজা আদায় করো, তখন তার জন্য খালেসডাবে দোয়া করো ।' 


”** আল-মুগনি : ২/৪৮৫, ১৬৯] 1058) 854 4০ 5১) 05:21 1 সংকলক । 


১ ১/১৬৪, ০৯ ৬০ 2১০ ৬৪ ০০৭৬] এা এ] 2৪ 1 সংকলক । 
'”* ইবরাহিম ইবনে উসমান আল আবাসি। আবু শায়বা কুফি। ওয়াসিতের বিচারপতি । তার উপনামেই তিনি প্রসিদ্ধ । তার 


হাদিস পরিত্যক্ত। সপ্তম শ্রেণির বর্ণনাকারি। ইনতেকাল করেছেন ৬৯ হিজরিতে ৷ -তাকরিবুত তাহজিব : ১/৩৯, নং-২৪১। - 
সংকলক । 


'”* সহিহ বোখারি : ১/১৭৮, ০১৯] ৮০ ৪১১] ৬৪ ০০৭ ০০০ 935৯0 ০৪৩৩ সুনানে নাসায়ি : ১/২৮১, 435 
০৯) ৬১০ ৮539 ২৯০ 55158 ৬৪ 5১0৯] 1 সংকলক । 

১০৯০ ১/২৮১, ৮৬০৩ এমএ ১9] ৪১৩৫ 1 -সংকলক । 

*”* সুনানে আবু দাউদ : ২/৪৫৬, ৮৬১ ০৪৪ «94৯5 58৩৪ ৷ এই শব্দাবলি সহকারে এ হাদিসটি সুনানে ইবনে মাজায়ও 
বর্ণিত হয়েছে। (পৃষ্ঠা-১০৭) 534৯ ০০ 2১৮০৪ ৬১ ৮০3৪ ও$ ৮৯ ৩ ০৩ 39 গে । সংকলক । 


দরসে ভিরহিবী-৩য় খণ্ড % ৩৪৬ 


০ ৭৮৯ সক রক শত ০ ২ ৯কষন কক প্রত তত কব কিন 2 জব তক ক কিক এক ০৪৪৭ ৮৪ এ প% কও ফাক জাক তব ও কনা ভাকজিকীতি জি উজ অন জকীজ কজন সস উনি আটজন বলল ৬০৩ এক ৯৯ ক ৪৪ ৫৮ ৬০ ক৯৬৯৬ ক ৮৯৪ ক তক «০ ৪িজা্ট জা্িকিত কত তক ত৯জউককিজকডিড ০৯৬ ককপশএত ০ ইজরকীলউশশ তি চজতিতিহজউল্কউিত শত বজ তি তজতকন ১৮ জত ততিশিত 


এই নয় যে, ফাতেহা পড়া াবে না । যেমন, অনেক বর্ণনা হারা বিষয়টি স্পষ্ট হয়ে যায় ।১৯ 
সুতরাং হানাফিদের সহিহ দলিল মুয়াস্তা ইমাম মালেকে১০*০ বর্ণিত হজরত নাফে" রহ.-এর হাদিস, 
5) ০ ৪১০০ ও 198 305 ০৯০ ও ৭০ ৬০ ৩) 
“আবদুল্লাহ ইবনে উমর রা. জানাজার নামাজে (সূরা ফাতেহা) পাঠ করতেন না।' 
অনুরূপভাবে হজরত উমর, আলি, আবু হুরায়রা রা. প্রমুখও জানাজা নামাজে ফাতেহার প্রবক্তা ছিলেন 
না।১০৬ হজরত ইবনে ওয়াহাব রহ. ফাজালা ইবনে উবাইদ, জাবের, ওয়াছিলা ইবনুল আসকা' রা. এবং 
ফুকাহায়ে মদিনার এই আমল বর্ণনা করেছেন যে, তার জানাজার ফাতেহা পড়তেন না। মালেক রহ. বলতেন, 
আমাদের শহরে জানাজায় ফাতেহা পড়ার আমল নেই ।১০৮ 
আল্লামা ইবনে তাইমিয়া রহ. নিজ ফাতাওয়ায়১০৬ লিখেছেন যে, সাহাবায়ে কেরাম হতে এ ব্যাপারে বিভিন্ন 
আমল বর্ণিত আছে। অনেক সাহাবি ফাতেহা পড়তেন, আবার অনেকে পড়তেন না। এটা বৈধতার লক্ষণ, 
ওয়াজিব হওয়ার নয় । এটাই আমাদেরও বক্তব্য ৷ 
জানাজা নামাজে প্রথম তাকবিরের পর ছানার দলিল হজরত আবু হুরায়রা রা.-এর বক্তব্য হতে গৃহীত। তিনি 
বলেন, 
1 ১০৬৭ ০০০৯১ 45০৪ (5০0১৯) ৮৩ নিও 
“যখন জানাজা রাখা হয়, তখন আমি তাকবির বলি ও আল্লাহর প্রশংসা আদায় করি ।' 
বুঝা গেলো, প্রথম তাকবিরের পর সুন্নত হলো, আল্লাহর প্রশংসা করা । চাই আলহামদুলিল্লাহ'র মাধ্যমে 
হোক কিংবা এছাড়া ছানা ইত্যাদির মাধ্যমে । ইলাউস সুনান গ্রন্থকার মাবসুত হতে বর্ণনা করেন যে, ছানা 


১০২ জুহরি বলেন, আমি আবু উমামা ইবনে সাহল ইবনে হুনায়ফকে বলতে শুনেছি, ইবনুল মুসাইয়িবের নিকট তিনি হাদিস 
বর্ণনা করছেন, তিনি বলেছেন, জানাজা নামাজের সুন্নত হলো, তাকবির পড়া, তারপর সূরা ফাতেহা পড়া, তারপর নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরিফ পড়া । তারপর, খালেসভাবে মৃতের জন্য দোয়া করা । -আল-মুনতাকা-ইবনুল 
জারুদ : ১৮৯, নং-৫৪০, কিতাবুল জানাইজ ৷ 

এই বর্ণনায় ফাতেহার সংগে খালেসভাবে দোয়ারও উল্লেখ আছে। স্পষ্ট বিষয় যে, খালেসভাবে দোয়ার অর্থ ফাতেহা না পড়া 
হতে পারে না। 


হজরত আবু উমামা রা.-এর ওপরযুক্ত বর্ণনাটি মুসান্নাফে আবদুর রাজ্জাকেও বর্ণিত আছে। দ্র. (৩/৪৮৯, নং-৬৪২৮) ০৪ 
৮০| এ 2১ ই ৮৩৩১ ৮19 1 সংকলক । 

১০৮০ (২১০, 34০৯৯] 835 39৯] ৪৮০ ৬৮৯ 09৪ ৬.1 -সংকলক । 

১০» আওজাজুল মাসালিক : ৪/২৩০, ১১৯] ৬৮ ৬৮আ। 099 ৩.1 সংকলক । 

১০৬৭ দেখুন, ইলাউস সুনান : ৮/২১১, 53৯ ৪১০৩ 55885 ০১৬ 1 -আল-মুদাওয়ানাতুল কুৰরা : ১/১৫৮-১৫৯। -সংকলক । 

১০** দু. ফাতাওয়া শাইখুল ইসলাম আহমদ ইবনে তাইমিয়া : ২৪/১৯৬, ১৯৭, ১০৪ ৪৯৮০ 5 ৬৬ ১৪ 2১৩৩ অত 


চে] ২০৮৯০ ৫৬ ২991 9 1 এখানে আল্লামা ইবনে তাইমিয়া রহ. জানাজা নামাজে কেরাত পড়া ওয়াজিব নয় বলে উক্তি করতে 
গিয়ে এটা সুন্নত ও মুস্তাহাব স্বরূপ উল্লেখ করেছেন এবং এটাকেই প্রাধান্য দিয়েছেন। -সংকলক ৷ 


১৯) মুয়ান্তা ইমাম মালেক : ২০৯, 5০৯ ৪০০ ৬া৮খা 058 ৩1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ৩৪৭ 


হতক্ক্কজসকিক্ততীগপন্কখককঞতকতসতহকনজকিক্ককরকএকাকএক্জজকরক্কসীকক্ককককরুর উর কা ককারকজজ্রাককারুজকরারকররুকবাকররকককুরাকরজকরটরককরনরঞজনীরর্ডকরজকরকরুরাকতকক্রকরজতকতকরুজ্ক্রাক্ক্ককক্রনজ্জতব্করক্রজ্তক্র্ককককক্রকরকককররক্ককরকরউকরাকরীরাক্াতক্ত গর ক্ক্ক্টকবাত্তীককততিকিজ্কীর্রাতনকপপাকতগক্কজক 


সম্পর্কে মাশায়িখে কেরামের মতপার্থক্য আছে । অনেকে বলেছেন, ছানা আলহামদুলিল্লাহ'র মাধ্যমে হবে । যেমন, 
জাহেরি বর্ণনায় আছে। আর অনেকে বলেছেন, ছানা হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার মাধ্যমে ৷ এটি 
হলো, আবু হানিফা রহ. হতে হাসান রহ.-এর বর্ণনা 1০৯৮ 

৪০ পাজি তি € 

4 5৫ 2৮ 2১৫ 85 ০৯৮৫ 


অনুচ্ছেদ-৪০ : জানাজার নামাজের পদ্ধতি এবং মৃতের জন্য 
সুপারিশ প্রসংগে (মতন পৃ. ১৯৯) 


3৬ 35১ ০ 4৮59 594 উ ৪৬ 03 2 £। ১ ৩ ৯০৭ ১৪), মি 


১ ০১৯৯০ এ 536 ০০50০ 5 ও০ এ ০০ 445 এ ৫৫৫ 2 বি 5 


9 


১০৩০। অর্থ : মারছাদ ইবনে আবদুল্লাহ ইয়াজানি বলেন, হজরত মালেক ইবনে হুবায়রা যখন জানাজার 
নামাজ আদায় করতেন, আর লোকজন কম হতো, তখন তিনি তাদেরকে তিন কাতারে ভাগ করতেন । তারপর 
বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কাতার মানুষ যার জানাজার নামাজ পড়ে সে 


(জান্নাত) ওয়াজিব করে নিয়েছে। 
ইমাম তিরমিযীর বক্তব্য 


হজরত আয়েশা, উম্মে হাবিবা, আবু হুরায়রা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী 
হজরত মাইমুনা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, মালেক ইবনে হুবায়রার হাদিসটি (১৬ । 


একাধিক বর্ণনাকারি এটি মুহাম্মদ ইবনে ইসহাক হতে বর্ণনা করেছেন। ইবরাহিম ইবনে সাদ এ হাদিসটি 
মুহাম্মদ ইবনে ইসহাক হতে বর্ণনা করেছেন । তিনি মারছাদ ও মালেক ইবনে হুবাইরার মাঝে এক ব্যক্তিকে 
সিএস 


দিন 26 2842 রী ০943 ৩54 ৩৮5 ৭১৪৩ এ এ ৩৪2০ ৬71 
রিল লি ০7৭ & চটি এ 


438195 তু. 4412559 £-515855 0 ০৯:৯৪ ০৯৯৮৭ ৩২ 


রী 


১০৩১ অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো 
মুসলমান মৃত্যুর পর তার ওপর মুসলমানের একটি দল যদি জানাজার নামাজ আদায় করে, যাদের সংখ্যা 
একশত পর্যস্ত পৌছে, তারা তার জন্য সুপারিশ করে, তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে অবশ্যই । 


দরসে তিরমিষী-৩য়, খণ্ড ৩৪৮ 


85 5৪০১৪ 63 35 557 55 520 29508 95 ৬ ৪৩ 
অনুচ্ছেদ-৪১ : সূর্যোদয় এবং অস্তকালে জানাজার নামাজ 
আদায় করা মাকরহ প্রসংগে মৈতন পৃ- ২০০) 


3৬৮০০ 54০ এ ৩৮০ ০৯ 3০ ৪৩ 05 ক 28৩ ও কত ১০ তা 
ঈদ্ডীরাপা নি পি পাদ পা পক্িল তি ৫ 
চে খে 05৯3 2৮ এ ওর এ ৫ ৩১ ১৬৮ 58 4 ৪ ৫-5৩ 


ঠা "%ঠদ $ সি 


এ 208 2 4৮০ ০৪০৪ ৩১৯ ৫ 


চিনির রিবন রর দা রাব্ল ০ নািদন বেজ 
আমাদেরকে তিনটি সময়ে নামাজ পড়তে এবং আমাদের মৃতদেরকে কবর দিতে নিষেধ করতেন- সূর্য যখন 
আলোকোজ্জ্বল হয়ে উদিত হয়, তা ওপরে উঠা পর্যন্ত, আর যখন সূর্য ঠিক দুপুর বেলায় পৌছে- যতোক্ষণ না 
হেলে পড়ে এবং যখন সূর্য অস্ত যাওয়ার উপক্রম যতোক্ষণ না তা অস্তমিত হয়। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০৯ ০৯। 

সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা এসব সময় জানাজার নামাজ 
মাকরূহ মনে করেন। 

ইবনে মুবারক রহ. বলেন, এ হাদিসের অংশ ৩১ 4৯১ 3১) 9 এর অর্থ হলো, জানাজার নামাজ আদায় 
করা। তিনি সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুরের সময় সূর্য হেলার পূর্ব পর্যন্ত নামাজ আদায় করা মাকরূহ মনে 
করেছেন । আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটিই! 

শাফেয়ি রহ. বলেছেন, যেসব সময়ে নামাজ আদায় করা মাকন্ধহ সেসব সময়ে জানাজার নামাজ আদায় 
করাতে কোনো অসুবিধা নেই। 

দরসে তিরমিযী 


04 0.9 43০ এ০। ত০ 4০ ০059 04 ৩৪5০০ ৬৩ 2 0৩ ০০০০ ভে 9 ও ২৬০ ১০৯০০ 
11003৬৯0628 58 31 04৯ তা ও) 
ইমাম শাফেয়ি রহ.-এর মতে মাকরূহ সময়গুলোতে জানাজার নামাজ আদায় করা বৈধ । এ অনুচ্ছেদের 


হাদিস তার মতে দাফনের ক্ষেত্রে প্রযোজ্য 1১০৭০ অথচ সংখ্যা গরিষ্ঠের মাজহাব হলো, এসৰ সময় জানাজার 
নামাজ আদায় করা মাকরূহ । 


**৯* সুনানে নাসায়ি : ১/২৮৩, ৩৪৪ ৬০১৭ 38 ০০ ও কাখ। ০৮ ৮৪ ১9৬৪ ০৩ ইবনে মাজাহ : পৃষ্ঠা-১০৯, 
১৬ ১১৪৭০ ৪০০ জি এসি ও ভা 98391 ৬৪ ৪ ৩ ৬৩1 সংকলক । 


১০৭০ তৃহফাতুল আহওয়াজি : ২/১৪৪, 4:১১ ১১০ ৬৮১] ১১৬ ১০ 20৯৯) ৬৮ ৮৩৭ ৯155 ৬ ৫৬ ৩ ৪ 1 - 
সংকলক | 


তত ঠা রকি 2284825852755135555152754425 55৯ ১4512 


এবং সেজদায়ে তেলাওয়াত সবগুলোই অবৈধ । অবশ্য যদি জানাজা মাকরূহ সময়েই আসে, কিংবা তখন 
সেজদার আয়াত পাঠ করা হয়, তাহলে তখন না সেজদা মাকরূহ হবে, না জানাজার নামাজ 1১০৭১ কিন্তু তখনও 
মাকরূহ ওয়াক্ত শেষ হওয়া পর্যস্ত এ দুটোকে পিছিয়ে রাখা আফজাল 1১০৭২ 

বাকি আছে দাফনের বিষয়টি। এটি আমাদের মতে মাকরূহ সময়গুলোতেও বৈধ । এ অনুচ্ছেদের হাদিসে টি 
১০৬৭ ১৪৪ 488 ছারা উদ্দেশ্য জানাজার নামাজ ।১৯ এর কারণে অনেক বর্ণনায় ১৩৯) ৫১৪ ৫) এর স্থলে 


১০৯০ ০ ০৮০০ এ) শব্দ এসেছে। আবু হাফস উমর ইবনে শাহিন রহ. কিতাবুল জানায়িজে খারিজা ইবনে 
মুস'আব-লাইছ ইবনে সাদ-মুসা ইবনে আলি সূত্রে হাদিস বর্ণনা করেন, 
শৈ ৮২১১ ২৩০3৩৬০০৬৮০ 0 2349০ এ|। ৩5 এ 0৯০) ৬) 
আমাদের মৃতদের ওপর তিন সময়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ 
পড়তে নিষেধ করেছেন............. 


এই বর্ণনাটি যদিও জয়িফ কিন্ত বিভিন্ন সূত্রে বর্ণিত আছে। এর কোনো কোনোটি তুহফাতুল আহওয়াজি 
গ্রহ্ৃকার উল্লেখ করেছেন।১”* সুতরাং একটি শক্তিশালী হয় অপরটি দ্বারা । 


05৮81 ০05 292 ও ৫50 ৩৭4 
অনুচ্ছেদ-৪২ ; শিশুদের জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০০) 
০405 5/ এ৫ তএ ড় এ 0০ 59০ ও এজ ; 2৪ 05950 05 1 


বি ৬ ০5 গর পাতি ক পা টেন তা 

৪০ ৯ আও ৬১০ ৪ ৩১৯ 

১০৩৩। অর্থ : মুগিরা ইবনে শো'বা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

আরোহণকারি (চলবে) জানাজার পেছনে, যে পায়ে হেঁটে চলবে সে যেখানে ইচ্ছা সেখানে । আর শিশুর জানাজার 
নামাজ আদায় করা হবে। 





++ হজরত আলি ইবনে আবু তালেব রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আলি! তিনটি 
জিনিস তুমি দেরি করো না- নামাজ- যখন সময় হয়, জালাজা- যখন উপস্থিত হয়, স্বামীহীন মহিলা (এর বিয়ে) যখন তার কোনো 


কুফু পাও। -সুনানে তিরমিযী : ১/৪৪, ১80 ০ 009৬ ৩9 ৬৪ + 0৩ ৮৩ 5১০০৪ ৬৭৯1 -সংকলক। 

++” মিরকাতুল মাফাতিহ : ৩/৪১, ৪২, ৬ 39 5১3 | -সংকলক। 

*** মাবসুত-সারাখসি : ২/৬৮, 4৬] ০০ ০১৪ ৷ তাছাড়া মোল্লা আলি কারি রহ. লিখেন, ইবনে মুবারক রহ. বলেছেন, ১) 
১০৮ এল ০8০ এর অর্থ হলো, জানাজার নামাজ । আল্লামা তিবি রহ. বিষয়টি উল্লেখ করেছেন । আর ইবনুল মালেক রহ. 
বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য জানাজার নামাজ । কেনোনা, এ সময়ে দাফন করা মাকরূহ নয় । -মিরকাত : ৩/৪১। -সংকলক। 

'** নাসবুর রায়া : ১/২৫০, 2৯১১০] 4১৪১৩ ০৪ ০০৪ ৷ -সংকলক। 

** এ জন্য তুহফাতুল আহওয়াজি গ্রন্থকার এ বর্ণনাটি ইমাম আবু হাফস উমর ইবনে শাহিন রহ. ব্যতীত ইসহাক ইবনে 
রাহওয়াইহ এর কিতাবুল জানাইজ সূত্রেও বর্ণনা করেছেন। দ্র. ২/১৪৪, ৯ ১০ ৪১৩৯০ ৮ ১১০ 2১135 ৩ ০৬৯ ৬ ৪৪ 
১০ ১০১ ০৪ । সংকলক । 


ইমাম তিরমিবীর বক্তব্য 

আৰু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১৯৯ ০৯ 

এ হাদিসটি ইসরাইল ও একাধিক বর্ণনাকারি সায়িদ ইবনে উাইদুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। সাহাবা প্রমুখ 
অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা বলেছেন, শিশুর জানাজার নামাজ জাদায় করা হবে। 
দিও সে জনুগ্রহণের পর আওয়াজ নাই দিক না কেনো। যদি জানা যায় যে, তার সৃজন হয়েছে। আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব এটিই । 


অনুচ্ছেদ-৪৩ : ভূমিষ্ট হয়ে আওয়াজ না করে মৃত্যু হলে শিশুর 
জানাজার নামাজ না পড়া প্রসংগে (মতন পৃ. ২০০) 


নি ৮7029 কচি ৮? পেজ পতি শি ০ ৫৫০৮ শি তি ঠ৯ ৮৮ নি 2 / 2৯ ঈ ৬ ০ 
২৮০৫ ০১ ০১০৬ ০০ ৮৮/%। 3258520৬৪০৫ ৩7 82৯ এ ৩১৬2 
৫ এ র্ রর ঞ্গ রি এ 

৪৮ 


৮:28 15 2 ৬৮ ৮ ৪ লি ০. (১০০৮০ 
3995 এডি ৩ ০৬ এ৬ টন ৩৮ এ ভান কিতা ও 2 2৯ ৩ 3890 জা ০০১৪৪এ। 
রে 2 7৫52 ৬০ £ ৮০৪৮০ 

(৮০5 ৬০৯ 5558 33 

১০৩৪ । অর্থ : জাবের রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশুর জানাজার 

নামাজ আদায় করা হবে না এবং সে ওয়ারিস হবে না, অন্য কেউও তার ওয়ারিস হবে না, যতোক্ষণ না সে 


আওয়াজ দেয়। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটিতে মুহাদ্দিসিনে কেরামের ইজতেরাব আছে। অনেকে এটি বর্ণনা 
করেছেন, আবুজ জুবায়র-জাবের সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পাম হতে মারফু" আকারে 
আশআছ ইবনে সাওয়ার ও একাধিক বর্ণনাকারি বর্ণনা করেছেন, আবুজ জুবায়র-জাবের রা. সূত্রে মাওকুক 
আকারে। বস্তুত মুহাম্মদ ইবনে ইসহাক আতা ইবনে আবু রাবাহ-জাবের রা. সূত্রে বর্ণনা করেছেন মাওকুফরূপে। 
যেনো এ হাদিসটি মারফু হাদিস অপেক্ষা আসাহ। 

অনেক আলেম এ মত পোষণ করেছেন। তারা বলেছেন, শিশুর জানাজার নামাজ আদায় করা হবে না 
যতোক্ষণ না সে জন্মের সময় শব্দ করে । এটি সুফিয়ান সাওরি ও শাফেয়ি রহ.-এর মাজহাব । 


[*** 


অনুচ্ছেদ-৪৪ : মসজিদে জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০০) 
৬2১৩০: এত এ শত 395 এ ৮৮৪ ও 1527 42: ৩৫ 28502 - 1১ 
821 
১০৩৫ । অর্থ ; আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহায়ল ইবনে বাইজার 
জানাজার নামাজ মসজিদে আদায় করেছেন। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ঞ ৩৫১ 


ত+০১৭১৬১০$৬৩৩৩৯মতজহক্কজ্তনকতঠকত্কক্তকউজতঠককরিত্তিককক্রঠক্জকঠক্কিউক$র্উপ$৩৪৪ক৪৪২৭৪৮৪৬০০৪৬৯৫$৪৭৪৮৪৪৩এককক৫৮৬৪৫৯৯৪৫ড৮ককঞডররক্ারকুককবতর৫৬৪৫১৫$ক৪$রকরননকরডর কিক করাচির কউীজ রক এরও ৯ উহ কীরকাকীক কক বীডক ওঠে ক জ্চজরকক্হঠ্ রই ততকজ্ররজজররীতকতগতককজতচজককজজকরও 


আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি (১.৯ 

অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত ৷ ইমাম শাফেয়ি রহ. বলেছেন, ইমাম মালেক রহ. 
বলেছেন, মসজিদে মৃতের জানাজার নামাজ আদায় করা যাবে না। আর ইমাম শাফেয়ি রহ. বলেছেন, মসজিদে 
মৃতের জানাজার নামাজ আদায় করা যাবে । তিনি এ হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। 


দরসে তিরমিযী 


১৯০৬৪ ০০০৯১ ০৯ ০৮৫৮ ০০ ০০০৩ ২৪ এএ। এক ০1 ০৯৯9 ক 2 এ ০০০ ০১১ ১০৪ 

এ হাদিস দ্বারা দলিল করে শাফেয়ি এবং হাম্থলিগণ এর প্রবক্তা যে, মসজিদে জানাজার নামাজ আদায় 
করাতে কোনো অসুবিধা নেই । তবে শর্ত হলো, মসজিদ অপবিত্র হওয়ার কোনো আশঙ্কা যেনো না হয়। ইমাম 
ইসহাক, আবু সাওর এবং দাউদ জাহেরি রহ.-এর মাজহাবও এটাই । আবু হানিফা ও মালেক রহ.-এর মতে 
মসজিদে জানাজার নামাজ আদায় করা মাকরূহ 1১০? 

হানাফিদের মধ্য হতে শায়খ ইবনে হুমাম রহ.-এর মতে মসজিদে জানাজার নামাজ আদায় করা মাকরূহ 
তানজিহি।১”* অথচ তার ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা রহ. এটাকে মাকরূহ তাহরিমি সাব্য্ত 


করেছেন।১০৯ 
হানাফি ও মালেকিদের দলিলসমূহ নিম়েযুক্ত 
১. বোখারিতে+০৮০ হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর প্রসিদ্ধ হাদিস আছে, 
৩0355 ১৯১৪ ১ ১5 9১০ ১১ ০০ ০৯০ 205০ ৭8০ এ ৪৮০ ভি তো | ৮৯ ১৪৪ ০) 
4৯৬এ] ০০ ১৪ ৮০৬ 
ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের এক পুরুষ ও মহিলা নিয়ে হাজির 


হলো। তারা দু'জন ব্যভিচার করেছিলো । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে নির্দেশ 
দিলেন, তাদেরকে প্রস্তর নিক্ষেপ করা হয়, মসজিদের নিকট জানাজার স্থানে ।' 


স্পষ্ট হলো যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগে জানাজা নামাজের জন্য 
মসজিদের বাইরে একটি বিশেষ স্থান ছিলো। যদি জানাজার নামাজ মসজিদে বৈধ হতো, তাহলে তিনি মসজিদে 
নববি ছেড়ে বাইরে তাশরিফ নিতেন না। কেনোনা, সমজিদে নববির ফজিলত সুস্পষ্ট । 


২. সুনানে আবু দাউদে১০৮* বর্ণিত আছে, 





**৬ সহিহ মুসলিম : ১/৩১২, ৩১৩, ১৯. | ৩ ০১০৭ ৮৮৮ 5১৩৩ 9৯ ওই 4৯০৬ সুনানে আবু দাউদ : ২/8৫৪, ০১৩5 
১২৯৯ ৩$ 5১১৯৯ ৮৮০ 2১৬ এ 599৯0 1 -সংকলক। 
১০ আল-যুগনি : ২/৪৯৩, ১ ৮৫1 ৬$ ৯৭) ৬৮ ১৮০০০ ৬শএ২১ ১).০৯৪ । "সংকঙ্ক । 


ফতহুল কাদির : ২/৯১, ৭০০৯ ৯.০ ৬৪ ০৪ ০০ ০৮৯ 3১: ০১৩ ৬৩ । সংকলক । 
০৭৯ 
মিনহাতুল খালেক বিহামিশিল বাহরির রায়েক : ২/১৮৭ ৷ -সংকলক। 


১০৮০ ১/১৭৭, ১৯০১ ৮৮০৪ ১৯৯০ ৮০ ৪১০ ৪৪ 599৯0 ৭525 1 সংকলক । 


১০৭% 


২৯৭ জনক 


4০ এ০। ০৯) 528১৯ ক ৩০ হও ১৭ বেশ ৮৯১৯ এ তন ০৯৩০ এস ০৯১৮ ১১৭ 
১] তে 9৬ ৯] ৬5 59১৯ ৬৪০ এন ৩০ 20৮০ ২০ এ০। এত এন ০৬০০ ৪৬ 2 ৪৩ 
“আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মসজিদে জানাজার নামাজ 


পড়ে তার কোনো কিছুই নেই ।' 

অনেক শাফেয়ি এর ওপর প্রশ্ন উত্থাপন করেছেন যে, এই বর্ণনাটি জয়িফ । কেনোনা, এটি সালেহ মাওলাত 
তাওআমা রহ.-এর একক বর্ণনা । ইমাম আহমদ ইবনে হাম্বল+””২ রহ.-এর বক্তব্য মতে তিনি জয়িফ। তাছাড়া 
ইমাম মালেক রহ.ও তীকে জয়িফ সাব্যস্ত করেছেন ।১*”* 

এর জবাব হলো, সালেহ মাওলাত তাওআমা সেকাহ বর্ণনাকারি। ইয়াহইয়া ইবনে মা'ইন রহ. প্রমুখ তাকে 
সেকাহ সাব্যস্ত করেছেন.। অবশ্য শেষ বয়সে তার স্মরণ শক্তিতে গোলমাল হয়ে গিয়েছিলো । ইমাম মালেক রহ. 
যেহেতু তার হতে শেষ জীবনে হাদিস গ্রহণ করেছেন, সেহেতু তাকে জয়িফ সাব্যস্ত করেছেন। তবে এ হাদিসটি 
তার হতে ইবনে আবু জিব রহ. বর্ণনা করেছেন। তিনি সালেহ মাওলাত তাওআমা হতে গোলমালের আগে বর্ণনা 
গ্রহণ করেছেন। এজন্য এই বর্ণনাটি স্পষ্ট 1১৮ এর সমর্থন এর দ্বারাও হয় যে, ইবনে আবু জিব স্বয়ং মসজিদে 


জানাজার নামাজ মাকরূহ হওয়ার প্রবক্তা। হাফেজ রহ. ফতহুল বারিতে**** এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন 
আল্লামা নববি রহ. এই হাদিসের ওপর দ্বিতীয় প্রশ্ন এই করেছেন যে, আবু দাউদের প্রসিদ্ধ কপিগুলোতে 
এ] ১ ১৬ ৯৯০ 5৪ 59৩৯ ০৮০ ৬৮০ এর স্থলে এ০ গড ১৩ আআ কঠ 2১ ৬৪ পতি ০৮ 
এসেছে। তখন অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়।১*”* 
এর জবাব হলো “এ ১ ১৬" বিশিষ্ট কপিটিই আসাহ। যার সমর্থন এর ছ্বারা হয় যে, এই বর্ণনাটি সুনানে 
ইবনে মাজাহ, ১০৮৭ সুসনাদে আহমদ ইবনে হাম্বল ১*৮ এবং তাহাবি+*** সবগুলোতেই “২ ৮১ ১৬. কিংবা 
4 4] ০১৪৪7 শব্দ এসেছে 1১০৯০ তাছাড়া সুনানে আবু দাউদের মূল বর্ণনাকারি খতিব বাগদাদি রহ. বলেন, 


১৩০৭ ক০৯+৯০৯০০৩৪৩জত৪কক ৮০০৪০৯৪৪৪৯৫ ০৯৪০ ৬৯৩৪৩৯ক৯৯ত৩ক ৩৯৬৬৬৩৯৪৪৯৩ পিজিউ কাই তিন পপ তপতি তত ৭ 


7 শা শীল লাশ 

১০১ ২/৪৫৪, ৯.৮ এ$ 53৩৯। ৬০ 5৯১ ৮৩ । সংকলক । 

১০৮২ শরহে নবৰি আলা সহিহ মুসলিম : ১/৩১৩, কিতাবুল জানাইজ । -সংকলক। 

১০ মিজানুল ইপতিদাল : ২/২০৩, নং-৩৮৩৩। -সংকলক। 

১০৪ বিস্তারিত বর্ণনার জন্য দ্র., মিজানুল ই“তিদাল : ২/৩০৩, নং-৩৮৩৩। “সংকলক । 

১০৮৭ ৩/১৯৯, ১৯৮০] ) ৬৮ 59৯0 ভে ৪১৩ ৩ 599৯ 05 1 পসংকলক। 

১০৮৬ শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩১২। -সংকলক। 

১০৮৭ ১০৯, ০৯০ ভঠ ১9৯ ৬৮ ৮০৮৪ ৬৪ ₹এী ৩০০৪1 সংকলক । 

১০৮৮ হজরত আবু হুরায়রা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জানাজার নামাজ 
পড়লো, তার জন্য কোনো কিছুই নেই। (সওয়াব হবে না)। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল : ২/৫০৫, মুসনাদে আবু ছর়ায়রা 
রা. । -সংকলক। 

১৯ ১/২৩৭, ৭১3] ১৯৬০ ৬$ 555 ৩ ৩৪ ০৯ 50৬৯ ৪০ ৪১ ৪1 সংকলক । 

১০৯০ তাছাড়া সুসান্নাফে ইবনে আবু শায়বাতেও 4] (৮5 ১৬ কিংবা 41 ১.৯ ১৪ শব্দ বর্ণিত হয়েছে। (৩/২৬৪-২৬৫, »১5 


৯০] ওঠ 5০ ৮ ৪০৮ )। সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪ ৩৫৩ 


ঠ১তত তত ঠতি৯িততিহিতিজিত্তিতিসতিকতটতিনিততজ্তত১ত৬৩৩ কর ৬৬৯৬৬ জজজইত কিনতে তত ত৬৯৩৬৬ এজ ৪৬৯৯১ ৪১৬৭৯জকড এট উকতেএ এস কত উর ৫৬ ৯ককককিককক ও কজিউিককড ৪ ৬৬৪৯ত৬ডত ৪৬১৮ ৪৪৩৬০৩১৪৯৪ক৪ ₹৬৪৩এ কও ডর ককতকতত কক ৪৪৯৪৫০ ০৩৯৬৪৯৩৪৬৪৯ ৬৮০০৪৩ ০২৪৩৯ ৪৩০০৩ 


মাহফুজ বা সংরক্ষিত হলো 4] (৮ ১ শব্দ ।১০৯১ তারপর ইবনে আবু জিবের মাজহাবও এর দলিল যে, ১ ১৬ 
“এ বিশিষ্ট হাদিসটি সহিহ । কেনোনা, যদি *১০ 1১ ১৪ বিশিষ্ট বর্ণনাটি সহিহ হতো তাহলে তিনি মসজিদে 
জানাজার নামাজ মাকরূহ হওয়ার পক্ষে থাকতেন না। 
৩. সহিহ মুসলিমে+০৯ বর্ণিত আছে, 
৬১ ০৭৩) ভি 03 ১৬৭ 5৩৯৯ ০৯৪ 0 ০০৭ ০০৪ ১৪৬ 1 ৪8১ 03 201 ০ ০১ ১৬০ ০০ 
4120০ এ 0৭) ০4108 4৪০ ৬৮০৬ ১৯ 
“আব্বাদ ইবনে আবদুল্লাহ্‌ ইবনে জুবায়র রা. হতে বর্ণিত যে, আয়েশা রা. নির্দেশ দিয়েছিলেন সাদ ইবনে 


আবু ওয়াক্কাস রা.-এর জানাজা মসজিদে নিয়ে সেখানে তার জানাজা পড়তে । তবে লোকজন এ ব্যাপারে তার 
বিরোধিতা করেছেন।' 


এ থেকে বুঝা গেলো যে, সাধারণত সাহাবায়ে কেরাম মসজিদে জানাজার নামাজ আদায় করা মাকরূহ 
সাব্যস্ত করতেন । সুতরাং অবশ্যই তাদের নিকট এ ব্যাপারে অনেক সহিহ মারফু হাদিস থাকবে । তা না হলে তা 
প্রত্যাখ্যানের কোনো প্রয়োজন ছিলো না। 

তবে এর ওপর বলা হয় যে, এই হাদিসেই পরবর্তীতে আছে যে, আয়েশা রা.-এর দলিল মৌলিক 
হাদিসগুলোর বিপরীতে গ্রহণযোগ্য নয়৷ 

এর জবাব এই দেওয়া হয় যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা । এতে কোনো ব্যাপকতা নেই এবং এটি বৃষ্টির 
অবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে । তাছাড়া এটাও সম্ভব যে, তখন তিনি ইতিকাফকারি ছিলেন । সাহাবায়ে 
কেরামের অস্বীকৃতি জ্ঞাপন এর দলিল যে, শেষ পর্যস্ত ব্যাপারটি মাকরূহ হওয়ার ওপরই স্থির হয়ে গেছে। 
তাছাড়া সাহল ইবনে বাইজা রা.-এর ঘটনার বিপরীতে ৪৮ ১৪ বিশিষ্ট বর্ণনা শক্তির দিক দিয়েও প্রধান 

তখন হানাফিদের মতপার্থক্য আছে, যখন জানাজা মসজিদের বাইরে হবে এবং মুসল্ি থাকবে মসজিদের 
ভেতরে । ফলে তখন নামাজ বৈধ কিনা? দুটি উক্তিই আছে 1১০ মূলত মতপার্থক্যের মূল ভিত্তি হলো ১৮০ ০ 
44 5 ১৪ অথ ক ৪0৬৯ ৬5 তে ১৯৯১৬ ৬ এর সম্পর্ক ৬৮০ এর সংগে? না £)১৯ এর সংগে? যদি 


৬০ এর সংগে এর সম্পর্ক হয়, তবে এর দাবি হবে জানাজা বাইরে এবং মুসল্লি মসজিদের ভেতরে থাকার 
সুরতেও জানাজা নামাজের অনুমতি না থাকা । আর যদি জানাজার সংগে এর সম্পর্ক হয়, তবে এর ফল এই 
দাড়াবে যে, ওপরোক্ত সুরতেও নামাজের অনুমতি হবে। এ প্রসঙ্গে ওলামায়ে উসুল তথা উসুলবিদগণ এই 


'** নাসরুর রায়া £ ২/২৭৫, এ ০৮ ৮১০০ ৮৯ ০২৭ | -সংকলক। 


৯২ ১/৩১২, ২৯] ভই এ ৬৮ 2১০ 9৬৯ তষ ০১০৪ 539সঁ 351 সংকলক । 

*** দুররে মুখতার ইত্যাদিতে আছে, পছন্দনীয় মত হলো, এটি সাধারণতবাবে মাকরূহ । চাই মাইয়িত মসজিদে থাকুক কিংবা 
মসজিদের বাইরে । কেনোনা, মসজিদ তৈরি করা হয়েছে ফরজ নামাজ ও তার আনুষাঙ্গিক ইবাদতের জন্য । ইবনে আবেদিন রহ. 
বলেছেন, তবে যদি আমরা এর কারণ বর্ণনা করি মসজিদ অপবিত্র হওয়ার আশঙ্কা, তবে মাকরুহ হবে না, যখন মাইয়িত মসজিদের 
বাইরে থাকে । মাবসূত ইত্যাদিতে এদিকেই ঝৌক আছে। প্রথম কারণটিতে অস্পষ্টতা আছে। কেনোনা, এ ব্যাপারে সন্দেহ নেই যে, 
মৃতের জন্য জানাজার নামাজ একটি দোয়া ও জিকির । এগুলোর জন্য মসজিদ তৈরি করা হয়েছে । আওজাজুল মাসলিক : ৪/২৩৫, 
১৯ ভ$ ০১৯ ৬৮০ 2১৯ 1 সংকলক । 
দরসে তিরমিযী -২৩ক 


দশে তিরমিষী-৩য় খণ্ড কঃ ৩৫৪ 
নক ক্াকাউক্কক কক ৪ ৮ *৪৬৬ক৬০৬ ০৪৬ রক ঞজরুররাক্কনীবাকীকপ্করাকিকর ৯৬৪১ ০কর ক্র এ4৬৯- ৪৬ 


মূলনীতি উল্লেখ করেছেন যে, যদি কর্ম এমন হয়, যার ক্রিয়া কৃত বন্তু পর্যন্ত পৌছে, তবে তখন জরফের সম্পর্ক 
ক্রিয়া এবং কৃত উভয়টির সংগে হবে। আর যদি ক্রিয়াটি এমন হয় যে, তার বাহ্যিক প্রভাব মাফউল (কৃত) পর্যন্ত 


না পৌছে, তাহলে জরফের সম্পর্ক ক্রিয়ার সংগে হবে। সুতরাং যদি কেউ বলে ১৯৮০) ৬৪13) ৩৬০৯ ও 
1১5 ৬১৭৪ 

“আমি যদি জায়দকে মসজিদে মারি তাহলে আমার স্ত্রী এমন, তাহলে- এমতাবস্থায় যেহেতু ক্রিয়াটি কৃতের 
ওপর প্রভাব সৃষ্টি করেছে, সেহেতু কসম ভঙ্গকারি হওয়ার জন্য জায়দের মসজিদে থাকা আবশ্যক। সুতরাং যদি 
আঘাতকারি মসজিদে থাকে, আর জায়দ মসজিদের বাইরে, তবে কসম ভঙ্গকারি হবে না। এর বিপরীত ও) 


435 ১4১4৬ ১৯০ তই 19) 44০৪ এর সুরতে যেহেতু ০০৪ টি ০৬ এর মধ্যে ক্রিয়াশীল নয়, তবে গালি 
মসজিদে আর জায়দ ঘসজিদের বাইরে থাকার সুরতেও শপথ ভঙ্গকারি হয়ে যাবে ।১০৯ এই ব্যাখ্যা দ্বারা এই 
বিষয়টি স্পষ্ট হয়ে গেলো যে, তাদের উক্তিটিই প্রধান । ষীরা বলেন, মসজিদে জানাজার নামাজ ব্যাপক আকারে 
মাকরূহ। চাই জানাজা মসজিদে হোক কিংবা বাইরে ৷ কেনোনা, নামাজের প্রভাবও মৃতের ওপর পড়ে না। যার 
দাবি হলো, জানাজা বাইরে হওয়া এবং নামাজও মসজিদে হওয়া উচিত না 1১০৯ 

গাঙ্গুহি রহ. এর প্রধান উক্তি লাশ যদি মসজিদের বাইরে হয়, মসজিদে নামাজ হয়, তবুও জায়েজ নেই ।) 
এর ওপর নাজ্জাশির ঘটনা দ্বারা দলিল পেশ করেছেন যে, নবী করিম সাল্লালাছ আলাইহি ওয়াসাল্লাম জানাজার 
নামাজ মসজিদে পড়েননি 1১০৯৬ অথচ নাজ্জাশির লাশ মসজিদে মওজুদ ছিলো না। এ থেকে বুঝা গেলো, মৃতের 
লাশ মসজিদের বাইরে থাকলেও মসজিদে জানাজার নামাজ দুরুস্ত নেই ।১০৯; 

তারপর জায়গার সংকীর্ণতা কিংবা বৃষ্টি ইত্যাদি ওজরের অবস্থায় মসজিদে জানাজার নামাজ বৈধ । তখন 
আফজাল হলো, মাইয়িত, ইমাম এবং অনেক মুক্তাদি মসজিদের বাইরে থাকবেন এবং অবশিষ্টরা মসজিদে । 
কেনোনা, এই পদ্ধতিটি অনেক হানাফিদের মতে বিনা ওজরেও বৈধ 1১০১৮ 


১০» দেখুন, উসুলুশ শাশী : ৬৪, ৬৫ ১১০] "৬৪ "" +45 4১৯ » তাছাড়া দ্র-, আল-জামিউল কাবির : পৃ-৩৩ ২১৯০ ০৪ 
০০৪) 35 ০৯১৯১১ 4 ভাই 1 -সংকলক। 

১০৯ দেখুন, ফতহুল সুলহিম : ২/৪৯৫, কিতাবুল জানাইজ ১4০৯] ০435 | সুনানে আবু দাউদে বর্ণিত হাদিসের অর্থের ব্যাখ্যার 
সংগে সংশ্রিষ্ট পরিশিষ্ট ৷ হাদিসটি হলো, যে ব্যক্তি মসজিদে জানাজার নামাঞ্জ পড়ে তার জন্য কিছুই নেই । (সওয়াব পাবে না)। - 
সংকলক! 

১০৯ নাজ্জাশির ঘটনা মুসলিমে শরিফে এভাবে বর্ণিত আছে। হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাললাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নাজ্জাশির ইনতেকালের সংবাদ দেন যেদিন তার ইনতেকাল হয়েছে। তারপর তিনি লোকজন নিয়ে 
ময়দানে বের হলেন এবং চারটি তাকবির বললেন! (১/৩০৯, কিতাবুল জানাইজ)। -সংকলক । 

১০৯* দেখুন, আল-কাওকাবুদ দুররি : ২/১৮৭, ৯৮] ও৪ ০৯ ৬৮ 2৩ আও 1 সংকলকা। 

১** ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে (২/৪৫৪) তথা ইমাদাদুল মুফতিনে এই পদ্ধতিটিকে ফাতাওয়া বাজ্জাজিয়া সৃত্রে বিনা 
মাকরূুহে বৈধ সাব্যস্ত করেছেন। তবে ফাতাওয়া আলমগিরিতে (১/১৬৫,. 4৯ ৪৮০ ৪৯৮০ ৩৪ ০০১৯৪ পোনা ) এ 
সুরতেটিকেও মাকরুহ বলেছেন । যদিও উজরের সুরতে আলমগিরিতে বৈধ বলেই উক্তি আছে! -সংকলক । 

দরসে তিরমিযী ২৩৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৩৫৫ 


25717715720 
১1০৬ ০৯০৭ ০০ সিএ 258 08. ৪ ৩ তত 
অনুচ্ছেদ-৪৫ প্রসংগ : পুরুষ ও নারীর জানাজায় ইমাম 

দাঁড়াবেন কোথায়? (মতন গৃ র্‌ 


রিড 19 ৩০১ এ এ 5০ ৪ এ ০ এ 4৩ : এ ০৫ ৩ ৩০ রর 
টিলি ঠি পা ক তত পো 


34980 ৭ এ চন ০০৩ 0 4৫ ও 5155৫ ৪0459048554 
১৩ এ এন এ ডর এও নিও পরত তে লএ 5৪০ এ এ 8 


1, 386 % ৫ 

১০৩৬1 অর্থ : আবু গালেব বলেন, আনাস ইবনে মালেক রা.-এর সংগে এক ব্যক্তির জানাজার নামাজ 
পড়েছি। তিনি তার মাথা বরাবর দীড়িয়েছেন। তারপর লোকজন এক কুরাইশি মহিলার জানাজা নিয়ে এলো । 
তারপর তারা বললো, আবু হামজা! আপনি তার জানাজার নামাজ আদায় করুন। তখন তিনি খাটের মধ্যখান 
বরাবর দীড়ালেন। তখন আলা ইবনে জিয়াদ তাকে বললেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জানাজার এ স্থানে দাড়াতে দেখেছেন, যেখানে আপনি মহিলা ও পুরুষের জানাজায় দাড়ালেন? 
জবাবে তিনি বললেন, হ্যা। যখন তিনি জানাজা হতে অবসর হলেন তখন বললেন, তোমরা বিষয়টি স্মরণ 


রেখধো। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


হজরত সামুরা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, আনাস রা.-এর হাদিসটি ১০। 

একাধিক বর্ণনাকারি হাম্মাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন । ওয়াকি' এ হাদিসটি হাম্মাম হতে বর্ণনা 
করেছেন। তাতে তিনি ভুল করেছেন। তিনি বলেছেন, “গালেব সূত্রে আনাস রা. হতে'। সহিহ হলো, “আবু 
গালেব সূত্রে ৷ এ হাদিসটি আবদুল ওয়ারিস ইবনে সায়িদ ও একাধিক বর্ণনাকারি আবু গালে হতে হাম্মামের 
বর্ণনার মতো বর্ণনা করেছেন। তারা আবু গালিবের নাম নিয়ে মতপার্থক্য করেছেন। কেউ বলেছেন, তাকে বলা 
হয়, নাফে। আবার বলা হয়, রাফে'। অনেক আলেম এ মত পোষণ করেছেন । আহমদ ও ইসহাক রহ.-এর 
বক্তব্য। 


লি ও €/02 চি পাটি কি তা «৮৮৮92 ৪ গি ৯০১৯ শা 


22, ৪২ কিনি তি পেতে 
35 055০2 05 এ ৬ এ ও এএছ। 89 ৪ ৬9 ৮ এ ৬5 অ্৫), ২ 
22508 ঘন এ৫ 42০৮5 54০ ঞ। ৬০৫2: ০১১০ 08592৩১০৪86 08০ ১০ 


১০৩৭। অর্থ : সামুরা ইবনে জুনদুব রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
মহিলার জানাজার নামাজ আদায় করেছেন। তিনি তার মাঝ বরাবর দীড়িয়েছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ০৯০ ১-৯। 
শো'বা হুসাইন মুআল্লিম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন । 


দরসে ভিরমিবী-৩য় খণ্ড ০. ৩৫৬... 
রসে তিরমিযী 

৮ 4০1) ০১৯ ৩৬ ০৯ 50৩৯ ৬০ ০১৬০ নে ৩৪ ৮৯ তে ১০: ৪ ৮৩ ভা এত 
১ ৪১৯ 2০১ 0৬৯ এঞ্জ ক ০০০ 150০৯ ৩ ও 213 ০৪৪ ৩৭ মন 50১৯১1৮৩ 
শাফেয়িদের মাজহাব এই বর্ণনা অনুযায়ি, পুরুষের জানাজায় মাথা বরাবর আর মহিলার জানাজায় মাঝখানে 
দাড়াবেন।১১০ পক্ষান্তরে আবু হানিফা রহ.-এর এই মাসআলাতে দুটি বর্ণনা আছে 1১১০ একটি শাফেয়িদের 
অনুরূপ! তাহাবি রহ. এটাকেই প্রাধান্য দিয়েছেন। এটা আবু ইউসুফ রহ. হতেও বর্ণনা করেছেন।১” আবু 
হানিফা রহ.-এর প্রসিদ্ধ বর্ণনা হলো, ইমাম মৃতের সিনা বরাবর দীড়াবেন 1১১০ চাই মৃত পুরুষ হোক বা মহিলা । 


আবু ইউসুফ রহ.-এর প্রসিদ্ধ বর্ণনাও এটিই ।১১০* শায়খ ইবনে হুমাম রহ. আবু হানিফা রহ.-এর এই 
বর্ণনাটিকেই প্রধান সাব্যস্ত করেছেন । এর দলিল হিসেবে ইমাম আহমদ রহ.-এর একটি বর্ণনা উল্লেখ করেছেন। 


১১৫৪১১২০০0৯ ০ 23৩৯ ৮০ ০৪০ ০০ এ ০৯৮০ 2 এও অখড ও ও) 
“আল্লামা আবু গালেব বলেছেন, আনাস রা.-এর পেছনে আমি জানাজার লামাজ পড়েছি! তিনি মৃতের সিনা 
বরাবর দীড়িয়েছেন এবং সিনা দেহের মধ্যস্থুল 1১১০ কিন্তু এই বর্ণনা সম্পর্কে আল্লামা উসমানি রহ. ফাতহুল 
মুলহিমে+১০" বলেন 


+ গা 


45৯০৯] এ ওঠ 031 গো] ০২৯ | ভ3 
“তবে আমি এ পর্যস্ত এটি হাদিস গ্রহথগুলোতে পেলাম না।' 
হজরত শাহ সাহেব রহ. আল-আরফুশ শাজিতে বলেন, যেহেতু আবু হানিফা রহ.-এর একটি বর্ণনা এ 
অনুচ্ছেদের হাদিসের অনুকূল, সেহেতু এ অনুচ্ছেদের হাদিসের ব্যাখ্যা আবশ্যক না।+১০৮ 


*০৯* সুনানে আবু দাউদ : ২/৪৫৫, 43৮০ ৬০৯13] ৯০] ০০ পট ১৪ ০ ৪ 539৯৪ ২908 * সুনানে ইবনে মাজাহ : 
১০৭, ৪9৩৯] 5০ 5০13] 83) ১১ ৩৪ ৪৪ ০৯ ৩ ৪ 59৮ 50৪ 1 -সংকলক। 

১১০ বাদায়িউস সানায়ে : ১/৩১২ 29৩৯) ০ 2১৮০০ 95৪ ০৬ ১ ০১০ 1 -সংকলক। 

*১০১ হিদায়া ফতহুল কাদির সহকারে : ২/৮৯, ০৯ ৪৮ 2১ ত$ 4.০ 1 সংকলক । 

১১০২ শরহে মা'আনিল আছার : ১/২৭৩, ০৫58 ৩) ৬১ ০৯ ০৯ ০০ কাডি ০৯০৪ ৪ 1 সংকলক । 

155 ০ ৬৯৪ 

১১০ কারণ, এটি হলো, অন্তরের স্থল। তাতে আছে ঈমানের নূর। সুতরাং তার নিকট দীড়ানো তার ঈমানের সুপারিশের দিকে 
ইঙ্গিত । -হিদায়া ফতহুল কাদিরসহ : ২/৮৯। -সংকলক । 

১ তাহাবি : ১/২৩৭, 4০০১৪ 0 ০৯৪ ত্র ৬৯ ৪৮০ ৬৮০ ০৯০৮ ২৪1 সংকলক। 


১১০৫ ফতহুল কাদির : ২/৮৯। -সংকলক । 
১১০৮ কারণ, দুই পা ও মাথা এগুলো দুটি শাখা । সুতরাং শরিরটি নিতম্ব হতে গর্দান পর্যন্ত অবশিষ্ট হতে যাবে। সুতরাং শরিরের 


সধ্যখান হবে সীনা বা বক্ষ । বাদায়িউস সানায়ে" : ১/৩১২, ৩৯ ৬০ ৪১১০ 985 ০৪ ১ ০১৪ | -সংকলক । 

১০ ২/৫০৪, এ) ৬৪ ৮৮০ 993 50 ৩০ ৮০) 259 ৩৪ 1 সংকলক । 

*১০" জামিউত তিরমিধী আরফুশ শাজিসহ : ১/১৯৯। প্রকাশ থাকে যে, আবু হানিফা রহ.-এর প্রসিন্ধ বর্ণনাটি পছন্দ করে 
হিদায়া গ্রন্থকার এ অনুচ্ছেদের হাদিসের ব্যাখ্যা দেন। সুতরাং ইচ্ছা হলে সেখানে দেখা যেতে পারে । -সংকলক । 


তি সহ ইল ইইউ লিউ ততভলকত উজ উস কসর হদিস 5555585558২ 8524855725585588585-8555255855845555455:54754524-,54৯,৮ 


অনুচ্ছেদ-৪৬ : শহিদের ওপর জানাজার নামাজ না পড়া প্রসংগে মেতন পৃ. ২০০) 


পে ৫ 827. কত ০% ০ টা পে »* ৫ 17৫ তত লি ৩ 
১43০ | ৬৮৪ ক 025৯৭ ৯০ 0 ৯ 9 গুড ০১ ৩55 ০১ এ ৯৪ 957) শী 


শা 


তে 


৮ ০ 8 জিত 2৪৯৫ 2. তর ৪22 ঠা ঠে ৪? ১টি তি চা ৫ লিরা টি পনি ত প্র 
এ সত 9০1 54৫ লে 0৯55 ১9 ও ৩৪ ১৫ এড ৯০ 2 09৫ এ 
মিছির ৪8:87:58 £ 5,22৩ শি ৯৩ ৯৫ 5 রি 2 হে হর 
2০ ০০ 0১১০৩ তই 2৯ 3 2৩ 93৯ ৪5 ৩ উ 55 এ ৪ এ ৯১৭ শে 
্ রর ” ডাল: 
11৪ 
১০৩৮ | অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে 
ওহুদের দু'জনকে এক কাপড়ে একত্র করে জিজ্ঞেস করতেন, এ দু'জনের মধ্যে কোরআন হিফজ বেশি কার? 
যখন কারো দিকে ইঙ্গিত করা হতো, তখন তাকে কবরে আগে রাখতেন । আর বলেছেন, আমি তাদের পক্ষে 
কেয়ামত দিবসে সাক্ষী । তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন রক্ত সহ দাফন করার । তাদের জানাজার নামাজ 
পড়েননি এবং তাদের গোসলও দেওয়া হয়নি । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


হজরত আনাস ইবনে মালেক রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০১৯০ ০৬ 


এ হাদিসটি জুহরি-আনাস রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে। জুহরি- 
আবদুল্লাহ ইবনে সা'লাবা ইবনে আবু সু'আইদ সূত্রে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
আছে । অনেকে এটি হজরত জাবের রা. হতে বর্ণিত বলে উল্লেখ করেছেন। 


দরসে তিরমিযী 
ওলামায়ে কেরাম শহিদের জানাজার নামাজ সম্পর্কে মতপার্থক্য করেছেন। অনেকে বলেছেন, শহিদের 
জানাজার নামাজ হবে না। এটি হলো, মদিনাবাসীর মাজহাব এ মতই পোষণ করেন, শাফেয়ি ও আহমদ রহ. 
অনেকে বলেছেন, শহিদের জানাজার নামাজ আদায় করা হবে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে, তিনি হজরত হামজা রা.-এর জানাজার নামাজ আদায় 
করেছেন। এটি সাওরি ও কুফাবাসীর মত। ইসহাক রহ. এ মতই পোষণ করেন। 


1১০০] ১৫১৮০ ০৮০ এও উড ১১২৯ (১১০) 4 ১০ ০১3 ১১১৯ ১১০৯০ 


শহিদকে গোসল না দেওয়া সম্পর্কে একমত্য হয়েছে।১১১০ তবে শর্ত হলো, তার শাহাদাত গোসল ফরজ 
অবস্থায় যেনো না হয়ে থাকে। 


ন্‌ 





+”** সহিহ বোখারি : ১/১৭৯, ১৫ ০০৮০ ৪১৬ ২৪ 5090 58৩5 , সুনানে ইবনে মাজাহ : ১০৯, ৬ ০৮৯ তে ২৯3 
৫১8১১ পা) ৬৮৮ ৪১ 1 সংকলক । 

+** অৰশ্য হাসান ৰসরি এবং সায়িদ ইবনে মুসাইয়িৰ রহ. বলেন যে, শহিদকে গোসল দেওয়া হবে! -আল-মুগনি : ১/৫২৮, 
৫২৯, 4৩০ ০৮০১ 09 ০০০৪ ০ 4৮০১০ তি ৪০ ৯৪১] 5 : টি; এ | সংকলক । 


এ দরসে তিরমিবী- ওয় খণ্ড ও ৩৫৮ 

অবশ্য শহিদের জানাজার নামাজ সম্পর্কে ফুকাহায়ে কেরামের মতানৈক্য আছে। ইমাম মালেক, শাকেরি, 
আহমদ এবং ইসহাক রহ.-এর মাজহাব হলো, তার জানাজার নায়াজ আদায় করা হবে লা। 

আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, সুফিয়ান সাওরি, আওজায়ি এবং ইবনে আবু লায়লা প্রমুখের মাজহাব 
হলো, তার জানাজার নামাজ আদায় করা হবে । আহমদ ও ইসহাক রহ.-এর এক একটি বর্ণনাও অনুরূপ আছে। 
এটিই হিজাজবাসীর একটি উক্তিও ।৯১১১ 

ইমামত্রয়ের দলিল জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । তাতে উল্লেখ আছে যে, 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর নামাজ পড়েননি । 

হানাফিদের দলিলসমূহ নিয়েযুক্ত- 

১. মুসতাদরাকে হাকেমে বর্ণিত জাবের রা.-এর হাদিস, 
০৮০১ 50০৯৪ ভে ৪৮০০0 ০৭ এ এ ০৯৯ ৪১৯৯ 053 486 এ ভাজ এ ০১০০ ২৪ 

১১১২4১৮০ 

“হজরত হামজা রা.কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে ফেললেন, যখন লোকজন যুদ্ধ হতে 
ফিরে আসলো । .... তারপর হজরত হামজা রা. (এর লাশ) আনা হলো, তখন তিনি এর ওপর জানাজার নামাজ 
আদায় করলেন ।' 

এই হাদিসের ওপর শওকানি রহ. এবং তৃহফাতুল আহওয়াজি গ্রন্থকার এই প্রশ্ন উত্থাপন করেছেন যে, এটি 
নির্ভর করে আবু হাম্মাদ হানাফির ওপর । তিনি অপাংক্রেয় 1৮১১৩ 

এর জবাব হলো, তিনি একজন বিতর্কিত বর্ণনাকারি 1১১১ তার সম্পর্কে সহিহ হলো, তার বর্ণনা গ্রহণযোগ্য । 

২. সুনানে আবু দাউদে৯১১৭ বর্ণিত হজরত আনাস রা.-এর হাদিস, 


153০ ৮148 ০০১৯ ৬৮০ ০৮০৪ শ3 4 ০৭ ২৪১ 5৭৯১০ ০০ 485 এ০) ভোজ ভয় 091 
“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হামজা রা.-এর নিকট দিয়ে অতিক্রম করলেন, যখন তার 
লাশ বিকৃত করে রাখা হয়েছিলো । তিনি ব্যতীত অন্য কোনো শহিদের ওপর তিনি জানাজার নামাজ পড়েননি ।' 


ইমাম তাহাবি রহ.ও এই হাদিসটি বর্ণনা করেছেন ।১১১* এই বর্ণনাটির সনদও শক্তিশালী ৷ এই বর্ণনায় শর) 
“৮1৩40 ০৭ ২ ৬০০ এ৮এ বাক্য এসেছে । এর অর্থ পরবর্তীতে আসবে। 


১১১ মাজহাবগুলোর বিস্তারিত বর্ণনার জন্য দ্র., আল-মুগনি : ২/৫২৫, উমদাতুল কারি : ৮/১৫২, ১৫] ০ 2১৮] ০৩ । 
-সংকলক। 

১১১২ নাইলুল আওতার : 8/৪৬, ১৬১) ৪০ 2১. এ) | -সংকলক। 

১১১০ তুহফাতুল আহওয়াজি : ২/১৪৭। -সংকলক। 

১১১৪ যেখানে তাকে জয়িফ বলা হয়েছে, সেখানে অনেকে তাকে সেকাহও বলেছেন হাফেজ জাহাবি রহ্‌. বর্ণনা করেন, ইবনে 
আদি রহ. বলেছেন, আমি মনে করি না তার হাদিসে কোনো অসুবিধা আছে। আহমদ ইবনে মুহাম্মদ শু"'আইব রহ. তার পূর্ণ প্রশংসা 
করতেন । আহওয়াজি রহ. বলেন, আতা ইবনে মুসলিম তাকে সেকাহ বলতেন । -মিজ্ানুল ই"তিদাল : ৪/১৬৮, যুফাজ্জাল ইবনে 
সাদাকা আবু হাম্মাদ হানাফির জীবনী । (নং-৮৭২৯)। -সংকলক । 

১৮ ২/৪8৪৭, ১৯৪ ১৬১) ৬$ ০৩ 1 -সংকলক। 


১১১* তাহাবি : ১/২৪২, ৮1-১] ০০০ 2১৮৯ ৯৩ 1 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৫৯ 


*ক০০৬৬৬১০৩৭ক কন এককক্কডনককড৬ডরককককড৮ক৮০৩৪ একর করার করকরারগারীন ররর করার রা৮+৬এড৬৪ক রনী র4$০৬৮৬৫৪৭৮ কতকরক ককণাঠএক৬৪৪৩৩ক৪$৬৮০৪৪এরকক্ঞএণ্কিজগতিকচজসক্ঠএ৬ঠকরীজঠ্ঠ্কাক্কলঠররকঠ্তটজকরকতরকুককরকখ কন তএএজককককজকরিজলকউীকএককক ক ++ 


৩. মুসনাদে আহমদে হজ্জরত শাবি রহ. হতে বর্ণিত আছে, 
০১৫১৬] ৬৯১৯ ০০০ ০3৫৯3 ০৮০ ০৮৬ ৬ ১৯ ০ 05 2 এ ০০০ ১১৬৮০ ০৪০০?" 
২০৪ এ এ] ৮০৪ ০৩৪১) ০৯ পীর চেিও ৪০০৯ 253 4০ এ০। ভাটি ভা ৮5৯ তাও 0 ভ॥ 
53 ৬৪০) ৮) ০০ ০৮০ ১৭৯ জমপী ভর ৮০০ ১৯৩ ভে তি ১০৯ এ ৬০৩৭১) 5৪০৪ 4৩৪ 
১৯১০ ০৯৭ ২4৬৪ ৭০ এ ৩৯৪১০ 


“হজরত ইবনে মাসউদ রা. হতে বর্ণিত। তিনি বলেন, মহিলারা উহুদের যুদ্ধে ছিলো মুসলমানদের পেছনে । 
তারা মুশরিকদের আহত ব্যক্তিদের আসবাব উপকরণ তৈরি করে দিতো ।......... তারপর নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হামজা রা.কে রাখলেন এবং একজন আনসারি সাহাবির মৃতদেহ আনা হলো। তিনি তাকে 
তার পাশে রেখে জানাজার নামাজ আদায় করলেন। তারপর আনসারি সাহাবির মৃতদেহ তুলে নেওয়া হলো। 
আর হামজা রা.কে রেখে দেওয়া হলো। তারপর আরেক জনকে আনা হলো, তাকে রাখা হলো, হামজা রা.-এর 
পাশে । তারপর তিনি তার ওপর জানাজার নামাজ আদায় করলেন। তারপর তাকে তুলে নেওয়া হলো, আর 
হামজা রা.কে সেখানে রেখে দেওয়া হলো। এমনকি সেদিন তার ওপর সম্তরবার জানাজার নামাজ আদায় 
করেছেন।' 

এর ওপর প্রশ্ন উত্থাপন করা হয় যে, শাবি রহ. হজরত ইবনে মাসউদ রহ. হতে (হাদিস) শ্রবণ করেননি । 

এর জবাব হলো, শা'বি সেকাহ বর্ণনাকারি হতেই ইরসাল করেন । সুতরাং তার হাদিস সহিহ 1৯১৮ 

৪. সুনানে ইবনে মাজাহ ১১১৯, সুনানে কুবরা বায়হাকি ১১২০, মুসতাদরাকে হাকেম এবং মু'জামে 
তাবারানিতে+১২ ইবনে আব্বাস রা.-এর হাদিস আছে, 


৯ 5১০৯৬ ০১৯৪০ 5৮ ৬৮ ৮৮০৪ ০৯৪ 5৯৯ ৮9৪ ০৮৯৩ 4৮০ এস ভোতক এ9 ০১৮০ শে ভে 205 
116৮ ১০৬ ১৯ ৩৪ ১১১ ৩১৯১৪ ১১ ৩ 


১১১৭ নাসবুর রায়া : ২/৩০৯, ১৬ ৪৮ 5১০] ১৬১৯৭ ০৫50 ৯৪) 

মুসান্নাফে আবদুর রাজ্জাকেও এই বর্ণনাটি শাফেয়ি রহ. হতে হজরত ইবনে মাসউদ রা.-এর উল্লেখ ব্যতীত মুরসালরূপে বর্ণিত 
আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হামজা রা.-এর ওপর উহুদের যুদ্ধে সম্বরবার জানাজার নামাজ 
আদায় করেছেন। যখনই কোনো একজনের লাশ আনা হতো এবং তার ওপর জানাজার নামাজ আদায় করতেন, তখন হামজা রা. 


সেখানে থাকতেন। একই সংগে তারও জানাজার নামাজ আদায় করতেন । (৩/৫৪৬, ৫৪৭, নং-৬৬৫৩, ১3৬] (৮৮০ ৮১৮০০ ২০৪ 
4৫9 1 সংকলক । 

১১১৮ হাফেজ জাহাবি রহ. তাজকেরাতুল হুফফাজে বর্ণনা করেন, আহমদ আল আজালি রহ. বলেন, শাবির মুরসাল সহিহ । তিনি 
সহিহ ব্যতীত প্রায় কখনো ইরসালই করেন না। (১/৭৯, ৮০, শা'বির জীবনী, নং-৭৬। -সংকলক। 

১১৯ ১০৯ 4১১ ০1৬9] ৪৮০ 5১ ও *উ 0 ৪1 সংকলক! 

১২৭ ৪/১২ ১৯০15 4০ ০০০০ 05 4০ 4০ কাত কম 0 ০5০ ০০ অত । সংকলক । 

১২১ মুসদাতরাকে হাকেম (মারিফাতৃস সাহাবা : ৩/১৯৮), যু'জামে তাবারানি | -নাসবুর রায়া : ২/৩১০। 

এই বর্ণনাটি তাহাৰিতেও বর্ণিত হয়েছে । দ্র. ১/২৪২, ৮1-4-50 ৪১০ ৪১১০১ ৪১৪ * সুনানে দারাকৃতনিতেও বর্ণিত আছে। দ্র, 
8/১১৬, নং-৪৩, ৪৭, কিতাবুস সিয়ার । তাছাড়া দ্র., তাবাকাতে ইবনে সাদ : ৩/১৪ | -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৬৩ 


।%। ক জার কককওএগজঠকখত্কাবজজকড জর কও তএকজকীককরীররাতকড়াউউিত কচ স্বীকউ কন্যা পউউজককরীকটিকউক কক এ+ ২৭৪ রজনী কত ১কক ৮৬৮4 এজ৫-৪কককএ৩৪ক উকি প্রজরারজন্কউজরক কর ওক্কককজকতক০৬৪৪৫৪৪ ০ তক ক কক+ কনক কজন ৪4০৪ নএক কিক কক ওক স+ কক এত পরার সদ করুকপ্রন্ কক লঞ্ক, 


“তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উহ্দের যুদ্ধে তাদেরকে আনলেন। তারপর দশজন 
দশজন করে তাদের ওপর নামাজ আদায় করলেন। আর হামজা রা. যেমন ছিলেন তেমন অবস্থায় সেখানে 
পড়েছিলেন, অথচ অন্যদেরকে সেখান হতে তুলে নেওয়া হতো । 

এই বর্ণনার ওপর ইয়াজিদ ইবনে আবু জিয়াদের কারণে প্রশ্ন করা হয় । তবে এর জবাব হলো, তিনি 
মুসলিমের বর্ণনাকারি । যেখানে তাকে জয়িফ বলা হয়েছে, সেখানে সেকাহও সাব্যস্ত করা হয়েছে ।১১২২ 

৫. সহিহ বোখারিতে১১২৩ উকবা ইবনে আমির রা. হতে বর্ণিত আছে, 


চে] 2১৭] ৬৮০ 4১৮০ ৬ ০৯। ৮০ ৬৮০৪ ৩৪৪ ০৯ ৯৬৬৪ 95 এএ। ৬৮০ তই ও? 
“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসে উহদের যুদ্ধে অংশগ্রহণকারি শহিদদের 
ওপর জানাজা নামাজের মতো নামাজ আদায় করলেন।' এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ওফাতের কিছুদিন আগেকার ঘটনা ।১১২ যার হাকিকত সামনে আসছে। 
৬. তাহাবিতে১১২ হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রা. হতে বর্ণিত আছে, 
৮৩ 589 43০ এত ৯১০৪ দীন ৪১৯৯৭ ১৯ ০2০৭ ও ৪ এ ভাত আ। ০১৯ 9) 
(৫৮০ 4০৩ ০৫৭৮০ ৮৪১ 05৬৮ এও ওঠ ০১ ৩৭০৪৪৫ 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে হামজা রা.কে নির্দেশ দিলেন। তখন তাকে চাদর 
দিয়ে ঢাকা হলো। 
তারপর তিনি তার ওপর জানাজার নামাজ আদায় করলেন। তাতে নয় তাকবির দিলেন। তারপর 
শহিদদেরকে উপস্থিত করা হলো। তাদেরকে কাতারবন্দি করা হলো এবং তাদের ওপর তিনি জানাজার নামাজ 
পড়ছিলেন। সংগে সংগে হজরত হামজা রা.-এর ওপরও নামাজ পড়ছিলেন।' 
প্রশ্ন : এর ওপর প্রশ্ন করা হয় যে, হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রা. উহুদের যুদ্ধের সময় শুধু দু'বছর 
বয়সের ছিলেন। কেনোনা, হিজরতের বছর তার জন্ম হয়েছে।**২ অথচ উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় 
হিজরিতে 1৯১২৭ 


১১২২ হাফেজ জায়লায়ি রহ. বলেন, তার হাদিস জয়িফ হলেও লেখা যায় । ইমাম মুসলিম রহ. তার হাদিস অন্যের সংগে মিলিয়ে 
বর্ণনা করেছেন । সুনান গ্রস্থকারগণও তার হাদিস বর্ণনা করেছেন । আবু দাউদ রহ. বলেছেন, তার হাদিস বর্জন করেছেন বলে, আমি 
কাউকে জানি না। -নসবুর রায়া : ২/৩১১। হাফেজ জাহাবি রহ. তার সম্পর্কে বর্ণনা করেন, আলি ইবনে আাসেম রহ. বলেছেন, 
শো'বা রহ. আমাকে বলেছেন, আমি যখন ইয়াজিদ ইবনে আবু জিয়াদ হতে (হাদিস) লিপিবন্ধ করি তখন অন্য কারো কাছ হতে 
লিপিবন্ধ করার কোনো পরোয়া করি না। -মিজানুল ই'তিদাল : 8/৪২৩, নং-৯৬৯৫। প্রকাশ থাকে যে, এখানে ইয়াজিদ ইবনে আবু 
জিয়াদ দ্বারা উদ্দেশ্য কুফি, দিমাশকি নন । -সংকলক । 

১৯২৩ ১/১৭৯, ১৪৫০২) ০৮০ 5১১০ 3 ১৩ 1 -সংকলক। 


১২ এ কারণে এই বর্ণনাটি বোখারির কিতাবুল মাগাজিতেও এসেছে। তাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উহুদের যুদ্ধের শহিদদের ওপর আট বছর পর জানাজার নামাজ আদায় করেছেন, যেনো জীবিত ও মৃতদেরকে তিনি বিদায় 


জানাচ্ছেন । দ্র. ২/৫৭৮, ২ 5575 ১৩ 1 -সংকলক। 

১১২৫ ১/২৪২, ৮1১] ৬৮০ ৮১১০ ৪ 1 সংকলক । 

১১২* দ্ব., উসপুল গাবা : ৩/১৬১, ১৬২। “সংকলক । 

১২" এজন্য হাফেজ রহ. লিখেন, উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরির শাওয়াল মাসে। -ফতহুল বারি : ৩/২১১, ৪১০] ০৪৬ 
১১ ৬৮০ 1 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৬১ 


এ 
তে ত+ক্ক্তকিজন্তক্রগিক্কক্রাব্রতরককঠজজকক্ঠকক্কক্রখ্রজকরতকঠরকজরকককিভডরকতবকাজকরকরকগজররএজ্ঞসক১6+8৮৩০৯৪85৬58০৯ক উর ররর পরিকর ওউরজ্রঞ্রুকককররকঞকওককঞরাক্করীকককেডডকরাএকা্রাকতককীকরকীরজকউকিকক্জীকিকক্থএ্গ্জরবকরক্ররজজককককককিনীককতততকজঠজতরতকতর কক কতক ক 


জবাব : তবে এর জবাব হলো, এটা সাহাবির মুরসাল, যা সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য 1১১২৮ 
৭. তাহাবিতে১১২৯ আবু মালেক গিফারি রহ.-এর মুরসাল বর্ণনা আছে, 


৯) ১১,১ 430০ 401 1১০ 0 0৯৯০ ০৫৪৮০ ৮০৪৪ 5১০৯ ৯৯১০১ 2০৪ ৯ ১৯ এ 04 2 ০5 
১১ +3৮০ 41 ৯০ 4০ ০১৭০ ০৫৯০ এন ৬০৯ ৬০ ৯০০৯৩ ০৪০ এ বিশ ৪০৩৪ ৫০০৯৭ 
“উহুদের যুদ্ধের শহিদদের হতে নয়জনকে উপস্থিত করা হতো, আর দশম ব্যক্তি থাকতেন হামজা রা. । 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর জানাজার নামাজ আদায় করতেন। তারপর তাদেরকে 

সেখান হতে বহন করে নিয়ে যাওয়া হতো । তারপর আরো নয়জন আনা হতো । তিনি তাদের ওপর নামাজ 
আদায় করতেন আর হামজা রা. সেখানেই তার স্থলে থাকতেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের ওপর জানাজার নামাজ আদায় করেছেন ।' 

৮. আবু দাউদ রা.-এর মারাসিলে+”” হজরত আতা রহ. হতে বর্ণিত আছে, 48 ৮৮০ ২০] ৯০ : 08 


১৯) 518 ০ ০৮১ 4১০ 

'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের ওপর জানাজার নামাজ আদায় করেছেন ।' 

৯. সুনানে নাসায়িতে ১১৩১ হজরত শাদ্দাদ ইবনুল হাদ রা. হতে একটি ঘটনা বর্ণিত আছে, তাতে তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বেদুইনের আগমন ও ইসলাম গ্রহণ এবং যুদ্ধে 
অংশগ্রহণ করে শহিদ হওয়ার আলোচনা করেছেন৷ এতে তিনি তিনি পরবর্তীতে বলেন, 


| 4০ ০০ 4১5 023 46 এ ৪1৮০ কটা এস ৬৪ 253 435 এ গোলে ও 45 ৩ 

“তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জুব্বা দ্বারা কাফন পরিয়েছেন। তারপর 
তাকে আগে বাড়িয়ে তার ওপর জানাজার নামাজ আদায় করেছেন ।' 

এই বর্ণনাটি তাহাবি রহ.ও উল্লেখ করেছেন 1১১০২ 

প্রশ্ন : এর ওপর আল্লামা শওকানি রহ. প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেছেন, শাদ্দাদ ইবনুল হাদের 
হাদিসটি মুরসাল ৷ কেনোনা, তিনি তাবেয়ি 1১১৩৩ 

জবাব : এর জবাব হলো, শাদ্দাদ ইবনুল হাদ রা. নিঃসন্দেহে সাহাবি । বোখারি রহ. তার সম্পর্কে বলেন, 
'তিনি সুহবতপ্রান্ত তথা সাহাবি+১ এবং হাফেজ রহ. তাকরিবুত তাহজিবে১১ বলেন, “তিনি সাহাবি । খন্দক ও 
পরবর্তী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ।' 


১৯৮ 


ইবনুল হাম্থলি রহ. কাফউল আছার গ্রন্থে বলেছেন, তাফসিলে পছন্দনীয় মত হলো, সাহাবির মুরসাল ইজমায়িভাবে গ্রহণ 
করা........ । -কাওয়াইদ ফি উলুমিল হাদিস : ১৩৮, (১৭১১। ০.০ 1 -সংকলক। 


১৯ ১/২৪২, 28] ৬১০ 2১০ ৬৩ 1 -সংকলক। 

১৮৮ পৃষ্ঠা-১৮, ৮1] ৪৮ ৮১৯ 5০ 1 -সংকলক। 

১১১ ১/২৭৭, ০1১৬] ৬১০ 2১৮০ ১১১ 1 -সংকলক। 

শরহে মাআনিল আছার : ১/২৪৪, ০1১4১] ০০ ১.০] ০১৪ | -সংকেলক। 


*** নাইলুল আওতার : 8/৪৭, ১১৫১] ০১০ 5১০০] ২১5 -সংফলক । 
১৮৮ তাহজিবুত তাহঞ্জিব : ৪/৩১৯, নং-৫৪৬। -সংকলক । 
১০ ১/২৪৮, নং-৩৩। -সংকলক। 


১১৬০২ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ৩৬২ 


১১২০৯০০০০০৪৯১ ২০৪৪০৪৪৪২৪০ ০৯১৪ ৪৯ ৫৯৮৪৯৮৯৯০২৩০৪৯৯৪৪১৩৩৯৩৬৯০৯৩ ৩৯৩ককক ৯ ৪৫ ৫৯৯৯৯ উতত ৯৯৯৪৯৯৮৯৯৯৯ ৯৬২৩ এ৬ক তত ক৪৯৪৯৯০৫২৪৭১১৭৩০৯এ৯২৯-০১৩৯৬২০০৯৬৬৬৯ত৫ত সত ৬পশিটিতনিতসপতর তত হত তত পা তা 


থাকে তবুও বর্ণনার আধিক্যের কারণে এর ক্ষতিপূরণ হয়ে যায়। 

অবশিষ্ট আছে, জাবের রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । তাতে শুহাদায়ে উহুদের ওপর জানাজার 
নামাজ আদায় করার কথা অস্বীকার করা হয়েছে। যেহেতু ওপরযুক্ত বর্ণনাগুলো দ্বারা তাদের জানাজার নামাজ 
প্রমাণিত হয়ে গেছে, সেহেতু এই হাদিসের ব্যাখ্যা দেওয়া হবে । এ কারণে এর বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। 

ইমাম তাহাবি রহ. এর জবাব দিতে গিয়ে এই সম্ভাবনা উল্লেখ করেছেন যে, হতে পারে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে তাদের জানাজার নামাজ পড়েননি এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। তবে তিনি সাহাবায়ে কেরামকে তাদের জানাজার নামাজ আদায় করার নির্দেশ 
দিয়েছিলেন 1১১৩৯ সুতরাং যেসব বর্ণনায় শুহাদায়ে উহুদের জানাজার নামাজ আদায় করার কথা অস্বীকার করা 
হয়েছে, সেগুলো এরই ক্ষেত্রে প্রযোজ্য । তবে এই ব্যাখ্যার ভিত্তিতে সমস্ত বর্ণনার মাঝে সামগ্রস্য বিধান হয় না। 


দ্বিতীয় ব্যাখ্যা হলো, এ অনুচ্ছেদের হাদিসে +$3৮ ০.০ শে ছারা উদ্দেশ্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হজরত হামজা রা. ব্যতীত অন্য কারো ওপর স্বতস্ত্রভাবে নামাজ পড়েননি । বরং একাধিক সাহাবির 
ওপর একসংগে নামাজ আদায় করেছেন। এ ব্যাখ্যাটি আহকারের মতে সঠিক এবং আফজাল । কারণ, এর 
আলোকে সামগ্রিকভাবে বর্ণনাগুলোর মাঝে সামঞ্তস্য বিধান হয়ে যায় ।১১৩ 

বাকি আছে, হজরত উকবা ইবনে আমের রা.-এর বর্ণনা । যাতে ওফাতের কিছুদিন আগে দ্বিতীয়বার 
শুহাদায়ে উহদের ওপর নামাজের উল্লেখ আছে। এতে যদিও একটি সম্ভাবনা এটিও যে, এর ছ্বারা শুধু দোয়া 
উদ্দেশ্য । যেমন, ইমাম নববি১১৩ রহ. এ মতটি পছন্দ করেছেন। তবে একটি শক্তিশালী সম্ভাবনা এটিও যে, 
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর নিয়মতান্ত্রকভাবে জানাজার নামাজ আদায় করেছেন 1১১৯ 
আর এই দ্বিতীয়বার জানাজা পড়া শুহাদায়ে উহুদের সংগে বিশেষিত ছিলো । 

ইমাম তাহাবি রহ.-এর এই ব্যাখ্যাও করেছেন যে, উহুদের যুদ্ধের সময় জানাজার নামাজ ওয়াজিব ছিলো 
না। পরবর্তীতে যখন এটি ওয়াজিব হয়েছিলো, তখন দ্বিতীয়বার নামাজ আদায় করেছেন ।১১০ 


১১০১ শরহে মা'আনিল আছার : ১/২৪১। -সংকলক। 
১১৩৭ শুহাদায়ে উদ এবং হজরত হামজা রা.-এর ওপর জানাজার নামাজ সংক্রান্ত হাদিসগুলোতে সংখ্যার ব্যাপারে বাহ্যত 
বিরোধ মনে হয়। এর সংগে সংশ্লিষ্ট আলোচনা ও সামগ্রস্য বিধানের জন্য দ্র. নসবুর রায়া : ২/৩১২, ৩১৩ এবং ই 'লাউস সুনান : 


৮/৩০৯-৩১১, ১১৩১) ৬১০ ৪১৭ এত | সংকলক 
১১০৮ আল-মাজমু' শরহুল মুহাজ্জাব : ৫/২৬৫, 43০ ৪১০ ১৫৯০ ০০ ৬১ ০৬৪ ১৯1১৩ ভা 65 1 সংকলক । 
১১০৯ যেমন, বর্ণনায় ০১ ৪০ 43১০৬ শব্দ দ্বারা এ অর্থই বুঝে আসে এবং দোয়া বিশিষ্ট সম্ভাবনা খণ্ডিত হয়ে যায়। যদিও 


আল্লামা নববি রহ. 2৯ ০১০ 4১০৬ এরও এই ব্যাখ্যা দিয়েছেন যে, মৃতের ওপর জানাজা নামাজের দোয়ার মতো তাদের জন্য 
দোয়া করেছেন। -মাজমু* : ৫/২৬৫। তবে এই ব্যাধ্যা স্পষ্ট বিষয়ের বিপরীত । এজন্য আল্লামা আইনি রহ. এর রদ করেছেন 


তীব্রভাবে । -উমদাতুল কারি : ৮/১৫৬, ১১৬৮) ৪০ 5১১০] 5৭৪ 1 সংকলক । 
১১৪০ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. তাহাবি : ১/২৪৩, ৮1১৬১ ৬০০ 2১০॥ ৪৪ 1 -সংকলক। 


58575577555 পু 
উঠা ০৮ 2১৮] ও 6৬ 0 আর 
এর কবরে ওপর জানাজার নামাজ আদায় করা প্রসংগে অত পৃ. ২০১) 
51881085805 3 5 এআ ৩০ ভর ৩044 ভ্। (5 ৩৬ - ৭৭ 


পে টিন লা 7৮ 68৫০০ ১৫০ 82141 তে নি 


৯১ ০০০০ 09 এ৫ বিিম 4585 2: রান 

১০৩৯। অর্থ : শাবি রহ. বলেছেন, এমন এক ব্যক্তি আমাকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লামকে যিনি দেখেছেন। তিনি একটি উঁচু কবর দেখেছেন, তখন তিনি তার সাহাবায়ে কেরামকে 

পেছনে কাতারবন্দি করে জানাজার নামাজ আদায় করলেন। তাকে বলা হলো, আপনাকে এ সংবাদ কে দিলো? 
জবাবে তিনি বললেন, ইবনে আব্বাস রা. ৷ 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আনাস, বুরায়দা, ইয়াজিদ ইবনে সাবেত, আবু হুরায়রা, আমির ইবনে 
রবিয়া, আবু কাতাদা ও সাহল ইবনে হুনায়ফ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০.০ ০.৯। 

সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । এটি শাফেয়ি ও ইসহাক রহ.-এর 
মাজহাব। অনেক আলেম বলেছেন, কবরের ওপর জানাজার নামাজ আদায় করা যাবে না। এটি মালেক ইবনে 
আনাস রহ.-এর মাজহাব । পক্ষাস্তরে আবদুল্লাহ ইবনে মুবারক রহ. বলেছেন, যখন জানাজার নামাজ না পড়ে 
মৃতকে দাফন করা হয়, তখন তার কবরের ওপর জানাজার নামাজ আদায় করা হবে। 

ইবনে মুবারক রহ. কবরের ওপর জানাজার নামাজ আদায় করার মত পোষণ করেন। ইমাম আহমদ ও 
ইসহাক রহ. বলেছেন, কবরের ওপর একমাস পর্যন্ত জানাজা পড়া যাবে । তারা বলেছেন, ইবনুল মুসাইয়িব হতে 


বেশির ভাগ শুনেছি যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্মে সাদ ইবনে উবাদা রা-এর কবরের 
97557555 


এ পরি 
৫৮০ লট 


ক 4৪৫ ০০ ১5০ »| ৩০ তত 53 9১০০৭ ০0: রি 


$45 ১,০৭০ ১/1০০,- 

১০৪০। অর্থ : সায়িদ ইবনে মুসাইয়িৰ হতে বর্ণিত আছে যে, উম্মে সাদ রা.- এর ইনতেকালের সময় নবী 

করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না। তিনি যখন এলেন, তখন তীর জানাজার নামাজ 
আদায় করলেন, অথচ তখন তার মৃত্যুর একমাস অতিবাহিত হয়ে গেছে। 


দরসে তিরমিযী 
1 0515 ০, 3 43০ 41 ০০ এ) 919 ০০ ৬১৪এ : ৬৯০। (১১৬ ৯১ ৬] ০০৪ 
২০০ ০০৩০ 0৮ 038 £ 455৭ ০০ এ ০3495 ০৮৮০ 40 4২৯৮০ ১০০৬ ১৪ ২০৬০ 





*১ সহিহ বোখারি : ১/১৭৮, ০৯ 0 ১ 81 ০১০ 2১৮ ০০১৪, সহিহ মুসলিম ১/৩০৯, ১০ 2১১০] ৩৪৩ 39৯0 585 
১৪) । -শংকলক । 
১ অর্থাৎ, দূরে, কবর হতে ভিন্ন । -সংকলক । 


দরসে ভিরযিষী-৩য় খু 2 ৩৬৩৪ 


5০০৩ উন কতক ৮৩৩৬ ৩৬৩৬০ ৯৮৬৮৬ লক ৪ ৪৩ 5 ৬ ৯৬৪ তত ৯$ এজ পাট তক ভিজ কত ও খটকা» ৬৯৬ কলকাতা রজত ৪৩৩৫ ডল একক রও কজউজডকর তত তত কক রজব কউ কক জক৬৮০৭ ৩৪ কক ওকতিরি ৬৬ এত কউককজক্বাতিজিতকী্ জকীতিত উপর্জব্ জজ তব জততছিততত ২৮৬ ০০৮১ উঠি তত তত শত তত 


ফুকাহায়ে কেরামের মতানৈক্য আছে কবরের ওপর জানাজার নামাজ সম্পর্কে। মালেক রহ.-এর মতে 
কবরের ওপর নামাজ আদায় করা ব্যাপক আকারে নাজায়েজ ।১১১ অর্থাৎ, চাই এই মৃতের ওপর আগে জানাজা 
নামাজ আদায় করা হোক কিংবা না হোক। 

ইমাম শাফেয়ি, আহমদ ও দাউদ জাহেরি প্রমুখের মাজহাব হলো, যে ব্যক্তি মাইয়িতের জানাজার নামাজ 
পড়তে পারেননি, তার জন্য কবরের ওপর জানাজার নামাজ আদায় করার বৈধতা আছে। 

হানাফিদের মাজহাব হলো, কবরের ওপর জানাজার নামাজ শুধু মাইয়িতের গার্জিয়ানের জন্য বৈধ । যখন 
তিনি দাফনের আগে নামাজে শামিল হতে না পারেন। কিংবা তখন বৈধ । যখন তিনি দাফনের আগে নামাজে 
শামিল হতে না পারেন। কিংবা তখন বৈধ যখন কাউকে নামাজ ব্যতীত দাফন করে দেওয়া হয়, এছাড়া 
হানাফিদের মতে বৈধতার কোনো পন্থা নেই। 

তারপর যাদের মতে কবরে জানাজার নামাজ আদায় করা বৈধ । তারা এই বৈধতার জন্য নতুনভাবে দাফনের 
শর্ত আরোপ করেন। এজন্য ইমাম শাফেয়ি রহ.-এর মতে, দাফন করার পর হতে নিয়ে একমাস সময় পর্যন্ত 
নমাষের অবকাশ আছে ।১১%৪ 

আবু হানিফা রহ.-এর মতে যে দুই সুরতে কবরে জানাজার নামাজ আদায় করা বৈধ, সে বৈধতা শুধুমাত্র 
এতোট্ুকু সময় পর্যন্ত, যতোক্ষণ পর্যন্ত মৃতের দেহের অংশগুলো বিক্ষিপ্ত না হয়ে যায়। তারপর এর সীমা বর্ণনা 
করা হয়েছে তিনদিন। তবে আসাহ হলো, এর কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত নয়। বরং স্থানের পার্থক্যের 
কারণে হুকুমের পার্দক্য হতে পারে । মূল ভিত্তি এর ওপরেই যে, মৃতের দেহের অংশগুলো যেনো বিস্ষি্ না হয়ে 
যায় 1১১৪৫ 

সারকথা, দুই পদ্ধতি ব্যতীত অন্য কোনো সুরতে আবু হানিফা রহ.-এর মতে কবরের ওপর জানাজার 
নামাজ আদায় করা অবৈধ । 

আমাদের দলিল তাবারানিতে বর্ণিত হজরত আনাস ইবনে মালেক রা.-এর হাদিস, 


৬৯৮ 03) (৬) 003) 24) 588] 052 7900 ৬৮০ ৬৮৮০৪ 01 ভে) ৯3 49০ এ ভোটীন ভি 0) 
৯ (.)৯১৯০৯ ০১১৯ 3 ১5331 ডঃ 
“কবরে জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । (হাইছামি রহ. 
বলেছেন) এটি তাবারানি আওসাতে বর্ণনা করেছেন। এর সনদ সহিহ 1১১৪৬ 


১১৪৩ অবশ্য ইমাম মালেক রা.-এর একটি শাজ তথা বিরল বর্ণনা হলো, কবরের ওপর জানাজার নামাজ আদায় করার বৈধতা । - 
আওজাজুল মাসালিক : ৪/২২৩, ১9২৯] ৬১৮০ 78:51 1 সংকলক । 

১৯৪৪ আল্লামা নববি রহ. বলেন, দাফনকৃত ব্যক্তির ওপর জানাজার নামাজ আদায় করা কত সময় পর্যস্ত বৈধ হবে । এতে ছয়টি 
পদ্ধতি আছে। ১. তিনদিন পর্যস্ত তার ওপর জানাজা পড়তে পারবে, এরপর পড়বে না। ২. একমাস পর্যন্ত । ৩. যতোক্ষণ পর্যন্ত তার 
শরির না ফুলে। ৪. তার ওপরে তারা নামাজ পড়বে যাদের ওপর তার ইনতেকালের দিন জানাজার নামাজ ফরজ হওয়ার যোগ্যতা 
ছিলো । ৬. সর্বদা তার ওপর নামাজ পড়তে পারবে । এ মত অনুযায়ি সাহাবায়ে কেরামের কবরের ওপর এবং তাদের পূর্ববর্তীগণের 
কবরের ওপরও জানাজার নামাজ এখন বৈধ হবে। সমস্ত সাথিই এ উক্ভিটিকে দুর্বল সাব্যস্ত করার ব্যাপারে একমত ৷ -আল-মাজমু' 


সংক্ষিপ্তাকারে : ৫/২৪ ৭, 4৬3 )১% ১০ ১০ ৬1০ 14 1 -সংকলক । 

১১*৭ মাজহাব ইত্যাদির বিস্তারিত উক্ত বর্ণনা বিদায়াতুল মুজতাহিদ : ১/২৩৮, ২৪১০৪ 41 50331 ০১৯০ ০৭৯। ০০৪ 
এবং বাদায়িউস সানায়ে" : ১/৩১৫, ৯১৫) ৮ ১০০০ ৩১ 4৭ 0৮৯০৩ 0৬ এও হতে গৃহীত। -সংকলক । 

১১** মাজমাউজ্জ জাওয়াইদ : ৩/৩৯, 3৯5) ৯২ 59১৯ ৫০০ ৮১৮০ ৮৪ 1 -সংকলক । 


নর রা রা রর রর্হ্ারাা রাজারা বারা 


সুতরাং হুবহু কবরের ওপর জানাজার নামাজ আফজালরূপেই নিষিদ্ধ হবে 1১১৪৭ 

আমাদের আরেকটি দলিল উম্মতের তাঁআমুলও যে, পূর্ববর্তী ও পরবর্তী মনীষীদের মধ্য হতে কেউ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের ওপর জানাজার নামাজ পড়েননি । অথচ 
আম্বিয়া আ.-এর দেহ মুবারক হুবহু সংরক্ষিত থাকে । জমিন এগুলোর সামান্যতম ক্ষতি করতে পারে না 1১১৪ 

এ অনুচ্ছেদের হাদিসের বিষয়টি অবশিষ্ট রয়ে গেলো। আসলে এটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বৈশিষ্ট্য । কেনোনা, তিনি সমস্ত মুমিনদের তন্বাবধায়ক ছিলেন । যেমন, বলা হয়েছে, 


“4১১১৯ ৫০) রি ১১০%৭] 19) ৬৭১0, 
তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের সস্তা অপেক্ষা মুমিনদের অধিক নিকটবর্তী ছিলেন । 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের ওপর মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রা.-এর হাদিস দলিল, 


45০ 30 0০ 0 ০৮০০ 4৪০ এ ভোজ 4০ ৯১) ৯৬ ১১৪) ১৯৯০০] ৯৫ ৩ 51১৯৯ 9১৭ ৩) 
১১:৪০ ৬০55 2:38 ০০৭ ৬ ১৭1১৯০০০9৩৩ 05 ওএস 25 ১৬ 2 এ এ 21909 
৬:১৮ ০৫] 935 4 ০015 ১৯) ০ 4০৬ 55৬4 059] ১৬৬ ০): শি ০১ ০১৪০ ১০৪ ০558 


১১৫০ ৫৪)০ 

'একজন কৃষ্ণাঙ্গ মহিলা কিংবা এক যুবক মসজিদ ঝাড় দিতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে হারিয়ে ফেললেন। তারপর এই মহিলা কিংবা যুবক সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকজন 
বললো, তিনি ইনতেকাল করেছেন। জবাবে তিনি বললেন, তোমরা আমাকে সংবাদ দিতে পারলো না। 
বর্ণনাকারি বললেন, লোকজন যেনো এ মহিলার বিষয়টিকে বা এ পুরুষের বিষয়টিকে হালকা করে দেখলেন । 
তারপর তিনি বললেন, তোমরা আমাকে তার কবর দেখিয়ে দাও। তখন তারা তার কবর দেখিয়ে দেন। ফলে 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেন। তারপর বললেন, এই সমস্ত 
কবরবাসীদের ওপর কবর অন্ধকারে ভরপুর । আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এগুলোকে নূরে পরিপূর্ণ 
করে দিবেন, তাদের ওপর আমার জানাজার নামাজ আদায় করার বদৌলতে ।" 

এই বর্ণনার শেষ বাক্যটি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের দলিল। এর চেয়ে আরো 
বেশি স্পষ্ট বর্ণনা সহিহ ইবনে হাব্বানে বর্ণিত জায়দ ইবনে সাবেত রা.-এর বর্ণনাটি। 
৬৯ 555 21908 ০ 0৩ ০৮ ৫৯ 1 লি ৪০ এ ৭49 4০ এএ এছ 00549 ৬০ 0৯১৯ 
২৪৪ ১৪ ০ ৯০৮ ০৩ ও ০৪১৪ ২ 10 3৬ 2 এ ০০4০৬ ১৬৬ ৪ 2125 তি ০০ 3 20 


++১১৫১০১) 430০৫) 44১ 0 5 ৯৪) ৬০ ৯ £ ০৪ 4৯৬) 4৪০ পু ১৫৫ ০0 4 ৬১৯৭০ মি ৯54৮ 





++ ফতন্ুল যুলহিম : ২/৪৯৮, 75] ০ 2১ ৬৬ ৮৯ ৬৮০৪1 -সংকলক । 
১১৪৮ সূত্র এ । -সংকলক। 
সূরা আহজাব : আয়াত-৬, পারা-২১। -সংকলক | 

১৭০ ১/৩০৯, ৩১০, কিতাবুল জানাইজ । -সংকলক । 

*** এই বর্ণনাটি সহিহ ইবনে হাব্বান ব্যতীতও মুসতাদরাকে হাকিমেও (৩/৫৯১, কিতাবুল ফাজাইল) এসেছে! ইমাম হাকেম 
রহ.-এর ওপর নীরবতা অবলম্বন করেছেন । তাছাড়া মুসনাদে আহমদেও (৪/৩৮৮) বর্ণিত আছে। দ্র, নাসবুর রায়া এর হাশিয়া 
বুগইয়াতুল আলমায়িসহ (২/২৬৫, ৯০] ০ ৪১০০৪ ৬৪ ০০৯5) । 


১১৪৮ 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৮ ৩৬৬ 


১২১০৮৯১৯১৯১০৪০৯৪৯৩০ ১৮৪ ৩০০৬ক৪৪২০৯৯৪৭৪৯৯০৮৪৯৮৪৭৯৯৬৬৯৪কলল তক উল ভ$ ছিল এ ৫৩ কক উকি সউিত৯ক৯ল৪এ কক ৪ ৪৯৫৪ ৯৪৮ ০৪৯০৭ বক উর জিকির তিতির এত সত ততিকিক সত ৩৬৪ ত৮৯কপ এত ১৯ সতত পতিত তত তা তত, 


(কেবর)। তখন তিনি তাকে চিনতে পারলেন । জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে তার সম্পর্কে সংবাদ দিলে না 
কেনো? ভারা বললেন, আপনি কায়লুলা দপুরের বিশ্রাম) করছিলেন । আপনি ছিলেন রোজাদার ৷ তিনি বললেন, 
এমন করো না যে, আমি যেনো এ রকম না জানি। তোমাদের মাঝে যে কোনো মৃতের ইনতেকালের পর 
আমাকে অবশ্যই সংবাদ দিবে । কেনোনা, আমার নামাজ তার ওপর রহমত্থরূপ ৷ বর্ণনাকারি বললেন, তারপর 
তিনি কবরের পাশে এলেন। তারপর আমরা তার পেছনে কাতার করে দীড়ালাম। এর ওপর তিনি চারটি তাকবির 


বললেন ।' 


950 ০ ০৮০৩ 4৪৪ ঞ। ০০৩ নে 2৩ ৩৪ পক ও ও 
অনুচ্ছেদ-৪৮ : নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 
নাজ্জাশির ওপর জানাজার নামাজ প্রসংগে মেতন পৃ. ২০১) 


পি 5৫ রা 


১৪ ০১১৯৮) [2৭ ১০০ ও ০০০০ %। 454) এ এ ৪ ৬৮০: ০5 9০75৫ 
+০:০৮।৫ কি ০ পা পানি চি তাত রি 
দিবা তেন রর 
১০৪১। অর্থ : ইমরান ইবনে হুসাইন রা. বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, তোমাদের ভাই নাজ্জাশি মৃত্যুবরণ করেছেন। সুতরাং তোমরা দাড়িয়ে তার জানাজার নামাজ পড়ো । 
বর্ণনাকারি বলেন, তারপর আমরা দীড়িয়ে কাতার বাধলাম, যেমন, মৃতের জন্য কাতার বাধা হয় এবং জানাজার 
নামাজ আদায় করলাম, যেমন মৃতের জানাজার নামাজ আদায় করা হয়। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত আবু হুরায়রা, জাবের ইবনে আবদুল্লাহ, আবু সায়িদ, হুজায়ফা ইবনে আসিদ ও জারির ইবনে 
আবদুল্লাহ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ সূত্রে ৪.১ ০৯০ ০৯০৯। 


এটি আবু কিলাবা তাঁর চাচা আবুল মুহাল্লাব সূত্রে ইমরান ইবনে হুসাইন রা. হতে বর্ণনা করেছেন। আবুল 
মুহাল্লাবের নাম হলো, আবদুর রহমান ইবনে আমর । তাকে মুয়াবিয়া ইবনে আমরও বলা হয়। 





ওপরযুক্ত কিতাবাদি ব্যতীতও এই বর্ণনাটি নিয়েযুক্ত গ্রস্থরাজিতে বর্ণিত আছে। -সুনানে নাসায়ি : ১/২৮৪, ১] ৬৮ ৪১৮০, 
সুনানে ইবনে মাজাহ : ১১০, ১] ৮ 5১০ ৬ ₹৩৯ এ ৮১৬ শরহে মা'আনিল আছার : ১/২৪৭, ১04 58১ ৮৭৩ সুনানে 
কুবরা বায়হাকি : 8/৪৮, ৯৭] ০৬৬ ৩২৬ ১৫] ৬ 2১৬০ ০১৪ 1 সংকলক । 


56857587794 বর্মন নর ন্রার্ারানার 


53৩৯] ৮০ ১০] 0৪ ওই ৪ ও ০৪ 
অনুচ্ছেদ-৪৯ : জানাজার নামাজের ফজিলত প্রসংগে (মতন পৃ. ২০১) 
2, 18: ১০০ ২ ২ বর পপ নিত (৯০ 
4১০৬৯ এ ০৪ ০৪ 1৯৯ 3 ২5 এ ভপশি এ ০৯৮০ এও 2 ০৩ 85 তা 5526 


রা পি 
কে লে টি নি 5 রিল চি ৬০ রি চে 


রা রি $ ৫৫৩ 52 টে ক শি ক এটি চট লরি পলি, ডি ্ রি রি টি বু রর 
রা রা পদ রী র্ট টে রি লি রর 


১০৪২। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জানাজার 
নামাজ আদায় করে, তার (সওয়াব) এক কেরাত । আর যে জানাজার পেছনে যাবে তার দাফন কাজ শেষ হওয়া 
পর্যন্ত থাকবে, তার দু'কেরাত। এর একটি কিংবা বলেছেন, এর মধ্যে ছোটটি ওহুদ পাহাড়ের মতো । আমি এ 
বিষয়টি ইবনে উমর রা.-এর নিকট আলোচনা করলে তিনি হজরত আয়েশা রা.-এর নিকট লোক পাঠিয়ে এ 
ব্যাপারে তার নিকট জিজ্ঞেস করলেন, জবাবে তিনি বললেন, আবু হুরায়রা রা. ঠিক বলেছেন । তখন ইবনে উমর 
রা. বললেন, কেরাতের ব্যাপারে আমরা অনেক ক্রটি করে ফেলেছি । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত বারা, আবদুল্লাহ ইবনে মুগাফফাল, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবু সায়িদ, উবাই ইবনে কা'ব, 
ইবনে উমর ও সাওবান রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০৯. ০.০। 
এটি তার হতে একাধিক সূত্রে বর্ণিত আছে। 


১ম 
(শিরোনামহীন) অনুচ্ছেদ-৫০ : লাশের সংগে যাওয়ার 
ফজিলত প্রসংগে (মতন পৃ. ২০১) 


তে টি পে নে রা 2 ৯ রি রে দি গতপ চেন গলিত ৫৫5০ পপ পটে টিকা রর 

ট ০০১১৭ 2 ০৬ ০১৫৭] ০০১৯ ০৩ ০৮৭৬৭ ০৯ ১৬০ ১০৬ 2১০ ১৪ ৮১১ ৩১০১7 ১৯৫ 
দিতি ৫৮ ০ লি এ %%০ , লি, 57) পা গ৯2০ ৯১০, 4 ৯. 2৫ ৫.৫ প্রি 
৯3 ৯১৩২৯ & ০০০১8 ৫৮৮ 485 এস ভাত &9। 2৯2 4৯০ ০১8 20১5 08৪ 2১০ 575 


০ 55135 তে তা উরি 3৭4৫ 
১০৪৩। অর্থ : আবুল মুহাজ্জাম বলেন, আমি দশ বছর হজরত আবু হুরায়রা রা.-এর সোহবতে ছিলাম। 


আমি তাঁকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, জানাজার 
পেছনে যাবে এবং তিনবার জানাজা বহন করবে, সে তার ওপর মৃতের যে অধিকার তা আদায় করে ফেললো । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ4১০। 


অনেকে এই সনদে এটি বর্ণনা করেছেন। তবে মারফু* আকারে উল্লেখ করেননি । আবুল মুহাজ্জামের নাম 
হলো, ইয়াজিদ ইবনে সুফিয়ান । শো"বা রহ. তাকে জয়িফ বলেছেন । 


০7548] ১], 82১৮৩ 
৪১০২৯ (ঠা ওঠ ৪৬ ৩২ আন 
ন্ট 
অনুচ্ছেদ-৫১ : জানাজার সম্মানে দীড়ানো প্রসংগে (মতন পৃ. ২০১) 
পা রী ্ 
পা পাস তত পপ ৮৭৯৫৯ এ রে ০ শট পে পতল তি নি তা ০ 
রে চর ্ি ৮ ৮৪ শক 4 ৮ জা ক চি টশ ক ক টি 
৮ শি শি এ শা কটি 


এগ 
পের ১: কলি লতিঠি 
চা ঞ্ ক 
জি 


লি তল »প”৮০ রি গা রর 2 & ৬ ৮ ০তি৩ ২ লি ০7 / 
1১5৯5 500 78512 এ ৫৮০ 5 4৯০ এড) ভান 91 ০৯৮০ ০০ 2 2৪823 08 2০ ৩৮ ০৮ ৩৪ 
ৰ «৯৯ 2 এ ০ 

টা ০০97 3 ৯৯০ ৬ 

১০৪৪ । অর্থ : আমির ইবনে রবি“আ সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 
তোমরা কোনো জানাজা দেখবে, তখন তার জন্য দণ্ডায়মান হও । যতোক্ষণ না তোমাদেরকে পেছনে ফেলে দেয় 


ংবা জানাজা জমিনে না রাখা হয়। 


* ঠসিঠ তত ৫৫2 শে রি ১ লি ৮7, ৯২ / 
1১5 59] 91514 3 0০ 343০ এ এদছ | ০১০৩ 9 2 ও ৯৯১১৪৫ ৪০০70১6০ 
৮. রড ১৩ ৮ 22 প্ পতি তত 


৮৮০5 ৬০১ ০১৬৪ ১৪ ৮9 ০ 
১০৪৫। অর্থ : আবু সায়িদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন 
তোমারা জানাজা দেখবে, তখন দীড়িয়ে যাও। যে জানাজার পেছনে যাবে সে লাশ রাখার আগ পর্যন্ত বসবে না। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, আবু সায়িদ রা.-এর হাদিসটি এ অনুচ্ছেদে ০১৯০ ০১৯৯1 

এটি আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । তারা বলেছেন, যে জানাজার পেছনে যাবে সে যেনো তা 
লোকজনের গর্দান হতে রাখা পর্যস্ত না বসে। সাহাবা প্রমুখ অনেক আলেম হতে বর্ণিত আছে যে, তারা জানাজার 
আগে যেতেন এবং জানাজা তাদের নিকট পর্যস্ত পৌছার পূর্ব পর্যন্ত বসতেন! শাফেয়ি রহ.-এর মাজহাব এটিই । 


দরসে তিরমিযী 
৬০৯ 11558 ৮0৬৯] 91919 2 05 053 4805 ০1 ৬৮০ এ ০0৯59০৮25৪3 0 ১২০৭৬ ০০ 
৮০ 5 ০157 
আহমদ, ইসহাক, ইবনে হাবিব মালেকি এবং ইবনে মাজিশুন মালেকি রহ.-এর মতে জানাজার খাতিরে 


দাড়ানো ও না দাড়ানো উভয়টির এখতিয়ার আছে। বরং ইবনে হাজম রহ.ও দীড়ানো মুস্তাহাব হওয়ার প্রবক্তা 
অথচ ইমাম মালেক, আবু হানিফা এবং শাফেয়ি রহ. এই দীড়ানোর হুকুম রহিত মনে করেন।১১ পরবর্তী 


অনুচ্ছেদে (4 *১এ। এ ৬$ ৭৮৯১ ২৭৪) বর্ণিত আলি রা.-এর বর্ণনাটিকে এর জন্য রহিতকারি সাব্যস্ত করেন। 
৯১ ০১ 4৩০ ০ ডো এ ০৯ ৮৩: ০০৪ ৬৮ তা ৮০ ৮৯ ১ তই ৬) ১ 4 


১৫৪ ০ 
১৯৫৪ ১৬৫ 


৮৭ সহিহ বোখারি : ১/১৭৫, ৪১৯] ৯3০ ১৬ সহিহ মুসলিম : ১/২১০, ১৬। ১৯১০) ডে ০৩৬০৭ ও ০ 
১১৭০ দ্র. শরহে নবৰি আলা সহিহ মুসলিম ; ১/৩১০, আল কাওকাবুদ দুররির টীকা : ২/১৯২। -সংকলক। 
*** এই বর্ণনাটি সুনানে আবু দাউদেও (২/৪৫২. 29০৯) 35 ৮১৪) এসেছে। -সংকলক । 


মিরার ররর র্যা ররর দরসে তিরমিবী-তয় ও ০. ৩৬... 
জানাজার ব্যাপারে তিনি লাশ রাখা পর্যস্ত দাড়িয়ে থাকার কথা উল্লেখ করেন। তখন আলি রা. বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়িয়েছেন। তারপর বসেছেন ।' যার অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম শুরুতে জানাজার খাতিরে দীড়াতেন। পরবর্তীতে তিনি তা বর্জন করেছেন। ৯58 ১ ০48 
570৯] 5101 ৯৫৫ 
'তিনি তখন জানাজা দেখলে দাড়াতেন না।" 
এই বর্ণনাটি তাহাবিতে১১৬ আরো অধিক স্পষ্ট শব্দে এসেছে এবং এটি রহিত হওয়ার দলিল, 
৮০ ০৮৯৯ 2১৬২ ৬৯ ৪ 4৯০ এ ভাটা ০1 0৯৮9 ৮৩ 2 পাও ০ খু ভয় 08:৮০ ০5? 
১১৯৪৩ ০৯০৪ এও ১৬৭ ১৬৪ ৫ ৭০ ০৭৩ এ৪৪ 
'হজরত আলি ইবনে আবু তালেব রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা মাটিতে 


রাখা পর্যস্ত জানাজার সংগে দীড়িয়েছেন এবং লোকজনও তার সংগে দীড়িয়েছে। তারপর তিনি বসেছেন এবং 
বসার নির্দেশ দিয়েছেন লোকজনকেও ।" 


এই বর্ণনার বর্ণনাকারিগণ মুসলিমের বর্ণনাকারি 1১৯৭ তাছাড়া এটি বায়হাকিতেও রয়েছে ।১১৫৮ 


2 8 ৯০ 4০ লজ ১০ 
2১৬] এ১৫ 45 4০4১০ ৬৪ 
অনুচ্ছেদ-৫২ : জানাজার জন্য না দীড়ানোর অনুমতি প্রসংগে (মতন পৃ. ২০১) 


রঃ 9৮5 পপর ঠি নারির রি ৮ এ 2 ০৫৫০ ন* (.৯ 2 
এ ০) ০5 ৩ ০৬ ৮০৮ ৯ সী ক টিথা। 5৪১ ৭ 2 খে লে 08 ড595 70261 
০০৫০৯ র 


১০৪৬। অর্থ : আলি ইবনে আবু তালেব রা. হতে বর্ণিত যে, তিনি কিংবা অন্য কেউ জানাজার ব্যাপারে কাধ 
হতে তা রাখা পর্যন্ত দাড়ানোর কথা আলোচনা করলে হজরত আলি রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দাড়িয়েছেন, তারপর বসেছেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত হাসান ইবনে আলি ও ইবনে আব্বাস রা, হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ বলেছেন, আলি রা.-এর হাদিসটি ০:৯০ ১..৯। 


*** বরং সুনানে আবু দাউদে হজরত উবাদা ইবনে সামেত রা.-এর এক বর্ণনা হারা দীড়ানো পরিহার করার কারণও বুঝা যায়। 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দীড়াতেন যতোক্ষণ না কবরে লাশ রাখা হয় । তারপর ইছদি একজন 
বড় আলেম তার নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তিনি বললেন, আমরা অনুরূপই করি। তখন নী করিম সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বসলেন এবং বললেন, তোমরা বসো, তাদের বিরোধিতা করো । (২/৪৫২, 5 ৯ (388 5৭) 1 -সংকলক। 
৯ ১/২৩৫, বি তে এ ০১০ ১৯5 ১০ 50৯ ৪৩ । -সংকলক। 
৭ ই'লাউস সুনান : ৮/৪৮, 5০৯7 ০9৩ এ) ৮৪ 1 সংকলক । 
পপ 8/২৭, ০৯৬৭ 59. (৯ ০ ০০১ ০ ৯ ৪৪ 1 সংকলক । 

দরসে ডিরনিযী -২৪ক 


দরসে তিরমিবী-৩য় খণ্ড শত ৩৭০ 


ককঝ এক ৯2০ ক কনক ০৬৩৪ক ৬৩৩ তশ৩কতকীরকীক্টসিকঠতজজ্তিততককতচজজ্জত তা রজ্টউিসসকিতততবিকজককলতত ১১৪ কক০৭১৫+কঞিক এজ ককনউকজকক্কজকও- উজ কনার + ১৪৬৬৬০২৬৬৮৪ ৩৪৬-ক৩৩০৪৩ক৬৪৪০একজতকিডকগক্কগকককঙ্ছউকক্তিকও তত কজজীবীততীডউিতকশককীজতীত তিক ১ শলানি বততি পতিত 1 কা 


আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । 

ইমাম শাফেয়ি রহ. বলেছেন, এটি এ অনুচ্ছেদে বর্ণিত আসাহ হাদিস। এ হাদিসটি প্রথম হাদিসের জন্য 
নাসেখ। প্রথম হাদিসটি হলো, "যখন তোমরা জানাজা দেখো তখন দাড়িয়ে যাও ।' 

আহমদ রহ. বলেছেন, ইচ্ছে হলে দীড়াবে, ইচ্ছে না হলে দাঁড়াবে না। তিনি প্রমাণ পেশ করেছেন যে, নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, তিনি দীড়িয়েছেন, তারপর বসেছেন। অনুরূপইহ বলেছেন, 
ইসহাক ইবনে ইবরাহিয রহ. | 

আবু ঈসা রহ. বলেছেন, হজরত আলি রা.-এর উক্তি 'জানাজার ক্ষেত্রে তিনি দীাড়িয়েছেন, তারপর 
বসেছেন'- এর অর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা দেখতেন, তখন দীঁড়াতেন। 
পরবর্তীতে তিনি এ আমল ত্যাগ করেছেন৷ তখন জানাজা দেখলে আর দাড়াতেন না । 


4১5214108৮4 4০৮ ঞ1 ০৮০ টে 08 লে ৪৯ এ এ 
অনুচ্ছেদ-৫৩ : নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বগলি কবর 
আমাদের জন্য আর বক্সকবর অন্যদের জন্য প্রসংগে (মতন পৃ. ২০২) 

105088005০০ ১৪০ »। ০০০৫৪ টি 0৫ ০ ৩) ১০-১7£% 
১০৪৭। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, নবী করিম সালসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বগলি কবর 
আমাদের জন্য আর বক্সকবর অন্যদের জন্য। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
হজরত জারির ইবনে আবদুল্লাহ, আয়েশা, ইবনে উমর ও জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি এ সূত্রে ৮৪১ ০৯৯ 
দরসে তিরমিযী 
১০৮] 3২) এ ১৯৯] 20335 এএ। ৮ ক এও 2 0৩ ০৬০ ০৬০ ০৪7০ 
এই বর্ণনার এক অর্থ এই বর্ণনা করা হয়েছে যে, লাহদ তথা বগলি কবর মুসলমানদের জন্য! আর শিক 


তথা বক্সরকবর ইহুদি ও ব্রিস্টান প্রমুখ কাফেরদের জন্য । তখন বর্ণনাটি বক্সকবরের ওপর বগলি কবরের ফজিলত 
দলিল করবে । 


১৯৫৯ সুনানে নাসায়ি : ১/২৮৩, ২0১ ১০] 4১১, সুনানে আবু দাউদ : ২/৪৫৮, ২০] ৬১ ১৩ সুনানে ইবনে মাজাহ : পৃষ্ঠা- 
১১১, ]]। ০১৩৯০ ৬৪ ০ ৩ শত 1 সংকলক। 

১১৬ লাহদের পদ্ধতি হলো, কবর খুঁড়ে কেবলার দিকে গর্ত করবে । সেখানে মৃতকে রাখবে আর শিককের পদ্ধতি হলো, কবরের 
মধ্যথানে গর্ত খুঁড়ে লাশ সেখানে রাখা । -বাদায়িউস সানায়ে : ১/৩১৮, ১৮৯) 544 ১ । -সংকলক। 


দরসে ভিরমিবী ২০৭ 


দি ৯ ই লন জলি 25287885225278575525255357545555444845255854:55 


এ দুটি অর্থের মধ্যে প্রথমটি প্রধান। এজন্য গরিষ্ঠসংখ্যক আলেম বগলি কবরের শ্রেষ্ঠত্রে প্রবক্তা ১১৬২ 
অবশ্য যদি জমিন নরম হয়, আর তাতে বগলি কবরের উপযুক্ততা না থাকে, তাহলে বক্স্কবরই বৈধ 1১১৬ 


8 3] 0581 05 এ ০ 
অনুচ্ছেদ-৫৪ প্রসংগ : মৃতকে কবরে রাখার সময় কি দোয়া পড়বে (মতন পৃ. ২০২) 
02 ৪; ০9 ০ ৫০ 3৫ 0৬০ 548০ 4০ ০০ ভি ই ০০ ০ ০০ ০0১64 
০৪০ 23520 ১25৭ 5 এ 0525 05 ৩০5 4340 2৯৫40813405 ৫$ ০5073 ৫5 


২৭ ১43০ ও ০৮০ 21525 08 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ সূত্রে -4)০ ১.৯ । 


এটি এ সূত্র ব্যতীত অন্য সৃত্রেও ইবনে উমর রা. হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
হয়েছে। এটি বর্ণিত হয়েছে আবুস সিদ্দিক নাজি-ইবনে উমর সুত্রে মওকুফ আকারেও। 





১১৪১ 


দেখুন, লামআতুত তানকিহ ফি শারহি মিশকাতিল মাসাবিহ ; ৪/৩৪৯, ৬৩ ০১০] ১৯৪০ ৪১ এস নং১৭০১। - 
সংকলক । 

* শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩১১, ১৯1 ০০১৯৩ ৬৪ ০-০৬। -সংকলক । 

১ কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, যেহেতু লাহদ শিককের তুলনায় আফজাল এবং মদিনা মুনাওয়ারার ভূমিও এর উপযুক্ত, 
সুতরাং সাহাবায়ে কেরামের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরিফ লাহদ কিংবা শিক করার ক্ষেত্রে 
মতপার্থক্য কেনো হলো? বিভিন্ন বর্ণনা দ্বারা এই মতপার্থক্যের বিষয়টি জানা যায়। দ্র. সুনানে ইবনে মাজাহ : ১১২, ৬৪ ৯ 0 ৯3 
৬৬ ভাবাকাতে ইবনে সাদ : ২/২৯৮ 4 ১৯]১ ৮০৮১ 433০ 40 ৬০ 4০ ০৯৭) ১৪ ৬05১1 


হজরত গাঙ্গুহি রহ. এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, তারা যদিও এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে, লাহদ আফজাল । তা 
সন্তবেও বিভিন্ন যৌগিক সমস্যার কারণে তারা শিককে পছন্দ করেছেন এবং লাহদের ওপরে শিককে প্রাধান্য দিয়েছেন। এটি লাহদের 
ওপর সম্তাগতভাবে শ্রেষ্ঠত্ব কারণ নয়, বরং সেসব যৌগিক সমস্যার কারণে। তার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাক্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লামের কাফন-দাফনের ক্ষেত্রে বিলম্ব । যদি তারা লাহদ কবর কল্পতে যেতেন তাহলে বিলঘের ওপর আরো বিলম্ব হাতো ৷ -আল 
কাওকাবুদ দুররি : ২/১৯৩। -সংকলক। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৯ ৩৭২ 


৬৯০৩ ৬ক৬কবতওককস৬৬ ম্স্কিডি একক কনক ক কক ারজকীকী কতক? ০৪৮ ৩৩৬ কককককক ৬১২৬৯৯৬৭৬১৯ কলকককতিব কত $৯৪কক কটিউিক উক্ত চরবত্ীকডজসসউত চিত ক্করীকত০৬৩ডকব৯৪৪ক ক কক্কককজনতকিককককীককককরতরতঝঞজপকককিসতঠত করি কর +ক্জ$কসন ক 


১৪0 ৪5 98৭ ৩৫ ১৯৬ ওরা ৪৮ ৪ এ কাছ 
অনুচ্ছেদ-৫৫ : মৃতের নিচে কবরে একটি কাপড় রাখা প্রসংগে (মতন পৃ. ২০২) 


কিকককনঞিকজিকপঠকনকরীকগতকঞ ৯৮ ১৯ 


২ 22 শা বি ত৫০% ৫৮ ৫৫৯০ ১৯এ রর রা বি 
এ। ০১59 98 এ য় 2 পর ৩০ ১০৯৪ ০ ০ ০৬৮৮ ৯ ০৬ 38 ০১ ০০৯০ (১১৯ - ১6৭ 


৮ টে 


২৮, ১০০ 40 ৩৮৪ এ| 15040550095 455 2০ এর 92১05 0৮৭ 3 45 এ এ 

১০৪৯। অর্থ : মুহাম্মদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যিনি তৈরি করেছিলেন, 
তিনি হলেন, আবু তালহা । আর যিনি তার নিচে চাদর বিছিয়েছিলেন, তিনি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম শুকরান। 

ইমাম তিরমিষীর বক্তব্য 

জাফর বলেছেন, আমাকে ইবনে আবু রাফে' বলেছেন, আমি শুকরানকে বলতে শুনেছি, আল্লাহর কসম! 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে কবর শরিফে চাদরটি বিছিয়েছিলাম ! 

তিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, শুকরানের হাদিসটি ১.১ | 

আলি ইবনুল মাদিনি রহ. উসমান ইবনে ফারকাদ হতে এ হাদিসটি বর্ণনা করেছেন। 
০24 ৯০ তত এত এত 388 242-15, 

ভন প্র | 23. ৯৫১5 

১০৫০। অর্থ : মুহাম্মদ ইবনে বাশশার রহ. ...ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের কবর শরিফে রাখা হয়েছিলো একটি লাল চাদর । 
ইমাম তিরমিযীর বক্তব্য 

তিরমিবী রহ. বলেছেন, মুহাম্মদ ইবনে বাশশার রহ. অন্যত্র বলেছেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, 
মুহাম্মদ ইবনে জাফর ও ইয়াহইয়া শো*বা-আবু জামরা-ইবনে আব্বাস রা. সূত্রে । এটি আসাহ। 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ৯৯। 

শো*বা আবু হামজা কাসসাব হতে এ হাদিসটি বর্ণনা করেছেন। আবু হামজার নাম হলো, ইমরান ইবনে আবু 
আতা । আবার এটি আবু জামরা জাবায়ি হতেও বর্ণিত আছে। আবু জামরার নাম হলো নসর ইবনে ইমরান। 
তারা উভয়েই ইবনে আব্বাস রা.-এর ছাত্র । 

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে, তিনি কবরে মৃতের নিচে কোনো কিছু রাখা মাকরূহ মনে 
করেছেন। এ মতই পোষণ করেছেন অনেক আলেম । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
০১০ 4০ ১5০ ১ ২৯ ভখ। £ ১৮০৩ 4৪০০ ১০৯০ ০৯ ০৬ এল শত ০৪ ০৯ ০৬৬৩ ১১১১ 
০, 945০ 401 1০41 0553 0১5 01985 4৯ এ ও! এয) ২৯৬ সা ৩ ও ৩ এ 


লা তর ঠে ০ সি পা তানি রর 
* শি তরী রা এ ৩ «|. 
এ৬ ০১৯০ ৩% ০০ ৪৯ ক 


৮ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে তিরমিরী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা করেননি - 
সুনানে তিরযিযী : ৩/৩৬৫, নং-১০৪৭। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৩৭৩ 


এ$ক্তএকককক্ককতকঠকক্িঠতরককত্রতকককক্কঠককড়$ককাএ্বররককক কক $ঝকরাররাককাকরকরউঝ কর র্রাজজঠকরতঠকিকক্জউ নরক ককজপ্রকর$লকরপকরুক ক্র করবাডকরারককরকিরকর কর কিকর্রতরজীএকরুককরক্ক্ররতকণকত্কারক্করীব্রক্তরক্ক ক্র গরককতরক্ততগ্কলপাদ্জগ্রীকজত্রীক্জতকীককরেজরকজকঠ্রচন্লকীতীতনকঠকককজ তত কত 


শাফেয়িদের মধ্য হতে আল্লামা বাগবি রহ. এই হাদিসের ভিত্তিতে বলেন যে, কবরে মৃতের নিচে চাদর 
ইত্যাদি বিছানোতে কোনো দোষ নেই। তবে শাফেয়ি রহ.সহ সংখ্যাগরিষ্ঠ আলেম এটা শ্রাকরূহ হওয়ার 
প্রবক্তা 1১১৬ কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য সাহাবি হতে এই আমলটি প্রমাণিত 
নয় 1১১৬ বরং আবু বুরদা রা. হতে বর্ণিত আছে । তিনি বলেন, 


৬১৪০ 3১ ভা ৬153 ৬০১৯৯ ৮৯৭ 1১) 003 ৯৭ ০) 09০৯ ডো 5 %1 (৮৮০ 
20 0825 ভ৯০ ০৯৯৪ ৪৩ ৩৯০৭ ০ 0৯5 33 5০ 
“আবু মুসা রা.-এর মৃত্যুর সময় হলে, তিনি ওসিয়ত করে বললেন, যখন তোমরা আমার জানাজার সংগে 
চলবে তখন আমাকে নিয়ে দ্রত হাটবে । আমার পেছনে সুগন্ধি নিও না। আমার কবরে এমন কোনো জিনিস 


রেখো না, যা আমার ও মাটির মাঝে অন্তরাল হয় ।' 

তারপর বর্ণনার শেষে আছে, 

12১৬০ 4৩১০ এ01 এত এ 0৯) ০০ পট 2:03 2 45 ০৯৬৮৭ 21905 

'তারা তাকে জিজ্ঞেস করলেন এই ব্যাপারে কি আপনি কোনো কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যা। 
রাসূলুল্পাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে (শুনেছি)। 

বাকি আছে, এ অনুচ্ছেদের হাদিস। বস্তুত এই কাজটি হজরত শুকরান রা. সাহাবায়ে কেরামের পরামর্শে 
করেননি । বরং সাহাবায়ে কেরাম এ সম্পর্কে কোনোক্রমে না জানতে পারারও সম্ভাবনা আছে। তারপর কবরও 
ছিলো গভীর । তাতে সহজে চাদরও দেখা যেতো না 1১১৬ 

তারপর স্বয়ং হজরত শুকরান রা.-এর এ কাজটি দাফনের সুন্নতরূপেই ছিলো না। বরং তিনি চাইতেন যে, 


তার চাদরটি তার পরে আর কেউ যেনো ব্যবহার করতে না পারে। যেমন, আত-তালখিসুল হাবিরের একটি 
বর্ণনায় এর সুস্পষ্ট বর্ণনাও এসেছে ।১১৬৯ 


তাছাড়া হাফেজ রহ. বর্ণনা করেছেন- 
০] এও 0 058 ০৯৯০৭ 28] এ 0) ১ ১০ ০৯5১১১৭০ 





১৬৮ দেখুন, শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩১১। -সংকলক। 

২ বরং ইবনে আব্বাস রা. হতে এটি মাকরূহ বলেও বর্ণিত আছে। এজন্য ইমাম বায়হাকি রহ. বলেন, ইয়াজিদ ইবনুল 
আসাম্মা সূত্রে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে যে, তিনি কবরে মাইরিতের লীচে কাপড় রাখা মাকরূহ মনে করেছেন। -সুলানে 
কুবারা বায়হাকি * ৩/৪০৮, 2০১ ৪৮ 4 ৮৮৯ 4 ০৯০) 4১৮ ৩৪ ৬১০৬ ০১৪ 1 এসংকলক। 

কুবরা বায়হাকি : ৩/৩৯৫, 003 ৯৭] 8993 ৬৪ 504৯0 ৩ 1 সংকলক । 
আল কাওকাবুদ দুররি : ২/১৯৪ । -সংকলক। 
হাফেজ রহ. লিখেন, ইবনে ইসহাক রহ. মাগাজিতে এবং হাকেম ইকলিলে তার সূত্রে এবং বায়হাকি তার সূত্রে ইবনে 


আব্বাস রা.-এর সনদে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বখন শুকরান কবরে রেখেছেন 
তখন একটি চাদর সেখানে নিয়েছেন, যেটি তিনি পরিধান করতেন এবং বিছাতেন। তাকে তিনি কবরে এই চাদরটিসহ দাফন 


কি 1 


ইমাম বায়হাকি রহ. সুনানে কুবরায় এ হাদিসটি বর্ণনা করার পর বলেন, এ হাদিসটি যদি প্রমানিত হয়, তবে এতে দলিল আছে 
যে, তারা কবরে চাদর বিছাতেন। এটি সুন্নত হওয়ার কারণ । (৩/৪০৮, "3.১ 44৮ 1 ০৮ এ ০৯০ ৭৯৬৪ ৩৪ ৬3০০ ৯৯৪1 


১ আত তালখিসে (২/১৩০) এ স্থানে হাফেজ রহ. সামনে যেয়ে লিখেন ওয়াকিদি হুসাইন 
রহ. আলি ইবনে হতে বর্ণনা 
করেছেন যে, তারা সে চাদরটি বের করে ফেলেছিলেন ইবনে আবদুল বার রহ. এ ব্যাপারে দৃঢ়তা পোষণ করেছেন। -সংকলক। 


১১৯৯৮ 
৯১৬৯ 


দরসে ভিরযিষী-৩ল্প খণ্ড 2 ৩৭৪ 


ক ককুজন্স ৪৬ জজ +ড় কনক 
সতত কক দ্রগনিস ক ভওককক্রকররকরবাযকতব ওরা উক্রজউগারীকউরীকয়ান্কক্ককররুদ্রাককর কক গরতগ্রীককীউজকক্ককিস্বকজরীককিকককককউরজত রি ন্রএজওবউকরককিক$জ একতা কএকক ৮৩৫৬০ করএ৬কজ্কাতককনকতীতজবকীকক কনার ক্ককডীজ্কতকতগকীতস্রীকিজতকিবহকীঠতব্ কক ত৬কাটিকর কন ৩৮১ শি ২০৩ ১৮১ 


“ইবনে আবদুল বার রহ. উদ্লেখখ করেছেন যে, এই চাদরটি মাটি ফেলার আগে বের করে নেওয়া হয়েছিলো, 
যা থেকে বুঝা যায়, যখন সাহাবায়ে কেরাম এই চাদরটি রাখার কথা জানতে পারেন, এই চাদরটি তারা বের করে 
দেন।' অধিকাংশের সমর্থন হয় এর ছারা । 


উঠা 2৬০৩ 2 ৪ এ এ 
অনুচ্ছেদ-৫৬ : কবর সমান করা প্রসংগে মৈতন পৃ. ২০৩) 

০ ০৮০ 4০5 (০০ এ 9 টন তত 65 ১04১5 -০৩ 

5641 355854241৫4 98026 

১০৫১। অর্থ : আলি রা. আবুল হাইয়াজ আসাদি রহ.কে বলেছেন, আমি তোমাকে এমন একটি কাজে 

পাঠাচ্ছি, যে কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন । সেটি হলো যে কোনো উঁচু 
কবর সঠিক করে দিবে এবং সব মূর্তি চুরমার করে দিবে! 

ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ, বলেছেন, হজরত জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত আলি রা.-এর হাদিসটি ১ 

অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা জমিনের ওপর কবর উঁচু করা মাকরূহ মনে 
করেন। শাফেয়ি রহ. বলেছেন, আমি কবর উঁচু করা মাকরূহ মনে করি । তবে যতোটুকু দ্বারা চেনা যায় যে, এটি 
কবর এ পরিমাণ ব্যতিক্রম, যাতে কবর না মাড়ানো হয় এবং কেউ যেনো তাতে না বসে। 


দরসে তিরমিযী 

201 ৬৮০ ৬৯ 4০ ৬১৯ ৩২০০ ০31 £ রি নে টি মা 5 কি 

নিরিরিরারনারির+৮৮74547জলপরউ 
কবরের ওপর রীতিমত ইমারত তৈরি করা হতো । এগুলোকে অনেক উঁচু করে তৈরি করতো । এজন্য নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতে নিষেধ করেছেন। সুতরাং এই বর্ণনায় সমান করা দ্বারা উদ্দেশ্য একদম 
জমিনের সমান করে দেওয়া নয়। যেমন, অনেক আহলে জাহের মনে করেছেন। বরং এর যথার্থ তর্জমা হলো, 
ঠিক করা। তথা ব্রীতি অনুযায়ি করা । যেমন, আল্লাহ তা'আলার বাণী ১1৯. ৮১ ০৯৬১১ ২ তে আছে। এ 

সংখ্যাগরিষ্ঠ ইসলামি আইনবিদের মতে কবরকে এক বিঘত পরিমাণ উঁচু করা বিধিবদ্ধ+১* এবং এর 

বৈধতা একাধিক বর্ণনা ছারা প্রমাণিত । 

১১৯ সহিহ মুসলিম : ১/৩১২, ১8) ৭১০ ৬১ 4৯ ? সুনানে আবু দাউদ : ২/৪৫৯, ০ 25৯৪ ৬% সি | সংকলক । 

*১৭ সূরা শামস : আয়াত-৭, পারা-৩০ | -সংকলক। 

১১৭৩ দেখুন, বাদায়িউস সানায়ে" : ২/৩২০, ১৪3] টা ১4) ০০৪, আল মাজমু' : ৫/২৯৫, ২৯৬, ৬%| ০০] ভি ১১৮১১ 
শৈ ১৪ ০ ₹১৯| , আল মুগনি : ২৫০৪, | 4৬০ 01 ১৯০ ০০ ১৪14১ ০৯ 1। সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৩৭৫ 


হক্সক্র্কজজ্কীলস্জক্িকরককগ্কন্টতরীকর্কাররপশ্কগ্ক্কককাক্কড়জকজকরক়কবাককতককজকক্কক্বাডকতকএকতরাকজীকককর কক ককওজডকড়ঞএএ্কঞএককক্র কত ওএর একি বকও্প্কপ্উরওওর কও রক ককরারীরতন্ককাকারীকরকজ্ড়গ্তরজডর্র্ীককডক্করতক্ররঠকজক্রাজগ্কীককবপ্র্কত্ক্তককচতগবকীগ্রীজজ্ক্কীবাকব্রারককর কহ দবতী তক 


সুনানে আবু দাউদে+১* কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকরের ঘটনা উল্লিখিত হয়েছে । তিনি আয়েশা 
রা.-এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্পুহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর, উমর রা.-এর কবর দেখার ফরমায়েশ 
করেছিলেন । তিনি এ সম্পর্কে বলেন, 

তি] 44৮০3 332১০ ০৯5 এটিও ডো এ 

অর্থাৎ, তারপর আমার জন্য তিনটি কবর খোলা হয়েছে, সেসব কবর না বেশি উচু ছিলো, না ছিলো জমিনের 
সমান। 

সহিহ ইবনে হাব্বান ও বায়হাকিতে১১+ জাবের রা.-এর হাদিস আছে, 
২৪ ০০০) ০০ ১১৪ ৮৪9 ০১৮০০ 001 431০ ৮৮৯০৯ ৮ 4০ 4৪1 ভোল এ ০৯০ ১৯৯] 4 


€ ১১৭৩ ৮ 
পি 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বগলি কবর করেছেন এবং তাতে ইট রেখেছেন ও 
তার কবরকে জমিন হতে এক বিঘত উঁচু করেছেন।' 


তাছাড়া ইমাম আবু দাউদ রহ. স্বীয় মারাসিলে+১* সালেহ ইবনে আবু সালেহ রহ. হতে বর্ণনা করেছেন, 
4€00০31 তই কল ১৯ ০1১৯5 31৯৩ ৮১০৪ 430০ এ নি ভন] ১8 ৯০ 
“আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এক বিঘত কিৎবা প্রায় এক বিঘত 
পরিমাণ তথা উচু দেখেছি।' 


এ অনুচ্ছেদে তাসবিয়ার যে অর্থ আমরা বর্ণনা করেছি এর সমর্থন হয় পরবর্তী অনুচ্ছেদে বর্ণিত আবু মারছাদ 
গানাবি রা.-এর হাদিস ছ্বারা। 


তিনি বলেন, (2) 1১25 35 05] ৬১০ ৯৯৮০ ১ 
“তোমরা কবরের ওপর বসো না এবং সেদিকে ফিরে নামাজ পড়ো না।' 
স্পষ্ট বিষয় হলো, যদি কবর জমিনের একদম সমান হয় এবং তাতে ও সাধারণত জমিতে কোনো পার্থক্য না 
থাকে তাহলে এই হুকুমের ওপর আমল কিভাবে হতে পারে? তাছাড়া পেছনে ইবনে আব্বাস রা.-এর হাদিস 
এসেছে, তাতে বর্ণিত হয়েছে, 
+১২৮4১৬০ ০০৪ 4০৬ 43৯০ ০৪১০৪ 105 105 5105 


'তিনি একটি উচু কবর দেখলেন। তারপর তার পেছনে তার সাথিদের কাতারবন্দি করে দীড় করালেন। 
তারপর তার ওপর নামাজ আদায় করলেন ।' 





১১৭৪ 


২/৪৫৯, এ 25 ভি এ । -সংকলক। 
৩/৪১০, 1১৯ ৬০০১ ১ 4855০558591 ০১০ ১ ও৪ ১ ১:০৪ 1 বায়হাকির এই বর্ণনায় ০১১১ ০০ ১০৪ ৬১০3 
১৯৬ ০৮1১৯ বাক্য এসেছে। -সংকলক । 

১+* আত তালখিসুল হাবির : ২/১৩২, নং-৭৮৯। -সংকলক। 

১৭৭ (পৃষ্ঠা-১৮ ৪ ৬৪) । -সংকলক। 

-* তিরমিযী : ২১৫৫, ১ ০০ ৪১০০ ও$ ৮৯ ০৪ ॥ সংকলক । 


১১৭৫ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৭৬ 


মরার ররর বেরা ররর বন 


যদি কবর ভিন্ন ভাবে চিহিত না থাকতো, তাহলে এটাকে তিনি কিভাবে চিনতেন- অথচ এ কবরটি 
কবরস্থান হতে সম্পূর্ণ ভিন্ন ছিলো । 

শক্তিশালী আরেকটি দলিল হলো, সহিহ বোখারিতে** সুফিয়ান তামমার রহ. হতে বর্ণিত আছে, 431 
2০০০ ০০১4০ এ) ০৮১০ এ] 195 19 তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা 


মুবারক দেখেছেন কুজের মতো ।' 
কবরকে একটি সীমা পর্যন্ত উচু করার অনুম্মতি এসব বর্ণনা ছ্বারা বুঝা গেলো। অবশ্য এক বিঘতের চেয়ে 
বেশি উঁচু করা মাকরূহ । আর যে কবর এর চেয়ে বেশি উচু হবে, সেটিকে এক বিঘত পরিমাণ নামিয়ে আনা মুস্ত 


হাব । এ অনুচ্ছেদের হাদিসে “**৪১৬ 3। ১৯০1৪ €-০ 3 এরই ক্ষেত্রে প্রযোজ্য ।*? 

তারপর কবরগুলো এক বিঘত পরিমাণ উঁচু করার পদ্ধতি কি হবে- এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের 
মতপার্থক্য আছে। আবু হানিফা, মালেক, আহমদ ও সুফিয়ান সাওঁরি রহ.-এর মাজহাব হলো, কবর কুঁজের 
মতো উচু বানানো হবে । ইমাম শাফেয়ি রহ.-এর মতে এটাকে চতুর্কৌণবিশিষ্ট সমতল বানানো হবে ।+*** 

আমাদের দলিল সহিহ বোখারি হতে বর্ণিত সুফিয়ান তামমারের বর্ণনা । যেটি কেবল মাত্র বর্ণিত হলো। 
অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উঁচু দেখেছেন কুজের মতো । 

আর মুসান্নাফে ইবনে আবু শায়বাতে১১৯২ সুফিয়ান তামমারের হাদিস আছে। তিনি বলেন, 
১ ০০ 4৩৮০ এএ। ভাল কে ১৪ ৪০৪ ৭৮৩ 45 এ ৪০০০ কয] 98 ৭৯ খা এ! ৯৯৯? 

42০০০ 9০০3 ০ ভা 

'রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে ঘরে আমি তাতে প্রবেশ করেছিলাম 
আমি নবীজির রওজা এবং আবু হজরত বকর ও হজরত উমর রা.-এর রওজা কুঁজের মতো উচু দেখলাম ।' 

এই বর্ণনাটির সনদ সহিহ। যেমন, ইলাউস সুনানে১১৮ আছে। ইবনে সাদ রহ.ও তাবাকাতে ১৮ এটি 
উল্লেখ করেছেন । 


১১৭৯ (১/৮৬, ০ 5 ৬ম 043 4৮০ এএ। ভাল ভা 58 ভঠ ৪তী ও ৪) । সংকলক । 
১১৮০ এই বর্ণনাটি সম্পর্কে আল্লামা মারদিনি রহ. বলেন, স্পষ্ট হলো যে, এর দ্বারা উদ্দেশা মুশরিকদের কবর । এর নিদর্শন হলো 
এর ওপর আততিমছাল শব্দটিকে আতফ করা হয়েছে। তারা কবরে বিভিন্ন রকমের প্রতিমা (মূর্তি) ও ইমারত বানাতো। সুতরাং 


রাসূলুষ্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন শিরকের চিহণগুলো উৎধাত করতে । -আল জাওহারুন নাকি : ৪/২. 25১০ ০৪ 
৬৯১৮০ 91 ১৯৪) | এই উক্তিটির ভিন্তিতে 44১৯৭ ১। শব্দ দ্বারা কবরগুলোকে সম্পূর্ণরূপে খতম করে জমিনের সমান করে দেওয়াও 
উদ্দেশ্য হতে পারে । তবে এই হুকুম মুশরিকদের কবরের সংগে বিশেষিত হবে । -সংকলক । 

১*১ আল মুগলি : ২/৫০৫, 4১১১৩ ০৯ ০০৪ ১৪] ৮৩১ :০-০ , বাদায়িউস সানায়ে : ১/৩২০, 9৮ ২ ১ ০ 
। সংকলক । 

১১৯২ (৩/৩৩৪, ০১৪ ১ ৬৪ এ৬ ১২ )। মুসান্নাফে এ স্থানে কবর কৃঞ্জের মতো উচু করা সংক্রান্ত আরো অনেক বর্ণনাও 
উল্লিখিত হয়েছে । সেখানে দেখা যেতে পারে । -সংকলক। 

১১৮০ (৮/২৭৮, ৯১৩ 9১১ 9১] ৬৪০০ ০০ ও) ২০৪ )। সংকলক । 

১১৮৭ (২/৩০৬, 045 49০ এএ ভাত এ ০১০ ১ ৯৯০ 559) 1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ক ৩৭৭ 


+সকজতখিককঠসক্কঙরবখীতকজতকন্এক্তজরিওক+ক৬৮১৬৩ক ৪ ককরকবকক কর ওক ৬ কএঞ্চনন্মকন ক ঠক কাপপ্ক$রকা ৬ রকউ নি কতিককঠরাককককগউগ্ঞকড়ককরককওক৪৯+৬ক৬৬৬৮৮৪৬ একক একর্রককঞতএকজরককডাককজতঠত ওক একক একত্র জ্জতকতকককএ্রর্রককসএকলকরাজক তরীকা করবনা জজবানীজ্কজঠজক নসর কশ 


শাফেয়ি রহ. স্বীয় দলিলে বলেন, ১৯1 491 ১5 ০৮০০ ৯১৯১ 4305 ৮1 ভ1৯০ এ০। ০১59 ০০ ৬৪১৮ 

“আমাদের নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহেবজাদা হজরত 
ইবরাহিমের কবর ছাদের মতো সমান করেছেন । “তাছাড়া এ অনুচ্ছেদের হাদিসের ***4৯৯। 31 কেও ছাদের 
মতো বানানোর ক্ষেত্রে প্রয়োগ করেন 1১১৮৬ 

মনে রাখতে হবে, এই মতপার্থক্য শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে, তা না হলে উভয় পদ্ধতিই বৈধ 1১১৮৭ 


শে ”*-ঠ ৩৫ সরি রা রে 
425 ০5313105১8৬ ০15 ৪51 এ 25195 ৮8 ₹2৯ ৩ আ 
 অনুচ্ছেদ-৫৭ : কবরের ওপর ₹টা ও বসা মাকরহ প্রসংগে (মতন পৃ ২০৩) 
চি 8817 2৮30 এ: 0৩5৮৮ পর ৩ ৮ ৪০৮2 


(51194 8588 এ০ 
১০৫২। অর্থ : আবু মারছাদ গানাবি রা. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
কবরের ওপর তোমরা বসো না, কবরের দিকে ফিরে নামাজ পড়ো না। 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আবু হুরায়রা, আমর ইবনে হাজম ও বশির ইবনে খাসাসিয়ায রা. হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
১১১৯৯) ১৩৬৬ 91 2 548 0৩0 0৪ এ] ৬০ ০০ (4০ 09 ০০৯০) ১৯০ 0১০৭ 50০ ০০১ ১৬৯৬ ৮১১৬ 


হজরত মুহাম্মদ ইবনে বাশশার-আবদুর রহমান ইবনে মাহদি-আবদুল্লাহ ইবনে মুবারক এই সনদে অনুরূপ 
হাদিস বর্ণনা করেছেন। 


টি ঠক ৯9 55৯ পে লিড টিক 


26935৩9৬9১5 06 94 উ সস ৩৮ এত 5 ঈহ ৬ ড৩-)০ 
০0০ ১9০ এ ৪৮০ ৩5: ১8401 05 ৫ 8855 £| 8 ও 2405 
১৯৩ 5 (6242 তা 9০) ৯৩৯ 


১০৫৩ । অর্থ : হজরত আলি ইবনে হুজর আবু মারছাদ রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এতে “আবু ইদরিস হতে' শব্দটি নেই । এটাই আসাহ। 


১১৮৫ আল মুগনি : ২/৫০৫। -সংকলক। 
**** নাসবুর রায়া : ২/৩০৫, ০8২) ৬৪ 44০ | -সংকলক । 


*** ফতছুল বারি : ৩/২৫৭, ৮+১০ 4 ৮৯০ ১০৪৪ একি কগ ১9 0৮5 4৯০ এএ তে তাজ ১5 ওঠ ৪০৯ ৩ ৩৪1০ 
সংকলক। 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৭৮ 


স্এ্কনজককা জককাকরকা্নকীকারসক্রীরক্রাবাপককনস্উকউিককককরককক ক ককটিকরজরক কনার তর কককককরডড৪ ৫৯৪ রক ৬৭৬৩৪ কও১৬৬তডজজডরকড কক কডওরওকনীরতককরন$৪এর৫%৫৬৯কক৪৫৬কওরন্ক$ক ক্র $ক৩কক৪ক৬৪৪৩রএক্রডকক্কিকওকডরকীকককিক্জরাকব্কককককজডর্ঝঞ্কীকক্কররগ+ঞ্ককর্ব্ডক্ কক 


আবু ঈসা রহ. বলেছেন, মুহাম্মদ রহ. বলেছেন, ইবনে মুবারকের হাদিসটি ভুল । তাতে ইবনে মুবারক ভুল 
করেছেন। তিনি তাতে “আবু ইদরিস খাওলানি হতে' অতিরিক্ত বর্ণনা করেছেন। তবে তিনি হলেন, “বুসর ইবনে 
উবায়দুল্লাহ-ওয়াছিলা ইবনুল আসকা' রা.'। একাধিক বর্ণনাকারি আবদুর রহমান ইবনে ইয়াজিদ ইবনে জাবের 
থেকে অনুরূপ বর্ণনা করেছেন । এতে “আবু ইদরিস খাওলানি হতে' শব্দটি অনুপস্থিত । 


অনুচ্ছেদ-৫৮ : কবর পাকা করা এবং তার ওপর 
লেখা মাকরূহ প্রসংগে মেতন পৃ. ২০৩) 


1 দি সত আন পি এড ১৯-০০-17০8 


2258৮75০৮৫5 75৬ 
155 032৮০ ৬৮৪ 


১০৫৪ । অর্থ : জাবের রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার 
ওপর লিখতে, ইমারত তৈরি করতে এবং তা মাড়াতে নিষেধ করেছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০৯ । 
একাধিক সূত্রে এটি জাবের রা. হতে বর্ণিত আছে। অনেক আলেম কবর লেপার অনুমতি দিয়েছেন। তার 
মধ্যে আছেন হাসান বসরি রহ. । 
ইমাম শাফেয়ি রহ. বলেছেন, কবর লেপাতে কোনো সমস্যা নেই । 


254 95510] 02 09815 ০ 
অনুচ্ছেদ-৫৯ প্রসংগ : কবরস্থানে প্রবেশ করলে কি 
দোয়া পড়তে হয় (মতন পৃ. ২০৩) 


৫০ এএ$ 25১৭ 2৯১৪ ০৯ ৯০০ ১ 4০ এ ০৮ এ 0৪ ১৩০ ০ 06 ১০০ 
5১৫০8 70এ 1028 9851 9 0৭ এ হে অত্র ক১৬ 
১০৫৫ । অর্থ : ইবনে আব্বাস রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরগুলোর 
পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন তাদের দিকে চেহারা ফিরিয়ে বললেন, ১৪5 1581 ৯1 3৮5০ ১০ 


দরসে তিরমিধী-৩য় খণ্ড 3 ৩৭৯ 


ক$০কক5৬৯ ০৯৯৪ ৩কউিক তত জউীকিততককঠকরতিঠককততকরততিডক তত্র তকশ৬উ৬৩ক তল ক্ডউ্তরকঠেত্রিততকউউতকতত্িকতউিজিউিককি তর ক৬িজত৪৬৪০৯০৮৬৩৬৩৩৪৬৬৮৬৬৬৪০৮৬০৬৬৮৮৫৪৪৯৯৯৩৬৩এ৬৩কক কক ক্ডতডতককরঞ্তরকততক৪র০৩১৪৪ক৬ত৩ক৯৩তরতওক্জরাক্রীত৯তরতঠতজনততজজরউিজতকাঙতনক্উউিতিকত তত ৬ তততশতঞ্তিতত 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত বুরায়দা ও আয়েশা রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ৮৬) ০১৯। 
আবু কুদায়নার নাম হলো ইয়াহইয়া ইবনে মুহাল্লাব । আবু জাবইয়ানের নাম হলো হুসাইন ইবনে জুনদুব 


১৯] ? 9৩787425৩0৪ ৪৯ ৩৩৬৪ 
অনুচ্ছেদ-৬০: কবর জিয়ারতের অনুমতি প্রসংগে (মতন পৃ. ২০৩) 


সান 8৮55: 624 ৩০ 2৪৪ 944৩ পিউ 55 ৭ *০১৭ 
&:/97$22৮ পিচিকা 


58 ১৫ (৫48 ৯১:5)81 ্ 86595) 08 ১১৫ ৪৪ ১ 595 ০০ 994১ ৩5৩ ২ ৫০৮ 
১০৫৬। অর্থ : বুরায়দা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 
কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম । মুহাম্মদকে তার আম্মার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। 
সুতরাং তোমরা কবর জিয়ারত করো । কেনোনা, এটি আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, আবু সায়িদ, ইবনে মাসউদ, আনাস, আবু হুরায়রা ও উম্মে সালামা রা. হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, বুরায়দা রা.-এর হাদিসটি ০৯০ ০৯০৯ 


ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । তারা কবর জিয়ারতে কোনো অসুবিধা মনে করেন 
না। ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । 


দরসে তিরমিযী 


8 দিতো ১১৮৮ 2০ পিপি তি 


5 58৫) ০২৩ 3৪) : ০০১০ | ০০৫ 2 ৩১৭০ 4৪: 2 4. ০2 নস ০০৯০৩ 
(৮5৯9 চেক এ 5 594) 2৪ 322 ৩ ও চান 557, 
ইসলামের প্রথম দিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকজনের আকিদা পরিপক্ক 


ছিলো না, তখন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন । তবে পরবর্তীতে যখন ধর্মবিশ্বাস পরিপরু হলো, তখন 
কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন । যেমন, এ অনুচ্ছেদের হাদিসে আছে 


এ অনুচ্ছেদের হাদিসে যে ৬১5)3$ শব্দ আছে, এখানে নির্দেশসুচক এই শব্দ ছারা বৈধতা ও মুস্তাহাব 
বুঝানো হয়েছে। এজন্য সংখ্যাগরিষ্ঠ আলেমের একমত্য আছে যে, পুরুষদের জন্য কবর জিয়ারত সুন্নাত ও মুস্ত 
হাব, ১৯৮৯ ওয়াজিব নয় । অবশ্য শুধু ইবনে হাজম রহ. বলেন যে, পুরুষদের জন্য কবর জিয়ারত করা ওয়াজিব । 


১” সহিহ মুসলিম : ১/৩১৪, 588 5953 এ এ ওঠ ৭১৪ * সুনানে নাসায়ি : ১/২৮৫, 3৯] 593) 1 -সংকলক। 
*** শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩১৪ 1 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৮০ 


শন কিন্ত তকিকককন্রকবীজকাসপপ্কককতকতরাজনরাডীকককরাওকরাঞকক কিরাত করান *রককরীর কক ন্কঞকওজর্ককনউন্রীকরারাহীরীকর কর করি কর করাককরত বং ডঞকীকতজজডরএ কারক ন্রীররাক্কারাকঞ্রীকীক্কীত্জককককর্রতররাকব্ক বকর কাউরীক্রজররা্তজঞকুতজঠজঞরাকরল্কত$র ত্র জরকজকিঞওক্তবাককক কঠক্কি্কত কত হতকতএ 


যদিও জীবনে একবারই হোক না কেনো। তিনি এ অনুচ্ছেদের হাদিসে 1১১১ নির্দেশসূচক শব্দটিকে 
ওয়াজিববোধক মনে করেন ।১১৯০ 


৮০ ১3৫] 28158 505) 05 ৪৯০৫৪ 
চিন নারীদের কবর জিয়ারত মাকরহ প্রসংগে মেতন ২০৩) 


ভি আবু হুরায়রা রা, হতে বর্ধিত, রাসূলুল্লাহ সাল্া্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম কবর 
জিয়ারতকারিণীদের প্রতি অভিশাপ দিতেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত ইবনে আব্বাস ও হাসান ইবনে সাবেত রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০ ০৯৯ 
অনেক আলেম এ মত পোষণ করেছেন যে, এটা ছিলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 
কবর জিয়ারতের অনুমতি প্রদানের আগেকার বিষয় । যখন তিনি অনুমতি দিয়েছেন, তখন তাঁর অনুমতিতে নারী- 


পুরুষ সবাই শামিল হয়ে গেছে। আর অনেকে বলেছেন, মহিলাদের জন্য কবর জিয়ারত মাকরূহ বলা হয়েছে। 
শুধু এই কারণে যে, তাদের ধের্য কম এবং অধিক অস্থির হয়ে পড়ে তারা। 


দরসে তিরমিযী 


“* 9) 981 1015) ০৯) ০০5 49০ 401 ৬১০ 4৪ ০05) 0) 4১০ 1 ৬০০ ১০০১৯ ডি 
অধিকাংশের মতে, মহিলাদের জন্য কবর জিয়ারত মাকরূহ ১১৯২ 


হানাফিদের এ ব্যাপারে দুটি বর্ণনা আছে। একটি হলো, নাজায়েজ ।১১৯১ এর দলিল হজরত আবু হুরায়রা রা. 
হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। 


“** ফতহুল বারি : ৩/১৪৮, 358] 593) ৬১৩ নাইলুল আওতার : ৪/১১৭-১১৮, ৬১১ ০৯১ 75৬0 593) ০৯৯৯০৭ ৩৪ 
৮১ | -সংকলক। 

'** সুনানে ইবনে মাজাহ : ১১৩, 9৯৬] *৮০এ। 595) ০০ রম ৪৪ ০৯ ৩ এ৯৩। -সংকলক। 

'*৯*ং স্বয়ং মাজহাব রচয়িতাগণের মাঝে এই মাসআলায় মতপার্থক্য আছে। বিস্তারিত বর্ণনার জন্য দ্র. আল মাজমু' শরহুল 
মুহাজাব : ৫/৩০৯-৩১১, ৯4) 593) এ] ৯৯০৪৬ আল মুগনি : ২/৫৭০, ৮৮ *)5১ : ০৬ : 21৯ আল ফিকহ্ল 
টিতে ওয়া আদিল্লাতিহী : ২/৫৩৯-৫২, 58) 593) 1 -সংকলক। 


'স* হানাফিদের মতে মহিলাদের জন্য কবরু জিয়ারত অবৈধ হওয়ার কোনো ব্যাপক বর্ণনা আহকার পেলো লা। অবশ্য রদ্দুল 
ক 'খায়ের রামালি রহ. বলেছেন, এটা যদি পেরেশানি কাননাকাটি ও নতুন করে বিলাপ করার জন্য করা হয়, 


যেমন তাদের পূর্ব অভ্যাস ছিলো, তবে এটি অবৈধ । -ফতহুল মুলহিম : ২/৫১২, )%$) 5 )১) ৬4১৬ । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ঞ ৩৮১ 


১:৯১ শকগজগিক্কজক্ককনককঠস্ককণস্চরকক*্গরঠউগক্ররীকক্কডরর৪৫১ককএ৫৪৬১৪৪৮৬৬০৬৬৬৪৪ক৮৪৭এ০৬এ৪৩কর৬৫৫ককক৬৩৪৬৪৮কক৬০৬ এক ট৫৪৬৯৯কন৪এড$দ৬৪৫৩৫৬৬র৬৬৯৬৭০৪ক কক +ঞ্ককণীগনককর্রাককজ্ঞকররতরদরককরাকককঞ্ঞডরকককককওকডএক্রডককএকঝক্তর৬এত কর রজককজরিউকজকতজকজকঝক্ রত তঠক 


দ্বিতীয় বর্ণনা হলো, মহিলাদের জন্যও কবর জিয়ারত বিনা মাকরুহ জায়েজ ।১১৯* ফাতাওয়া আলমগিরিতে 
শামসুল আয়িম্মা সারাখসি রহ. হতে বর্ণনা করা হয়েছে যে, “আসাহ উক্তি হলো, এতে কোনো ক্ষতি নেই ।'১১৯ 

এই উক্তিটির সমর্থন হয়, পেছনের অনুচ্ছেদে বর্ণিত হজরত বুরায়দা রা. এর হাদিস ছারা ৷ তাতে নিষেধের 
পর ৯ 5)3১ তথা জিয়ারতের নির্দেশ দেওয়া হয়েছে । যা নারী-পুরুষকে শামিল করে । কেনোনা, মহিলারা সমস্ত 
আহকামে পুরুষদের অধীনস্থ হয় । 

হাফেজ ইবনে হাজার রহ. আত-তালখিসুল হাবির১১৯* মহিলাদের জন্য কবর জিয়ারতের বৈধতার ওপর 
মুসলিমে বর্ণিত হজরত আয়েশা রা.-এর হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। হজরত আয়েশা রা. নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, 


০০ 38-০৯-৮৮০১ 2 158 2 05 (5৯) 919 19 ভস্দ9) 21 ০১৮৭ 5 ০ 0981 8৫ 
১৯০০১৪৯১২ ০৩৪ 4 ৪৩ 0) ১ ০৪০৯০ 9 ৬ ০১০০] এ ১৯১ 0০] ০১৬৭ 
“হে আল্লাহর রাসূল! আমি তাতে কিরূপ বলবো? (অর্থাৎ, যখন মহিলারা কবর জিয়ারত করে)। জবাবে তিনি 
বললেন, তুমি বলো ১ ০৯১১০১০ 41 ৯৯১১ ১৯০3 ০৯০১৭ ০০ 5৪ ০৯ ৬৮০ ১৪ 
০১৪৯১৪2৩৩41 ০ 0) 01১ ০১১৯৩) 
হাফেজ রহ. বৈধতার একটি দলিল মুসতাদরাকে হাকেম সূত্রে উল্লেখ করেছেন, 
2০০৯ 5 ১১০৯ ৮5 ০৪ 93590 25 ৮০৪ ০ এ ওটি ভাত ৪ ০০৪ 01 ০০ ০০০ ০৪ 
১৯০০ ০১ ৮০৩ 
'আলি রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রা. তার চাচা হামজা 
রা.-এর কবর প্রতি শুক্রবারে জিয়ারত করতেন। সেখানে তিনি দোয়া করতেন এবং কান্নাকাটি করতেন ।' 


কিন্তু এই বর্ণনাটির সনদ ইমাম জাহাবি রহ.-এর সিদ্ধান্ত অনুসারে জয়িফ ।১১৯৯ 
বৈধতার একটি দলিল সহিহ বোখারিতে১২০০ বর্ণিত আনাস রা.-এর বর্ণনা, 


১* ফাতাওয়া আলমগিরিতে আছে, কবর জিয়ারতে কোনো অসুবিধা নেই। এটি আবু হানিফা রহ.-এর মাজহাব । ইমাম 
মুহাম্মদ রহ.-এর জাহিরি উক্তির দাবি হলো, এটি মহিলাদের জন্যও বৈধ । কেনোনা, তিনি এটি পুরুষদের জন্য খাস করেননি । 
(৫/৩৫০, 95৬0 593) ৬৪ ০১০৭] ০৮৪ 529৯1550৯৩৪ )1 সংকলক । 

'** মাবসুত-সারাখসিতে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। আমাদের মতে আসাহ উক্তি হলো, এ অবকাশ নারী-পুরুষ সবার জন্য 
প্রমাণিত । দ্র, (২৪/১০, 35৬0 595) ৬৪ 2৮০১১] 221 ৮835) । সংকলক । 

১১৯ ২/১৩৭, নং-৩৯৮ | -সংকলক। 

১১৯* সহিহ মুসলিম : ১/৩১৪, 55508 5%:$ 55 1 -সংকলক। 

১৯ আত তালখিস : ২/১৩৭। -সংকলক। 


১৯ এ জন্য হাফেজ জাহাবি রহ. লিখেন, "আমি বলবো, এটি নেহায়েত মুনকার । সুলায়মান জয়িফ।' দ্র. তালখিসুল 
মুসতাদরাক বিজায়লিল সুসতাদরাক : ১/৩৭৭, কিতাবুল জানাইজ । -সংকলক। 
১২০০ (১/১৭১)। -সংকলক। 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৩৮২ 


১৪১] : ৩ 5০১১০ এএ। ভন 2 8 50 ১১০ ৬৯০ 5 াারারানালাগারজার পানি 
সিনা ভারাটী পা পারিনি নিল রর রিয়া রর) ৩ 
১১০ ০ ৬: ০৩৪ 547০1 ০ ৬ 5083158০১০০ ১৯০ ৮৮০৪ 4০৮ এএ। ভীলি ভইএ আও ৩৪ 
৪931 4১৮ 

“তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যিনি 
একটি কবরের পাশে কাদছিলেন। তখন তিনি বললেন, এই রমণী! তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্যধারণ 
করো । তা শুনে মহিলাটি বললো, আপনি আমার কাছ হতে দূরে সরে যান। কেনোনা, আমার ওপর যে মুসিবত 
আপতিত হয়েছে, তা আপনার ওপর পতিত হয়নি। বন্তৃত তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
চিনতে পারেননি । তখন তাকে বলা হলো, ইনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৷ তখন তিনি 
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে এসে উপস্থিত হলেন। সেখানে এসে তিনি কোনো দারোয়ান 
পেলেন না। তারপর বললেন, (হে আল্লাহর রাসূল!) আমি আপনাকে চিনতে পারিনি । জবাবে প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর তো কেবল বিপদের শুরুতেই হয় ।' 

এতে বুঝা গেলো, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে সবরের তালকিন করেছেন 
ঠিকই, কিন্ত্র কবর জিয়ারতের কারণে কোনো অস্বীকৃতি জ্ঞাপন করেননি । 

সিনা রানার নারদ নানার রিডার 


৩৬১০৬ ০৬২১০০৪ এ%। 84895 ১০১২০ ০৬ ০ ৮৯৪3 ০০ 4১4৩ 4৪ ০০০ 9৩ 
১২০৫ 8০ এ ৬3 3 4৯ শি ৮০ 

“মুসা ইবনে দাউদ বলেন, মালেক ইবনে আনাসকে আমি বলতে শুনেছি, আয়েশা রা.-এর ঘর দু'ভাগে 
বিভক্ত করা হয়েছে, এক ভাগে ছিলো রওজা মুবারক । অপর ভাগে হজরত আয়েশা রা. থাকতেন । মাঝখানে 
ছিলো অন্তরাল। হজরত আয়েশা রা. যখন রওজার অংশে প্রবেশ করতেন, তখন সাধারণ পোশাকে যেতেন। 


যখন হজরত উমর রা.কে দাফন করা হলো, তখন সেখানে পুরো শরির কাপড় দিয়ে ভালোমতে ঢেকে তারপর 
প্রবেশ করতেন।' 


১২০১ (২/২৯৪ ৮,১4০ এএ| ৬1১০ এ ০৯০০ ০৪৪ ৮০৬ 555) 1 সংকলক । 

১২০২ অর্থাৎ, সাধারণ পোশাক । বলা হয় 4০১ 5 ১১1) 5 ৬5 9৩ 4 ভিত এ এপ তু 2 ম। ২০৯ 
০৪ ২০৪ ০০৯) 9। -আন নিহায়া ফি গারিবিল হাদিস ওয়াল আছার (৩/৪৫৬)। -সংকলক। 

১০০ মহিলাদের জন্য কবর জিয়ারত বৈধ হওয়ার আরেকটি দলিল হলো, আত-তামহিদে আবদুঝ্জাহ ইবনে আবু মুল্গায়কা রহ্‌.- 
এর বর্ণনা । সেটি হলো হজরত আয়েশা একদিন কবরস্থান হতে এগিয়ে এলেন। আমি তাকে বললায়, উম্মুল মু'মিনিন! আপনি 


কোথেকে এলেন? জবাবে তিনি বললেন, আমার ভাই আবদুর রহমানের কবর হতে । আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তিনি বললেন, হ্যা । প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করতেন, 


তারপর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন উমদাতুল কারি : ৮/৬৯, 3৯] 3.) 5৯31 


এর দ্বারা বুঝা গেলো, পেছনের অনুচ্ছেদে বর্ণিত (৬9)9)8 -,১০,০০* 0580 505) ০৮ ০০৪৬১ 55 4৬ বর্ণনায় হজরত আয়েশা 
রা.-এর মতে নারী-পুরুষ সবার জন্য অনুমতি আছে । উভয় লিঙ্গকেই এটি শামিল করে । -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৫ ৩৮৩ 


হতিকাক্কছজকতীকপ্কঞ্ককতকজরাততগকিশতনকতঠতিতক্রকতজ্নিকককরককিরারিওককর ওক জিকরকনজররারাক কজন করিকককরাককরজন্রযা রকি একদকরুনর রক ডররত ৬৩ ডক কক কডরিরারররীররক্কউিরকরারকখরততকক্রতরক্কাতন করুক কজ্ররাররররারকতগকক্ককাজউিশশররুরাকন্রারররারকবীকত্কঠতকরত্করীজ্কক্রতস্কব্কডএজঙজহশগগতণত 


শাহ সাহেব রহ. বলেন, অবস্থার পরিবর্তনে হুকুম পরিবর্তিত হবে 1১২০ অর্থাৎ, যদি মহিলাদের হতে বেশি 
অস্থিরতা কিংবা বেপর্দোগ, পুরুষদের সংগে মেলামেশা কিংবা বিদআতে লিগ্ততা কিংবা অন্য কোনো ফিতনার 
আশঙ্কা হয়, তবে নিষেধই প্রধান। আর এমন আশঙ্কা না হলে বৈধ । পরবর্তী অনুচ্ছেদে আয়েশা রা.-এর ঘটনা 
দ্বারাও এর সমর্থন হয়। আয়েশা রা. কর্তৃক হজরত আবদুর রহমান ইবনে আবু বকর রা.-এর কবরে যাওয়া 


মহিলাদের জন্য কবর জিয়ারতের বৈধতার দলিল। সর্বশেষে তিনি বলেছেন, এ১)) ৮ ৬১৫ 55 তথা যদি 


আমি উপস্থিত থাকতাম, তাহলে তোমার জিয়ারতে আসতাম না। এটা এর প্রমাণ যে, এই অনুমতি ব্যাপক করা 
উচিত নয় । কেনোনা, ব্যাপক অনুমতি হলে মহিলাদের শর্ত-শরায়েতের পাবন্দি না করার আশঙ্কা আছে। 
2০ গা! ০০৯৪ 2:03 ০৬৬৯3 ০৪ ভ্ ০৯ ০৮০৯১৪ ৯৯০ ৬৪ 20 23০ ভয় 5 | ৯০ ১২৯০৪ 
মৃতকে একস্থান হতে অন্যত্র স্থানাত্তর করা সম্পর্কে মতপার্থক্য আছে। অনেকের মতে এটা মাকরূহ । 
অনেকের মতে বৈধ । একটি উক্তি হলো, শহরের বাইরে দু'এক মাইল নিয়ে যাওয়াতে কোনো অসুবিধা নেই। 
এর বেশি হলে মাকরূহ । আরেকটি উক্তি হলো, সফরের কম পরিমাণ নিয়ে যাওয়ার অনুমতি আছে আরেকটি 
উক্তি হলো, সফরের পরিমাণ দূরত্বে নিয়ে যাওয়াও মাকরূহ নয়। ইমাম শাফেয়ি রহ. বলেন, মৃতকে একস্থান 
হতে অন্যত্র নিয়ে যাওয়া পছন্দনীয় নয়। তবে মকা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের মধ্য হতে সে কোনো 
একটির নিকটবর্তী হলে তখন সেখানে স্থানান্তরিত করা বৈধ । ইমাম মুহাম্মদ রহ. হতে বর্ণিত আছে যে, একস্থান 
হতে অন্যস্থানে স্থানান্তরিত করা গোনাহের কাজ 1১২০৬ 
সারকথা, হানাফিদের মতে ফতওয়া এর ওপর যে, লাশকে এক জায়গা হতে অন্যত্র স্থানান্তরিত করা 


অবৈধ । তবে সে দ্বিতীয় স্থানটি এক'দুই মাইল দূরে হলে বৈধ। দাফনের পর লাশ বের করে নিয়ে যাওয়াতো 
সর্বাবস্থায় অবৈধ 1১২০? 


: ৩৬ ০০ ৬5) 0১ ০০৯] ০ 58৪ ৩০ 4805 ০৮৩৪ 
০২০০৪ 0: ০8 ৯ ০৯৩ ০৭ ৮ ২৯ ৭০৯৯ ৬১৮৪ ও 


১০০০০ 2৯] ০০ ৮৭ ৭১৬ * 5945 53 ১5 ১৬৪ 





০ আল আরফুশ শাজি : ১/২০২। -সংকলক। 

১২০৫ শায়খ আবদুল বাকির উক্তি অনুযায়ি এই হাদিসটি তিরমিষী খন্কার 
বর্ণনা করেননি। ৮ : ৩/৩৭১, নং-১০৫৫। মি 48৮৮ 

*২** বিস্তারিত বর্ণনার জন্য দ্র., উমদাতুল কারি : ৮/১৬৩-১৬৪ 40] ১৯]১ ১8] ০০ ১৭ 0৯৪ ০৯ ১০৩ আওজাঙুল 
মাসালিক : ৪/২৫২ ০১৭] ০৯১ ৬৪ ৮৯ ৮1 -সংকলক। 

১২০৭ আহকামে মাইয়িত : ২৮৮1 -সংকলক। 

+ অনুবাদ : আমরা একটি দীর্ঘ সময় পর্যন্ত জাজিমার দু'জন সাথির মতো ছিলাম। (কখনো বিচ্ছিত্ন হতাম না।) এমনকি 


বখন বলা শুরু হলো যে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না, তারপর বখন আমরা একটি দীর্ঘ সময় পর্যন্ত একসংগে থাকার পর বিচ্ছি 
হয়ে গেলাম, তখন এমন হয়ে গেলাম, যেনো আমি এবং মালেক এক রাতের জন্যও একসংগে ছিলাম না। 


দ্র. লামআতৃত তানকিহ : ৪/৩৫৫-৩৫৬, এম 4০] 5৬] 58১ এ+ নং-১৭১৮। -সংকলক । 


৩ জপ লককাকব কী কন উ্জকজউককক্ কতক বীরীকজচর কাউ কক একএ কিক কত $০করককক পক জরতঞকডজতজ্জতগউডিক রক কত কী ৯৯৩ ৯০০৯৬০৬৪৬৮০ ৮০ এত তক ৪৩রক৬কককত ৯৪৭৯৬ ৩ক কক উিজঞস তত ৫৪ পাশকিতক উক্কজকিতকজতিিককসজকিজ৯৬৯৯৬ জপতে 


সঙ্গের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে গেছেন। 

হুকবা দীর্ঘকালকে বলে। 

এই দুটি কবিতা, মুতামমিম ইবনে নুয়ায়রা ইয়ারবুয়িয়ের। যিনি স্বীয় ভ্রাতা মালেক ইবনে নুয়ায়রার 
শোকগীধায় এ কাব্য দুটি বলেছিলেন। মুরতাদ হওয়ার ঘটনায় খালেদ ইবনে ওয়ালিদ রা.-এর টৈনিক জিরার 
ইবনুল আজওয়ার রা.-এর হাতে এ লোকটি নিহত হয়েছে ।*২** মুতামমিমের সংগে তার ভাই মালিকের সংগে 
ভীষণ মহব্বত ও বন্ধুত্বের সম্পর্ক ছিলো। তিনি অনেক শোকগীথামূলক কাসিদা মালেক সম্পর্কে রচনা করেছেন। 


সাহিত্যে তার শোকগাথাগুলো পছন্দ করতেন এবং ডেকে শুনতেন। একবার তিনি তাঁকে জিজ্ঞেস করলেন- 44 

৫41১ ৯১:33 425 ০২৬ ৬৪ ০৯৫ তা শুনে মুতামমিম নিয়েযুক্ত পাণ্তিত্যপূর্ণ জবাব দিয়েছেন, 

০১0 ০০০৯৪ ০১১৯] ০৯০] ৯৯৯3 পঞ। ০৯০ 5০8 েশ১ ১৯০১ ০১] ৬১ ৬৯) 405 ০৩ 
“১১১০৯০০০৮৯3 ০০ 0834 0৯ 5৯৩ এআ সা ০১ ১৬৭ 


0১0 08 ০৪ ৪ এ ক 
অনুচ্ছেদ-৬৩ : রাতে দাফন করা প্রসংগে মেতন পৃ. ২০৪) 


৮ ্ 22 টি, ০৯০ কুকি পপ ত ৪ নি ৬৫০ লি শ্ 

১553 00540 ভ 945 31০8 055 0০ 5485 এএ এল ভা ও 2 ৩৩০ 9৯০০9 

৮777 48562266585 58554854748 

25405 40502১4৫159 ৩ এ 1 2 ৩ পি 5৬, 

১০৫৯। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরে 

রাতে প্রবেশ করেছেন। তার জন্য চেরাগ জ্বালানো হলো । তাকে গ্রহণ করা হয়েছিলো কেবলার দিক হতে এবং 

তিনি বললেন, আল্লাহ তোমার প্রতি দয়া করুন। তুমি ছিলে খুব কোমল হৃদয়, আহাজারি করনেওয়ালা, প্রচুর 
কোরআন পাঠকারি । তিনি সেখানে তার ওপর চারটি তাকবির দিলেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিষী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত জাবের ও ইয়াজিদ ইবনে সাবেত রা. হতে হাদিস বর্ণিত 

আছে। ইয়াজিদ ইবনে সাবেত হলেন জায়দ ইবনে সাবেত রা.-এর ভাই, তার হতে বড়। 


১০৯ মালেক ইবনে নুয়ায়য়া সম্পর্কে বলা হয়, তাকে কোনে: জুল বুঝাবুঝির ভিত্তিতে মুসলমান অবস্থায় হত্যা করা হয়েছে। দ্র. 
উসদুল গাবা : ২/৯৫, খালেদ ইবনে ওয়ালিদের জীবনী । 

দ্র. আল কামিল-ইবনে আসির : ২/৩৫৭-৩৬০, মালেক ইবনে নুয়ায়রা এটি উল্লেখ করেছেন । -সংকলক । 

১১০ নুজহাতুল আবসার বিভারাইফিল আখবারি ওয়াল আশআর : ২/১৭৮, ৬০ 5৯] 5585 ০১ এ অর্থাৎ, আল্লাহর কসম 
আমার ভাই প্রচণ্ড হাড় কাপানো শীতের রাতে অবাধ্য উটের ওপর আরোহণ করতেন। শক্তিশালী ঘোড়া দৌড়াতেন। লম্বা লঘা নেক্জা 
বহন করতেন। তখন তার ওপর শুধু একটি ছোট্ট চাদর থাকতো । আর তিনি পানির দুটি মশকের মাঝে বসে থাকতেন। অথচ সকাল 
হলে তার চোখে মুখে মুচকি হাসি খেলতো । -সংকলক ! 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ঞ ৩৮৫ 


ঠতকততনন্রগ্তক্কগ্ঠক্উিক্কগততখকককজকক্রককনকর রত খতনা ককনরাকরতএকডকিক্রীকঠকরকীকক্রিকককযরকরজক্ককন্জ্ক কক কক্ক্ক+র ৬৪২৭৬ ডকককস্ক ৬৬ ক্রিক ডগ্রারজক একর কক কককএর৪৪র৪ক একক ডড়ককরক৫৮কর করাত রকনা করান উ$$৫কর৬$ক কনর ওকজরাঞ্তজীবীরঞডকররকরঞ্তরক তক» 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি ০১ 


অনেক আলেম এ মতই অবলম্বন করেছেন৷ তারা বলেছেন মৃতকে কেবলার দিক হতে কবরে প্রবিষ্ট করা 
হবে। আর অনেকে বলেছেন, পোয়ের দিক হতে) টেনে নামানো হবে । অনেক আলেম রাতে দাফন করার 


অবকাশ দিয়েছেন । 
দরসে তিরমিযী 
১2158 ৯১ ০০৩ ২5 এ ও৮০ কাই 01০০ ০৭৬০ ও ৯৯১০০ 


এ থেকে গেলো, মৃতকে রাতে দাফন করা বৈধ । অধিকাংশের মত এটিই। অবশ্য হাসান বসরি, সায়িদ 
ইবনুল মুসাইয়িব এবং কাতাদা রহ.-এর মতে রাতে দাফন করা মাকরূহ ৷ ইমাম আহমদ রহ.-এর একটি বর্ণনাও 
অনুরূপ । ইবনে হাজম রূহ. বলেন, রাতে দাফন করা বৈধই নেই। তবে অপারগতা হলে ভিন্ন ব্যাপার । 


তাদের দলিল জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর হাদিস, 

১5 ০৯০ ০০ এক ০3 4০ এএ। ৪৮০০ 0 495 এ ১ 9 ৪১ 5১5 ক ০০ ১৯০৩ 

“বনি উজরার এক ব্যক্তিকে রাতে দাফন করা হয়েছিলো । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
জানাজার নামাজ পড়েননি । ফলে রাতে দাফন করতে নিষেধ করেছেন ।' 

তাছাড়া আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা, 695 1555 3 : 0৩ ৯৮০১ 4১০ 401 ৬৮০ এ | 
19 

'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে রাতে দাফন করো না।' 

এ অনুচ্ছেদের হাদিস ব্যতীত অধিকাংশের প্রমাণ সহিহ বোখারিতে১২১৩ বর্ণিত ইবনে আব্বাস রা.-এর একটি 
হাদিস, ১ 95১ “২৯০ ৯৯ ০৩ 93 ০৪১ ০ ৬৪০৯০ ০০০ 2০৩ 43০ এ ৬৮০ ক ৬৮০ 2 03 
44১1০190৮০৬ ০২৯) ৩৬১ 50১৬ 218 81৯ 05 2 03 54০ 

“নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দাফন করার পর এক ব্যক্তির জানাজার নামাজ আদায় 
করেছিলেন। তিনি এবং তার সাহাবায়ে কেরাম এর জন্য দীড়িয়েছিলেন। তিনি এ লোকটি সম্পর্কে জিজ্ঞেস 


করেছিলেন সে কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন অমুক । তাকে গত রাতে দাফন করা হয়েছে । ফলে তারা 
সবাই তার জানাজা নামাজ আদায় করলেন।' 


মৃতকে যদি রাতে দাফন করা মাকরূহ হতো, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ স্থানে 
অবশ্যই অস্বীকৃতি জ্ঞাপন করতেন এবং প্রতিবাদ করতেন। 


তাছাড়া রাতে দাফন করা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারাও প্রমাণিত। 





১১১ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে এটি তিরমিযী ব্যতীত সিহাহ সিশ্তার অন্য কোনো 
গ্রন্থকার এটি বর্ণনা 
করেননি । -জামে' তিরমিযী : ৩/৩৭২, নং-১০৫৭। -সংকলক। 
৯ এর দুটি বর্ণনার জন্য দ্র. তাহাৰি : ১/২৪৭, 03:5২) ২4১ 1 -সংকলক। 
১ 
২১৩ ১/১৭৮-১৭৯, 0১ ০9] ২১ 1 -সংকলক। 
দরসে তিরমিযী -২৫ক 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড 2৮ ৩৮৬ 


১০৪৬৩ ৬কক৬০কক ৪৪৪৯ +ক৮ এক ৩০ ০৬ +৪% ০৭ +৮৮ক৬৬৬৩ ৪ক্কজন্রক৯০৬৬৯৯৬৪৪৬৩৩৬৬৮ক৩ক৬৯৪৪৬৬৯৯০৬কক এ$ত জকীড৬ক ডক দকাকণও ক্কউএকটিজকককক ৬৬৯ ডজ৬জকককওওক উড পরজ্রাজরডজতউরজত৪কক৯৯৯০৬৬০৪৬৭৬৬৬+-কড৬৬১ক$কজনকউজজজ জককক্জজকতওও ৯৮৪৬০ কজন নিন সপজিসিজিকসতসিসঠিতিত তত ১০ 


সুনানে আৰু দাউদে১২১$ জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর হাদিসে আছে, তিনি বলেন, 

: 0588 ১১193 5 ঞ। এ৪ 0১০3 4815 ০ ৬৮৪ এ০ 03৮9138৬505 5১ ৪153 ০৭৩ 9 
“ক ৫5১৯1০০৩555 

কিছু লোক কবরস্থানে আগুন দেখতে পেলেন। ফলে তারা সেখানে উপস্থিত হলেন। দেখলেন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এবং তিনি বলছিলেন, তোমাদের সাথিকে আমার নিকট দাও ।' 

তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, উসমান গনি, আলি এবং হজরত 
ফাতেমা রা.কে রাতে দাফন করা হয়েছে ।১২ হাদিস গ্রন্থাবলিতে এ ধরনের আরো ঘটনা পাওয়া যেতে পারে! 
এসব ঘটনাকে জরুতরত অর্থাৎ ভিড়ের আশঙ্কা কিংবা যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রে প্রয়োগ করা অকৃত্রিম না। 

যেসব বর্ণনা দ্বারা রাতে দাফন করা নিষেধ কিংবা মাকরূহ বুঝা যায়, সেগুলোর জবাব হলো, সে নিষেধ 
রাতে দাফন করা মাকরূহ হওয়ার কারণে ছিলো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 
যেসৰ ঈমানদার ইনতেকাল করেন তিনি তাদের সবার জানাজার নামাজ আদায় করতে চাইতেন। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, 


4২১৯২০৯০১4৪ ৬৬০ 03 45 35 157 08 ০৫ 0 ৩৯ ০৬ এত ও ০৪০৮ ১ 
“কেউ যদি তোমাদের মধ্যে আমার উপস্থিতি স্বত্েও মারা যায়, তাহলে আমাকে অবশ্যই খবর দিবে । এর 
ব্যতিক্রম যেনো আমি না জানি । কেনোনা, আমার নামাজ তার ওপর রহমত স্বরূপ 1 


রাতে দাফন করাতে যেহেতু আশঙ্কা ছিলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরামের প্রতি 
লক্ষ্য রেখে তাকে সংবাদ দেওয়া হয়তো সম্ভব হবে না, তাই নিষেধ করা হয়েছে 1৯২১৭ ১২১৮ 

এ থেকে বুঝা গেলো, প্রয়োজনের ক্ষেত্রে কবরের পাশে আলো ইত্যাদির ব্যবস্থা করা যেতে পারে। অবশ্য 
শুধু সৌন্দর্যের জন্য চেরাগ ইত্যাদি জ্বালানো অবৈধ! 

হানাফিদের মতে সুন্নত হলো, মৃতকে কেবলার দিক হতে কবরে প্রবিষ্ট করানো । যার পন্থা হলো, জানাজা 
কবরের পশ্চিম দিকে রাখবে তারপর তাকে সেদিকে হতেই প্রস্থে কবরে নামানো হবে 1১২১৯ 


১৮ ২/৪৫১, এ৯১4 ০৯২ ০4৩ । সংকলক । 

»৯* সুসান্নাফে ইবনে আবু শায়বা : ৩/৩৪৬-৩৪৭, 703 ৪১ ৮1৯৮ ৮৯ তাবাকাতে ইবনে সাদ : ২/৩০৪-৩০৫ ২৯ 
২২১৩৬ ৬% ৩৪ ৬০০ উসদুল গাবা : ৪/৩৯, আলি ইবনে আবু তালেব রা.-এর জীবনী ৷ -সংকলক। 

+২১* নাসবুর রায়া : ২/২৬৫, ০৯৯ ৬০ 2১১ ৩৪ ০০৪ | -সংকলক। 

+২১৭ এই জবাবটি বর্ধিত ব্যাখ্যা সহকারে তাহাৰি (১/২৪৭, 0১03 ৬৯১০ ০১৪) হতে গৃহীত হয়েছে। -সংকলক । 

+*** অনুচ্ছেদের শুরু হতে নিয়ে এটুকু পর্যন্ত ব্যাখ্যা সংকলক কর্তৃক লিখিত । এগুলোর সংখ্যাগরিষ্ঠই উমদাতুল কারি (৮/১৫০- 
১৫১, 4093 ৩৯২] 592) হতে গৃহীত । -সংকলক। 

**১* ৰাদায়িউস সানায়ে" : ১/৩১৮, ০৯১৪ ৭ ১১ ০-০৪ 1 -সংকলক । 

নারসে তিরমিযী -২৫খ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ক্র ৩৮৭ 


+জককপঠঞএনকতকককজকককজহকঠতততককক্রতকণচ কক চনাতককজ্কণকউকজ্কনকডজাকজারররাকক৬একডজত৫৬৭৬৯কক করব ৬ককগাউককরাঠরকওকুনতক৮৯ককরজউিককক্রীএ কও কককরওকরাকডকউিকককরক কক কর ওক রড৪৪ককঝকককগবাকরঞকঞ্ঞ্ঞ্রানীউক+ক কক ককজএ১৬এতত ও সক র কাজী জতজতকত ওক 


শাফেয়ি ও আহমদ রহ.-এর মতে, সিল আফজাল । এর পদ্ধতি হলো, মাইয়িতকে কবরের পায়ের দিক হতে 
এমনভাবে রাখা হবে যে, তার মাথা কবরের পায়ের সংগে থাকবে । তারপর তাকে এভাবে কবরে টেনে নেওয়া 
হবে যে, প্রথমে মাথা কবরে ঢুকবে আর পরে ঢুকবে পা 1১২২০ 


হানাফিদের দলিল এ অনুচ্ছেদের হাদিস। তাতে | ০) ১ ৯১৯৬ শব্দ এসেছে । তবে এ অনুচ্ছেদের 
হাদিসের ওপর এই প্রশ্ন করা হয় যে, এটি হাজ্জাজ ইবনে আরতাতের ওপর নির্ভরশীল । তিনি মুদালিস । এখানে 
তিনি শ্রবণের কথা উল্লেখ করেননি । বরং ০১০ ০১০ করে হাদিস বর্ণনা করেন ।+২২, 

এর জবাব হলো, এই বর্ণনাটিকে ইমাম তিরমিযী রহ. হাসান সাব্যস্ত করেছেন। তিরমিযী রহ. হাদিস এবং 
রিজাল শাস্ত্রের ইমাম । সুতরাং তিরমিযী কর্তৃক এ হাদিসটিকে হাসান সাব্যস্ত করা এই হাদিস দ্বারা দলিল পেশ 
করার জন্য যথেষ্ট । তাছাড়া এটাও বুঝা গেলো যে, হাজ্জাজ ইবনে আরতাত তার মতে সেকাহ। আর সেকাহ 
বর্ণনাকারি যদি তাদলিস করেন, তবে এই বর্ণনা হাসান হওয়ার বিপরীত নয়। তাছাড়া এটাও সম্ভব যে, তার 
নিকট এর কোনো মুতাবে" মওজ্ুদ ছিলো 1১২২২ 


মুসান্নাফে আবদুর রাজ্জাকের একটি হাদিস হানাফিদের আরেকটি দলিল । 
১২২৩ 2058] 08 0০ ০9850 ০ ১৪ ১৯৬ ০০০) ১১০ ০) 
'আলি রা. ইয়াজিদ ইবনুল মুকাফফাফকে কেবলার দিক হতে গ্রহণ করেছেন।' 


এই বর্ণনাটি মুসান্নাফে ইবনে আবু শায়বাতে ২৪ও এসেছে। এর সনদও সহিহ। আল মুহাল্লায় এর 
বিশুদ্ধতার স্বীকারোক্তি করেছেন ইবনে হাজম রহ. 1১২২৭ 


শাফেয়ি রহ.-এর দলিল সুনানে আবু দাউদের১২২৬ একটি হাদিস, 


১২২০ সিল্লের ধরন বাদায়িউস সানায়ে'তে (১/৩১৮) ওপরযুক্ত তাফসিল হতে কিছুটা ভিন্ন রকম বর্ণনা করা হয়েছে । তবে আমরা 
এ ব্যাপারে মাজহাব প্রণেতাগণের কিতাবসমূহের ওপর নির্ভর করেছি। দ্র. আল মাজমু' শরহল মুহাজ্জাৰ : ৫/২৯৪, ১৯1১, ৪১6 ১8 
১] ০৯৭ ০০৯০ 46 ৬$ এ ও ২৯১, ২৯২, আল মুগনি : ২/৪৯৬, 49৯) ০ ০০ ১১ ০৯৯১ 2 25 7 411 - 
সংকলক । 

২২১ নাসবুর রায়া : ২/৩০০, 45 ০৯২। ৬৪ 0০৪ | -সংকলক। 

২ দ্র ই'লাউস সুনান : ৮/২৫২, ১] 5৪ -১৭॥ 0৩১১ 0৪০৬ ৩৭3 । 

এ অনুচ্ছেদের হাদিসের ওপর একটি প্রশ্ব মিনহাল ইবনে খলিফার দুর্বলতারও করা হয়। -নসবুর রায়! : ২৩০০। তবে এর 
জবাব হলো, মিনহাল ইবনে খলিফা একজন বিতর্কিত বর্ণনাকারি ৷ যেখানে তাকে জয়িফ বলা হয়েছে সেখানে বহু আলেম তাকে 


সেকাহও সাব্যস্ত করেছেন। বিশেষতো ইমাম তিরমিযী রহ. কতৃক এটি সম্পর্কে হাসান পর্যায়ের সাব্যস্ত করার পরে এই বর্ণনাটি 
প্রামাণ্য হওয়ার ব্যাপারে সন্দেহ করা যায় না। দ্র., ই'লাউস সুনান : ৮/২৫২। -সংকলক। 


*২২" মুসান্নাফ গ্রন্থকার ইমাম আবদুর রাজ্জাক ইবনে হাম্মাম সান'আনি রহ. এই বর্ণনাটি উল্লেখ করে বলেন, এটিই আমরা গ্রহণ 
করি । দ্র, ৩/৪৯৯, নং-৬৪৭২, ৪) ০৬০] ৯১ ৬১৯৬ ০০ ২১)। -সংকলক। 

২২ (৩/৩২৮, 2 এ ০০ ১ ০৯০] ১*)। -সংকলক। 

২* দ্র, আ'ছাকুস সুনান (৩৩৬, ১৯৪) ০৫৯ ০০১ 0৯১১ ০৬ নং-১০৯৭, ই'লাইস সুনান : ৮/২৫২)। -সংকলক । 

১২৬৬ ২/৪৫৯৮, *১ ১৪ 0৯ 485 ১০৬ 1 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৮৮ 


ককিকসঞত্ককাকাপকিকডততকজজককচর এজ কিজরজজকাকীতকাজকরিরক কক তত বড ক রর তক কতক কক ১ জজকককককক ৬০৯৪৮৯৫৬৬৬৩ ৬+ক৯০০ ৪ কক৬৮৪এ৩৪৬৪১৬৭৩৪৪কও ৬৪৪৪৬ রক৮এক কক বন্কওকিঞিত ৪৬৬ বাজি ওএ৪ এজ তজরককডতকন্জাকলককরকর৬৪ ররর কর ওক $৪৬৪ ০ বীতএ৯ক -ক্কর ++ --$৬কজ কঠরঞককত ++ 


এ ১৮ তি ০৩০ ৬৮০৪ ৩৪ 0২ এ ৬০ ১০ ৬৮৯৪ 0 ০১০৯] ভাসি 2 35582 
142»আ। ০৯1৬ 2 শ53 ১) ৬৯১ ৬ ০০ 
“আবু ইসহাক বলেন, হারেস ওসিয়ত করেছিলেন যেনো, আবদুল্লাহ ইবনে ইয়াজিদ তার জানাজার নামাজ 
পড়েন। ফলে তিনি তার জানাজার নামাজ আদায় করলেন। তারপর তাকে কবরে প্রবিষ্ট করা হয় কবরের পায়ের 
দিক হতে । তিনি বলেছেন, এটা সুন্নতের শামিল ।' 
ইমাম শাফেয়ি রহ.-এর আরেকটি দলিল স্বীয় যুসনাদের একটি বর্ণনা, 
১২০) এ$ ০৭ ০০০৪ 4১০ এ ০৮ এ] 0৯৯০ ০০ 2 তত ০০ ০৭৬০ ও ০৪ 
ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় নামানো হয়েছিলো তার 
মাথার দিক হতে ।' 
ইলাউস সুনানে আল্লাা উসমানি রহ. ১২ মুসনাদে শাফেয়ির বর্ণনার এই জবাব দিয়েছেন যে, প্রথমতো 
এর সনদ জয়িফ। আর যদি এর সনদ ঠিকও হয়, তবুও এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
আমলের বিপরীতে দলিল নয়। যেমন, এ অনুচ্ছেদের হাদিসে আছে। তাছাড়া সাহাবায়ে কেরাম কর্তৃক নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময় পায়ের দিক হতে রওজায় নামানোর কারণ ছিলো 
জরুরত। কেনোনা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ছিলো দেওয়ালের গোড়ায় । 
আর কেবলার দিক হতে প্রবিষ্ট করানো সম্ভব ছিলো না 1৯২২» এই জবাব সুনানে আবু দাউদের বর্ণনাটিরও । 


০3 ০5 0450 0 ও 6 ৫ 
অনুচ্ছেদ-৬৪ : মৃতের প্রশংসা করা প্রসংগে (মতন পৃ. ২০৪) 
০ দল 14৬4 ৯৮7৭, 
১০৬০। অর্থ : চিনি ৭ পিজি 
একটি লাশ নিয়ে যাওয়ার সময় লোকজন তার প্রশংসা করলেন। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে। তারপর বললেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


১১৭ এ অনুচ্ছেদে হজরত উমবু, কাব ইবনে উজরা ও আবু হুরায়রা রা. হতে হাদিস 
আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আনাস রা.-এর হাদিসটি ০১৯২০ ১০১। 





১২২৭ 


শাসবুর রায়া : ২/২৯৮ । -সংকলক। 
৮/২৫৩-২৫৪ । -সংকলক। 

১২» ইবনে হাঞ্জার রহ. ইবনে আলি ও ইবনে যাজাহর দুটি বর্ণনায় জবাব দিতে গিয়ে বর্ণনা করেন, “ইমাম শাফেয়ি রহ. 
বলেছেন, তাকে কেবলার দিক হতে (কবরে) প্রবেশ করানো সন্ভব ছিলোনা । কেনোনা, রওজা ছিলো দেওয়ালের গোড়ায় । -আদ 
দিরায়া : ১/২৪০ ০৯১ ৮৯ ০ | -সংকলক। 


১৭৭৮ 


সতত তত হত ত৮৮ত১৩৮শ ৬৯ তিতিতসহ ব৯তস০ ৪ ৯৯৭৯ কত ডক তিউতত৬৬ ২৬৪৬৯ ৮০ক৩ ৬কর৬৬এত ৪5৮৮৪ ১৮৪৪১৮৯ 


7 দি 25৮ টির চাপা 
হব নি পা ১৯৫৫0 ৮ 2 “রি ? ৫ 
৪১৩৯০1১৬০১০ ৩৪ ০ এ ০০৬৯৪ 4১৫ ১৬১৬ 2 ০৪ ৮5 ৯০১ ডি ১০ - 1৯5 
গ»% নিব সুনে 8:2৮ শীতে রা লাঠি ক 225৮5 তু টির তর হি 
1887 25752 755 হুদ ঘা ৯৭05 ক 
০5 83৩5 93508 2 ৩5 ও ৩৫ বি জিও ৫ ৩ পি ০ 0০ এ এ ৯০ 
পা নে 


১৯ঠ। 05 ৮ 5430০ এ] এ.০০ এ 05৫7 

১০৬১। অর্থ: আবুল আসওয়াদ দীলি রহ. বলেন, আমি মদিনায় আগমন করে উমর ইবনে খাত্তাব রা_-এর 
নিকট বসলাম । লোকজন একটি জানাজা লোশ) নিয়ে অতিক্রম করলে লোকজন তার প্রশংসা করলো । উমর রা 
তখন বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি উমর রা.কে জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে? জবাবে তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আমিও তেমনি বলেছি। নবী করিম সাল্লাল্াহ্‌ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের পক্ষে তিন ব্যক্তি সাক্ষ্য দেয়, তার জন্য অবশ্যই জান্নাত 
ওয়াজিব হয়ে যায়। বর্ণনাকারি বলেন, আমরা বললাম, দু'জনে সোক্ষ্য দিলে) ? জবাবে তিনি বললেন, দু'জনে 


সাক্ষ্য দিলেও তাই হবে। বর্ণনাকারি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা" একজন 


সম্পর্কে জিজ্ঞেস করিনি । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০..০ ০১০৯ 
আবুল আসওয়াদ দীলির নাম হলো জালেম ইবনে আমর ইবনে সুফিয়ান। 


কটি রি 
পরি 2 উল রড 


|/ ০ 04 28 ৮ €উ ০৪ 
অনুচ্ছেদ-৬৫ : যার আগে তার শিশু সন্তান মারা যায় 
তার সওয়াব প্রসংগে (মতন পৃ. ২০৪) 
০১৪২ ০৩4০ ১০০ এ। ৫০০৩ 4955 %755% শা ৪ ৩$৫॥ ০১১5 -15৭ 


কন তত ০৬৫ $,42. রাড ৯ গনি ০৬ ৮৫ 

থা ২১০২1 ১৩| এন মুসা ৬ বি ধা ০৪94 

১০৬২1 অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 

কোনো মুসলমান নেই, যার তিনটি সন্তান মারা যায় আর তাকে জাহান্নাম স্পর্শ করবে। শুধু এতোটুকু সময় 
(স্পর্শ) করবে যাতে পূর্ণ হয়ে যায় কসম। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


হজরত উমর, মু আজ, কা'ব ইবনে মালেক, উতবা ইবনে আবদ, উম্মে সুলায়ম, জাবের, আনাস, আবু জর, 
ইবনে মাসউদ, আৰু ছা'লাবা আশজায়ি, ইবনে আব্বাস, উকবা ইবনে আমের, আবু সায়িদ ও কুররা ইবনে ইয়াস 
মুজানি হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


তিরমিবী রহ. বলেছেন, আবু ছা'লাবা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি হাদিস 
বর্ণিত আছে। সেটি হলো এ হাদিস। তবে এই আবু ছা'লাবা কুশানি নন। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০৯... ১... 


দর্রসে তিরমিষী-৩য় খণ্ড 2৮ ৩৯০ 


2০তপাসাপপপাপিপিলিলিী ০০ 
295 ০4 এ 9485 এ ৬০০ এ 4559 এও 2 এও এ] ৬০ ৩০ ১১৯ 08 ও ৬৪71 

রি মে ”* 5, ৮৫০ দি পু * ৪ € ৯৬: পনর ৮ ৫ 2. রি বে নব বে ৪7? লি ৪৬ পন 

্ & ৮$৮ ৮৮2 পলি এ ০৮৪০ ক এ তি রে ০ চি 2 ১ছে 

40১9124১005 5 ১ 59515 55 না 21545 ০০৪ 958 

১০৬৩। অর্থ : আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

যার তিনটি শিশু সন্তান আগে মারা যায়, তারা তার জন্য জাহান্নাম হতে (বাচার জন্য) মজবুত দূর্গ হবে। আবু 

জর রা. বলেছেন, আমি দুই সন্তান আগে পাঠিয়েছি। তথা আমার দু'স্তান আগে ইনতেকাল করেছেন। তখন 

তিনি বললেন, দু'জনেরও (এই হুকুম)। তখন শীর্ষ ক্বারি উবাই ইবনে কা'ব রা. বললেন, আমার এক সম্তান 

ইনতেকাল করেছে, আমি তাকে আগে পাঠিয়ে দিয়েছি। জবাবে তিনি বললেন, একজনও । তবে এটা মজবৃত দুর্গ 


হবে প্রথম বিপদের সময় । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেন, এ হাদিসটি ৮০১০ 
আবি উবাইদা তার পিতা হতে হাদিস শুনেননি। 
৮ $৮১৯/ প্৫ 


উবু ৮. | লি ল্ রা 2 2 এ নি ৫ এ ২.৭ 
১৩০ (0১০১ ০] টি ০০০ শ ৮ (৮ ১০০১৯ 7 8* 
2 জিত রর রা ক পে ৫৫৭ £ 
শি শা তা নি শি রর রি শি চিট কটা ্ ৯ খচ / ক & নি ৫4 ক ৫ ঠ% 
২০৫১ 2 এপি শি এ ৯৯০ ০ এ তিন ও ভি ০ 2 এ ৩৯৯০৪০৪ ৩ 
রি :27 ০ ৮7 5-% 5 তে ৮৫28-8৮-82 2425 ৫ 
০৩ 20 এআ চন ০০৬৬৪ এ 04৫ ০৫১৪৮ ১ 4৪০ ঞ এজ ও ০০০ তি এ 
8 ৮7592571554 4622 22822 
এন ০১ এ 5524 আও! 24৯ ড 495 ০০৪ আও £ এ ০০৩৯ এ ১০৩ ০৯০৪০ 
০৮9 লে লালা রা এ 


হা 4454 "এ 83 ।। 


রি 


কডিকা শতক কস তকি কত শত 


এ 


১০৬৪ । অর্থ : ইবনে আব্বাস রা. হাদিস বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্য হতে যার দুই ছেলে আগে ইনতেকাল করে, তাদের 
বিনিময়ে আল্লাহ তা'আলা তাকে জানাতে প্রবিষ্ট করাবেন। আয়েশা রা. তখন তাকে বললেন, আপনার উম্মতের 
মধ্য হতে যার আগে একটি সন্তান মারা যায়? জবাবে তিনি বললেন, যার একটি সন্তান মারা যায় সেও। হে 
তাওফিকপ্রাপ্তা রমণী! তখন হজরত আয়েশা রা. বললেন, আপনার উম্মতের মধ্য হতে যার একটি সন্তানও মারা 
যায়নি? জবাবে তিনি বললেন, আমার উম্মতের মধ্যে আমি হলাম তার জন্য সে পূর্বগায়ী । আমার মতো মনীষীর 
বিচ্ছেদের মুসিবত তাদের ওপর কখনও আপতিত হবে না। | 


ইমাম তিরমিধীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮4 ০৮৯৯ ০০৯। 

এটি আমরা কেবল আবদে রাব্বিহী ইবনে বারিক সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে জানি না। তার সূত্রে 
একাধিক ইমাম এ হাদিসটি বর্ণা করেছেন। 

হজরত আহমদ ইবনে সায়িদ মুরাবিতী হাব্বান ইবনে হিলাল-আবদে রাব্বিহী ইবনে ৰারিক সূত্রে অনুরূপ 
হাদিস বর্ণনা করেছেন। মূলত সিমাক ইবনে ওয়ালিদ হানাফি হলেন, আবু জুমাইল হানাফি । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৩৯১ 


+সঠ প্র ন্সতড সিসিক তন তত্জ্জত্বরতিজতিতি তত কতজন জি৯ কউ ততত৬৩ কিস ০৬ জউির্উিতিজিকউিজ উড তর্ক উজ চকিকককজত ৪কজবিডউককরকককিক্উজউ৬৬ এক তডড কত রঠজভতজিজিক ৯৬ ০৪১৪ কর ডিএ কক ওকি কজজ তি ত কতক ৪৯ক৯ক৮ জতত৬ত ৪৪০ ৯৪৪ক০৪৪৮৮০৪৮০৪৪ ৪৮০৮০০১৪১৪১ ৯৬ ০০১৯১, 
48 
নে শি এ & ক পে পা কি রর 
কু 
রী ০৮০০ পি রগ শ্ 
ক কী নী 
রা পা 


৯ ০ ৫ সত রা 
১৮৮৭ 4 চি 4৫ ৪০ 5 ৭০ এ ৩০ ৫৯) 75০ ক বি 
গিরি ৪ 9 হী ৯০ ৬ 


401 ০১১০ ৬৪ 13 ১২ ০০৮3 309 ০৪এএ 


১০৬৫। অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহিদ 
পাচজন। ১. মহামারিতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, ২. পেটের অসুখে তথা দাস্ত ইত্যাদির কারণ মৃত ব্যক্তি, ৩. 
পানিতে ডুবে পড়ে মৃত ব্যক্তি, ৪. ঘর, দেওয়াল কিংবা কোনো কিছুর চাপা পড়ে মৃত, ৫. আল্লাহর রাস্তায় তথা 


জিহাদের শহিদ । 
দরসে তিরমিষী 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আনাস, সাফওয়ান ইবনে উমাইয়া, জাবের ইবনে আতিক, খালেক ইবনে 
উরফুতা, সুলায়মান ইবনে সুরাদ, আবু মুসা ও আয়েশা রা. হতে এ অনচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


দ্র নত আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০৯০ ০-০১। 
৫ 23৩৪ ৩৩ এ তে এ ০০ 50 ৪ 7282218 
85171 85 4০05) 46549 9১১4 ৩, ৫ ৯ ২ 
এ এ ২ ৯৩ 55505458858 


১০৬৬। অর্থ : সুলায়মান ইবনে সুরাদ, খালেদ ইবনে উরফুতাকে কিংবা খালেদ সুলায়মানকে) বলেছেন, 
আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন? যাকে তার পেট হত্যা করবে অর্থাৎ, 
কলেরা, বদহজম কিংবা পেটের অসুখের কারণে যে মারা যাবে, তাকে কবরে সাজা দেওয়া হবে না। তখন 


একজন অপরজনকে বললেন, হ্যা। 
ইমাম তিরমিবীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ অনুচ্ছেদে ৮4১১ ০.১ 
এ সূত্র ব্যতীত এটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে। 


0১০৬) 6509 25158 28 5 এ৩এ 
অনুচ্ছেদ-৬৭ : মহামারী হতে পালানোর নিন্দা সংগে মেতন পৃ ২০৪) 


04৩৮০ 45০০ ৭৮ এ। ০৮ (907585554৩5 ৯4৪ ০6 ৬০ ০০৮ 
চিপ ৭125 রি 


23 ১০ 15১33 ১৫ 13 ১০৫ 5193 08854 এ ০৮ ০১24 2480 ০০০ রে ০১০ ও ১৯৩ ০৮ 
০ 19৮৫5 33 হবি ১৪০ রি 


১.0... দরসে তিরমিবী-ওয়, খণ্ড. ৩৯২... 

১০৬৭। অর্থ : উসামা ইবনে জায়দ রা. হতে বর্ণিত যে, মহামারির আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো বনি ইসরাইলের একটি দলের ওপর প্রেরিত আজাবের অবশিষ্টাংশ। 
যখন কোনো ভূখণ্ডে এ মহামারি দেখা দেয় সেখানে থাকা অবস্থায়, তখন তোমরা সেখান হতে বেরিয়ো না। আর 
যখন কোনো এলাকায় তোমাদের অবর্তমানে মহামারি দেখা দেয়, তখন সেখানে তোমরা যেয়ো না। 


| ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিবী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত সাদ, খুজায়মা ইবনে সাবেত, আবদুর রহমান ইবনে আউফ, 
জাবের ও আয়েশা রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, উসামা ইবনে জায়দ রা.-এর হাদিসটি ০৯০ ০১০০ 

দরসে তিরমিযী 

১১০ 4 0৯) 3: 0 ০০০৩ 5০১ ৫০০৩ 4০ এ) তোল ভয় 0) ০১ ২) ৪ ৭০ ৮৩০ 

আল্লামা তিবি রহ. বলেন, এই দল দ্বারা উদ্দেশ্য বনি ইসরাঈলের সেসব লোক, যাদেরকে আল্লাহ্‌ তাআলা 
নির্দেশ দিয়েছিলেন ।১৯, ২১3] ১1৯১)১২৩১ তথা তোমরা সেজদাবনত অবস্থায় দরজা নিয়ে প্রবেশ করো । তবে 
তারা এ হুকুমের ওপর আমল করেনি, বরং বিরোধিতা করেছেন । আল্লাহ তা'আলা তখন তাদের ওপর মহামারী 
চাপিয়ে দিয়েছেন। যেমন বলা হয়েছে, ৯1৪1 585 ৮০ ০৮ ০০1১৯ ০৫9০ 0505 ৯ 

এই মহামারীর কারণে একই সময়ে তাদের চব্বিশ হাজার মানুষ মারা যায় 1১২০০ 


1১০০ ১5 2০০০৪) ০০৩ ৪3195 5৮5 13৯০৯০ ১৪ ক 93 ০৯০3 ৪3134 

দুররে মুখতারে রয়েছে, মহামারী আক্রান্ত এলাকায় যাওয়া এবং সেখান হতে বেরিয়ে আসা তার জন্য বৈধ, 
যার আকিদা এ বিষযে পরিপন্ধ যে, লাভ-ক্ষতি যাই হোক না কেনো, আল্লাহ তা'আলার তাকদিরের পক্ষ হতে 
হয়। তবে যদি তার আকিদা জয়িফ থাকে এবং সে মনে করে, শহর হতে বেরিয়ে গেলে মুক্তি পাবে, আর এতে 
প্রবেশ করলে রোগাক্রান্ত হয়ে পড়বে, তবে এমন ব্যক্তির জন্য যাতায়াত মাকরূহ 1১৯২৬ এ অনুচ্ছেদের হাদিসে যে 
নিষেধাজ্ঞা এসেছে, এটা প্রযোজ্য এই বদ আকিদার সুরতেই | 

হজরত শায়খুল হাদিস রহ. বলেন, কারো আকিদা যদি সঠিক ও পরিপক্ক হয়, কিন্ত্র তার যাতায়াতের কারণে 
অন্যদের আকিদা বিনষ্ট হওয়ার আশঙ্কা হয়, তাহলে তখনও যাতায়াত করা অবৈধ 1১২৫ 


"২ সহিহ বোখারি : ২/৮৫৩, ০১০।৬]। ৬৪ 5১ ৬৮৪ ৮৬] ১৩৪ * সহিহ মুসলিম : ২/২২৮, ১৩ ৮৯১৬ ২53৪ 


৬১৯১০ 4909 5৮৬৪ ১ 0০৮ 1 সংকলক । 
২ সূরা আ'রাফ : আয়াত-১৬১, পারা-৯। -সংকলক । 
৭ সূরা আ'রাফ : আয়াত-১৬২, পারা-৯। -সংকলক। 
১৭৩০৪ 
তুহফাতুল আহওয়াজি : ২/১৬০। -সংকলক । 
** দুররে মুখতার ফাতাওয়া শামিসহ : ৫/৪৮২, কিতাবুল ফারাইজের সামান্য আগে । -সংকলক । 
** টাকা আল-কাওকাবুদ দুররি : ২/২০৪ । -সংকলক । 


দরসে .তিরমিযী-৩য় খণ্ড ৪. ৩৯৩ 


ততই ২৩৯ সতত জতভত ০৯৯৮৯০৬০৯৭০ ২৯৩৩২৬৪০৮৯০০৪৪৬, ১১৯৪৬ ১৪৯৯০৯০০১৯৬৯ ৪০ ০৯ক৯০৯ক০৯৯৩৯০৯৯০০০০০১ ৪৪ ৯৯৪৪৪৪ক৯৪৩ক৪০০৪৯৪৪০৮০৪৮৪৫৯৪৪৯০৯৯৪৯৪৪০৪১৪৯৯ক৪ ৪৮১০৮৮৮৫৪৪৪ ৪৪৪৪১১১৪১০১৪০০০১০০ত০১২১০০, 


221৫] দি 41 দাহ ০৫8 £৮৯ 5 
অনুচ্ছেদ-৬৮ প্রসংগ : যে আল্লাহর সাক্ষাত ভালোবাসে আল্লাহও তার সাক্ষাত 


ভালোবাসেন (মতন পৃ, ২০৪) 
2 551 এ 2 এ] 24 05 ০০ ১4৪০ এ ০:১০ লৈ 05 ১০ ১১০৯০৪ ০০ 1,৯%, 


৮৫৮ 


522 0 535 21 256 ০20 


১০৬৮ । অর্থ : উবাদা ইবনে সামেত রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
যে আল্লাহর সংগে সাক্ষাতকে ভালোবাসে আল্লাহ ত'আলাও তার সংগে সাক্ষাতকে ভালোবাসেন। আর যে 
আল্লাহর সংগে সাক্ষাতকে অপছন্দ করে, আল্লাহ তা'আলাও তার সংগে সাক্ষাতকে অপছন্দ করেন। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
এ অনুচ্ছেদে হজরত আবু মুসা, আবু হুরায়রা ও আয়েশা রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, উবাদা ইবনে সামেত রা.-এর হাদিসটি ০১৯..০ ০১ । 


পতি 


এ এক এ এ 46৮০১ ০০ এ এ উল 8 ৩৫0৫ 5845 05 -1,%৭ 

5০5১ ০ 9৫ 453 8 ৫৫৫ 455৮ ৩৬ এও এ প্ এ 286 ৬৭ 

491 ২45 13 28এ॥ 215৫2 সু 5454) ঠা 51552554735 54 522 
৫) 2 8১৫54) এ 5১54৮42 


১০৬৯। অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, তিনি উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, আল্লাহর সাক্ষাতকে যে পছন্দ করে, আল্লাহ তা'আলাও তার সংগে সাক্ষাতকে পছন্দ করেন৷ আর যে 
আল্লাহর সংগে সাক্ষাতকে অপছন্দ করে, আল্লাহ তা'আলাও তার সংগে সাক্ষাতকে অপছন্দ করেন। আয়েশা রা. 
বললেন, তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল! সবাইতো মৃত্যুকে অপছন্দ করে? জবাবে তিনি বললেন, 
ব্যাপারটি তেমন না। তবে ঈমানদার ব্যক্তিকে যখন আল্লাহর রহমত, সন্তষ্টি ও জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়, 
তখন সে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তার সাক্ষাতকে ভালোবাসেন। আর একজন কাফেরকে যখন 
আল্লাহর শাস্তি এবং অসন্তোষের দুঃসংবাদ শোনানো হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে। আল্লাহ 
তা'আলাও তার সাক্ষাতকে অপছন্দ করেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০১ 


দবুসে তিরষিষী-৩য় ঘণ্ড ঞ ৩৯৪ 


সক৬৬০লখককন্কককককাতজ করার বজ্র ককজক্জাতকতককড়কঠউগজতক্করীক রাড এজককরককককরকককজ্ডডকগঠজকএকতীকচককতসকঞ্জেডনকজকচ৪৬৬ক একক ৫কক৬৯৬৭০৪৬৪০কক$কএব৬৫৫৬৪এ৪ক নর কক র০৫ ৬ জজ করকওক্এশককতত ওরা কস করীজস ৬৬০০০ ওক $$। ইসির জজ কত এ 


45৮ 8075 1 74775 9 
অনুচ্ছেদ-৬৯ : যে আত্মহত্যা করে তার জানাজার নামাজ 
আদায় করা হবে না প্রসংগে মতন পৃ. ২০৫) 

১০৭০। অর্থ : জাবের ইবনে সামুরা রা. হতে বর্ণিত যে, এক লোক আত্মহত্যা করলে নবী করিম সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেননি । 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১৯। 

ওলামায়ে কেরাম এ ব্যাপারে মতপার্থক্য করেছেন। অনেকে বলেছেন, কেবলামুখী হয়ে নামাজ পড়ে এমন 
সবাই জানাজার নামাজ আদায় করা হবে । আত্মহত্যাকারিরও জানাজার নামাজ আদায় করা হবে। এটি সুফিয়ান 
সাওরি ও ইসহাক রহ.-এর মাজহাব । 

ইমাম আহমদ রহ. বলেছেন, ইমাম সাহেব (রৌষ্ট্রপ্রধান কিংবা মসজিদের ইমাম) আত্মহত্যাকারির জানাজার 
নামাজ পড়বেন না। ইমাম ব্যতীত অন্যরা পড়বে। 

দরসে তিরমিযী 


4০০3 4305 এ] এগ কো ২৬০ ০০০৪ ৫৬ 48 এও ১৯০ 9 ০০০ ৪০৯৯ ০৪ ০৪৯৯ ৬০০ 

আবু হানিফা, মালেক, শাফেয়ি এবং দাউদ জাহেরির মতে আত্মহত্যাকারির জানাজার নামাজ আদায় করা 
যাবে৷ ইমাম আহমদ রহ.-এর মাজহাব হলো, তৎকালীন রাষ্ট্রপ্রধান তথা খলিফা তার জানাজার নামাজ পড়বেন 
না। তবে অন্যান্য লোক তার নামাজ পড়বে ।১২ হজরত উমর ইবনে আবদুল আজিজ ও ইমাম আওজায়ি রহ.- 
এর মতে, আত্মহত্যাকারির ওপর কোনো অবস্থাতেই নামাজ আদায় করা যাবে না।১২০৯ 

এ অনুচ্ছেদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না পড়াকে ইমাম আহমদ রহ. 
প্রয়োগ করেন এরই ক্ষেত্রে । 

দলিল সুনানে দারাকুতনিতে বর্ণিত আবু হুরায়রা রা. এর হাদিস, ৬১০ 15৮5 ১৯৬) ০১০5 ৪1৯1 14০ 
০3৯৬১ ১৯০৪ 

“তোমরা নেককার বদকার সবার পেছনে নামাজ পড় এবং নেককার বদকার সবার ওপর জানাজার নামাজ 
আদায় করো ।' কিন্তু এই বর্ণনায় আছেন মাকহুল। তিনি যদিও সেকাহ+২০ তা সত্তেও হজরত আবু হুরায়রা রা. 


২ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


** সহিহ মুসলিম : ১/৩১৪, কিতাবুল জানাইজের শেষ হাদিস সুনানে নাসায়ি : ১/২৭৯, 485 35 ০০৪১০ ০১০১ এ০১ 1 
-সংকলক। 


*২৯ দ্র, আল-মাজমু' শরহুল মুহাজ্জজাব : ৫/২৬৭, 4.8 4 ০১+€ ১8 | -সংকলক। 


১২০» আল-মুগনি : ২/৫৫৬, 4799 38 ০০ ১১] ৪০০ ৭9) 4:০৪ 33: 35 4. 1 সংকলক । 
১? তাকরিৰ : ২/২৭৩, নং-১৩৫৪ ৷ -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খগ ৩৯৫ 


কঠগগঠখগ্শতচা্কগীউশশক্গ্রাকরজহজক্ররক্নীাজঠস্রককতজস্একককপকতক করবার কক কককরকঞকপ্রসএ কও রকড০্ডর ররর কির ও একীতরাকরীউ কিক কুকক ডক ন$ককক৯ কক কজ্ডককও্কককরুকনাঞ্জরীককনাককককরওকননরব ০3৩০৩ ক৬একএওডরকঠকড়ঠক্রকরককপককক৩কতপ্কএক্এ৪৪ কক জলজ কর ক্জকজরক 


হতে তার শ্রবণ প্রমাণিত নয় । এজন্য ইমাম দারাকৃতনি রহ. এ বর্ণনা সম্পর্কে বলেন, 'মাকহুল আবু হুরায়রা রহ. 
হতে শ্রবণ করেননি । অন্যান্য বর্ণনাকারি সেকাহ+২১১ | 

ইবনে কুদামা রহ. অধিকাংশের দলিলরূপে এই হাদিসটি উল্লেখ করেছেন,৯২৪২ 4 : 3 ০০১১০ ১১০ 
“50 1 

'যে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর স্বীকারোক্তি করে তোমরা তার জানাজার নামাজ আদায় করো ।' 

হজরত জাবের রা.-এর আছর দ্বারাও অধিকাংশের মাজহাবের সমর্থন হয় । তাতে তিনি বলেন,১২৪০ ০.০ 


১) 31 4০ ১ ৩ ০০ ৮০ 
অর্থাৎ, যে লা-ইলাহা ইল্লাল্লাহ বলে তথা এর স্বীকারোক্তি করে তার ওপর জানাজার নামাজ পড়ো ।' 
তাছাড়া মুনান্নাফে আবদুর রাজ্জাকে+২৪ঃ কাতাদা রা.-এর আছর আছে, 

১০১৭১ ১১০১৭ 951 ০৫8 ০৪ 2৯ 5৬ ০৯০৪ তেড 05 1 31 40 32 2৩ ০০ ৬০ ৮০ 
401 ১140 ১: ০5 ০০ ৬৮০ ৪০৯ এখসী। ১৬] ০৯। ০০1৯৮ ০০1 93 2 05 ০০০৮৬৬০ ০৯ও 
'যে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর স্বীকারোক্তি করে তার জানাজার নামাজ পড়ো । যদিও সে নিশ্চিতই খারাপ 

লোক হোক না কেনো । তুমি বল হে আল্লাহ! তূমি মুমিন নর-নারী ও মুসলিম নর-নারীদেরকে ক্ষমা করো । তিনি 

আরো বলেন, আমি কোনো আলেম সম্পর্কে জানি না যে, তিনি লা-ইলাহা ইল্লাল্লাহে স্বীকারোক্তিকারি কোনো 
ব্যক্তির জানাজার নামাজ হতে বিরত রয়েছেন ।' 

এ অনুচ্ছেদের যে হাদিসটি প্রযোজ্য অধিকাংশের মতে সতর্কবাণীর ক্ষেত্রে । যাতে এ কাজটি যে মন্দ -এ 
বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তা না হলে অন্যান্য সাহাবি অবশ্যই তার ওপর নামাজ পড়ে থাকবেন । যেমন, এ 
ধরনের কাজ নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক খণগ্রস্ত ব্যক্তি সম্পর্কেও প্রমাণিত ।১২৪ এজন্য 
পরবর্তী অনুচ্ছেদে আসছে, 


০০19০০20159 805 4) ৫৮০ এই 05 585 এপ 0৯১ ৪ 83495 এ এ১ লা 0 


১২১ সুনানে দারাকৃতনি : ২/৫৭, নং-১০, 4৪১০ ৪১৮০১ 4০ 2১৮] 95৯০ ০০০ ৬০৩ ৯৪ । সংকলক । 

১২ এই বর্ণনা সম্পর্কে তিনি লিখেন, খাল্লাল এটি তার নসদে বর্ণনা করেছেন। আল-মুগনি : ২৫৫৬, 3১: 05 : 2 
4৮8) 0 ০০ ১ এ ৬৮০ ৮০)) ৬৮০৪ * সুনানে দারাকুতনিতেও এ ধরনের একাধিক হাদিস এসেছে। তবে এগুলো সব 
জয়িফ । ইমাম দারাকুতনি রহ. বলেন, 'এগুলোতে সামান্য কোলো কিছুই নেই (দলিল্য নয়)। দারাকুতনি : ২/৫৫-৫৭, নসবুর রায় : 
২/২৬২৮, ২44)1 ০১০৪ ০১৮ ১৩ 1 -সংকলক। 

+৬" মুসান্নাফে ইবনে আবু শায়বা : ৩/৩৫০, ০৮০ ০:০৪ ৯ 5৬ ০4 ০৮9১৮ 4 ০0৯১৪ ও *94সড। ০৩৩ 17 
সংকলক। 

স* ৩/৫৩৬, নং-৬৬২৩, ৯১৯৯০) 53১ ৬১ ৪৬ ৪১১৯৪ ও 1 সংকলক । 


*** এই জবাৰটি আল্লামা নৰবি রহ.-এর বক্তব্য হতে গৃহীত। ত্র, শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৩১৪, কিতাবুজ 
জাকাতের সামান্য আপে । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হ ৩৯৬ 


এ সইন্সএ আপক এ কনক ককীকীক সকিকিন্ককন্জকজ এক জতজজজরনকককজককউিকারাক কত এজ কনাকডডএড়রডকজকাকউউকীকতকক ৬ কুত ৬ তককএ জকি +জপকত্কতএঠককিপতন্তকততককুকহএ্কিতিকিঠতককতততকককতকরতরজঠককীক্কতঝকাব্রাকত্রকতকঠনব্বাপাকীকর্কিক্ঠক্ঠীনীবীক্ককসশক্কগততকক্ককসববপকনরন এজ কাকীর কস ২ জঠতএ ৬5 


'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানাজা নামাজের জন্য এক ব্যক্তিকে হাজির করা 
হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথিদের ওপর তোমরা নামাজ 
পড় । কেনোনা, তার দায়িতে খণ আছে।' 

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আত্মহত্যাকারির নামাজ বর্জন করা ছিলো শুধু সতর্কবাণীর 
ওপর | এই জবাবটির সমর্থন হয়, সুনানে নাসায়ির একটি হাদিস ছ্বারা। তাতে হজরত জাবের ইবনে সামুরা রা. 


হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসের ঘটনায় নিয়নেযুক্ত শব্দ এসেছে, 4 ৯:১১ 43১০ 401 7 এ০। ০১০ ০ 
430০ ৬:১০ ১৩ 3 ১৪ 


“তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আমি তার জানাজার নামাজ পড়বো না।' 

সারকথা, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের প্রতি লক্ষ্য রেখে এটা সমীচীন যে, 
আত্মহত্যাকারির জানাজা নামাজে কোনো অনুসরণীয় ব্যক্তি যেনো অংশগ্রহণ না করেন। যাতে এক পর্যায়ে এই 
মন্দ কাজটির প্রতি সতর্কবাণী হয় । যেমন, আল-মিসকুজ জাকিতে রয়েছে ।৯২৪* 


০৬১4 05 552] ০5 ৫5 12 
অনুচ্ছেদ-৭০ : খণমন্ত ব্যক্তির জানাজার নামাজ আদায় করা প্রসংগে মেতন পু. ২০৫) 


পা 
2 ০৯ ৮০%৫ লি পনি % ৯৫ 


৩২৫৯ ০০ ১৯ নে এ এ ২৩ ৩০৭ ও ৯ সুঞ ৯ 0 ৩৩৮ ১০7, ৬) 
৯১৫45108505 এ এ। ০.০ এ এর 46 ০০ 23০ ০০১4০ এ ০০ 
এ 9৫5০ 08 £ পু৫৯3 0০ 5 এ০ এন ০০৪ এন 8527 এ 25 ক এ 96 346 2 


ক 
৮ প্ 


4৩৮০ 

১০৭১। অর্থ : আবু কাতাদা রা. বলেন, এক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
উপস্থিত করা হলো, তার জন্য জানাজার নামাজ আদায় করার জন্য । তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথির জানাজার নামাজ তোমরা আদায় করো । কেনোনা, সে খণগ্রস্ত | আবু 
কাতাদা রা. বললেন, এই খণের দায়িত্ব আমার ওপর । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস 
করলেন, পরিপূর্ণ? জবাবে তিনি বললেন, হ্যা, পরিপূর্ণ । তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 


জানাজার নামাজ আদায় করলেন । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত জাবের, সালামা ইবনুল আকওয়া' ও আসমা বিনতে 
ইয়াজিদ রা. হতে হাদিস বর্ণিত আছে। 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, আবু কাতাদার হাদিসটি ০৯০ ০৯ 





++* সুনানে নাসায়ি : ১/২৭৯ 4. 05 ৩ ৬৮০ 5১৯৮০ এ ০ 1 সংকলক । 


এ অর্থাৎ, তাকরিরে হাকিমুল উন্মত হজরত খানবি রহ. আলা সুনানে তিরমিযী (পাতুলিপি : ১/২৭৭)। -সংকলক । 
+"* এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


হত তত িএই তততিতিউ৭ ৪৯ তত ৪ত৬৬৬৮ ৬৪ ৮৪৩৮৬টকককউত ৮৪ ৪৪৩৬৯৬০৪৪৬৪ ৮ ৪৪৪০৩ ৪৮৯ ০৩০০০ 


রা রি টি নু ৃ্‌ পনর রধ্তকরত ৃ তি টু টা? ৪ চার চ87555 
43০ সিনা ০৯০০ ৮৯ 9৩ ০ 3 48০ এ ৬৬০ 0492) : ০১১৯ ভয় ০০ 7৬ 

4 এ ৬৮ ৫ কিরণ, দত ০, ৫০৫ কও ৭ ₹৫. এ রে রি ৮ ০2 ঈলঠ৫ €% ৮4 
০1৯০ 82১০], 15 5 তত এসএ ১৯ ০]? 57০5 ০৫ 453] ০০ ০৯ 0558 05 
৫৫ 8২৯$৯/ তির ৪৮৫০. রি রে * 9৯ 1 ্ 22৬ রানি ০৫৫০ :1515 4 


পরত এ ০৮ 


৪ ক ৫৫০০৫ 5 কী ৪৩ ৮ রর 
1351 5855 এ ১ 045 ০১০ এ 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি শ৯..০ ০1 


ইয়াহইয়া ইবনে ইবনে বুকাইর ও একাধিক বর্ণনাকারি লাইস ইবনে সাদ হতে অনুরূপ আবদুল্লাহ ইবনে 
সালিহের হাদিসের মতো এটি বর্ণনা করেছেন । 


দরসে তিরমিযী 
মৃতের পক্ষ হতে যিম্মাদার হওয়া প্রসংগে 
ক] ০৯০৪ কও 2৮3 4০ এ দিন ভে 0 ৯ এ ০০ ৩৯৪ 59৩ ও 08 এএ ৬০ ০০০০ 
15০০০ ০৬০৯৯০৪০০1০ 0059 495 এ ৬৮৪ লী এজ ০৯০ 


যার জিম্মায় খণ থাকতো এবং সে দুনিয়াতে মাল না রেখে ইনতেকাল করতো নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে তার জানাজার নামাজ আদায় না করে, অন্যদের দিয়ে পড়াতেন। তবে 


পরবর্তীতে তিনি খণর্রস্তের জানাজার নামাজও পড়াতে শুরু করেন। যেমন, এই অনুচ্ছেদে পরবর্তী বর্ণনায় 
রয়েছে, 


4০৯ ১৯৭ ০৭ ৩৬ ০৯ পাছা ০০ ডিও এ এ 20 পাও ১] 4০ এ গৈ 1৪ 
' এ ৯৮৮০০ ০০ 1১ 
4490০ ৮০৪ 5205 : ০৩ 2৮৬৩ ০৩ ২৪১০ এএ। ০0৮০ 4০ 0559 009 5৪০০ ৯৯ 2 5 ১ 03 





নার মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে এ হাদিসটি তিরমিবী ব্যতীত সিহাহ সিস্তার অন্য কোনো গ্রন্থকার 
বর্ণনা করেননি । -সুনানে তিরযিষী : ৩/৩৮১, নং-১০৬৯। -সংকলক । 


৮৯৬৬৩ ৬৩৩৩৩৬ক৬ ৬৬০০৯ লতজকতকক্তককিএসকজানল ₹৯০িজিজিতত ৮৮, 


ও ০৪০ ককক কক ৯৬ ভক্ত জপ জপ ও ফাক এক ক করিত ককাকিকিক বক্কর ৬ ককক বাক ৪ জনক ক শত জক্উ্কীদ এক জতীক জগ লকশজতকউন্দতীজিজউজ্রকাতছশ ₹৬০৩ ৯৪৪৬ ০৬৩ ৪৪ঝকড৯৬ঞকক০কককক৬কক০৯ল৬৬কপত৬ককওকজকজজজকর্রককওপরিজকজিরি জকি কএ০ ৯৬৬ 


কিংবা নাই রেখে যাক । 

আবু হানিফা রহ. ও সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাব হলো, যদি খণ পরিশোধ পরিমাণ সম্পদ মৃত ব্যক্তি 
রেখে না যায়, তাহলে মাইয়িতের পক্ষ হতে যিম্মাদার হওয়া অবৈধ । তবে মৃতের জীবদ্দশাতেই যদি কেউ তার 
পক্ষ হতে যিম্মাদার হয়ে যায়, ৯২৫০ তবে ভিন্ন ব্যাপার । কেনোনা, যিম্মাদারির অর্থ হলো, সাধারণভাবে পাওনার 
তাগাদার ব্যাপারে একজনের দায়িত্বের সংগে অন্যের দায়-দায়িতু মিলানো৯১। বস্তুত মৃতের ইনতেকালের পর 
তার হতে তাগাদা বাতিল হয়ে যায়। সুতরাং এক দায়িত্বকে অপর দায়িত্বের সংগে মিলানো সম্ভব থাকলো না, 
হার কারণে মৃতের পক্ষ হতে দায়-দায়িত্ব গ্রহণ দুরুস্ত হতে পারে। তবে যদি জীবদ্শায়ই যিম্মাদার হয়ে যায়? 
তবে এক দায়িতৃকে অন্য দায়িত্বের সংগে মিলানোর বাস্তবায়ন ঘটে যাবে। তারপর মূল দায়িতৃশীল ব্যক্তির মৃত্যুর 
পর তাগাদা তো তার হতে বাতিল হয়ে গেছে। তবে যিম্মাদারের দায়-দায়িত্ব অবশিষ্ট রয়ে গেছে। সুতরাং এই 
দায়-দায়িত্‌ গ্রহণযোগ্য হবে 1১২১ 

বাকি আছে, এ অনুচ্ছেদের হাদিস। এতে আবু কাতাদা রা.-এর বক্তব্য ৮ ৯৯ কফিল বা যিম্মাদার 


হওয়ার জন্য নয়। বরং এটি একটি ওয়াদা। যার নির্দশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ?০3০ 
১২৫৩ উক্তিটি । তাছাড়া এটাও সম্ভব যে, আবু কাতাদা রা. এই মৃতের জীবদ্দশাতেই কফিল হয়েছিলেন। আর 
তখন ৬৮ ১, বলে সে সাবেক দায়-দায়িত্‌ গ্রহণের সংবাদ দেওয়া উদ্দেশ্য ছিলো। নতুনভাবে দায়-দায়িত্ব গ্রহণ 
করা হয়নি ।১২৫৪ 

তবে সুনানে নাসায়ি এবং ইবনে মাজাহর একটি বর্ণনায় এসেছে নিমনেযুক্ত শব্দ- (085৭1 001 25908 52 এ 





১২৫০ ওপর্যুক্ত বিস্তারিত বর্ণনা আল-মাজমু' শরহুল মুহাজ্জাব : ১৪/৮, কিতাবুজ জামান, আল-মুগনি : ৪/৫৯৩, বারুজ জামান 
ও বাদায়িউস সানায়ে" : ৬/৬, 25850 ৮৪১০ এ ০২০৬ 5350 405 হতে গৃহীত । -সংকলক । 

১১ আল-ফিকছল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ৫/১৪১। -সংকলক। 

১২৫২ আল-ফিকছুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ৫/১৪১, 51950 ৯১১১ ৬১১০ ০২৪ । বাদায়ি' (৬/৬ -5955 -৪-১ ১১) 
র্থে আছে। আবু হানিফা রহ.-এর উক্তির কারণ হলো, ঝণ পরিশোধ হলো কর্ম অথচ মৃত ব্যক্তি কাজ করতে অক্ষম। সুতরাং এটি 
হবে বাদপড়া বা বাতিল একটি স্কণের জিম্মাদারি। সুতরাং এটি সহিহ হবে না। এটি ঠিক এমনই যেমন, এক ব্যক্তির ওপর কোনো 
খণ নেই, অথচ আরেকজন তার খ্বাণের দায়িত্বশীল হয়েছে। আর যখন সে বিস্তশালী অবস্থার মারা যায়, তখন সে তার স্থলাভিবি 
ব্যক্তির মাধ্যমে ক্ষমতাবান । অনুরূপভাবে যখন সে কোনো জিম্মাদার রেখে মারা যায় (সেটিও সহিহ হবে)। কেনোলা, সেতো তার 


ঘণ পরিশোধের ক্ষেত্রে মৃতের স্থলাভিষিক্ত । -সংকলক! 

১২৫ কারণ, যদি এটি জিম্মাদারি হতো, তাহলে 5১১ শব্দ বলে জিজ্ঞেস করার প্রয়োজন ছিলো লা। বরং আবু কাদাতা রা. 
কর্তৃক 'এটি আমার দায়িত্ব বলাই বথেষ্ট ছিলো। কেনোনা, ৬ শব্দ দায়দায়িত্বের জন্য যথেষ্ট ছিলো । এটি এর নিদর্শন যে, আবু 
কাতাদা রা.-এর উক্তিকে ওয়াদা মনে করা হয়েছে। যাতে আইনত ও বিচারের ক্ষেত্রে দায়-দায়িত্‌ চাপিয়ে দেওয়া যায় না। এজন্া 
১৬১০১ শব্দ বলে পরিপর প্রতিশ্রুতি কামনা করা হয়েছে। যদিও এ তাগিদের পরেও বিচারগতভাবে দায়-দায়িত্ব চাপানো যাবে না? 
দ্ব.. আল-কাওকাবুদ দূররি : ২/২০৭, আল-মিসকুজ জাকি : ১/২৭৭, পার্ুলিপি। -সংকলক । 

৯৫৪ বজলুল মাজহুদ : ১৪/৩০৮, 4১৯৯) ৬১ 4১২ ১৪ € ৯8 ৮05 1 সিকেলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ৩৯৯ 


তরক্কিস্ঠর্ক্রক্ককরক রিকি +কহপ্রাককরা্জতককরিকরানক্ররেজখীরীককতজ রতয় রর কীরীক্রবরক্রুরীকক্রখান কতক কাক করীকরীকণজ্তরতগকরুকজকজকঠ্করাজততরতজকরুররডকরতরএকররকডরিরকররএজনকক্রক্রাডরুজকককনবীটীরিক করার কর করুউরাজরউকরীউককগ়নরঠকররুকররিরক্ররাজাকজকী্ক্জকতকরীপউক কনা তজীবককাককক্চাত 


**4এ 1১২৫৫ এটাকে না ওয়াদার ক্ষেত্রে প্রয়োগ করা যায়, না সাবেক দায়-দায়িত্ব গ্রহণ সংক্রান্ত সংবাদ প্রদানের 
ক্ষেত্রে । যেমন, ইলাউস সুনানে*৬ আছে। 

সুতরাং এর বিশুদ্ধ জবাব হলো, আমাদের আলোচনা মাইয়িতের পক্ষ হতে দায়-দায়িতু গ্রহণ কাজা সম্পর্কে, 
দিয়ানাত সম্পর্কে নয় । আর মাইয়িতের পক্ষ হতে কাজারূপে দায়-দায়িত্ব গ্রহণের দলিল এই বর্ণনা দ্বারা হয় না। 
এটা প্রমাণিত তো তখনই হতে পারতো, যখন যিম্মাদারের অস্বীকৃতির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ওপর ফাণ আদায় করা আবশ্যক সাব্যস্ত করতেন । অথচ বর্ণনায় এর কোনো উল্লেখ নেই 1৯২৭৭ 


আলোচ্য অনুচ্ছেদে বর্ণিত আবু হুরায়রা রা.-এর পরবর্তী বর্ণনাটিকেও অধিকাংশের পক্ষ হতে দলিলরূপে 
পেশ করা যায়**। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, ০৪] ০ 5৪5 ০" 
4১০৮০৪ ৪৬০ 5095 4599 তথা যে মুসলমান খণগ্রস্ত অবস্থায় ওফাত লাভ করে তা পরিশোধের দায়িত্‌ 
আমার ।' 

এই বর্ণনার জবাবে ও এমন বলা যায় যে, এটি প্রযোজ্য ওয়াদার ক্ষেত্রে । এতে দায়-দায়িত্ব গ্রহণ উদ্দেশ্য 
নয়। বরং এর ওয়াদা করা হচ্ছে যে, এমন ব্যক্তির খণ রাষ্ট্রীয় কোষাগার হতে পরিশোধ করা হতো 1১২৫৯ 


এ 21১০ ০8 ₹ত ও আশ 
অনুচ্ছেদ-৭১ : কবরের আজাব প্রসংগে (মতন পৃ. ২০৫) 
নে এ ০ পল ০ ডগ টিভি 
0 5) ৬] 2812 00 ৩4০ এ ০০৯০ ০ 452) ৭5 2 এ 292 ০০5 05৮ 
-॥ স্ক রি 2 শে ৫ ৫ নে প্র ব্দার 2 পরান শা % 5 তল রি কে পাত 8৩৫2 হি 
২ ০8450 46 2০১১৮ 2৪ ১95 0 ৬১৪৬ 38) 9৬০) 0354 ০৫০ এপ (এ 
৫55 22:88. 0 ০৫. 4০০2701৮552 ৯62৭ 8. 2 ৪ 22 রন লিট রি 
41৯45 ০3513452 85 প। উ! এ 30 ফর 4549 1 55 095 05 ও 2৯2 5৪9। 
৫ 22558 2০৫ % ৮৫৮০১ ৫৪৭ ৮১: 25851 ৫০ ৫৯%9৮ জার উর £ রহ * ১০ ০৩৫ পপ গলিত ৭ ৯৯৮ 
এ ০৬১৭ ১১৪ ০৯৮৮ ০১0০73০৬৮১৪ 2 এ দেস৪ 9৯ ০55 এ০ সে ৩ ও 0358 
০১০ ৯তে 2 রে (৬১০৯৯ হা ডি 2228 ৫৯7 ৯5 ৭০১৫5 শর নি 8 ৮2 
৮ এ ৯ ২৭ 2148৯) কর্মী ০১০৭ 255 98558 £ ৯6 লেন এ] 89 2৮4 
০১ 45৯: 4০48) রে 
১০৭৩। অর্থ : আৰু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃতকে 
কবর দেওয়া হয় (কিংবা বলেছেন, তোমাদের কাউকে) তখন তার নিকট দু'জন কৃষ্তাঙ্গ ও হলুদ চক্ষুবিশিষ্ট 
ফেরেশতার আগমন ঘটে। তাদের একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা বলে, তুমি 





** সুনানে নাসায়ি : ২/২৩৩, ০৯১২ 034৫9 :€ 5839 ০১৩৩ সুনানে ইবনে মাজাহ : (১৭৩) 58350 9১ ০৩১৬১.) ৯১৪1 
-সংকলক। 
৮ ১৪/৪৭৬-৪৭৭ ০১ ০০ 2884 ০১3 | -সংকলক। 
**" এ জবাবটি কিছুটা বিশদ বর্ণনা সহকারে আল- শাজি : ১ 
১৪/৪৭৭। -সংকলক। নী রিনা নাসির বনটি 
১৮ আল-যাজমু' : ১৪/৮, কিতাবুজ জামান । -সকেলক। 
*এ* আল-মাজমু' : ১৪/৮, কিতাবুজ জামান । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ৪০০ 


রা যারা ররর 


এই নির্দিষ্ট মনীষী তথা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে) মনীষী সম্পর্কে কি বলতে? তখন 
সে তাই বলবে যা আগে বলতো- তিনি আল্লাহর বান্দা ও তীর রাসূল । আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত আর 
কোনো মা'বুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । তখন তারা দু জন বলবে, 
আমরা জানতাম তুমি এ জবাব দিবে । তখন তার কবরকে দৈর্ঘ-প্রস্থে সম্তর গজ করে প্রশস্ত করে দেওয়া হয়। 
তার জন্য তার কবরে নূরের ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর তাকে বলা হয়, ঘুমাও। তখন লোকটি বলে' 
আমি আমার পরিবারের নিকট ফিরে যাব। তাদেরকে সংবাদ দেবো । তখন ফেরেশতার দল বলে, তুমি 
নববিবাহিত বরের মতো ঘুমাও । যাকে তার পরিবারের প্রিয়তম মানুষ ব্যতীত আর কেউ জাগাবে না। এমন কি 
আল্লাহ তা'আলা তাকে তার এই শয্যা হতে (কেয়ামতের দিন) পুনরায় উঠাবেন। আর যদি মুনাফিক হয়, তখন 
সে বলে, লোকজনকে বলতে শুনেছি, আমি অনুরূপই বলেছি। বাস্তব অবস্থা আমি জানি না। তখন ফেরেশতাঘয় 
বলে, আমরা জানতাম তুমি এটা বলবে। তখন জমিনকে বলা হবে- তার ওপর তুমি মিলে যাও । তখন জমিন 
তার ওপর মিলে যাবে এবং তার এক পাঁজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে। তাকে এমন আজাব দেওয়া 
হতে থাকবে, আল্লাহ তা'আলার নির্দেশে তাকে তার শয্যা হতে (কেয়ামতের দিন) পুনরায় উঠানো পর্যন্ত! 

এ অনুচ্ছেদে হজরত আলি, জায়দ ইবনে সাবেত, ইবনে আব্বাস, বারা ইবনে আজেব, আবু আইউব, 
আনাস, জাবের, আয়েশা ও আবু সায়িদ রা. হতে হাদিস বর্ণিত আছে। তীরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে কবরের আজাব সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ৮১১ ০১-৯। 
রর পে নি প ৯ সি ধর ৪ রর 
55০5 (ঝ 210 0০ 3 5 এ লে এ 0525 এ এও ৬৯ ৪৪ 92 - ,৬£ 


রে 2 সাব 2 বে চিড়ে ০৮১ জর 4০৫০৯ চা িগরান্ি রক পা ৮৪৮ ০ 
৫) 01 ১৫ ১ 2৭52 04 05 এ 9৭ 94 এ এ 35 93 4৪ ৩৪ স১এ০ 2২৬ 
এছ প্লেন এন ০০19 ৩৬ 

১০৭৪ । অর্থ: ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো 
ব্যক্তির ইনতেকাল হয়, তখন তার সামনে তার ঠিকানা পেশ করা হয়। যদি সে জান্নাতি হয়, তবে জান্নাতিদের 
ঠিকানা । আর যদি জাহান্নামি হয়, তাহলে জাহান্নামিদের ঠিকানা। তারপর তাকে বলা হয়, এটি হলো কেয়ামত 


দিবসে তোমার পুনরুথানের আগ পর্যস্ত তোমার ঠিকানা । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ০৯০ ১৯৯৯ 


১৩৬৩ ৪ডওভজকককঞক$ক-ককউ+ চক কস৯িকক কক ককরারীকজককীতত কবজ 


3৮54০ ০4 81 68 % ৩ আগ 
অনুচ্ছেদ-৭২ : বিপদগ্রস্ত ব্যক্তিকে সাস্তবনাদাতার সওয়াব প্রসংগে মৈতন পৃ. ২০৫) 
৯৯১, 3০45৫ ৩৭ পুর ১২০ এ ০৮০ উপ) ৩৪ 2 2 সত ৩৪ ০0০৮০ 
১০৭৫ । অর্থ : আবদুল্লাহ রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো 
বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয় তার সওয়াব বিপদগ্রস্ত ব্যক্তির মতো । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৪০১ 


কতত১ক ১১৯ ককতকরিউত ঠক ঠত্িককক্করদকীকক্কতকরকককিকঞএকডজককরাতকত ওজর ঞএকজউতীককরকগ্তহরাখ্রকখতউক্তত্ডতককতকককরকঠকএচরাকতকঙক্ররক+ডওকঠকককত্ত্কব ডর জরএকঞকরীকিকপর - রউিকারকীত উঠতি পর লকজীপীপসীল্তরউপ্রীকজগরীজরীরীব বক ররররঠজ্রীজকরীত কত্ত নত্ককক্বাতিজবর গর কররীকবজীগরীকীতীজ কলরব ক 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১১৮ 

এটি আমরা মারফু'রূপে কেবল আলি ইবনে আসেম সুত্রেই জানি । 

অনেকে এটি মুহাম্মদ ইবনে সৃকা হতে এই সনদে অনুরূপ মওকুফ আকারে বর্ণনা করেছেন, মারফু আকারে 
নয়। বলা হয় আলি ইবনে আসেষ এ হাদিসের কারণেই বেশির ভাগ বিপদের সম্মুখীন হয়েছে। লোকজন এ 
কারণে তার সমালোচনা করেছেন । 


এন ভি এও ০০28 গত অ্ 
অনুচ্ছেদ-৭৩ প্রসংগ : যে জুম'আর দিনে ইনতেকাল করে মমেতন পৃ. ২০৫) 


০৯ ঠ শিট লি টে 


ঠ£ ১5৮ + ঢু রর টু শি রি রে নি ০ স্ব 
252 ৯ তাপ ০2 5 ৩3 ০ এ এল এ ০১০ তাও 2 এও 3১৯০ 0৪ এ ১০০০ 7028 
৮ 25275551657 52258 
১০] 43 4০ 253 ১! 2২] 28 9 2৬৩ 


৬ শে 


১০৭৬। অর্থ : আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 
কোনো মুসলমান শুক্রবার দিনে কিংবা রাতে মারা যায়, আল্লাহ তা'আলা তাকে কবরের আজাব হতে রক্ষা 


করেন। 
ইমাম তিরমিধীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ১১। 


সারের 
আবদুর রহমান হুবুপ্লি-আবদুল্লাহ ইবনে আমর সূত্রে। আমরা আবদুল্লাহ ইবনে আমর হতে রৰি'আ ইবনে 
সাইফের হাদিস শ্রবণের শোনার বিষয়টি আমাদের জানা নেই। 


ঠক 0১৯৮8 ৫৩ ৫০০ 
অনুচ্ছেদ-৭৪ : তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করা প্রসংগে (মতন পৃ. ২০৬) 


8৫৫72212878 ২1৯০ পা 
3০০৩ | কা ৩ ৭ এও তত ৩১০ এ এজ 09850 2 জলে 9 ঠা 2270 5৬৬ 


পু 5 % পপি ০ রী শি চে রঃ 
৫11215222৩2 54242 ঠ 
1০585 ৭] -১৯313175315 57555 12 2017 এ 0 9 এ 


১০৭৭। অর্থ : আলি ইবনে আবু তালেব রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ 

ৃ | ওয়াসাল্লাম তাকে 
বলেছেন, আলি! তিনটি কাজ বিলম্ব করো না- ১. নামাজ, যখন তার সময় হয়ে যায়। ২. জানাজা, যখন তা 
উপস্থিত হয়। ৩. বিধবা বা স্থামীহীন রমণীর (বিয়ে) যখন তার উপযুক্ত পাত্র পাও। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি গরিব। এর সনদ আমি মুস্তাসিল মনে করি না। 


দসসে ডিরানিবী -২৬ক 


মিরার 
৫ জপ রে 
রর চর 
চি জা 
25500 0১5 পে ০৯ ০৪ 
লা রি রর 2 ১০৯ ক তীঁ 
আচে ৫ 
অনুচ্ছেদ-৭৫ : সান্তনা প্রদানের ফজিলত (মতন পৃ. ২০৬) 


পপ প পা 
তক পে 9৮8০2 ০৫০৮ 


5 গতি দর ৩০৯১০ ৮৫০০ ভি গতি ১5০ -0১৬৭ 
৬১১, 4০৬৬ শপি 2৩৩ ৮ ১0 ২৯৯৯ 0০ ০০৬ ০১১৭ 3৯ ০৪ ৬০৯১ ০১৯৯২ র্‌ 


সির বদ নো ৮ রি রে এ ৫55 বত ৫৮254 ৪7১৮ 
০০৫ 5১৮ 9 25 ১০ ও] ৩৮5 ০১০ এও 2 ০৪ 25 শে এ ০৪ ৪৮ 2 জি উল 
এ রি ৫০টি 
সত 31552 


১০৭৮। অর্থ : আবু বারজা আসলামি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 
কোনো সন্তানহারা মাকে সান্ত্বনা দিবে, তাকে জান্নাতে একজোড়া মুল্যবান) পোশাক পরানো হবে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি -+০। 
এ সনদ শক্তিশালী নয়৷ 


34025 35 89 ০৮৪৯ ০ আক 
অনুচ্ছেদ-৭৬ : জানাজার নামীজে দু'হাত তোলা প্রসংগে মৈতন পৃ. ২০৬) 
পিসি প95- ),%৭ 

১০৭৯। অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তাকবিরে হস্তদয় উত্তোলন করেছেন এবং বাম হাতের ওপর 
ডান হাত রেখেছেন। | 


7 ৪ লে ৮ তপতি শা তাতে 1 ৮» ৫ টি রথ পা 
৯ 59:38 0১১৬৯ ০০ 0 ৫৮ 5 ৪ এ জগ ঞ। ০১১ 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১০। 

এ সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে আমরা এটি জানি লা। 

ওলামায়ে কেরাম এ ব্যাপারে মতপার্থক্য করেছেন। ১. সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মত হলো, 
পুরুষের জন্য জানাজার প্রত্যেক তাকবিরে দু'হাত তুলেছেন। এটি ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক 
রহ এর মাজহাব । ২. আর অনেক আলেম বলেছেন, প্রথমবার ব্যতীত আর হস্তদ্বর উত্তোলন করবে না। এটি 
হলো সাওরি ও কুফাবাসীর মত। ৩. ইবনে মুবারক রহ. হতে উল্লেখ করা হয়েছে, তিনি জানাজার নামাজ 
সম্পর্কে বলেছেন, ডান হাতে বাম হাত ধারণ করবে না। ৪. অনেক আলেমের মত হলো, ডান হাতে বাম ধারণ 
শা যেমন- নামাজের মধ্যে করে থাকে । আবু ঈসা রহ. বলেছেন, হাত ধারণ করাই আমার নিকট অধিক 

খে | 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড ৮ ৪০৩ 


০৬৪৫ কপিকতকিকঞউিককক্রককজকককচঞগ্নাতগতবককন্কতককাকপক কাক্কার কনক 
কতক ৬০ কককককঞ- এজবঠ৪জক++৬৯০কক৪৪স্রক৮৩রএকএড এজ কিরিককটীককরকএকরক্জঙকবতবারক্কডককজজ্নাক্টগারীনতকরকক৬৬ করব কনক এরর চনত কররাকীরীরীকগাতক ০৯ 
হঠহকক্ককণকসসতরতরস্বীকঠতকককডর করাত কউড৩৬৬৬কক জজ ককীও তক এক৬জকক$ কর, 


৬৪ 4333 28১৯ ৪0৯ ৪৮০ ১৪ 2০9 8০ এ এক এ 0১৯9 এ এ এআ কাক 5০৯১৯ কম ৮০০ 
৯৪ ৬৮০ এ ৮33 5৯০5 ০4 

প্রথম তাকবিরের সময় জানাজা নামাজের হাত উঠানো হবে। সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত 
অবশ্য বাকি তাকবিরগুলো সম্পর্কে মতপার্থক্য আছে। শাফেয়ি, আহমদ, ইসহাক, আওজায়ি এবং উমর ইবনে 
আজিজ রহ. প্রমুখের মাজহাব হলো, প্রতিটি তাকবিরের সময় হাত তোলা হবে । 

আবু হানিফা, মালিক ও সুফিয়ান সাওরি রহ. প্রমুখের মতে বাকি তাকবিরগুলোতে হাত তোলা হবে না। 
কেনোনা, প্রতিটি তাকবির কুকুর স্থলাভিষিক্ত ! অথচ সমস্ত রুকুতে হাত তোলা হয় না 1৯২৬১ 

সারসংক্ষেপ এই বলা যায় যে, যারা সাধারণত নামাজে রুকুর সময় হস্ত উত্তোলনের প্রবক্তা তারা সবাই 
জানাজা নামাজের প্রতিটি তাকবিরেও হস্ত উত্তোলনের প্রবক্তা ৷ আর যারা সাধারণ নামাজে রুকুর সময় হস্তদ্বয় 
উত্তোলনের প্রবক্তা নন, তারা অবশিষ্ট তাকবিরগুলোতে হাত তোলার পক্ষে না।১২৬২ 

আবু হুরায়রা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসটি আমাদের দলিল । এতে সুস্পষ্ট বর্ণনা আছে যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথম তাকবিরে হস্তদ্ধয় উত্তোলন করেছেন। 

তবে এই বর্ণনায় ইয়াহইয়া ইবনে ইয়ালা আসলামি এবং আবু ফারওয়া ইয়াজিদ ইবনে সিনান দুইজন জয়িফ 


বর্ণনাকারি আছে।১২* তবে আল্লামা উসমানি রহ. দলিল করেছেন যে, এ হাদিসটি ০১. অপেক্ষা নিয় স্তরের 
নাত 


এই বর্ণনাটির সমর্থন ইবনে আব্বাস রা.-এর হাদিস ছারা হয়। 
১০৪ তি 55855 ০9 ক 5৯] ৪০ ৯৪ 888 05 ০১০৪ 5 এ ৬০০ 4০ ০55১ ৩ 





+* শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার 
বর্ণনা করেননি । -সুনানে তিরমিযী : ৩/৩৮৮, নং-১০৭৭। -সংকলক। 


১২৬ দ্র, আল-সমুগনি : ২/৪৯০ 2825 ০5 ভা$ 4৪ ০০8১ 0৬ আল-মাজমু' : ৫/২৩২, ৩০৯ ৬ ৬৯) &১) € ১৪ 
৯০৯ । 


*২» বিদায়াতুল মুজতাহিদ : ১/২৩৫, ৪3১৯) ৯১০ 4৬১০ ওঠ 35) ০৭৪ দ্বারা তাই বুঝা যায়। -সংকলক। 
২» দ্র. তাকরিবুত তাহজিৰ : ২/৩৬১, নং-২০৮। 


তবে আল্লামা উসমানি রহ. তার সম্পর্কে বলেন, "তবে তার হতে চু শ্রেণির মহামনীবীগণ হাদিস বর্ণনা করেছেন । ইবনে 


হাব্নান রহ- তার সহিহে তার একটি হাদিস বর্ণনা করেছেন। সুতরাং তার হাদিস লেখা যায়। তার মধ্যে কোনো অসুবিধা নেই।" - 
ই'লাউস সুনান : ৮/২২০। 


আবু ফাওয়া ইয়াজিদ ইবনে সিনানের জন্য দ্র. তাকরিব : ২/৩৬৬, নং-২৬৫। 
তবে তিনিও বিতর্কিত বর্ণনাকারি। মারওয়ান ইবনে মুয়াবিয়া রহ. তাকেও মজবুত সাব্যস্ত করেছেন। আবু হাতেম রহ. বলেন 
তিনি সত্যবাদী । তার হাদিস লেখা যায়। তবে দলিল পেশ করা যায় না।' ইমাম বোখারি রহ. বলেছেন, “তিনি মুকারিবুল হাদিস । | 


তাছাড়া শো বা রহ-ও তার হতে হাদিস বর্ণনা করেছেন। অথচ শো'বা রহ. ভার মতে যিনি সেকাহ এমন ব্যক্তি ব্যতীত অন্যদের 
হতে হাদিস বর্ণনা করেন না। ই'লাউস সুনান : ৮/২২০। -সংকলক। 


২ দ্র. ই'লাউস সুনান :৮/২২০-২২১। -সংকলক । 


সুনানে দারাকৃতনি : ২/৭৫, ০১০ ১০ ৮৫%। ৫895 5১৪ ০০ ০১১৪ ১ ০৯৭ ০১১৯৮ 4555 1 এই বর্ণনা 
সম্পর্কে ইমাম দারাকৃতনি রহ. নীরবতা অবলম্বন করেছেন! -সংকলক । রী | 


রিনরবরর্নররারা ররর রাবার ররর 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় প্রথম তাকবিরে হস্তঘ্য় উঠাতেন। তারপর আর 
উঠাতেন না। তবে এতেও ফজল ইবনে সাকান অজ্ঞাত বর্ণনাকারি ।৯২* 
শাফের়ি প্রমুখের দলিল ইবনে উমর রা.-এর হাদিস, 
৪ ১৯০] 13.) 58853 05 5৪ ২৪৯ ০৪) 50১৯ ৪৮ ৮৪19 95 তত ২৮ এ ভিতীটি ক রি 
400০ ৬৪ ৬১৮৪১] 4৯০৯ “0৬ 
“যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ আদায় করতেন, তখন প্রতিটি তাকবিরে 
হস্তদ্ধয় উত্তোলন করতেন । আর যখন নামাজ হতে অবসরের সময় হতো তখন সালাম ফেরাতেন। 


দারাকুতনি এই হাদিসটি ইলালে বর্ণনা করেছেন। 
তবে এই বর্ণনাটিকে মারফু' সাব্যস্ত করা ঠিক নয়।১৬ মূলত এই অনুচ্ছেদে কোনো মারফু সহিহ হাদিস 
দুই পক্ষের কারো নিকট নেই। আনওয়ার শাহ কাশ্মীরি রহ.-এর উক্তি অনুসারে বর্ণনাও শ্রেষ্ঠত্বের ব্যাপারে, 


বৈধতার ব্যাপারে না 1১২৮ 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১) 
এটি প্রথমটি অপেক্ষা আসাহ। 





১২৬ হাফেজ জায়লায়ি রহ. লিখেন, উকায়লি রহ. তার কিতাবে ফজল ইবনুস সাকানের কারণে এটিকে মানৃল সাব্যস্ত করেছেন 
এবং বলেছেন, তিনি অন্্রাত। তারপর তিনি বলেন, আমি তাকে জু'আফায়ে ইবনে হাব্বানে পাইনি । -নসবুর রায়া : ২/২৮৫, ১৯১৬ 
91331 5583501 ৪ ৯৯ ০০ | -সংকলক। 

১২৬৭ স্ময়ং ইমাম দারাকৃতনি রহ. এই বর্ণনা সম্পর্কে বলেন, 'অনুরূপভাবে উমর শুববাহ এটিকে মারফু" আকারে বর্ণনা 
করেছেন। তার বিরোধিতা করেছেন এক জামাত। তারা এটি বর্ণনা করেছেন, ইয়াজিদ ইবনে হারুন হতে মওকুফ সূত্রে। এটিই 
সঠিক । -নসবুর রায়া : ২/২৮৫ । এবার যদি হজরত ইবনে উমর রা. এর এই বর্ণনাটিকে মওকুফ মেনে নেওয়া হয়, তবে এই বর্ণনার 
বিপরীত তীর অন্য মওকুফ বর্ণনাও আছে। যেটি হানাফিদের মাজহাবের অনুকূল । আল্লামা আইনি রহ. বর্ণনা করেন, 'মাবসুতে আছে, 
হজ্জরত ইবনে উমর ও আলি রা. বলেছেন, তাতে শুধু এহরামের তাকবির ব্যতীত অন্যত্র হাত তোলা যাবে না। এটিই ইবনে হাজম 
রহ. হজরত ইবনে মাসউদ ও ইবনে উমর রা. হতে বর্ণনা করেছেন। তারপর তিনি বলেছেন, প্রথম তাকবির ব্যতীত অন্যত্র হাত 
তোলার ব্যাপারে কোনো নস এবং ইজমা নেই ।' -উমদাতুল কারি : ৮/১২৩, 5১৯) ০ 2১১০৪ 4১০ ৪ 1 সংকলক । 

১৮ আল-আরফুশ শাজি : ১/২০৬। অবশ্য হানাফিদের দলিলরূপে ইবনে আব্বাস রা.-এর একটি বর্ণনা পেশ করা যেতে 
পারে। যেটি মু'জামে তাবারানিতে মারফু" আকারে এবং মুসান্নাফে ইবনে আবু শায়বাতে মওকুফ আকারে বর্ণিত আছে, 'সাত জায়গায় 
হাত তোলা- নামাজের শুরুতে, বায়তুল্লাহ শরিফ সামনে নিলে, সাফা-মারওয়ায় ও দুই মাওকিফে আর হাজরে আসওয়াদের নিকট ।' 
(শন্দাবলি তাবারানির 1) দ্র. মাজমাউজ জাওয়াইদ : ২/১০৩, 2১৮০৭। এ ০8৯) €$) ৩১৯ মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/২৩৬- 
২৩৭, ১১০ 3 ৪598: 09 ৬৪ 4৯ ০5০৪ 05 ৩) এই বর্ণনায় হাত উঠানোর যে সাতটি স্থানের উল্লেখ আছে, এগুলোতে 
জানাজা নামাজের অবশিষ্ট তাকবিরগুলো শামিল নেই । 

এই বর্ণনার সংগে সংশ্লিষ্ট আলোচনা দরসে তিরমিধীতে (২/৩৪-৩৫, € 54 ১০ ০৯৯ ০3১ 4০৪ এর আওতায়) এসেছে। 
তাছাড়া দ্র. নসবুর রায়া : ১/৩৮৯-৩৯২। 


দরসে তিরমিষী-৩য় থণ্ড ৮ ৪০৫ 


কজক্কন্কঞকতএজত+৯৫৬৬ককক্কঠনগনকককরওতকঞক্রকরতকরজতএরন্কীনকঝওরতন্ক৩৪৬ক্রত্ককককন্্রাকণককররতককরকক$ককককরও$ককউতডকর্+৫৮০৬৩৬$ক*রাকরককক৬৪৫৫৫৪৫৪৪৬এ রক কক্রড+ডকএ্রহক্কডও+৬ ক রক রককডডক্ঞঞডররক্রতকককককককরাওককডডকককডজককককণকক্কককডকাকক এক জকরাক কক এ+ 


টপ 


৮১০৬ 4৪০ 41 14০ 41 ০৬১ ০৮ 
বিয়ে অধ্যায় 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
4385 ৪০৩ 58592 টুল নত 
অনুচ্ছেদ-১ : বিয়ে করানোর ফজিলত এবং এর প্রতি উৎসাহ 
নিদানিউনাহা নিন পরত 
2] (9490 ০০০ ১5০০ ১০০ 3০ এ ০০০ এ 4559 এ : 2 নে ১-9৯/ 
(5 2 পক 
১০৮২। অর্থ : আবু আইউব রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস 


রাসূলগণের সুন্নত । লজ্জা, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক ও বিয়ে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত উসমান, সাওবান, ইবনে মাসউদ, আয়েশা, আবদুল্লাহ ইবনে 
আমর, জাবের ও “আক্কাফ রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু আইউবের হাদিসটি 4১০ ০১1 

মাহমুদ ইবনে খিদাশ বাগদাদি-আব্বাদ ইবনুল আওয়াম-মাকহুল-আবুশ শিমাল-আবু আইউব রা. সূত্রে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাফসের হাদিসের মতো হাদিস বর্ণনা করেছেন। 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি বর্ণনা করেছেন, হুশায়ম, মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল ওয়াসিতি, 
আবু মুয়াবিয়া প্রমুখ হাজ্জাজ-মাকহুল-আবু আইউব সৃত্রে। তবে তারা তাতে 'আবুশ শিমাল হতে' শব্দটি উল্লেখ 
করেননি। হাফস ইবনে গিয়াস ও আব্বাদ ইবনুল আওয়ামের হাদিসটি আসাহ। 


১০ এ। এপ ৫2১: শা গুল লন পক 
ভিডি ১০ ৬ কি দিও 1 ৩ 9৪ ১03৪ পে 238 সা 


উপ লী গ্গী ০4০ 


5৭ বিন, তেরে 0] 

১০৮৩ অর্থ : আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, বরা 

আমরা বের হলাম, আমরা ছিলাম তখন যুবক। বিয়ের সামর্থ্য আমাদের ছিলো না। তিনি বললেন, হে যুব 

সম্প্রদায়! তোমরা অবশ্যই বিয়ে করো। কেনোনা, এটি চোখকে অবনত রাখার বড় মাধ্যম এবং লঙ্জাস্থানকে 

হেফাজত করার আফজাল উপায়। সুতরাং তোমাদের মধ্য হতে যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেনো রোজা 
রাখে । কেনোনা, রোজা তার ব্যাপারে যৌনশক্তি দমনের একটি মাধ্যম । 


ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা মহ, বলেছেল, এ হাদিসটি ০০৮ ০০৯ । 

হাসান ইবনে আলি আল খাল্লাল-আবদুল্লাহ ইবনে নুমায়র-আ"মাশ-ওমরারা সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা 
করেছেন। 

আবু ঈসা রহ. বলেছেন, দুটো হাদিসই সহিহ । 

দরসে তিরমিযী 
০৯২,১০০) ০5 89 ২০৮৭৪ 4৪৮০ এএ। ৬৮জ এ। ০১৯৭৪ এ 2 ৩ ০38 ৯০০ 

04১এর শাব্দিক অর্থ সংগমও হয়, আবার আক্দও । তারপর অনেকে প্রথম অর্থাটিকে হাকিকত তথা প্রকৃত, 
আর দ্বিতীয়টিকে রূপক সাব্যস্ত করেছেন এটাই হানাফিদের মত । অনেকে এর উল্টো বলেছেন। অর্থাৎ, আকৃদের 
অর্থ প্রকৃত, সহবাসের অর্থ রূপক । আবার জনেকে এটাকে মুশতারাক (যৌথ) সাব্যস্ত করেছেন। অর্থাৎ দুটো 


অর্থই রূপক ।১২৯ সাহারানপুরি রহ. আবুল হাসান ইবনুল ফারেসের উক্তি বর্ণনা করেছেন যে, কোরআনে কারিমে 
যেখানেই এই শব্দটি এসেছে, সেখানেই এটি আক্দ এবং বিয়ের অর্থেই এসেছে। শুধুমাত্র একটি আয়াত 


ব্যতিক্রম। সেটি হলো ০] 15513 ৬৯ ৮৯০ 1৯4১১ এখানে নিকাহ ছারা (1৯ বালেগ হওয়া 
উদ্দেশ্য ।*২+, 


১১ ০৯০ ০০ 89 22০০ ৭৩০ এএ এগ এ0 ০৯৯০ 5 2 2৩ ০০8 জা ৩০ 
মুরসালীন ছারা এখানে সংখ্যাগরিষ্ঠ রাসূল উদ্দেশ্য । কারণ এসব স্বভাব হতে কোনো কোনোটি অনেক নবীর 
মধ্যে ছিলো না। হজরত ঈসা আ. এবং ইয়াহইয়া আ. হতে বিয়ে প্রমাণিত না।১: * 


০0৯” আল্লামা তুরপশতি রহ. বলেন যে, এই বর্ণনায় ০১৯৪ (লজ্জা) শব্দের স্থলে আল খিতান (খৎনা 


করা) শব্দও বর্ণিত আছে। বরং এক উক্তি মতে, আল হায়ার স্থলে আল হিন্লা (মেহেদি) শব্দও আছে। প্রথম দুটি 
বর্ণনাও সঠিক। তবে আল হিন্লা-এর বর্ণনাটিতে বিকৃতি ঘটেছে। কেনোনা, পুরুষদের জন্য হাত-পায়ে মেহেদি 


১২৬ এই শব্দটির সংগে সাংশরিষ্ট ব্যাখ্যার জন্য দ্র._ তাজ্জুল আরূস : তাহকিক-আবদুস সালাম মুহাম্মদ হারুন : ৭/১৯৫, আল- 
বাহরুর রায়েক : ৩/৭৩, বজলুল মাজনুদ : ১০/৪৫৩। 

পরিভাষায় নিকাহ বলা হয়, এমন একটি আক্দকে, যেটি এঁচ্ছিকভাবে স্ত্রী সন্তোগের অধিকার তৈরি করে । -তাবিনরুল আবসার, 
দুররে মুখতার ও ফাতাওয়া শাযিসহ : ২/২৫৮-২৬০। -সংকলক । 

১২৭০ সূরা নিসা : আয়়াত-৬, পারা-৪ | -সংকলক । 

১২৭ বজলুল মাজহ্দ : ১০/৪ । আল-ফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু (৭/৩০) গ্রন্থে জাছে, আল্লামা জমধশরি বলেছেন, তিনি 
হানাফি আলেমদের একজন । কোরআনে নিকাহ শব্দ সহবাসের অর্থে *১১৮ 1৯5) 0০০ ৮৯৯ আয়াত ব্যতীত অন্য কোথাও লেই। 

১২৭২ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে তিরমিযী ব্যতীত এটি সিহাহ সিস্তার অনয কোনো গ্রন্থকার বর্ণনা 
করেননি । -সুনানে তিরমিযী : ৩/৩৯১, নং-১০৮০। -সংকলক । 

*২* দ্র, মিরকাতুল মাফাতিহ : ২/৬, এট ০। এ ১৩ ২০৪1 

হজরত ইয়াহইয়া আ.-এর সিফত স্বয়ং কোরআনে কারিমে হাসূর বর্ণিত হয়েছে। তত্বজ্ঞানীদের মতে এর অর্থ হলো যে, স্ত্রীর 
সানিধ্যে যেতে পারে না । অক্ষমতার কারণে নয়, বরং পবিত্র ও দুনিয়া বিমুখ হওয়ার কারণে । -আত-তাফসিরুল কাবিয় : ৮/৩৯। - 
সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪০৭ 


শ্ন্রসজক্ঠক্জিক্কত্য্রগ্কজ্কঠকস্ক্কাকর সরকতর ৮ কওততরনির কর করিত কক ৩৯ক রড ৪ ৮ কডরডকজতবককককুররককঠরজককরক ক্র করুতরাঝাউরাজকডরাক্রক্রান্কীক্থারীককারার্কউরাতক্উককল্্তত্জঠক্রকক্ররব্ঞভককউকক্রকরুরারকক্ীরনীবারকরত্কারীকরকরক্রজককর কতকরক রর ক্করুজ করত 


লাগানো মহিলাদের সংগে সাদৃশ্যের কারণে অবৈধ । এজন্য এটা রাসূলগণের সুন্নত হওয়ার প্রশ্বই আসে না। 


আর মাথায় মেহেদি লাগানোর বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত । তবে অন্যান্য 

নবী হতে প্রমাণিত নয়। এজন্য এটাকেও রাসূলগণের সুন্নত গণ্য করা ঠিক-না 1১২৭৪ 
বিয়ের শরয়ি মুল্যায়ন তাই 

৮১" শাফেয়ি রহ.-এর মতে বিয়ে ইবাদত নয়। যেনো অন্যান্য আর্থিক চুক্তির মতো একটি লেনদেন। 
অথচ হানাফিদের মতে এটি আর্থিক চুক্তির সংগে ইবাদতও বটে 1১২৭৫ 

এর দ্বারা হানাফিদের উক্তির সমর্থন হয় যে, বিয়েতে খুতবা ওলিমা মাসনুন। বিয়ে দুইজন সাক্ষী ব্যতীত 
অবৈধ । তার রহিত করা অপছন্দনীয় । এরপর ইদ্দত ওয়াজিব হয়। তিন তালাকের পর তাহলিল ব্যতীত বিয়ে 
নবায়নের অনুমতি নেই । এসব বৈশিষ্ট্য অন্য কোনো লেনদেনে পাওয়া যায় না। যা থেকে বুঝা যায়, বিয়ে 
অন্যান্য লেনদেনের মতো শুধু একটি লেনদেন নয়, বরং একটি ইবাদত । 

সবাই এ ব্যাপারে একমত আছে যে, প্রবল যৌন চাহিদার অবস্থায় বিয়ে আবশ্যক । সুতরাং যে ব্যক্তি মহর 
এবং খোরপোষের সামর্থ্য রাখে, দাম্পত্য অধিকারসমূহ আদায়ে সক্ষম তা সত্ত্বেও যদি সে বিয়ে না করে তবে 
গোনাহগার হবে 1১২৬ 

তবে যদি প্রবল যৌন চাহিদার অবস্থা না হয়, তাহলে বিয়ের শরয়ি মর্যাদা সম্পর্কে মতপার্থক্য আছে। 

জাহেরিয়ার মতে বিয়ে তখনও ফরজে আইন । তবে শর্ত হলো, দাম্পত্য অধিকারসমূহ আদায়ে সক্ষম হতে 
হবে। 

তাদের দলিল সেসব আয়াত ও হাদিস যেগুলোতে বিয়ের জন্য নির্দেশসূচক শব্দ ব্যবহৃত হয়েছে । যেমন, 


১৩১৬০ ৩৭ ০৯৯০০৭০ ৮০০ পওই। 1১৯99 ৮ এবং ত৮আ ০৭ ৫০ ০০০ ৩1৯98, 
১০১1 15 ০354 ক3৬ 1৯330" এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১২৭, 


5043 
'তোমরা বিয়ে করো । কেনোনা, আমি তোমাদের আধিক্য দ্বারা অন্যান্য উম্মতের ওপর ফখর করবো । 
তবে অধিকাংশের মতে এমন অবস্থায় বিয়ে ফরজ নয়। এর দলিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বরকতময় জমানায় অনেক সাহাবি বিয়ে পরিহার করেছিলেন। তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি । যদি বিয়ে ফরজ হতো তাহলে প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবশ্যই বিয়ের নির্দেশ দিতেন। অস্বীকৃতি জ্ঞাপন করতেন তা বর্জনের 
ফলে ১২৮০। 


১২৮ মিরকাত : ২/৭, বাবুস সিওয়াক | -সংকলক। 


*২* ফতহুল বারি : ৯/১০৪, 01550 ৬৬ 5৯০ ৯৬ উমদাতুল কারি : ২০/৬৬, 0] ওঠ ০৪৯১ ০১৪ 1 সংকলক । 

১২৯ বাদায়িউস সানায়ে : ২/২২৮, কিতাৰুন নিকাহ । -সংকলক। 

১৭৭ সুরা নিসা : আয়াত-৩, পারা-৪ ৷ -সংকলক । 

১২৯ সূরা নূর : আয়াত-৩২, পারা-১৮। -সংকলক। 

৯২৯১ এটি বর্ণনা করেছেন তাবারানি আশসাতে হজরত সাহল ইবনে হুনাইফ রা. হতে। এর সনদে আছেন মুসা ইবনে উবায়দা। 
তিনি জয়িক। -মাজমাউজ জাওয়াইদ : ৪/২৫৩, 4 ৬৪ ৮৯ 0 ৪৮০ ২৯ ৬০৪ । -সংকল্ক । 


+২** তাফসিরে কাবির : ২৩/২১১ শ ০৬০ ৮০১১) 1১৯৫ 5 আয়াত । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪০৮ 


ককন্িকককক-ডভককতকরবন্রনদরাকরতজরককজজজনিওস্জডরঞ্ড়গ্কতক্কিক্রকক++৬৬৪৭৬ক৭কক০৩০৫৪ক ডক রক রক রক রকককিরারকুর কিক উরজ্রতিউিকউ ক্রিক $কন্জউন্ককককারজঞরক কাকার তককক্তককরজরকছিতকক রক জকররারাতীরকবকক্র্কক্ক্ককতকরীরজকরবাএবাদরজনকক রজত জররতস এ ৬৩ কআজররীনীজীকীখ ক কালি কীতা সস এক 


তারপর অধিকাংশের মধ্য হতে ইমাম শাফেয়ি রহ.-এর মতে বিয়ে শুধু মুবাহ বা বৈধ। নফল ইবাদতের 
জন্য নিজেকে অবসর করে নেওয়া বিয়েতে মশগুল হওয়া অপেক্ষা আফজাল । 


তার দলিল ১3:50 431 055 ১২৮৯ আয়াত । তাবাতুলের অর্থ হলো, মহিলাদের হতে বিচ্ছিন্ন থাকা ও বিয়ে 


বর্জন করা ।১২৮২ তাছাড়া কোরআনের আয়াত 1.)৯.০০৯ 91৮ ৯২৮০ ও একটি দলিল । কোরআনে করিম এতে 
হজরত ইয়াহইয়া আ.-এর ফজিলত উল্লেখ করতে গিয়ে তার গুণ বর্ণনা করেছে হাসূর ৷ যার অর্থ হলো, যে 
মহিলাদের নিকট যায় না। যদি বিয়ে আফজাল হতো, তাহলে হাসূরকে উল্লেখ করা হতো না সতগুণ হিসেবে 
প্রশংসার ক্ষেত্রে ।১২৮৪ 

হানাফিদের তিনটি বর্ণনা আছে এই মাসআলাতে- ১. মুস্তাহাব, ২. সুন্নত, ৩. ওয়াজ্দিব 1১২৮৫ 


তবে এর ওপর জাৰ্কাফ ইবনে বিশর তামিমি রা.-এর ঘটনা ছারা প্রশ্ন উত্থাপিত হতে পারে । তাতে আছে নবী করিম সাল্পা্টাহ 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্জেস করেছেন, তোমার কি স্ত্রী আছে? তিনি বললেন লা। প্রশ্ন করলেন, বাদিও নেই? জবাবে বললেন, 
না। প্রশ্ন করলেন, তুমি সুস্থ, বিত্তবান? বললেন, হ্যা । আলহামদুলিল্লাহ! তিনি বললেন, তাহলেতো তুমি শয়তানের তাই । হয় তুমি 
খৃস্টান পাদ্রীদের শামিল হবে, তাহলেতো তুমি তাদের একজন । কিংবা তুমি আমাদের শামিল হবে । তাহলে আমরা যা করি তুমি তা 
করো । কেনোলা, আমাদের সুন্নতের মধ্যে আছে বিয়ে । তোমাদের মধ্যে নিকৃষ্ট লোক হলো- যারা বিয়ে করে না। আর তোমাদের 
মৃতদের মধ্যে নিকৃষ্ট হলো, তারা- যারা বিয়ে করেনি । -আবু ইয়ালা, তাবারানি। 

এর জবাব হলো, এই ঘটনাটি সামান্য শাব্দিক পার্থক্য সহকারে মুসনাদে আহমদেও এসছে কিন্ত এর সম্পর্কে আল্লামা হাইছামি 
ব্ুহ. বলেছেন, এতে একজন অনির্দিষ্ট বর্ণনাকারি আছেন। বাকি আছে, মুসনাদে আৰু ইয়ালা ও তাবারানি ওপব্রযুক্ত বর্ণনা সম্পর্কে 
আল্লামা হাইছামি রহ. বলেছেন, এতে আছেন আৰু মুয়াবিয়া ইবনে ইয়াহইয়া সাদাফি নামক একজন বর্ণনাকারি । তিনি জয়িফ | দ্র, 
মাজমাউজ জাওয়াইদ : 8/২৫০-২৫১, 43 ৬৪ ৮৯৮ 0 ৮০০ ৩ ০931 

তারপর যদি এই ঘটনাটিকে সঠিক মেনে নেওয়া হয়, তাহলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা । এর সম্পর্কে শায়খ ইবনে হুমাম রহ. 
বলেন, কিন্তু আককাফ রা. এর হাদিসের যে ঘটনাটি, তাতে একটি সুনির্দিষ্ট ব্যক্তির ঘটনায় বিয়ে ওয়াজিব করা হয়েছে। হতে পারে 
সেখানে বিয়ে ওয়াজিব হওয়ার কোনো বাস্তব কারণ ঘটেছে।' -ফতহুল কাদির : ৩/১০১, কিতাবুন নিকাহ । -সংকলক। 

*২*১ সূরা মুজ্জাম্মিল : আয়াত-৮, পারা-২৯। -সংকলক। 

১» নিহায়া : ১/৯৪ | -সংকলক। 

*২০ সূরা আলে-ইমরাল : আয়াত-৩৯, পারা-৩। -সংকলক । 

»** শাফেয়ি রহ.-এর দলিল কোরআনে কারিমের এরশাদ ৮১৯] ) ০০] ০০ ৩/ ১4] ৬৯৯ ০১৭১ ০৪) (সূরা আলে-ইমরান : 
পারা-৩, আয্লাত-১৪ দ্বারাও | এই আয়াতে রমণী ও সন্তানদের ভালোবাসার নিন্দা করা হয়েছে! ঘা থেকে বিয়ে আফক্জাল না হওয়া 
বুঝা যায়। তাছাড়া ইমাম শাফেয়ি রহ.-এর দলিল এটাও যে, বিয়ে বেচাকেনার মতো একটি পারস্পরিক লেনদেন । যেষনভাবে 
বেচাকেনা অপেক্ষা ইবাদতে রত হওয়া আফজাল, এমনভাবে বিয়ের পরিবর্তেও নফল ইবাদতে মশগুল হওয়া আফজাল হবে । -আঙা 
মুগনি : ৬/৪৪৭, ০১১৯০] 2১৩ ৪৮ 0 ভন 052 ০-০৪ । 

আয়াত দ্বারা দলিলের জবাব হলো, এ আয়াতে রমণী ও সন্তানদের স্বাভাবিক ভালোবাসার উল্লেখ আছে। যদি সীমার তেতরে 
থাকে তাহলে নিন্দনীয় নয়। বাকি আছে, ৰিয়েকে বেচাকেনার মতো এটি পারস্পরিক লেনদেন সাব্যস্ত করার বিষয়টি । এ সম্পর্কে 
আগে উল্লেখ করা হয়েছে যে, বিয়ে শুধু একটি লেনদেনই নয়, বরং ইবাদতও । সুতরাং বেচাকেনার সংগে এটিকে তুলনা করা ঠিক 
নয় । ১৮51 409 1 সংকলক । 

***৫ ফতহুল কাদির : ৩/১০১। শায়খ ইবনে হুমাম রহ. এখানে ওয়াজিবের সংগে কিফায়ার এবং সুন্নতের সংগে মুক্াহাদার 
শর্তও উল্লেখ করেছেন এবং সুন্নত মুয়াকাদার উক্তিটিকেই আসাহ সাব্যস্ত করেছেন! তাছাড়া তিনি বলেন, যারা সাধারণতাৰে মুস্তাহাব 


ৰলেছেন, সুন্নতের উক্তি উল্লেখ করেননি । তাদেরও উদ্দেশ্য মুস্তাহাব দ্বারা সুন্নতই । অনেক সমন্ন মুহান্তাবকে সুন্নতের ক্ষেত্রে প্রায়োপ 
করার ব্যাপারে নম্রতা প্রদর্শন করেন। 


দরসে তিরমিযী-ওয় খণ্ড. 9.8০৯.......................................... 

সারকথা, হানাফিদের মতে বিয়ে মাসনুন । সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে বর্জন করা অনুত্তম ৷ তাছাড়া ইবাদতের 
জন্য নির্জনতা অবলম্বন অপেক্ষা বিয়েতে মশগুল হওয়া আফজাল । 

১. কোরআনে কারিমের আয়াত, 

43১১১ 1245)) ১২১০৫) 1৯১ ৯9 1028 0১৭ ০৬) এ) 39? 

এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, সংখ্যাগরিষ্ঠ নবী বিয়ে করে এসেছেন । যদি বিয়ে বর্জন করা আফজাল হতো, 
তবে তারা এর ওপর আমল ছাড়তেন না। 

২. আবু আইয়ুব আনসারি রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস, 


5] ৯3) 5১০05 ০৪৯ 2: ০9৮০৭] ০০৯৪ ০৭ 839 2৮13 4৯৮০ এ০] ভগ এ ০৯৯) : এ: 08 
৮৬১১ 


তিরমিযী রহ. এ হাদিসটিকে ১) ০৯ বলেছেন। তাহলে এর ওপর প্রশ্ন করা হয় যে, তাতে আবুশ 
শিমাল নামক বর্ণনাকারি*২৮৭ অজ্ঞাত । সুতরাং ইমাম তিরমিযী রহ. কর্তৃক এটাকে হাসান সাব্যস্ত করা কিভাবে 
সঠিক হলো? 

জবাব : এর জবাব এই যে, তিরমিযী রহ. কর্তৃক এটিকে হাসান সাব্যস্ত করা এর নিদর্শন যে, এই বর্ণনাকারি 
তার মতে অজ্ঞাত নন। তাছাড়া এটাও সম্ভব যে, ইমাম তিরমিষী রহ. এই বর্ণনাটিকে এই কারণে হাসান সাব্যস্ত 
করেছেন যে, এর বহু শাহেদ আছে ।১২৮৮ 

৩. এই অনচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


৮০) ০০০৯5 ১০০ 051 435 ০৪০03 ০০৪০ ৮০১০১] ১১৬৯ ও 


*5 অর্থ হলো বিয়ে । ৪৮১ হতে উত্তৃত। যার অর্থ হলো, ঠিকানা । সামঞ্জস্য স্পষ্ট । কেনোনা, যে ব্যক্তি 
কোনো রমণীকে বিয়ে করে, সে তার জন্য ঠিকানাও প্রস্তুত করে নেয় 1১২৮৯ 





আল্লামা কাসানি রহ. হানাফিদের মাজহাব বর্ণনা করতে গিয়ে নিম্নেযুক্ত উক্তিসমূহ উল্লেখ করেছেন। ১. মানদূব ও মুস্তাহাব । 
এটি আল্লামা কারখি রহ-.-এর মাহাব। ২. জিহাদ এবং জানাজা নামাজের মতো ফরজে কিফায়া। কেউ আদায় করলে অন্যদের পক্ষ 
হতে তা আদায় হয়ে যাবে । ৩. সালামের জবাবের মতো ওয়াজিবে কিফায়া। ৪. বিতরের নামাজ, সাদকাতৃল ফিতর এবং কোরবানির 
মতো ওয়াজিবে আইন। তবে আমলগতভাবে, আকিদাগতন্ভাবে নয়। -বাদায়িউস সানায়ে' : ২/২২৮, কিতাবুন নিকাহের শুরু । মূল 
বক্তব্যে বিয়ের শররি মর্যাদা সংক্রান্ত মাজহাবগুলোর বিস্তারিত বর্ণনাও বাদায়ে' হতে গৃহীত। -সংকলক। 

»৬* সূরা রা'দ : আয়াত-৩৮, পারা-১৩। -সংকলক। 


*** আবুশ শিমাল। শীনের নিচে জের । মীম তাদদিদশূন্য । তিনি অজ্ঞাত বর্ণনাকারি। তৃতীয় শ্রেণির পর্যায়তুক্ত। এ, তো)। 
তাকরিবৃত তাহজিব : ২/৪৩৪, নং-১২। -সংকলক । 

*২** ইবনে হাজ্জার রহ. এই বর্ণনাটি সম্পর্কে লিখেন, এটি বর্ণনা করেছেন আহমদ ও তিরমিবী রহ. । ইবনে আবু খারসামা প্রমুখ 
এটি বর্ণনা করেছেন মালিহ ইবনে আবদুক্লাহ-তার পিতা-তার দাদা সুত্রে অনুর্প বর্ণনা করেছেন। তাবারানি এটি বর্ণনা করেছেন 
ইবনে আব্বাস রা. সুত্রে । -আত তালখিসুল হাবির : ১/৬৬, নং-৬৯। বাবুস সিওয়াক। -সংকলৰ । 

১২৮৯ আর অনেকে বলেছেন, একজন পুরুষ তার স্ত্রীকে তার স্থান বানিয়ে নেয় । যেরূপ ঘরকে তার স্থান বানিয়ে নেয়। -নিহায়া : 
১/১৬০। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪১০ 


১৪৯৪৪ $৮৪ ৯৯৮৮৯ ৮৪৯৪৪০৪০৪৩৬ ৪৮০৯৯ ৮৯ ৪৪৬জ ৪০ কর কক ল৮৯৮৬৮০৯৯৯ ক ৬৯১ ০৬৮ ৯ক৪ -₹৯ ০৪৪ ১$৮৪$ক ৯৭ ক ৯৪2৪৮৪৯৯৩৯৯ ৬১৬১৯তকডঠবিজততককউজতএ৯০তজক কিক কিক ০৩৬০ ০২৯২ ৪৯ক তকউসতিকনিত ৯৬৯৬ ১৩৬১০টজকতিকনির উপকরন ০০৫৩ --৯তততত তত 


ইমাম নববি রহ. কাজি আয়াজ রহ. ভাটি 516 
সহ। (২) ০3] মদ ব্যতীত হা সহ (৩) ০ হা ব্যতীত মদসহ (৪) 2৯৮] দুই হা সহ। আল্লামা নববি রহ. 
বলছেন, সর্বাবস্থায় এর আভিধানিক অর্থ সংগম করা । যদিও পরবর্তীতে বিয়ের অর্থেও এই শব্দটি ব্যবহার হয়ে 
আসছে 1১২৯০ 

৪. হজরত আয়েশা রা. হতে সুনানে ইবনে মাজাহতে বর্ণিত আছে, 


1১৯75 ০১০ 308 ৬০৪ ০০৪ ০ ০৭ ভা ০৯ 0 2 এ 4৪ এআ আপীল এএ। ০৬৮০ এও 
' | ২৯১০5৯৪০৯৮1 04 ০৪ বনি ৫9 ০১৩০ ও 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিষে আমার সুন্নত। যে আমার সুন্নতের ওপর আমল 
করবে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো । কেনোনা, আমি তোমাদের আধিক্য দ্বারা অন্যান্য 
উম্মতের ওপর গর্ব করবো যে সামর্থ্যবান হয়, সে যেনো অবশ্যই বিয়ে করে।' 
৫. পরবর্তী অনুচ্ছেদে (০:51 ০০ ৬ $$) হজরত সাদ ইবনে আবু ওয়ান্ধাস রা. হতে বর্ণিত আছে, তিনি 
বলেন, 
১০০৯১ 4] ০১ 55 50৮8 ০১৯৮৯ 0৪ ০৬০ ০ ৮০৪ 8০ এস ভোতীদি এ ০৯৯৪ ১৪ 
“হজরত উসমান ইবনে মাজউন রা.-এর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাত্ুল (বিয়ে 
বর্জন) রদ করে দিয়েছেন। যদি তিনি তার জন্য এর অনুমতি দিতেন তাহলে আমরা খাসি হয়ে যেতাম ৷ 
৬. সুনানে আবু দাউদে+২৯ং ইবনে আব্বাস রা. হতে একটি মারফু' হাদিস বর্ণিত আছে ৬৪ 2১১১৯ 3" 
“4০১১ অর্থাৎ বিয়ে বর্জন (সৈন্যাসবাদ) ইসলামে নেই। 


“১55 এ 09 এর দ্বারা বৈরাগ্যবাদ উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য দুনিয়ার প্রতি আকর্ষণ না থাকা। যার 
সারমর্ম হলো, অন্তরে আল্লাহর মহব্বত প্রবল থাকবে । পার্থিব বিভিন্ন সম্পর্ক এতে প্রতিবন্ধক হতে পারবে না। 
যদি এতে বিয়ে বর্জনের হুকুম হতো, তাহলে প্রথম সম্বোধিত ব্যক্তি তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম | যার দাবি হলো, তিনি কখনো বিয়ে করতেন না। অথচ তিনি একাধিক বিয়ে করেছেন। এটা এর 
দলিল যে, এই আয়াতে বিয়ে বর্জন উদ্দেশ্য নয়। এর সমর্থক স্বয়ং আল্লাহ তা*আলার আরেকটি বাণীও | 


১২৯ শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪৪৮, দৈ 4] +--4 493 এ ৩ ০১৯০৪ ৮৪ ০৮ ৩৪ 1 -সংকলক। 


"২৯ সুনানে ইবনে মাজাহ (১৩৩ ০] ০৬ ৪ €৬৯ ৬ ১১৪ )1 এই বর্ণনায় যদিও কাসেম ইবনে মুহাম্মদের আজাদকৃত 
গোলাম ঈসা ইবনে মাইমুন মাদানি জয়িফ । -তাকরিব : ২/১০২, নং-৯২৬ 1 তবে সহিহ বোখারি-মুসলিম এর শাহেদ আছে । আনাস 
ইবনে মালেক রা.-এর একটি সুদীর্ঘ হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত হয়েছে। সাবধান! আল্লাহর 
কসম ৷ আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয়কারি এবং আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারি ! তবে 
আমি রোজা রাখি, জাবার রোজা বাদও দেই, আবার নামাজ পড়ি, ঘুমাই এবং রমপীদের বিয়ে করি । সুতরাং যে আমার সুন্নত থেকে 
বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়। শব্দ বোখারির। (২/৭৫৭-৭৫৮, ₹531 ৪ ৯১) ), সহিহ মুসলিম : ১/৪৪৯, 835 
শে 49] 480 ৬০ ৩৭ ০0 ৮৮৯৯০০। এ ০৬ 1 সংকলক । 

১৯১/২৪২, ০১9 ৬$ 5০১১০ 3 ০৭৩০৮০৬১8৩৪ 1 সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮: ৪১১ 


৯৫১১০ ১1০৩ ১৭ ৬৯:553৫9। 289৬৯ )১ ১৯ তথা বৈরাগ্যবাদ তারা উত্তাবন করেছে। আমি তা তাদের ওপর 
ফরজ করিনি । 

*। )১০৯১ 1১৮ দলিলের জবাব হলো, ইয়াহইয়া আ.-এর শরিয়তে যদি বিয়ে বর্জন আফজাল হয়, তবে 
তা ওপরযুক্ত দলিলসমূহের আলোকে শরিয়তে মুহাম্মদির জন্য দলিল না। 


2৮5 হ্রিারারা 
১5541 ০০ পরা কই ৪৮৯ ৩ আজ 
অনুচ্ছেদ-২ : বিয়ে বর্জন নিষিদ্ধ প্রসংগে মেতন পু. ২০৭) 


পা ৮টি 2 


৩০৮৭০ ৬৮ এ এ০ রিও 57258 ৯ /%£ 
১০৮৪ । অর্থ : সামুরা রা. হতে বর্ণিত, বিয়ে বর্জন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ 


করেছেন। 
ইমাম তিরধমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, জায়দ ইবনে আথজাম তার হাদিসে আরেকটু অতিরিক্ত বলেছেন, 'এবং কাতাদা 
পাঠ করেছেন, 23১5 13.) ০৫] ২৯১ এজ ০ ১১৬) ০) ১৫১ অর্থাৎ, আপনার আগে আমি অনেক 
নবী-রাসূল প্রেরণ করেছি এবং তাদের জন্য আমি রেখেছি স্ত্রী ও সন্তানাদি। 

তিরমিযী রহ, বলেছেন, হজরত সাদ, আনাস ইবনে মালেক, আয়েশা ও ইবনে আব্বাস রা. হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, সামুরা রা.-এর হাদিসটি ১১৮ ১০ । 


আশআছ ইবনে আবদুল মালেক এ হাদিসটি ০১.৯-সাদ ইবনে হিশাম-আয়েশা সুত্রে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। বলা হয়, দুটো হাদিসই বিশুদ্ধ। 


85/:0০ 


১১ 04১০ ০ পল ১85 ও এ৮৪ | ৫৮০৩ 2: ও এত ৪৯০৬7 দিন 
নিনজা নারানীলিনরনী রানি +০/... ৬০০০ 
ইবনে মাজউন রা.-এর বিয়ে বর্জন রদ করেছেন। তিনি যদি তাকে অনুমতি দিতেন তাহলে আমরা খাসি হতাম । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ০৯১1 





১২৯৩ 


সূরা হাপিদ : আয়াত-২৭, পারা-২৭। -সংকলক । 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৮ ৪১২ 


কিকজকীঠকককবন্কিককককরকুকতজাকক৬এককরডজককপকাজ করিবার ককরকক কারক কককবাকজগ্ডকীককব্রাজকককক কারা কননুকশীকত উর কিউরীজবরারকীকুকগাাককককরীক ররর কককারর ক কক রসরকজডকিএনক কক কতকরক কজ্রাকককিককএনীকর করাকে ককুকজিককর করত ৬৪১ করর কী রজব জন বাজাজ এক আশ এ কী জজের 


ক পর পি পলি 


82898 4333 ০৩3৫ ০4 25 ৫৩ 0 ৩০৬ 
অনুচ্ছেদ-৩ : যার দীনে তোমরা সম্তষ্ট তার বিয়ে দেওয়া প্রসংগে (মতন পৃ ২০৭) 


রর্লা পা 
4 ০ ১৮ এ ৩০০ এ ৮৫7 ০৬ ২ 355 ৪ ৩০ 5১৯০ 98 ১৪১০. 
পিন ০৯ পচা রর এলি 
০০ মন ১০ ও 3৫1 ১১৮5 14954920০০7] ০5 
১০৮৬। অর্থ : আবু হুরায়রা রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের 
নিকট যখন এমন কোনো লোক বিয়ের প্রস্তাব দেয় যার দীন ও চরিত্রে তোমরা সন্তষ্ট, তাহলে তাকে বিয়ে দাও। 
তা যদি না করো তাহলে পৃথিবীতে ফেতনা হবে, হবে মারাত্মক ফাসাদ। 


ইমাম তিরমিধীর বক্তব্য 


তিরমিধী রহ. বলেছেন, হজরত আবু হাতেম মুজানি এবং আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটিতে আবদুল হামিদ ইবনে সুলায়মানের বিরোধিতা 
করা হয়েছে। ফলে লাইস ইবনে সাদ ইবনে আজলান সূত্রে আবু হুরায়রা রা. হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে মুরসাল আকারে এটি বর্ণনা করেছেন। 

আবু ঈসা রহ. বলেছেন, মুহাম্মদ রহ.বলেছেন, লাইসের হাদিসটি (বিশ্ুদ্ধতার) অধিক সদৃশ । আবদুল 
হামিদের হাদিসটিকে তিনি সংরক্ষিত মনে করেননি । 


৩১৪ ৬৪০৬ ০৮৯৬ এ পু 4১595 0৫ 554 ৬), ॥% 
1 0৫ £ 49 $ এ৫ 001 ৯1 4১৫5৬154445 ০209 ০ 2 34140 3 2555 449 
55527852257 
১০৮৭1 অর্থ : আবু হাতেম. মুজানি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
তোমাদের নিকট যখন এমন কোনো লোক আসে যার দীন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে করিয়ে 
দাও। তা না হলে পৃথিবীতে ফিৎনা ফাসাদ হবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ্‌র রাসূল! যদিও তার 
মধ্যে কিছু দেরিদ্রতা) থাকে? জবাবে তিনি বললেন, যখন তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি আসে যার দীন 
ও চরিত্রে তোমরা সন্তষ্ট, তখন তাকে বিয়ে করিয়ে দাও ৷ তিনি একথাটি বললেন, তিনবার । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০) ০৯ । 


আবু হাতেম মুজানি রহ. সাহাবি । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদিস ব্যতীত আমরা 
তার আর অন্য কোনো হাদিস জানি না। 


দরসে ভিরমিযী-৩য় খণ্ড 2 ৪১৩ 


১্ক্ক্ঠকন্কনক্ীঞকক্রক কর ক্রক্তীকক্ক্রঞউককক্একক্+$৬রক কক করক১৪৬৩র৬র কন ওস্ডককাএএবঠঞকরঞ্তখকগখিওকক্রজতওকডরীককন-৪ক৬১৮৪কএক ওর করক্কক৯৫৬ক৪৮৪%৬ক৮৬৩৬%$৬৬কএকক৯৮৬৪৪৪৫৪৬৭কএক৪ একক কসর ঞ্কপ্র একক ওক ক৬৩ কক কক এ করত উকাউরড ও স+৮৮৫০র৬৬৬ক৪এক জনকের 


০০৪ ০০৬৯ ডি 2০১৯৩ 4০ এ০। এ এএ। 0559 এ 2 0845 এআ ভা) ৪০৪১৯ টিভি ০০ 
-৯ ৯৯58 +এ২৯৪ 4৪১ 0১৯৯০১ 
মালেক রহ. এর দ্বারা দলিল পেশ করেছেন যে, কুফু শুধু দীনের ব্যাপারে ধর্তব্য, পেশা এবং বংশতে নয়। 
অথচ সংখ্যগরিষ্ঠের মতে এটা পেশা ও বংশেও ধর্তব্য ১২৯ তাদের মতে এই হাদিসেই 44১9 শব্দ বংশ ও 
পেশায় কুফু দলিল করছে । কেনোনা, বংশ এবং পেশার বহু প্রভাব পড়ে মানুষের আখলাক-চরিত্রে। 


তারপর কুফু ইসলামের সাম্য মূলনীতির বিপরীত ৷ কেনোনা, এর উদ্দেশ্য কাউকে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দান 
করা নয়; বরং শ্রেষ্ঠত্রে মাপকাঠি তো শুধু তাকওয়া । আর কুফুর উদ্দেশ্য হলো, বৈবাহিক বিষয়ে সুসম্পর্ক এবং 
দীর্ঘ স্থায়িত্ব ও মজা সৃষ্টি করা যা স্বভাবত এ ব্যতীত হয় না। 


০৮৩ ৬১৩০৮ 04854 8155 এও 
অনুচ্ছেদ-৪ প্রসংগ : রমণীকে বিয়ে করা হয় তিনটি বিষয় তা ২০৭) 


পা পি তি 


এ2/549433 4৮০ ৪ ম১এ 4 এ ০০ 5 3০ আ ৬০০৫3 চিত, 
আস ৬ ৩৬ 3০৪ 


১০৮৮। অর্থ : জাবের রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমণীকে বিয়ে 
করা হয় তিনটি বিষয় দেখে- তার দীন, তার সম্পদ, তার রূপ । সুতরাং তুমি অবশ্যই বিয়ে করো দীনদার 


মেয়ে । তোমার হস্তঘ্বয় ধূলিময় হোক । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আওফ ইবনে মালেক, আয়েশা, আবদুল্লাহ ইবনে আমর ও আবু সায়িদ রা. 
হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০১৯০ ০১৯ 


১২৯ সুনানে ইবনে মাজাহ : ১৪১, 531 ২৩ 1 সংকলক । 


১২৯ দ্র. আল-মুগনি : ৬/৪৮২ ০৮৯৯৬) ৯ম ৬৪ 5595 2 5৬ 2 4 1 কুফু সম্পর্কে ততুষ্টয়ের মাজহাবের সারনির্ধাস 
হলো, তারা সবাই দীনি ব্যাপারে কুফু সম্পর্কে একমত । মালিকি ব্যতীত অন্যরা সবাই স্বাধীনতা, বংশ ও পেশা সম্পর্কে একমত । 
মালিকি ও শাফেয়িপণ এখতিয়ার দলিলকারি দোষক্রটি হতে নিরাপদ থাকার বিষয়ে একমত । হানাফিগণ জাহেরি বর্ণনার এবং 
হাম্থলিগণ মালের ব্যাপারে একমত । আর হানাফিগণ এককভাবে তাদের মাতা-পিতা যুসলযান হওয়ার ব্যাপারে একমত পোষণ 


করেন। -আল-ফিককল ইসলামি ওরা জাদিল্লাতৃহ্‌। ৭/২৪০-২৪১, 4985) 438 0)555 14 ১০4৯০ ৬১৬০৪ । সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৪১৪ 


লিটু সি ই ই... 
29৮৯৭] গো ১৪] ও ৪৬ এও 
অনুচ্ছেদ-৫ : প্রস্তাবিত কনে ০৮594 ২০৭) 
শি 3 0. 54৮ 4) ৩৯০ তই এ 05 এ ৩ ৩ ৮৮ ০57 ০8৭ 


টি রর 


১৪ ০১% 0 হি 

১০৮৯ । অর্থ : মুগিরা ইবনে শো"্বা রা. হতে বর্ণিত, তিনি এক রমণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন 

নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে দেখে নাও । কেনোনা এতে আশা করা যায়, 
তোমাদের উভয়ের মাঝে সম্প্রীতি তৈরি হবে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 

হজরত মুহাম্মদ ইবনে মাসলামা, জাবের, আনাস, আবু হুমাইদ ও আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৯1 

অনেক আলেম এ হাদিস অনুযায়ি মতপোষণ করেছেন৷ তারা বলেছেন, প্রস্তাবিত মহিলার হারাম অংশ 
ব্যতীত অন্য অংশ দেখাতে কোনো দোষ নেই । এটি আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের বাণী ৮৬১ ৯১% ০) ৬৯॥ এর অর্থ হলো, তোমাদের দু'জনের মাঝে এর ফলে স্থায়ী 
মহব্বত সৃষ্টি হওয়ার বেশি আশা করা যায়। 

দরসে তিরমিযী 


433 21 ১৮০3 : ০৮০০ ৮০ এ ভোজ এ 4১43 00 9০এ ৮৮০১ 4 25 0 59৮০] ১২৯৯০ 


* ৫1 5 ১২৯৯১ 0 ৮৪১৯ 
অনেকের মতে, প্রস্তাবদাতার জন্য প্রস্তাবিত মহিলাকে দেখা অবৈধ । বিয়ের আগে তার মধ্যে বিয়ের পর 
অন্য মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই 1৯২৯৮ 


ইমাম মালেক রহ. হতেও একটি বর্ণনা এটিই । তার দ্বিতীয় বর্ণনা হলো,, প্রস্তাবিত কনেকে তার অনুমতি 
সাপেক্ষে দেখা বৈধ 1১২৯৯ 


+*** সুনানে নাসায়ি : ২/৭২, 285) 5 ১৪ ২৯১ * সুনানে ইবনে মাজাহ : ১৩৪, ০) 3910) ৮ ১ ১৬ ০৪ 
4৯7 | -সংকলক। 

১ এই শব্দটি 13 ৯১৪ 1 হতেও উৎপত্তি হতে পারে, আর 0 ০১২ ১৭ ৮৯ হতেও অর্থাৎ, ভালোৰাসা ও এ্রকমত্য 
সৃষ্টি করা । -নিহায়া : ১/৩২। -সংকলক। 

+* শরহে মা'আনিল আছার : ২/৯, 31 এ] ১৮ 4০ ১৯৪ ৩৯ ৪১০৪ 6535 ৯৬ ৩৯০৪ ৮১৬ 1 -সংকলক। 
মালেক রহ.-এর মাজহাব সংক্রান্ত এই দুটি বর্ণনা আমরা মোল্পা আলি কারি রহ.-এর মিরকাত হতে গ্রহণ করেছি। দ্ব.. 
(৬/১৯৫, 3531 ০০৪ 545৯8 555 45৮৯৯ এ] ১৬এ। ৪ 5 এ )1 তবে আল্লামা নববি রহ. ইযাম মালেক 
রহ.-এর মাজহাবও অধিকাংশের মতো অনুমতি ব্যতীতই বৈধ বলে বর্ণনা করেছেন। অনুমতির বর্ণনাটিকে ডিনি জয়িফ সাব্য্ত 


৯৭ উট 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ৪১৫ 


ঠিক ঠ্িখিকিকিকতবকত কত ক্জওকাককড্রকড বউ প্নডনককককরকরাকককরজকরকজ্কাগজজ্কক+০কতকখকওজকতকরন ওক চকতককততকড়ককওক২৬৬ক ৮ 3৩+৪এ৪র৪ক৬০৪৪ক$৪৫৫৯$ককএকককরর$ প্রত এজ কএকন্কউককতককক৮ওক্ুক্রিররঞ্জিকককককজরঝতএঞডককরকততঠককীকককককক্কঙ্ন্ক্ডরাককরীকখীতক্করকনএেজতজও 


আবু হানিফা, শাফেয়ি, আহমদ, ইসহাক, আওজায়ি এবং সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাব হলো, প্রস্তাবিত 
কনে দেখা সাধারণত বৈধ ৷ তার অনুমতি হলেও, অনুমতি ব্যতীতও । প্রস্তাবিত কনে দেখা শুধু বৈধই নয়, বরং 
মুস্তাহাবও বটে 1১০০০ 

এ অনুচ্ছেদের হাদিস অধিকাংশের মাজহাবের দলিল । যেনো এই হাদিসে “2 ১১০)" নির্দেশসৃচক শব্দ 
অধিকাংশের মতে প্রযোজ্য মুস্তাহাবের ক্ষেত্রে । ওয়াজিব না হওয়ার নির্দশন মুসতাদরাকে হাকেমে বর্ণিত মুহাম্মদ 
ইবনে মাসলামা রা.-এর হাদিস । তিনি বলেন, 
০4৩ ১৬ ৮৭ 2১৯৯ ০5০০ $১এ ৩৪ ৬৪ এ এরা এ ::058 ৯0০৩ 49০ এ ৬১০ এ|। ০0৯59 ৩০৪৯০ 

“১৩০১2 ৮৪ ৩) 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যখন আল্লাহ তা'আলা তোমাদের কারো 
অন্তরে কোনো মহিলার বিয়ের প্রস্তাব প্রক্ষিপ্ত করেন, তখন তাকে দেখাতে কোনো সমস্যা নেই ।' 


হজরত আবু হুমায়দ রা. বলেন, 
0513 2] ০৮১৪ ০4৪৮০ ৬৯ ১৩ ম ১৪ ৮5৯ ৮1৯09 2 ০০০৪ 4০ |] ৬৮০ এ ০0৯০ ৭ 
4৯৯০২০০০১ এ 3 4০5] রখ ৮০ ০ 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘলেছেন, তোমাদের কেউ যখন কোনো রমণীকে বিয়ের প্রস্তাব 


দিবে তখন তাকে দেখাতে কোনো গোনাহ নেই। তবে সে তার প্রতি দৃষ্টিপাত করবে শুধু তার বিয়ের প্রস্তাবের 
কারণেই । যদিও সে কনে নাই জানুক ।' 





করেছেন। অবৈধতার কোনো বর্ণনা তিনি ইমাম মালেক রহ. এর সংগে সংশ্লিষ্ট উল্লেখ করেননি । অবশ্য তিনি লিখেন, “তবে ইমাম 
মালেক রহ. বলেছেন, আমি রমণীর বেখবর অবস্থায় পুরুষ কর্তৃক তার দিকে দৃষ্টিপাত করার বিষয়টিকে মাকরূহ মনে করি । কেনোনা, 
তখন রমণীর ছতরের দিকে নজর পড়ে যাওয়ার আশঙ্কা আছে।' যেমন, ইমাম মালেক রহ.-এর যতে অনুমতি ব্যতীতও দৃষ্টিপাত করা 


বৈধ । তবে প্রস্তাবিত মহিলাকে জানিয়ে দেখতে হবে। দ্র. শরহে নববি আলা সহিহ মুসলিম : ১/৪৫৬, ০ 4 ১ ৬৯৩ ২৯২ 
ত ৬4৯১ পা ১59 ৩ এ] এ 1 সংকলক । 

**” মোল্লা আলি কারি রহ. লিখেন, এটা মানদৃব। কেনোনা, এটি বিয়ে অর্জনের কারণ । আর বিয়ে হলো, সুন্নতে মুয়াক্কাদাহ। - 
মিরকাত : ৬/১৯৮, ৬] ০০০ ১৮৯৭] ৬] ০৬ ৮৮ 1 মূল বক্তব্যে উপ্লিখিত অধিকাংশের মাজহাব মিরকাত : ৬/১৯৫ 
হতে গৃহীত। তাছাড়া আল্লামা নববি রহ. বলেন, আমাদের সা্িগণ বলেছেন, রয়ণীর দিকে বিয়ের প্রস্তাবের আগে দেখা মুস্তাহাব । 
সুতরাং যদি সে সেই রমণীকে অপছন্দ করে, তাহলে কোনো কষ্ট দেওয়া ব্যতীতই তাকে ত্যাগ করতে পারবে । তবে প্রস্তাবের পরে 
পব্রিহার করার বিষয়টি এর বিপরীত | -শরহে নববি : ১/৪৪ ৭1 

প্রস্তাবিত কনে দেখার বৈধতা কি যৌন কামনা ব্যতীত শর্ত, নাকি যৌন কামনা হলেও বৈধ? এ সংক্রান্ত বিস্তারিত বর্ণনার জন্য 
দ্র." উমদাতুল কারি : ২০/১১৯, 23420 4 ১) এ ৪৩) 43 + আল-কাওকাবুদ দুররি : ২/২১৩-২১৪, রূদদুল মুহতার ভিন্ন 
দুররুল মুখতার : ৫/২৩৭, ১ ০] $ ০৯০৪ ০৯৩১১ ০৬৯৯] 825 1 সংকলক । 

»*১ হাকেম রহ. এই বর্ণনাটি ফাজাইলে মুহাম্মদ ইবনে মাসলামা আনসারি রা. (৩/৪৩৪)-তে উল্লেখ করেছেল। দ্র. নাসবুর 
রায়া : ৪/২৪১, ৮১ ১৯০১ ০৯১) ৬$ ৩২৯? সুনানে ইবনে মাজাহ : ১৩৪, ৯১79 0 9913 খা ৬] ১৪৪ ০৪ 1- 
সংকলক । 

”*১ এটি বর্ণনা করেছেন আহমদ ও বাজ্জার। তাবারানি বর্ণনা করেছেন আওসাত ও কাবিরে । আহমদের বর্থনাকারিণণ সহিহ 
বোখারির হাদিসের বর্ণনাকারি । ত্র. মাজমাউজ জাওয়াইদ : ৪/২৭৬, 3570 43 ৪] ১1১৮ ৮০৬ | -সংকলক। 


চিরিরাারারারারিনরারারারারাারার১........১০-১১১- এ িনারারারারারারারার্ারাররাা 

অধিকাংশের মতে, বিয়ের জন্য প্রস্তাবিত মহিলার প্রতি দৃষ্টিপাত শুধু চেহারা এবং দুই হাতের কব্জি পর্যন্ত 
সীমিত । আওজায়ি রহ. বলেন, “5১ 31 ৮৭ ১৪৪ ৩ এ] ১৮৪১ ২:৯৪ সে তার যে কোনো স্থান ইচ্ছা 
রা 
পারবে 1১০৮ এটা নিঃসন্দেহে ভ্রান্ত বক্তব্য । 


0 ০১০1 ০8,৪৬৯ ও ৩০৪ 
অনুচ্ছেদ-৬ : বিয়ের ঘোষণা প্রসংগে (মতন পৃ. ২০৭) 


ক পওক্িরিকীরি এ কা লে 0৫ ৮৯0১595১১১০) ৭, 
3১26 / ৩.৫ সি 
220০9] ০4582 


চাকারার বার নানি বরন কারন 
হারাম এবং হালালের মধ্যে পার্থক্য হলো, দফ ও প্রচার ।' 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিধী রহ. বলেছেন, হজরত আয়েশা, জাবের ও রুবাইয়্য' বিনতে মুয়াওয়িয রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, মুহাম্মদ ইবনে হাতেমের হাদিসটি ০.৯ । 


আবু বাল্জের নাম হলো, ইয়াহইয়া ইবনে আবু সুলায়ম। তাকে ইবনে সুলায়মও বলা হয়। মুহাম্মদ ইবনে 
হাতেম শৈশবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। 
₹. ৮7 টি রা ূ ৃ ডিএ তাত & পাপা 
৬৪295 ৫ 91585005345 এ ০০০ এ 0১4) এড আও ২88০ 5571৭1 
544591৮4৯44 
১০৯১। অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বিয়ের বিষয়টি 
তোমরা প্রচার করো এবং বিয়ের আকুদ করো মসজিদগডলোতে এবং বিয়ে উপলক্ষে দফ বাজাও । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ অনুচ্ছেদে ০.০ ০৯1 


ঈসা ইবনে মাইমুন আনসারিকে হাদিসে জয়িফ সাব্যস্ত করা হয়। তাহলে যে ঈসা ইবনে মাইমুন ইবনে আবু 
নাজিহ হতে ব্যাখ্যা বর্ণনা করেন, তিনি সেকাহ। 


সপ” দ্র, ফতহুল বারি : ৯/১৮২, 289 4 ম১এ। এ] ১৯। ৮১৪ । হাফেজ রহ. এ স্থানে ইমাম আহমদ রূহ.-এর মাজহাব 
সংক্রান্ত তিনটি বর্ণনা উল্লেখ করেছেন। ১. সংখ্যগরিষ্ঠের মতো। ২. যে স্থান অধিকাংশ সময়ে প্রকাশ্য থাকে, সেদিকে তাকাতে 
পারবে । ৩. তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পারবে । 

৪. আল্লামা নববি রহ. দাউদে জাহেরিরও এই মাজহাব বর্ণনা করেছেন। তিনি এ সম্পর্কে বলেন, এটি সুস্পষ্ট ভুল: সুন্নত ও 
ইজমার মূলনীতির বিপরীত । -শরহে নববি : ১/৪৫৬। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫ ৪১৭ 


ক্ক্কপবতপাককতিককন্রকস্ক্কীানারকপ্রপউনররীকরকককীজউএকককর্র্দ্ঞররতজাজককক রাকাত কক্স রতরকিতরারিরউঞজরএকরারিকাকজ্ক্ররতওাওকুককককররকগুজররকরবাডীরকককাকতীবাঠ ক বকররিবপ্ররুকর্রররক্ররীক্ররকক্রুডরকরকডএ্রনকিকুররকাডীরীর্ককরত্কতরঠএরাততকগ্তকডএক্করররএকগ্কাতকর্ককগাতকরপককরারকীক জর্জ জজজতর 


৮. ০ হল তর ৃ ২8৭৮ ০০২০ ৮৫৫ 252 পাতি ৩ 
৬2 তত 835 ৬১০ ০৯১৪ ০১৬ 3 435 এ) এলি ক ০১৮০ ৪৯ 2 এও ১৬০ ৮ 8১॥ ৮/০- ২৭৭ 
টি ক এলি এ পর চটি টি 
দ.৫.:০ জিত শে ৯৪০৯৮ রি 


এ পে কলি 05 ০8৫ প রত ূ টু এ রি নি ৮০৯ পু রি ্০:2-5 ৯ ০ পরার্তি ৫ 
এ ১৬ ০৩৪ জন ০ ৩৪৭ 0১53 588985০22০8 ৩ ০১৪৬৩ ততি ৯০১ ০৪ ৪০ ০ 


ত। রতন হিয়া 222 সিনা 96 2 ৫8 5147 * ০৫৯1 


১০৯২। অর্থ : রুবাইয়্যি' বিনতে যুয়াওয়িজ রা. বলেন, আমার মধুরাত্রি যাপনের দিন সকালে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করে আমার বিছানার ওপর বসলেন। যেমন, তুমি আমার 
নিকট বসেছো। তখন আমাদের কিছু সংখ্যক ছোট ছোট বালিকা দফ বাজাচ্ছিলো এবং আমাদের যেসব পিতা- 
প্রপিতা বদরের যুদ্ধে শহিদ হয়েছেন তাদের শোকগাথা গাইছিলো । এমনকি তাদের মধ্য হতে একজন এই ছন্দ 
গাইলো- 4৬ ৬ষ্ ৮০ 2১৯3 ৬৯ 983 (আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামিকালের বিষয়ও জানেন ।) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এটা বলো না। তুমি আগে যা বলছিলে সেটা 


বলো। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮০৯০ ১৯ । 
দরসে তিরমিযী 
লই ৯ 2১০ ৮৮৮ ০৯৬ ৮০ ০ এ ৬০০০ এ ০5৮০ তত? 2 এ ১৬৬০ এ ৯ ৪০ ০০ 
“৬৬ এনএ কা ৯০৮০ ০৭৯ 
প্রশ্ন : এখানে প্রশ্ন হয় যে, হজরত রুবাইয়্যি' রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পর নারী 


এবং গায়রে মাহরাম ছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কিভাবে তাশরিফ 
নিলেন? 


জবাব : এর এক জবাব তো এই দেওয়া হয় যে, মহিলাদের পর্দার হুকুম প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের জন্য ছিলো না। তবে এই জবাবটি তখনই সঠিক হতে পারে, যখন পর্দার হুকুমের বিশেষত 
ওপর কোরআন-হাদিসের কোনো দলিল কায়েম হয় 1১০০৫ 





*** সহিহ বোখারি : ২/৭৭৩ 210) ০3 45১ ৩০১২ 5৭৬ সুনানে আৰু দাউদ : ২/৬৭৪ ৮৬] ৩৪ ৭৩ ০৮৯৩ 5835 
1 -সংকলক। 

স* তবে ইবনে হাজার রহ. এ জবাবটিকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, “শক্তিশালী দলিলসমূহের আলোকে আমাদের নিকট 
যে জিনিসটি স্পষ্ট হয়েছে সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হলো, পর নারীর সংগে নির্জনতা 
অবলম্বন ও তাকে দর্শন তার জন্য বৈধ । এটি সহিহ জবাব । হজ্জরত উদ্মে হারাম বিনতে মিলহানের ঘটনায় নবী করিম সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেছিলেন এবং ভার নিকট হুমিয়েছিলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মাথার উকুন বেছেছিলেন। অঙ্ছচ তাদের দু'জনের মধ্যে মাহরাম কিংবা দাম্পত্য সম্পর্ক ছিলো না। -ফতহুল বারি : 
৯/২০৩, ২1589 05 ৩৪ ১ ০১০১৬ এ৯%। আইনি রহ.ও প্রায় অনুরূপ বক্তব্য রেখে বৈশিষ্ট্য সংক্রান্ত জবারটিকে প্রাধান্য 
দিয়েছেন দ্র. উমদাতুল কারি : ২০/১৩৬, ২05) 04 5৪ -১১) ০১১৩ ২১৪ । 
দয়সে ভিরশিঘী -২৭ক 


রাযি দরসে ভিরমিহী-ওয় খণ্ড ক. ৪১৮....................................... 

সুতরাং বিশুদ্ধ জবাব হলো, হয়তো এটা পর্দার হুকুম নাজিল হওয়ার আগেকার ঘটনা । আর যদি পর্দার 
হুকুম নাজিল হওয়ার পরের ঘটনা হয়। তবুও বলা যেতে পারে যে, চেহারা ও দুই হাতের তালু পর্দার হুকুম হতে 
ব্যতিক্রমভুক্ত। তবে ফিতনার কারণে এগুলো গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”** রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের বেলায় যেহেতু ফিতনার সামান্যতম আশঙ্কাও ছিলো না, তাই তার ক্ষেত্রে এটা ছিলো 
বৈধ। 
৬৯ 0983 ০১৯৪ আহ 9) এ] ১১৯ 2৯ কসও ০০ ০৪ ০০ ০৯১৪১ ০৫১১৯ ০২১৪ ৩ ০৪৯৯, 
০83580 এ5 কথা 1583 ১৯৯০5 কাস টু ৯:৯১ 430০ 4 1৮০ এ০ ০৯০) ক 048 535 ৬১ ৩ ০০৪ 

এই হাদিসের সর্বশেষ বাক্য দ্বারা দলিল পেশ করে ওলামায়ে কেরাম বলেছেন যে, বিয়ের ঘোষণা দফ 
বাজিয়ে এবং গান গেয়ে করা যেতে পারে। তবে শর্ত হলো, তা সীমার ভেতরে থাকবে । তাতে গান-বাদ্যের 
অন্যান্য উপকরণ এবং সাজ-সরঞ্জাম ব্যবহার করা নিষেধ । 

গান-বাদ্যের শরয়ি বিধান 

এই বর্ণনা দ্বারা দলিল পেশ করে অনেক সুফি এবং এ যুগের অনেক আধুনিকতাবাদী বলেছেন যে, গান- 
বাদ্য বৈধ। 

তবে এ দলিলটি যে বাতিল এটা স্পষ্ট । কেনোনা, বর্ণনায় শুধু দফ শব্দের উল্লেখ আছে। যেটি বাদ্যযন্ত্রের 
শামিল নয়। বাকি আছে গানের বিষয়টি । এ সম্পর্কে আমরা উল্লেখ করেছি যে, কোনো আনন্দের মুহূর্তে সীমার 
ভেতরে হতে বাদাযস্ত্র ব্যতীত এর বৈধতা সর্বসম্মত বিষয় । সারকথা, কোনোক্রমেই এ হাদিসটি দ্বারা বাদ্যের 


বৈধতার দলিল হতে পারে না। 
এ ধরনের উপকরণের প্রকারসমূহ 
এই মাসআলাটির বিস্তারিত বর্ণনা হলো, এ ধরনের উপকরণ তিন প্রকার । 
এক. সেসব উপকরণ যেগুলো মূলত ঘোষণা ইত্যাদির জন্য তৈরি করা হয়েছে। এগুলোর উদ্দেশ্য ক্রীড়া- 





তবে বাস্তব ঘটনা হলো, বৈশিষ্ট্যের দাবি করার জন্য মজবুত দলিলের প্রয়োজন 1 বাকি আছে, উদ্দে হারাম রা.-এর ঘটনা । তার 
সম্পর্কে বক্তব্য হলো, তিনি নবী করিম সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন। এজন্য আল্লামা নববি রহ. বললেন, সমস্ত 
ওলামায়ে কেরাম এ ব্যাপারে একম হয়েছে, যে, উম্মে হারাম রা. ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ৷ অবশ্য 
এর ধরণ সম্পর্কে তাদের মধ্যে মতপার্থক্য আছে। ইবনে আবদুর বার রহ. প্রমুখ বলেছেন, তিনি ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দুধ সম্পর্কিত খালাদের একজন । অন্যরা বলেছেন, ৰরং তিনি ছিলেন তার পিতা কিংবা দাদার খালা । কেনোনা, 
আবদুল মুত্তালিবের মা ছিলেন বনু নাজ্জারের ৷ -শরহে নববি : ২/১৪১, ৯৮) ৬৪ 30৯8 ০১৪ ০৩ ০৬ ৪ । 

এ অনুচ্ছেদের হাদিসের যে বিষয়টি -এর দুটি জবাবতো মূল বক্তব্যেই এসেছে। তাছাড়া আল্লামা কিরমানী রহ. এই সম্ভাবনা 
বর্ণনা করেছেন যে, ৬: ৯5 ৬০১৪ ৮১০ ০4৯৪ বাক্যে 4.৯ শব্দের লামের মধ্যে যবর হবে । তখন এই শব্দটি ৮১৯ 
তথা বসার অর্থে ব্যবহৃত হবে । ফলে হাফেজ রহ.-এর উক্তি অনুসারে কোনো প্রশ্ন উ্থাপিত হবে না। তাছাড়া আল্লামা কিরমানি রহ. 
৯১ শব্দের সুরতে আরেকটি জবাব দিয়েছেন যে, হতে পারে নৰী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভো নিকটৰতী হয়ে 
বসেছিলেন, কিন্ত পর্দার আড়ালে ছিলেন৷ (১৯/১০৯, ফতহুল বারি : ৯/২০৩)। -সংকলক । 

”*** তানবিরুদল আবসার ও দুররে মুখতার ফাতওয়া শামিসহ : ৫/২৩৬২৩৭ ৬০) ৮ 4২০৪ :4১5)19 ১৬৯৪ 455 
এ] 5 1 -সংকলক । 


সয়সে ভিরাশিযী -২ ৭৭ 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ৪১৯ 


কৌতুক ও ফুর্তি নয়। এটি আরেকটি বিষয় যে, তাতে মজা অনুভূত হতে শুরু করে। যেমন, দফ, নাককারা, 
ঘণ্টি ইত্যাদি এগুলো ব্যবহার করা সর্বসম্মতিক্রমে বৈধ । 


দুই. সেসব উপকরণ যেগুলো আনন্দ ও ক্রীড়া কৌতুকের জন্য তৈরি করা হয়েছে এবং ফাসেকদের বৈশিষ্ট্য 
ও নিদর্শন । যেমন, সেতারা, হারমোনিয়াম ইত্যাদি । এগুলো সর্বসম্মতিক্রমে হারাম । 


তিন. সেসব উপকরণ যেগুলো যদিও ক্রীড়া-কৌতুকের জন্য তৈরি করা হয়েছে। তবে ফাসেকদের বিশেষ 
নিদর্শন নয়। গাজালি রহ.-এর দৃষ্টান্ত দিয়েছেন তবলা । ইমাম গাজালি রহ. এবং অনেক সুফি বিশেষ 
শর্তসাপেক্ষে এর অনুমতি দিয়েছেন। যেমন, একটি শর্ত হলো, গায়ক কোনো শ্শ্রুহীন বালক এবং পরনারী হতে 
পারবে না। দ্বিতীয়তো এতে যেসব কাপড় পরা হবে সেগুলো শরিয়তের বিপরীত হতে পারবে না। তৃতীয়তো 
উদ্দেশ্য হবে মনের মধ্যে বিপ্লব সৃষ্টি করা, ক্রীড়া কৌতুক নয় ।১০০৭ কিন্তু সংখ্যাগরিষ্ঠ ফকিহের মতে, গাজালি রহ. 
প্রমুখের এই উক্তি গ্রহণযোগ্য নয়। বাদ্যের সমস্ত যন্ত্র ও উপকরণ যেগুলো ক্রীড়া কৌতুকের জন্য তৈরি করা 


হয়েছে, নির্বিশেষে এগুলো সব অবৈধ । 
হারামের দলিলসমূহ 


অধিকাংশের দলিলসমূহ নিম্নেযুক্ত, 
১, আল্লাহ তা“আলার বাণী, 


১০ ৯৯১ 40) 2৯৬ ৯৮০০ ০০৪ ৩৯৯৯] ৬ 59০৪ ০০ ০৭ ০১5 
(এক শ্রেণির লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ হতে গোমরাহ করার উদ্দেশ্যে অবাস্তর কথাবার্তা 


সংগহ করে অন্ধভাবে)। এই আয়াতে “২১১৯ 4] দ্বারা উদ্দেশ্য গান এবং বাদ্যযন্ত্র। হজরত আবদুল্লাহ ইবনে 
মাসউদ রা. হতে এর এই ব্যাখ্যাই বর্ণিত আছে।১৩০৯ 


২. কোরআনে কারিমের আয়াত ১১০4 ৯০১ ০4১০ 4১০১০০০ ৬৯ ০১০ 9983 


“তুই সত্যচ্যুত, তাদের মধ্য হতে যাকে পারিস স্বীয় আওয়াজ ছারা আক্রমণ কর" এতে ২১১৪] ০১০ 
এর তাফসির গান এবং বাদ্যযন্ত্র ইত্যাদি দ্বারা করা হয়েছে। যেমন হজরত মুজাহিদ থেকে এটি বর্ণিত ১০১১ 





”** ওপরযুক্ত বিষয়টি ইহইয়াউল উলুম (২/২৮১-২৮৩, ৮৬৪ ০50৩9 543 ত৪ 9931 ৮১2 ০৯০) ৬ ০৪০ ০১৫৪ 


৪১ ০১৯ পি ৯৪ ০৮৪৪৪ 6৬৬ ২৯৩ ৬৪) হতে গৃহীত। আল্লামা জুবাইদি রহ. সোহরাওয়ার্দি রহ. হতে 
করেছেন, যেসব ফকিহ এটাকে বৈধ বলেছেন, তারাও এটাকে মসজিদে ও সম্মানিত ভূমিতে প্রকাশে করার মতপোষণ করেন 
না। -ইতহাফুস সাদাতিল মুভতাকিন : ৬/৪৫৭। -সংকলক । 


”** সূরা লোকমান : আয়াত-৬, পারা-২১। -সংকলক। 


** সুসান্নাফে ইবনে আবু শায়বায় বিশুদ্ধ সনদে তার হতে এর ব্যাখ্যা *১৯) ১ ১৯ শব্দে বর্ধিত হয়েছে। এই ব্যাখ্যাটি ইমাম 
হাকেম রহ. ও বায়হাকি রহ. বর্ণনা করেছেন। এটাকে সনদগতভাবেও বিশুদ্ধ সাব্যস্ত করেছেন। তাছাড়া বায়হাকিতে ইবনে আব্বাস 
রা. হতেও এ ব্যাখ্যা +&1:এ) ৮1১] ৯৯ শন্দে বর্ণিত আছে। ওপরঘুক্ত সম্পূর্ণ ব্যাখ্যার জন্য দ্র. নায়লুল আওতার : ৮/১০৩, 4১ 
৯3 ও কই তল ৩ ৩৩ (ভা) ৬ | -সংকললক । 

**১* সূরা ইসরা : আয়াত-৬৪, পাল্সা-১৫। -সংকলক। 
সূরা ইসরা : আয়াত-৬৪, পারা-১৫। -সংকলক 


১৩১১ 


৩. ০৯১4৮ 05 45555 3১ ০১৯০৪ ০৬৩ ০৯১৭ 1১৯ ১০ 
(তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোদ করছো” এবং হাসছ-ক্রন্দন করছোনা? তোমরা ক্রীড়া-কোতুক করছো) 
আৰু উবায়দা রহ. বলেন যে, হিমইয়ারি ভাষায় '২১০ বলা হয় গানকে । ইকরিমা রহ. হতেও এটাই বর্ণিত 
আছে। তাছাড়া ইবনে আব্বাস রা. বলেন, এটা হলো ইয়ামানি ভাষায় গান ।** 
৪ সহিহ বোখারিতে৯* হজরত আবু মালেক আশ*আরি রা. হতে একটি মারফু' হাদিস বর্ণিত আছে, 
“015 ১০৯] ১১৯৪১ ৮৯ ০] ০৯৯৯৪ ৬৪ ভাতা ০৭ 0১558 
'আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা লজ্জাস্থান, রেশমি পোশাক, শরাব এবং গান- 
বাদ্যকে হালাল মনে করবে' । 
৫. সুনানে ইবনে মাজাহতে+* মুজাহিদ হতে বর্ণিত আছে, 
৬১৩ এএ১ 09৩৯ ৩৯৩ ৩ এস কও কী 0৯ 085 ওঠা ৮০৪ ১০ ০৪ ৮০৪ ১৪ 
0, 43০ ৭1 ৬৮০ এ ০৯৯০ ০৪ 13৩৬ : ৩ ০ ০৮ 
“তিনি বলেন, ইবনে উমর রা.-এর সংগে আমি ছিলাম। তিনি তবলার শব্দ শুনে তার দুই কানে আঙুলদয় 
প্রবিষ্ট করলেন। তারপর পেছন দিকে সরে আসলেন। এমন তিনি তিনবার করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করেছেন। 
এর ওপর প্রশ্ন উথাপিত হয় যে, ইমাম আবু দাউদ রহ. এ বর্ণনাটিকে মুনকার সাব্যস্ত করেছেন” 


লুলুয়ির কপিতে অনুরূপ আছে। 

এর জবাব হলো, হাফেজ ইবনে হাজার রহ. তালখিসে এ হাদিসটি বর্ণনা করার পর এর ওপর নিরবতা 
অবলম্বন করেছেন৯১৭। এটা ভার মতে, হাদিস দলিলযোগ্য হওয়ার নিদর্শন। এ কারণে আবু দাউদ কর্তৃক 
মুনকার সাব্যস্ত করা হয়তো কোনো বিশেষ সূত্রের কারণে কিংবা মুনকার দ্বারা তার উদ্দেশ্য গরিব পূর্বব্তীদের 





১০১২ বিস্তারিত বর্ণনার জন্য দ্র., রূহুল মা'আনি : ২৭/৭২, সূরা কামারের আগে। 
থ্কাশ থাকে যে, শীর্ষস্থানীয় সুফিসাধক শায়খ সোহরাওয়ার্দি রহ.ও নিজ গ্রন্থ আওয়ারিফুল মা'আরিফে ওপরযুক্ত তিনটি আয়াত 


দ্বারা গান হারাম হওয়ার ওপর দলিল পেশ করেছেন। আহকামুল কোরআন : শায়খ মুফতি মুহাম্মদ শি রহ. : ৩/২০৫ | তাছাড়া 3 
১9] ০৪ আয়াত (সূরা ফুরকান : আয়াত-৭২, পারা-১৯) দ্বারা মুহাম্মদ ইবনুল হানাফিয়্যা , মুজাহিদ এবং আবু হানিফা রহ. 
হতেও এর একটি ব্যাখ্যা 'গান' বলে বর্ণিত আছে। সূত্র এ । -সংকলক। 

১০১০ ২/৮৩৭, 4০4 ৯০ 4৮৪১ ১5] ০৮০৪ ০৪ ০৮ ৬ ৪ 4১281 ৮8: । সংকলক । 

১০১০ )০]| এর অর্থ হলো লল্জাস্থান। মূলত শব্দটি ছিলো ০১৯ 1 এর বহুবচন 011 । আবার অনেকে এটির রায়ের মধ্যে 
তাশহুদ যুক্ত করেন। তৰে এটি আফজাল নয়। তাশদিদ শূন্য হলে এটি ০১৯ ৬৪ হব ৯ ৬৪ এ নয়। -নিহায়া : ১/৩৬৬, মান্দা 
১০৯ | -সংকলক ৷ 

১০৬ পৃষ্ঠা-১৩৭ ১১9১ ৮১২ ১৪ 059 ২০৯8 | -সংকলক। 

১০১৯ দ্র. সুনানে আবু দাউদ : ২/৬৭৪, ১১905 ০৬] 29195 ০০৬ 5৮৯৪ ০35 1 -সংকলক । 

১০১৭ নায়লুল আওতার : ৮/১০৩০। -সংকলক। 


দলিল দদরসে.ভিরমিবী-৩য় খ 6২১... 04. 
কিতাবাদিতে এ ধরনের প্রয়োগের প্রচুয় নজ্জির পাওয়া যায় 1১০১ সুতরাং এ হাদিসটিকে পারিভাষিক দৃষ্টিকোণ 
হতে মুনকার সাব্যস্ত করা ঠিক নয় ।১০১৯ 

৬. সুনানে তিরমিধীতে১১২০ হজরত ইমরান ইবনে হুসাইন রা.-এর হাদিস আছে, 
০১১ ৮৯) ০৪ ১৪১৪১ ০০৭১ ১১৯ 4১1 ১০১৯ ৪ : ০3 ৯1৮ 43০ ০1 ৪০ 4০ 00959480 

“* ৯৯] ০৬১৪১ ১১২০৪) ১ ১১০৪৪] ০০০৪৮ 19 2 04 এ) ও০০১ এ] ০৯০০ উ 2০৯4 

'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতের মাঝে ভূমিধবস ও বিকৃতি এবং প্রস্তর বর্ষণ 
হবে। তারপর একজন সুসলমান বলে উঠলেন, হে আল্লাহর রাসূল! কখন হবে এসব? জবাবে তিনি বললেন, 
যখন বাদি ও গান-বাদ্যের প্রকাশ্যে প্রচলন হবে এবং শরাব পান শুরু হবে ।' 


গান-বাদ্য অবৈধ হওয়ার ওপর এসব হাদিস ব্যতীতও আরো অনেক হাদিস আছে। ওয়ালিদ মাজিদ হজরত 
মাওলানা মুফতি শফি সাহেব রহ. স্বীয় আরবি পুস্তিকা “কাশফুল আনা আনওয়াসফিল গানা'তে সেগুলো সংকলন 


১০১ যার বিশদ বর্ণনা হলো, পরিভাষায় মুনকার বলা হয় এমন বর্ণনাকে, যেটি কোনো জয়িফ বর্ণনাকারি সেকাহ বর্ণনাকারির 
বিপরীত বর্ণনা করেছেন । হাফেজ ইবনে হাজার রহ. এ সংজ্ঞা উল্লেখ করেছেন। তাইসিরু মুসতালাহিল হাদিস : ৯৫। তবে উসুলে 
হাদিসের এই পবিিভাষাগুলো পূর্ববর্তীদের যুগে এতোটা সুবিন্যস্ত ও সংরক্ষিতন্ধপে ছিলো লা। যতোটা সুবিন্যত্ত-সংরক্ষিত হয়েছে 
পর্বর্তীদের যুগে । এ কারণে, সুতাকাদ্দিমিনের যুগে একটি পরিভাষাকে অপর পরিভাষার স্কুলে ব্যবহার করা হতো । অথচ পরবর্তীদের 
নিকট আবশ্যক করা হয়, যাতে প্রতিটি পরিভাষা সুনির্দিষ্ট অর্থেই ব্যবহৃত হয়। তারপর বুঝে রাখতে হবে যে, মুতাকাদ্দিমিন মুনকার 
শব্দ বলে অনেক সময় গরিব (যার বর্ণনাকারি একক যদিও তিনি সেকাহই হোন না কেনো) উদ্দেশ্য করতেন । এই বিষয়টির বিস্তারিত 


বর্ণনার জন্য দ্র. আররাফণউ ওয়াত তাকমিল ফিল জারহি ওয়াততা'দীল : ২০০-২০৩ সতর্ক বাণী নং-৭ : ৯৫155 ০১ 5540 ৪ 
৯০০ এ 3589 ০৯১৯ ০৯3 ০৪৬৬ ৩৬০৯1 

এ বর্ণনায়ও এই সম্ভাবনা পূর্ণভাবে আছে যে, ইমাম আবু দাউদ রহ. এটিকে যে মুনকার বলেছেন, এটি মুতাকাদ্দিমিনের 
পরিভাষা অনুযায়ি বলেছেন। অর্থাৎ, মুনকার বলে এখানে গরিব উদ্দেশ্য করেছেন । যদিও প্রধান হলো, মুনকারতো দূরে থাক, এই 
বর্ণনাটি গরিৰও নয় । কেনোনা, যারা এটিকে গরিব সাব্যস্ত করেছেন তারা সুলায়মান ইবনে যুসাকে একক সাব্যস্ত করেন। অথচ 
সুলায়মান এই বর্ণনায় একক নন। মুসনাদে আবু ইয়ালাতে মাইমুন ইবনে মিহরাল এবং তাবারানিতে মুতইম ইবনে মিকদাম 


সান'আনি তার মুতাবা'আত করেছেন! -আওনুল মাবুদ : ৪/৪৩৪-৪৩৫, ৮৯১31 5535 ০০০89 ৪১৬] 29515 ৪৪৪ 1 সংকলক । 
১০৯১ বজলুল মাজত্দ, গ্রন্থকার (১৯/১৬৬, ১08১ 2 ৯35 তি )1 লিখেন, ইমাম আবু দাউদ রহ. যে, এ 
হাদিসটিকে মুনকার বলেছেন, এর বর্ণনাকারিগণ সেকাহ। তার চেয়ে সেকাহ বর্ণনাকারিদের বিয়োধীও নন ০৮০1 ১15 


আওনুল মাবুদ (8/8৩৪) গ্রন্থকার লিখেন, মুনকার হওয়ার কারণ জানা যায়নি । কেনোনা, এ হাদিসের সমস্ত বর্ণনাকারি 
সেকাহ। তাদের চেয়ে বেশি সেকাহ বর্ণনাকারিদের বর্ণনার ৰিপরীতও নয় । -সংকলক । 


০০ ২/৫৪ 5০৮9১ 0 ১৪? ত৮3 496 4০ তত কস] এ ৩ ৪ ৩ এ ৪ বলি ১৩ 2 5০০০ 9৩৪ 
"895 1 সংকলক । 

১০২১ ১৪] 2 598 এর বন্বচন। অর্থাৎ, বাদি । অনেক সময় এ শক্গটি পার়িকা বালির ক্ষেতে ব্যহত হয়। এর একটি ফুচন 
4 আসে । দ্র. নিহায়া! : ৪/১৩৫ | -সংকলক । 

স৭ ১০৯ ২ ৬.১ এর বন্ছষচন। গাপ-বাদ্যের উপকরণ । -সংকলক । 


শি পি১িশিসিপি্িকিতসীতীক কাকির অন তখিড কও একা ক রনজকউডগককঠপাডক্ত কন অএরজও জড় জকি কও *নিখিককীকিককজটউিজজজকাপতজকাত্ বাকি গ জবর তত এএকিকিক ৬৮৯৪ এর কজনডত ৮৭৯৩৬০৪৪০৬০ ক অক, সকল ককক৮ ক বকর ৬৫3৮৬০৬৪৩৬৬ ৬৬ ক কজক৪একউ কত ওইনলকককতগ্রপকক্িক সকে-ক কত ৯ ০কক৪৬ ০. 


সংকলন করেছেন। তার মধ্যে অনেকগুলো সহিহ, কোনোটি হাসান, আবার কোনোটি জয়িক ৷ তবে এর সমষ্টি 
বাদ্যযন্ত্রের অবৈধতা দলিলের জন্য যথেষ্ট 1৯০২5 


*৯* মুফতি সাহেব রহ.-এর রিসালা ১২৯] ১] ০৯ ৬ ২৯১৯) ৬৯১ এর একটি অংশের মর্যাদা রাখে । এই দুটি রিসালা 


আহকামুল কোরজানে শামিল হয়েছে। দ্র. (৩/১৮৪-২৬০)। নতুন সংস্করণ, ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়্যা, 
করাচি! -সংকলক। 


»২* এসব বর্ণনার ইজমালি তালেকা উৎসের বরাতসহ নিম্নেযুক্ত- ১. আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা । সুনানে আবু 
দাউদ : ২/৫১৯ ০0 ৬৪ ৮৯0 ৮৪ ১31 5৪৩৪ * মুসনাদে আহমদ : ২/১৫৮। ২. ইবনে আব্বাস রা.-এর বর্ণনা : ২/৫২০ 
22০591 ৬ ০৯ মুসনাদে আহমদ : ১/২৮৯, সুনানে কুবরা বায়হাকি : ১০/২২১, 5৯১. ৮১ $ ₹৯ ৮৭ ৩০৬ ০৩৭১০ ৮৩৪ 
১১৯) ০৯৭১১ ১9০৭ ০% | ৩. আৰু হুরায়রা রা.-এর বর্ণনা সুনানে তিরমিযী : ২/৫৪, ১৪ (২৯৮ ১৩) ২১৪ 550 5৪9 
২০০ 44৭4 ৪ ৪ 0৯3 ৪. আলি ইবনে আবু তালেব রা. এর বর্ণনা। সূত্র ওই । ৫. ইবনে মাসউদ রা.-এর বর্ণনা । নায়লুল 
আওতার : ৮/১০৪, 541] 20 ৪৪ ৮৩৯ 0০ ২5৪ মুহাম্মদ ইবনে ইসহাক সূত্রে। ৬. আবু হুরায়রা রা.-এর বর্ণনা । সূত্র এ । ৭. আলি 


রা.-এর বর্ণনা । ইবনে গায়লান এটি বর্ণনা করেছেন। সূত্র ওই । ৮. উমর রা.-এর বর্ণনা। তাবারানি সূত্রে ধ। ৯. আলি রা.-এর 
বর্ণনা । এটি বর্ণনা করেছেন কাসেম ইবনে সাল্লাম । সূত্র ওই । ১০. আবু উমামা রা.-এর বর্ণনা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল : 


৫/২৫৭। কানজুল উম্মাল : ১১/৪৪৩-৪৪৪, নং-৩২০৮৯, সংকেত ০ *৯৯ 5৯ 1 ১১. ইবনে জাব্বাস ব্রা.-এর বর্ণনা । ৰায়হাকি : 
১০/২২২ ৯১৯০) ৯/) ০০১) ৩০ ৬৯১ 9 ৬৪ ৪৮ ৩ উহ 2টি] 5৯৩৪ 1 ১২. আবু হুরায়রা রা.-এর বর্ণনা । 
আহকামুল কোরআনে (৩/২০৯) মুসান্দাদ এবং ইবনে হাব্বান সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া দ্র. কানজুল উম্মাল : ১৪/২৮১, 535 
৮৮৮0১ ৮৯৪ 4৯ ১৩. সাহল ইবনে সাদ রা.-এর বর্ণনা । কানজুল উম্মাল। সূত্র এব । জাবদ ইবনে হুমাইদের ৰাতে । ইবনে 
আবিদ দুনইয়া ও ইবনে নাজ্জার সূত্রে । তাছাড়া ত্র. সুনানে ইবনে মাজাহ (২৯৫, ১১১] 5১5 €59&] 5425 )1 ১৪. আবদুল্লাহ 
ইবনে মাসউদ রা.-এর বর্ণনা । সুনানে কুবরা বায়হাকি : ১০/২২৩, ৬৬৪ ০৯১] 4 সুনানে আবু দাউদ সুহিউদ্দিন আবদুল হামিদ 
সম্পাদিত। (8/২৮৩, ১১১ 2৩ 25155 ০৪৪ ৮৪৭1 এ ) কানছুল উম্মাল : ১৫/২১৮-১১৯, নং-৪০৬৫৮ ৬০5০) 
৬৯-৯৭ ৮১ ভঠ ভু তম ওই ৬৯ 03 কাঠ ৩৮৬ ০৯৬৯ 1১৫. আলি রা.-এর বর্ণনা । কানন্ধুল উম্মাল : ১৫/২২৭, 
নং-৪০৬৯৩, দারাকুতনি সূত্রে। ১৬. আনাস রহ.-এর বর্ণনা। কানজুল উদ্মাল : ১৫/২৩০, নং-৪০৬৬৯ ১১ ০১০০ ৬০৪ 
১০৩০ ভাম ৩৪ 59535 এমন তই ৬০৮৯ ৯ থা ১৭. সাফওয়ান ইবনে উমাইয়া রা.-এর বর্ণনা! কালজ্জুল উ্মাল : 
১৫/২২১-২২২, নং-৪০৬৭১, ৯৯০] ৬৬ 1 বায়হাকি তাবারানি ও দায়লামি সূত্রে । তাছাড়া দ্র. সুনানে ইবনে মাজ্জাহ : ১৮৭ 


১০৯০ ০৭৩ ০১১৯৯৯৪ এও 1১৮, আলি রা.-এর বর্ণনা । কানন্ভুল উম্মাল : ১৫/২২২, নং-৪০৬৭৩, হাকিমের তারিখ ও দায়লামি 


সূত্রে! ১৯. ইবনে আবাস রা.-এর বর্ণনা । আহকামুল কোরআান : ৩/২১০। এই বর্ণনা শাব্দিক কিছু পার্থক্য সহকারে এই চীকার 
দ্বিতীয় নম্বরে এসছে। ২০. ইবনে আব্বাস রা.-এর বর্ণনা। আহকামুল কোরআন : ৩/২১১, দারলামি সূত্রে । অবশ্য কানজুল উম্মালে : 
১৫/২২০, নং-৪০৬৬৫, দায়লামি সূত্রেই হজরত জাবের রা.-এর দিকে সম্বযুক্ত । ২১. হজরত আবু হুরায়রা রা.-এর বর্ণনা । কানজ্জুল 
উম্মাল : ১৫/২২০, নং-৪০৬৬৮, দায়লামি সূত্রে। ২২. আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর বর্ণনা । কানজ্ধুল উম্মাল : ১৫/২২০, নং- 
৪০৬৬৭! তাছাড়া ভ্র.. নং-৪০৬৭০, দায়লামি-আনাস রা. সুত্রে। ২৩. আবু মুসা আশআরী রা.-এর বর্ণনা কানগ্কুল উম্মাল : 
১৫/২১৯, নং-৪০৬৬০, হাকেম তিরমিযী সূত্রে । ২৪. আনাস রা. ও হজরত আয়েশা রা.-এর বর্ণনা । কানভ্ভুল উদ্যাল : ১৫/২২২, নং- 
৪০৬৭২, ইবনে মারদুওয়াইহ ও বাজ্জার সূত্রে। এটি কানজ্জুল উম্মালে জিয়া হতে বর্ণিত হয়েছে। তাছাড়া হজরত আনাস রা. হতেও 
একটি বর্ণনা আছে। (২১৯, নং-৪০৬৬১) , ২৫. ইবনে উমর রা.-এর বর্ণনা । কানম্ধুল উম্মাল : নং-৪০৬৬২, তাৰারানি ও খাক্তাবি 
সূত্রে। ২৬. শ্রালি রা.-এর বর্ণনা । কানজুল উম্মাল : ১৫/২২৬, নং-৪০৬৮৮, আল-পিনা, মুসনাদে আবু ইয়ালা সূত্রে । ২৭. জায়দ 


দরসে তিরমিষী-তয় খণ্ড * ৪২৩ 


৬ক5১৬১কএ কসম শি৬শকককতগডককক্কএবিজতীককরঞককজঝগ্রানককিকককাকককডঞকরাসকরকিককরজউজ্রবীকরিকতকককুকররীকীরীকরকতককককঞককরীরাদককড়িরাকর ক ক$গ ররর ররাককুকল্কররীরপরকররারীরারিকজকজর কি ররারররকক কক ককরীকীকাদীর কক রজব রকিব এ রককরাতরাক ককের টররারপজর্রাজ্রীাঠককীডজকক এক স্কককক উক্ত জকক 


সে সব বর্ণনার প্রতি এবার একটু দৃষ্টিপাত করা উচিত, যেগুলো দ্বারা বর্তমান যুগের আধুনিকতাবাদী ও 
সুফিরা গান-বাদ্যের বৈধতার ওপর দলিল পেশ করেন। 


এক. তাদের প্রথম দলিল হজরত রুবাইয়্যি' বিনতে মুয়াওয়াজ রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । তবে 
এর জবাব আগে প্রদত্ত হয়েছে যে, আনন্দের স্থানে দফ (তাম্বুর) বাজানো বৈধ । 


দুই, দ্বিতীয় দলিল সহিহ বোখারিতে১১৫ হজরত আয়েশা রা. হতে বর্ণিত হাদিস, 
২১০০৪ ৫9 0০০০3 95 ৮০ 08০ 031 ৬৬৯০০ 903০৯ 5০১ 3৪০ ৬ ০১৯১ 2 এও 
41১১ 245 430০ এ ৮১০ 401 05৮9 এ ৬$ 91 ৯৭১৭ 55 ৯ 0 5০89০৮৯১৪32 আখ 
479০1১৯১13০ ১ 36) 01 1342 9: ৮১০১ 43০ 01 ৬৮০ এএ ০১৭০ 0৬ ১০ ০৬ ৬৪ 
“তিনি বলেন, একবার হজরত আবু বকর রা. আমার নিকট প্রবেশ করলেন, তখন আমার নিকট ছিলো 
আনসারি দুইজন কুমারি । বু"আসের যুদ্ধে আনসারিদের যে উক্তি ছিলো সেগুলো দিয়ে তারা গান গাইছিলো। 
আয়েশা রা, বলেন, আসলে তারা দুইজন গায়িকা ছিলো না। তখন আবু বকর রা. বলেন, আরে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানের বাদ্যযন্ত্র নিয়ে এসব? এটা ঘটেছিলো ঈদের দিন। তখন 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি বকর! প্রতিটি জাতির একটি ঈদ আছে। এটা হলো, 
আমাদের ঈদ ।' 


তবে এর জবাব হলো, এই গান, বাদ্যযন্ত্র ব্যতীত এমনিই হয়েছে। কিংবা শুধু দফ সহকারে তা হয়েছিলো । 
খুশির স্থলে এমন করা বৈধ 1১৯২৬ 


ইবনে আরকাম রা.-এর বর্ণনা । কানজুল উম্মাল : নং-৪০৬৯১, হাসান ইবনে সুফিয়ান ও দায়লামি সূত্রে । ২৮. আবু উমামা রা.-এর 
বর্ণনা । কানজ্ুল উম্মাল : ৪/৩৯, নং-৯৩৯৪ +৩১৯১১ 083 ১১০ ভা 0৪ ১৯০ ০5) 55 ৮০০ ৮৯০ 1 ২৯, আয়েশা রা. 
এর বর্ণনা । এটি তাবারানি আওসাতে বর্ণনা করেছেন । দ্র. মাজমাউজ জাওয়াইদ' : ৪/৯১ €₹ সন 7৩5 599] ০ ডঃ ৬৪1 


এখানে ২৯টি বর্ণনার মুল সূত্রের বরাত দেওয়া হয়েছে। তিনটি বর্ণনা মূল বক্তব্যে এসেছে। এভাবে মোট ৩২টি বর্ণনা হলো । 
এ সবগুলো বর্ণনা আহ্কামুল কোরআনে (৩/২০৫-২১৩) একনজরে দেখা যেতে পারে । হাদিস গ্রস্থাবলিতে এ এ বিষয় সংক্রান্ত আরো 


অনেক বর্ণনা আছে। তালাশ করার পর এই সংখ্যার সংগে আরো অনেক সেকাহ সংখ্যক হাদিস যোগ হতে পারে । 3০1 49 1 - 
সংকলক । 


১ সহিহ বোখারি : ১/১৩০, ১৮০) ০১ ০৯৮০৪ 3০ ৮৪ ০৯০৮ ২১৩৬ এক বর্ণনায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাষের নিষ্নেযুক্ত শব্দাবলি বর্ণিত আছে, “জাবু বকর। তাদের ছেড়ে দাও । কেনোনা, এগুলো ঈদের দিবস।' (১/১৩৫ 14 ০১৪ 
০১০৫) ৬০৪ ৬ 438 )1 হজরত আয়েশা রা.-এর ওপরিউক্ত বর্ণনা এ দুটি স্থান ব্যতীতও বোখারির নিম়নেযুক্ত স্থানসমূহেও 
এসেছে । ১. ১/৪০৭----, ২. ১/৫০০ ১১২৯) +৮০$ ০০৩ ০৮৪০০ উকি ৩. ১/৫৫৯১ এ৪। ভাসি ভাই ০১৬০ ভ ০০ এ8৩৩ 
2১৯] জো] 4৯৮০১ 2৮3 4৯০1 তাছাড়া দ্র. সহিহ মুসলিম : ১/২৯১, 5৮০] 3৩৯০ এসএ 9৬ 5৪ ৬০০ 5০৪৯৭ 5855 
১৯ ৪৮১ 1 সংকলক । 

৮৯ এই জবাবটির সমর্থন হজরত আয়েশা রা.-এর শন্দ- -৯:১৯. ৩.১) দ্বারাও হয়। যার অর্থ হলো তারা দু'জন কোনো 
পেশাদার গায়িকা নয় । বিস্তারিত বর্ণনার জন্য ভব. ফতহুল বারি : ২/৪২ ১৪ ১ 5১১0১ ০৯১৯৪ ৬৪2 1 সংকলক । 


পিসপসতিতততি১৮ সিডির ততত শন ০৬৯৯৬ ৯৯৬৮৩ ৬উকটিত ডর ৭ ০ তকিড এ জজ ক ১৩ সজকি৪ ৬৬ ৬৯৯ ৬৬ কক উজ $ লেন ৮ ক উজ কত কক জা জকজ ক কাটিকক কক কত ৪ তজা জিত কত ক৫ ০ ত৪৬৮ ৬০৩৬৬৯৬৬৬৪৫ ৫ক ৪ক৮ ০৯৩৪০ ৭৯০ 5৬১ ৮৩৩৪ ক৪ ৩ কত ২৪৯৩০ ৩০৪১১ ৯৪৮ক5 


১০ ৩৩ ৮1545 02৮০৩ 4৪5 এ. ০৮০ ভা এঞ্জ ১১১ ৩২ এ৯১ ও ম১এ ৩৪) এ 
১0 ৫১৯৯৪ ০৪১ 05 £ 541 


“এক আনসারি সাহাবির সংগে এক মহিলার বাসররাত্রি যাপন হয়েছিলো । তখন নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা! তোমাদের সংগে ক্রীড়া-কৌতুকের কোনো উপকরণ নেই । কেনোনা, 


আনসারিরা ক্রীড়া-কৌতুক পছন্দ করে।' এখানে 51 শব্দ ব্যাপক । গান-বাদ্যের সমস্ত যন্ত্র উপকরণকে এটি 
শামিল করে। 


এর জবাব হলো, এখানে ১] দ্বারা উদ্দেশ্য বাদ্যযন্ত্র ব্যতীত গান। এ কারণে, সুনানে ইবনে মাজাহর১৩২ 
বর্ণনায় এ হাদিসে নিষ্েযুক্ত শব্দরাজি বর্ণিত হয়েছে, 
০০০ শে ০১8 ০১ 01 ১১০ ২৪০ এ ভাশজ এ ০১৯০ 98 9 2 এও ও ০০ 5 215) 
: ০98 04 ৮5 ০58 
১০১৯ ১০৯৪ * ০530 05৪ 


'তোমরা কি সে কনের সংগে কোনো গায়ক পাঠিয়েছো? জবাবে তিনি বলেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, আনসারিদের মধ্যে গজল গায়ক আছে। যদি কনের সংগে এমন কোনো 


লোক পাঠাতে যে, বলতো- ১৯১ ১৪ * 949 ২99 তবে ভালোই হতো । 
কিংবা বেশির চেয়ে বেশি এর দ্বারা দফ সহকারে গান উদ্দেশ্য । এক বর্ণনা আছে 4300৯ ১৫০৮০ 23 ০45 


2৮০১ ০১৪ ০০০০০ অর্থাৎ, তোমরা কনের সংগে কি এমন কোনো কুমারি পাঠিয়েছে যে, দফ (তাম্ুরা) 


বাজাবে এবং গান গাইবে 1১১২৯ সারকথা, বাদ্যযন্ত্র ব্যতীত গান কিংবা দফ সহকারে গান উভয়টি বৈধ । বিশেষত 
খুশির স্থলে । 


৪. উমদাতুল কারিতে৯০০ বর্ণিত একটি হাদিসও তাদের দলিল। 
১/- 05 : ৬ ০১০ ০ ৯৯০ ০০ 5৮০ ০৪ ০৯ ০ ১১৬ এআ ১০১৩ ও ০০ কত ০৪১০০ 


৩৪৩ 4৪৪3 ৪০ এ 9০৮ ০১০৭ 29১৭ ০ 


হজরত উবাইদ ইবনে উমায়ের বলেন, দাউদ আ.-এর বাদ্যযন্ত্র ছিলো। তিনি তা দিয়ে গান গাইতেন, 
কাদতেন আর কাদাতেন।' 





১৩৯৭ 


২/৭৭৫, ৯১ এ]ু 2১৭ ১৯১৫৯ ৮১: 2১ এ 05 ২5৩5 1 সংকলক । 

স* পৃষ্ঠা-১৩৭ ০১১) ০৬] ৮৪ 1 -সংকলক। 

*** শরিকের বর্ণনায় এই শব্দগুলোই এসেছে। ফতহুল বারি: ৯/২২৬, ত ৬১৩৪ ৮১০৪ ০০৭ 1 -সকেলক। 
প ২০/৪০, 0), ১৮৪ ০ ০+ ০৯2 ০0০ 494০ 5845 1 সংকলক । 


কারিনার ভ্রাতা রায় রোযা রা 


প্রশ্ন : এর ওপর প্রশ্ন উত্থাপিত হয় যে, শাওকানি রহ. গান সম্পর্কে স্বীয় পুস্তিকায় ১০৩৪ এই বর্ণনাটি 
মুসান্নাফে আবদুর রাজ্জাক সূত্রে বর্ণনা করেছেন এবং এটাকে হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর দিকে 
সমব্ধযুক্ত করেছেন। তবে প্রবল ধারণা, এই বর্ণনায় শাওকানি রহ. কিংবা এই পুস্তিকার কোনো লেখকের ভুল 
হয়ে গেছে। তিনি উবাইদ ইবনে উমায়েরের পরিবর্তে এই বর্ণনাটি আবদুল্লাহ ইবনে উমর রা.-এর দিকে 
সম্বন্ধযুক্ত করেছেন। এর দলিল হলো, মুসান্নাফে আবদুর রাজ্জাক শাওকানি রহ.-এর নিকট ছিলো না 1১৩৩ 
সুনিশ্চিতরূপে তিনি এই বর্ণনা অন্য কোথাও হতে বর্ণনা করেছেন। আর নকলের পর নকলে এ ধরনের ভুলা 
হয়েই যায়। মুসান্নাফে আবদুর রাজ্জাক ছাপার পর আহকার এই বর্ণনাটি তাতে তালাশ করেছিলো । তবে সন্তাব্য 
স্থানগুলোতে যেমন, গান-বাদ্য, দফ অনুচ্ছেদ*”*, এবং ফাজায়িলুল কোরআন পর্বে৩৩৭ পাওয়া গেলো না। হতে 
পারে কোনো সম্পর্কের কারণে অন্য কোনো অনুচ্ছেদে এসেছে।১০০” অবশ্য আহকার এই বর্ণনাটি হাফেজ ইবনে 
কাসির রহ.-এর আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে পেয়ে গেছে। সেখানে মুসান্নাফে আবদুর রাজ্জাকেরই সূত্রে 





১৩৩১ 


হাফেজ ইবনে হাজার রহ. উমর ইবনে শুব্বাহ-আবু আসেম লাবিল-ইবনে জুরাইজ-আতা-উবাইদ ইবনে উমায়র সূত্রে 


নিযুক্ত ভাষায় বর্ণনা করেছেন, ৬ ₹১..॥ *০ ১3১ 9৩ অর্থাৎ, হজরত দাউদ আ. যখন পাঠ করতেন তখন কাদতেন ও 
অন্যদেরও কাদাতেন। ফতহুল বারি : ৯/৭১। -সংকলক। 


উমায়র ইবনে কাতাদা লাইসি আবু আসেম মন্কি নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে জনুগ্রহণ করেছেন। ইমাম মুসলিম 
রহ. এ উক্তি করেছেন। অন্যরা তাকে শীর্ষস্থানীয় তাবেয়িদের শামিল করেছেন। তিনি ছিলেন, মন্কাবাসীর ওয়ায়েজ। তার সেকাহতার 


ব্যাপারে সবাই একমত। ইবনে উমর রা.-এর আগে ইনতেকাল করেছেন। সংকেত £ । -সংকলক । 

পণ ২/২০৩, নং-৪৬৪৭, সাবেত বলেছেন, তিনি সর্বপ্রথম ওয়াজ করেছেন... | -সংকলক । 

'”* যার নাম তিনি উল্লেখ করেছেন, (1... ০৭ ০১১৯১ ০০ 6৩৯ 5৭ এ । দ্র নায়লুল আওতার : ৮/১০৬, 
১৪0 এ ও ৪৮ এ ০৪ ১1 তবে চেষ্টা করেও এই পুস্তিকাটি হস্তগত হলো না। -সংকলক। 


:** এর কোনো সূত্র আহকার তালাশ করেও পেলো না। অবশ্য এর শক্তিশানী নিদর্শন আছে যে, এ কিতাৰটি পাখুলিপি 
আকারে মওল্ুদ ছিলো, ছাপা আকারে নয়! কিছুদিন আগেই ছেপে বাজারে এসেছে। এজন্য স্পষ্ট এটাই যে, এটি শওকানি রহ.-এর 
নিকট হয়তো ছিলো না। ০০1 45 | -সংকলক। 


১” সুসান্নাফে আবদুর রাজ্জাক : ১১/৪। -সংকলক । 

৯০৭ মুসান্নাফে : ৩/৩৩৫-৩৮৪ | -সংকলক। 

১০৮ আলহামদুলিল্লাহ, এই বর্ণনাটি ২] ০৮ 2190) 0০০০১ 7০ ৯৯৪০১১০৪551 ০/%1 এর অধীনে 
পাওয়া গেলো। দ্র- মুসান্নাফে আবদুর রাজ্জাক : ২/৪৮১, নং-৪১৬৫। বর্ণনাটি নিষ্্েযুক্ত- ০১৯ ০৪ 0 ৯৯ 2 5) ১০ 
এ ত০শ কাস ১১১০৩ ১০১৪ ০ 08 এ ১৮ এপ এস ০৪ ০০ এ 155] ৩০০ দা 7০৬৭ ৬ 3৪ 
এস) এ এপি 4 ২০৪ ০ঠশি ২১০ ১২০৪ ১০ ০ ০০১০৪ ১০ ১৬০ 8০১4০ 1 সংকলক। 


ততকিক ০ ৩$লম্র৪ককিকনকতকিজজ করস ওজককজকিককজতকস্রীনীকক্ককীকিগউজকিক কও ৩৯৪৯৬৬৬৮৬৬৬ কক সক কনক ৬৪এডলএসজকিগাকবাওজজত ক ৬৬ ০ক০ ৬৪৬৬০৮৬৯৪৬০ কন উীউকাক ডি জজ কাজ পাকভউজকভীকীকি১িজর তত উনপসিরিতির ৬৫ ম ৯৯ ৬-০এক জবর ককককররুজজরজজ্কুকীউকজএ তক তর কছতজ্গ্তীউজীট শক্ত? 


দিকে না।১০৯ 
৫ জবাইদি রহ. ইহইয়াউল উলুমের ব্যাখ্যা ইতহাফুস সাদাতিল মুক্তাকিনে”**” উত্তাদ আবু মনসুর বাগদাদি 


শাফেয়ি রহ. হতে বর্ণনা করেছেন, 
৯05). ০০০ ০৫৮০ ৮০৪3 495৯৭ ০১৯ ৮৯ 45০১০%5 ৮৭ ০৬নী ০ এ ৯০ ০৩ 
আবদুল্লাহ ইবনে জাফর উচু মর্যাদাশীল হওয়া সন্তেও তার বাদিদের জন্য সুর তৈরি করতেন এবং তাদের 
কাছ হতে তার বাদ্য যন্ত্রে তা শ্রবণ করতেন। 
তাছাড়া তিনি বর্ণনা করেন, 
০১১৮৮ ০১৯ 5৯১] ০৭ 401 ৬৭ 5৩ 
আবদুল্লাহ ইবনে জুবায়র রা. এর অনেক বীনা বাদক বাদি ছিলো । 
হজরত ইবনে উমর রা. একবার তার নিকট এলেন। 
তখন তিনি সেখানে উদ দেখলেন। তখন জিজ্ঞেস করলেন, এটা কি? হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাহাবি! তখন ইবনে জুবায়র রা, সে উদ (বাদ্যযন্ত্র বিশেষ) তার হাতে দিলেন। হজরত ইবনে 
উমর রা. এটা গভীরভাবে প্রত্যক্ষ করলেন। তারপর বললেন, এটা হলো শামি পাল্লা । হজরত ইবনে জুবায়র রা. 
জবাব দিলেন এর দ্বারা আকল পরিমাপ করা হয়। 
জবাব : এসব বর্ণনা আল্লামা শাওকানি রহ.ও নায়রুল আওতারে১১ উল্লেখ করেছেন। তাছাড়া তিনি এই 
বর্ণনাটিও আবু মুহাম্মদ ইবনে হাজম রহ. হতে বর্ণনা করেছে, 
৯) ০৮৪ 5০/১১০০ 2০৯ 068১ ০০০) ১০০ ০৪ এ| ৬০ ৮৮ 555 79৯ ৯ ১১ ১৯ ০)? 
১৬০ 2 008 ৫ 9৯0১ : 05 ০১৯ ০০ ৮৪৪ এ] এ 5৯ ৩৯০ ভে) (90220 : 005 5 04১০ 5278 4১০৪ 
০৭4২35৬5355 45515 ১১০] ২ 54 005 08৯০ 93৩ ১৭৪ ০৩০ ৫০০ ০৯ এ এ 
তবে সাহাবা ও তাবেয়িনের এসব বর্ণনা না সনদগতভাবে প্রমাণিত, না এগুলোর উৎস সম্পর্কে কোনো জ্ঞান 
আছে। বাকি আছে, আবদুল্লাহ্‌ ইবনে জাফর রা.-এর বিষয়টি । তীর সম্পর্কে এ কথাটি প্রসিদ্ধ আছে যে, তিনি 
গান শ্রবণে কোনো অসুবিধা মনে করতেন না 1১১১২ কিন্তু স্পষ্টত, এই গান হতো বাদ্যযন্ত্র ব্যতীত। এ কারণে, 


বাদ্যযন্ত্র সহকারে গানের দলিল কোনো সেকাহ বর্ণনায় পাওয়া যায় না। আহকার আল-ইসাবা ১০, আল- 
ইসতি'আব৯০৪৪, উসদুল গাবা১৬ৎ এবং আল-বিদায়া ওয়ান নিহায়া৯* ইত্যাদি সমস্ত সেকাহ ইতিহাস এহ্ছে 


:» দ্র, আল-বিদায়া ওয়ান নিহায়া : ২/১১, ত|। 443 ৬৪ ৩৩ 4১৫১০ 4৪৮ ১3৭ মা । তবে এতে বর্ণনাকারির নাম 
উল্লিখিত হয়েছে উবাইদ ইবনে উমর । সুনিশ্চিতরূপে সঠিক হলো, উবাইদ ইবনে উমায়েরই । যেমন, মূল সুত্র অর্থাৎ, মুসান্নাফে 
আবদুরু রাজ্জাকের বরাতে পেছনের চীকায় আমরা উল্লেখ করেছি । -সংকলক। 

১০০ ৬/৪৫৮-৪৫৯, €৮০] 2৯৩ ৬৮০ ০৪৩] 58 5353) ৪ 3 ৫ পা 85 1 সংকলক । 


টি ৮/১০৪, 5 241 ৬ঃ ৮1 ৮৩ ৮৪ 1 সংকলক ! 

১০২ এই উক্তি করেছেন ইবনে আবদুল বার ইসতি'আবে : ২/২৬৭। -সংকলক । 

১০৪৩ ২/২৮০-২৮১, নং-৪৫৯১। এতে গান সংক্রান্ত কোনো প্রকার বর্ণনার উল্লেখ নেই। 
১০৪ আল-ইসসাবা : ২/২৬৬-২৬৮। এই বর্ণনাটি শুধু সাধারণ পান সংক্রান্ত । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪২৭ 


হককক্করকরীক্রাকক্কুকরডরুন্রখউ কক কজ্রারাকরকরাক উতর ককরাএঞকঞক্রডকরীকরাীবাররানকীক্রউককর্রাকক্তীকররাঠবনর্ককীকককররক্ররারককররাককারারকিররকতরাএককিউঠকডপ্ঞকক রক ককন্ররড্িউ রক ন্রক্ররাকতরককরকড্রাজকণকিযজক্রকহরগ্রবাজকরকক্কক্রন্কীক্জতকককচকীানারকচকবারারজ্র্ককীরকীরীকগজকক কদর দনককরকককাককও 


তালাশ করেছে। বাদ্যযন্ত্রসহকারে গান শোনার ওপর কোনো সেকাহ বর্ণনা পায়নি । বর্ণনাগুলোতে শুধু গানের 
উল্লেখ আছে, বাদ্যযন্ত্রের কোনো উল্লেখ নেই । এমনকি হাফেজ ইবনে আসাকির রহ. স্বীয় তারিখে হজরত ইবনে 
জাফর রা.-এর আলোচনা প্রায় ১৫ পৃষ্ঠাব্যাপী করেছেন ।১১*: স্বীয় রীতি অনুযায়ি তাতে সব ধরনের সেকাহ ও 
অসেকাহ বর্ণনা সংকলন করেছেন। তবে তাতে শুধু গানের উল্লেখ আছে। বাদ্যযন্ত্র সহকারে শোনার কোনো 
আলোচনা নেই । এটা এর স্পষ্ট দলিল যে, এসব বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনে জাফর রা.-এর দিকে গলদভাবে 
সম্বন্ধযুক্ত। সুতরাং সূত্রহীন, সদন বিহীন বর্ণনার কোনো মূল্য নেই 1৯১৪৮ 


বাদ্যহীন গানের বিধান 


যদি আনন্দের স্থানে এটা হয়। কিংবা মানুষ নিঃসঙ্গতা বা ভীতি দূর করার জন্য গান গায়, তবে এটা 
সর্বসম্মতিক্রমে বৈধ । তবে শর্ত হলো, কাব্যের অর্থ শরিয়ত বিপরীত না হতে হবে। যেমন, তাতে কোনো 
সুনির্দিষ্ট রমণীর নাম নিয়ে যৌবন ও প্রেমবিদদের প্রেমগ্রীতির আলোচনা থাকতে পারবে না । যেসব হানাফি হতে 
সেসব স্থানেও গান মাকরূহ হওয়ার উক্তি বর্ণিত আছে, সেটি বৈধ আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য । সারকথা, প্রধান 
হলো, যদি স্বাভাবিক সরলতা নিয়ে গান হয় এবং এটাকে অভ্যাসে বা পেশা না বানানো হয়, তবে এর অবকাশ 
রয়েছে ।” 


তবে প্রকাশ থাকে যে, ওপরযুক্ত গানের বৈধতা সে সুরতের সংগে সীমাবদ্ধ, যখন গান পরনারী হতে না 
শুনে। পরনারী হতে গান শোনা সর্বসম্মতিক্রমে হারাম । এমনকি গাজালি রহ.ও এটাকে অবৈধ সাব্যস্ত করেছেন। 
যেমন, পেছনে এ বিষয় বলা হয়েছে । 


তবে এর ওপর মুসনাদে আহমদ+*০ এবং তাবারানির একটি হাদিস দ্বারা প্রশ্ন হয়, 
০১৪০০ 14১০ 0 এ 42০ এ০। ভিত 401 00৯৭3 ভো] ৩৬৬৯ এ ও) ১575 002 ১১ ০০ 
১০ ৯০০৬ : 05 ৮: ৩ 4০০ 01 ০৯৯০ 5034 রসি 398 ১১৬ 2 0 190 ৬ 32৩০৩ 2০৬ 


৩2১৯ ক 0০৯০] 29 ২ : ৮১,১4০ ৪1 ৬৭৬০ 2 ৪ 64 
৩ টি টিনার রিতা রিরিরারারারারার 
স্* ৩/১৩৩-১৩৫ (গান সংক্রান্ত কোনো প্রকার বর্ণনা বর্ণিত নেই)। -সংকলক। 
১৮৬ ৯/৩৩-৩৪। শুধু সাধারণ গানের বর্ণনা আছে। -সংকলক। 
*** তাহজিব : তারিখে ইবনে আসাকির : খণ্ড-৭, হজরত আবদুল্লাহ ইবনে জাফর রা..এর আলোচনায় (৩২৫-৩৪৪ পর্যন্ত 
আছে)। এগুলোতে গানের শুধু দুটি বর্ণনা বর্ণিত হয়েছে । -সংকলক। 
১" আল্লামা ছ্কুবাইদি রহ. গানের দলিল উল্লেখ করেছেন হজরত উমর রা (ইবনে আবদুল বার বর্ণনা 
| করেছেন), উসমান ইবনে 
আফফান রা. (এটি বর্ণনা করেছেন মাওয়ারদি হাবি হতে), আবদুর রহমান ইবনে আউফ (জাবু বকর ইবনে আবু শায়বা এটি বর্ণনা 
করেছেন), উবায়দা ইবনে আবুল জাররাহ (বায়হাকির মতে), সাদ ইবনে আবু ওয়াক্কাস (ইবনে কুতায্লিবার মতে), আবু মাসউদ ৰদরি 
'বয়হাকির মতে), বিলাল আল মুয়া্ছিন (বায়হাকির মতে), আবদুললাহ ইবনুল আরকাম (ইবাে আবদুর বার এটি বর্ণনা করেছেন), 
ইবনে জায়দ (বায়হাকির মতে), হামজা ইবনে আবদুল মুত্তালিব (যোগারি-মুসলিমে তার ঘটনা বর্ণিত হয়েছে), আবদুল্লাহ 
ইবনে উমর (ইবনে তাহির এটি বর্ণনা করেছেন), বারা ইবনে মালেক (আবি নু'আইম এটি বর্ণনা করেছেন), আমর ইবনে আস 
(ইবনে কুতায়বার মতে), নু'মান ইবনে বশির (আগানি গ্রস্থকার এটি বর্ণনা করেছেন), হাসসান ইবনে সাবেত রা. (আগানী) প্রমুখ 
হতে। ইতহাফুস সাদাতিল মুস্তাকিন : ৬/৪৫৯, €৮০.4 24৩ ০০০ ০03 34 । জয়িফ বান্দা (মাও: তকী উসঙগানি দা. বা.) বলে 
হয়তো এগুলো বাদ্যযন্ত্র ব্যতীত গান শোনা সংক্রান্ত বিষয়ে প্রযোজ্য । -উসতাদে মুহতারাম। | 


৯ বিস্তারিত বর্ণনার জন্য দ্র, ফতহুল কাদির / 
রর £ ৬/৪৮০-৪৮২, ০8 3৩০ 3 এক ০৪০ ৩৭ ০৩৪৩৫৪৪58৩৪ 1 
তাছাড়া দ্র. আহকামুল কোরআন- খানবি রহ. : ৩/২৩০-২৫১। -সংকলক। ্‌ 
১৫০ ৩/৪৪৯। -সংকলক। 


তক কত৬৬৪৯৮৩ তক পক্ষ কতক শক্ত শসকিজ জনীজপপকজখানব তত তকজশিতজজকক ৬ জকক একক ৬৪ক জাত এআজছিক সিকি কতক জাককজিকক পি ০৬+ ৬৮৩ ₹৪ ৬৩ ৬০ রক৩৩ +৪-০০০৩৪ ৯৯৬ কররিসডললররকওক উকি জসওিঞসিকিরিকত 


'হজরত 'সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সার্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এক 
মহিলা এলো, তখন তিনি তাকে বললেন, আয়েশা! 
নবী! তখন তিনি বললেন, এ হলো, অমুক গোত্রের গায়িকা । তুমি কি পছন্দ করো, সে তোমাকে গান গেয়ে 
শোনাবে? জবাবে তিনি বললেন, হ্যা । বর্ণনাকারি বলেন, তারপর তিনি মহিলাকে একটি তবক (বাদ্যের ঢাকনা 
বিশেষ) দিলেন। তারপর মহিলা সেখানে গান গাইলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


তার দুই নাসারন্ধে শয়তান ফুৎকার দিয়েছে।' 

এই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পরনারী হতে গান শোনা প্রমাণিত হচ্ছে। 
আল্লামা হাইছামি রহ. মাজমাউজ জাওয়ায়িদে””১ এই বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, “এটি বর্ণনা করেছেন 
আহমদ ও তাবারানি। আহমদের বর্ণনাকারিগণ সহিহ বোখারির বর্ণনাকারি ।' 

ূর্ববর্তীগণের কিতাবাদিতে আহকার এর কোনো জবাব পায়নি। অবশ্য এটা বলা যায় যে রমণী 
সম্ভাপতভাবে হারাম নয়। না তার গান শোনা সম্তাগতভাবে হারাম । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যেহেতু সব ফিতনা হতে নিরাপদ ছিলেন। এ কারণে, তার জন্য এ ধরনের গান শোনাতে কোনো অসুবিধা ছিলো 
না। তবে সাধারণ লোকের জন্য ফিৎনা হতে নিরাপত্তা নেই। না তীর পর কেউ মাসুম বা নিষ্পাপ হতে পারে । 
সুতরাং এই বর্ণনা ঘ্বারা বৈধতার ব্যাপকতার ওপর দলিল পেশ করা যায় না। কেলোনা, এটি একটি বিচ্ছিন্ 
ঘটনা। এতে ব্যাপকতা নেই। সারকথা, এই বর্ণনাটি সে ব্যাপক হুকুমের প্রতিদ্বদ্বিতা করতে পারে না, 


যেগুলোতে নিষিদ্ধতা মশহুর পর্যায়ে পৌছে গেছে। 


৮ 8562::2712 
93540 03 ৮5৪১ জি 
অনুচ্ছেদ-৭ : বিয়েকারিকে দোয়া করা প্রসংগে (মতন পৃ. ২০৭) 
পির রি পন ও চন নু ঠ* লিল চি সি 2০5 9ল পিঠ তত চিলির রি 
5 ০05 এন 0৪ 0৮০ 2 ০১০৮৮ ০৪ ১০ ০৪ ১2৭1 ২০ ০১১১ পি ৩৯৯7৭ 
এ ভিয়াররারা টা রা এটি জি বং কির তার “রী 228 লা 2 পে 
25406 457 আছ 493 (68 44 354. ৩৫ ৮০১০৮ এ এ পি ও 
. ১৯] ৩৪, 


১০৯৩। অর্থ : হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 


কোনো বিয়েকারির বিয়ের পর দো'আ করতেন, তখন বলতেন ১৯) ৬$ ৮459 ০০৯ 4১৬৮ 4733 এ] 4০3 
'আল্লাহ তা'আলা তোমাকে বরকত দিন এবং তোমার ওপর বরকত নাজিল করুন। তোমাদেরকে কল্যাণের 


সংগে একত্রে রাখুন ।' 
ইমাম তিরমিষীর বক্তব্য 
এ অনুচ্ছেদে হজরত আলি ইবনে আবু তালেব রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০১৯০ ০.৯ 


১০১ ৮/১৩০, *৮০] ৮05 ৪৪৩ 5৮ি। 555 1 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪২৯ 


তক তঠিসিতকিতনিতিবিসতজজতসও৬কিউকি ডন উ একক জজকিক্কাউজকডিনিক উজির ৬৯ কও ক্র উক৬কক ডক সক $ক কসর কও ৬৪০৫০ ওকককউরডতকজ্ককনচ৯৬ক ৪৩ উকরউ ক ওটি ওকডিজকএউজকাত কসরত বকেউজজরলতকররতজ জর উিউউডিকজক লজ এত ভজন ভ্রউজত ৬৩৩৩৩৬৪৪৯৪৬ ৪৯৩৮৩৩৪৬৩০৪ ৪ 


35519 ০০০১ 3) 9 04 ৮৬০১ 4০ ও লতি কম! 01 455 এ ৬০) 5১০৬ (4 
4১৯] ৬ ৮০৩১১ ০৮০৯১ ৪০ এ ৪১ ১তএ।। এ ৩ : ০৪ 


৪৬) অভিধানে ব্যবহৃত হয় মিলানো এবং এঁকমত্যের অর্থে ৯৫৪ । ৮৬) এর উদ্দেশ্য হয়, বিয়ের 
মুবারকবাদের স্থলে বরকত এবং স্বামী-স্ত্রীর মিলের জন্য দোয়া দেওয়া । জাহেলি আমলে মানুষ বিয়ের 
মুবারকবাদ দিত ৯৪] *&১ ১৮৫ শব্দে। তবে বাকি ইবনে মাখলাদ রহ. স্বীয় মুসনাদে এই বর্ণনাটি বর্ণনা 
করেছেন ।**১ যা থেকে বুঝা যায়, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকবাদের এই পদ্ধতি খতম করে 
সে বরকতের দোয়া শিখিয়েছিলেন, যেটি এ অনুচ্ছেদের হাদিসে এসেছে ।১* যদিও এই বর্ণনার সনদে একজন 
বর্ণনাকারি অজ্ঞাত আছেন ।১০৮ কিন্ত এর সমর্থন হয়, হজরত আকিল ইবনে আবু তালেব রা.-এর আছর দ্বারা । 


(যার বরাত ইমাম তিরমিযী রহ.ও “5404 ৮ ০১ ০১৪০ ০ ০8] 5৪) শব্দ ছারা দিয়েছেন।) তিনি ৮01) 
ত্ কেই 


“০8৯ শব্দ উচ্চারণকারির প্রতিবাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ি 
দোয়া দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন 1১১৫৯ 


১*২ সুনানে আবু দাউদ : ১/২৯০, হ ১৮41 03) ৮ ০১৩ 0 ০545 , সুনানে ইবনে মাজাহ : পৃষ্ঠা-১৩৭। -সংকলক। 


»* শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির তাহকিক অনুসারে আহমদ শাকিরের কপিতে আছে এ] 1 এ)3 । দ্র. (৩/৪০০, 
নং-১০৯১। -সংকলক। 


»** ইবনুল আসির রহ. লিখেন, *$১% এর অর্থ হলো, খিল-মহুব্মত, এক্য, বরকত ও বৃদ্ধি। নেহায়া : ২/২৪০। -সংকলক। 

»« তোমাদের উভয়ের মাঝে এক্য-একতা হোক এবং তোমাদের ছেলে হোক । -সংকলক । 

*** হাফেজ ইবনে হাজার রহ. লিখেন, বাকি ইবনে মাখলাদ-গালেব-হাসান-বনু তামিমের জনৈক ব্যক্তি সূত্রে বর্ণিত। তিনি 
বলেন, আমরা জাহেলি আমলে বলতাম ০82] ) ৮৬95 1 যখন ইসলামের আগমন ঘটলো, তখন আমাদের নবী আমাদেরকে 
শিখালেন, তিনি বললেন, তোমরা বলো ৮5০ এ.)২১ 5 এ 933 29) 40 এ)১ 1 -ফতহুল বারি : ৯/২২, ৬০৪ ৮৪৫ ০9 
৫১১১ 1 সংকলক । 


”*, হাফেজ ইবনে হাজার রহ. ফতহুল বারিতে (৯/২২২, ১94] ৬০১ 485 ১৩) বলেছেন, এ সংক্রান্ত নিষেধের কারণ 
কি? এ নিয়ে মতপার্থক্য হয়েছে। অনেকে বলেছেন, কারণ, ভাতে হামদ সানা ও জিকরুল্পলাহ নেই। আর অনেকে বলেছেন, কারণ, 
তাতে কন্যা সন্তানের প্রতি বিদ্বেষের ইঙ্গিত আছে। কেনোনা, এখানে শুধু ছেলেদের কথা আলোচনা করা হয়েছে । (আইনি রহ. 
বলেছেন, এই কারণ অনুসারে যখন মিল-মহব্নত ও সাধারণ সন্তানের কথা বলা হয়, তখন মাকরূহ না হওয়া সঙ্গত মনে হয়। 
উমদাতুল কারি : ২০/১৪৬)। ইবনুল সুনাইয়্যির রহ. বলেছেন, যে কথাটি স্পষ্ট প্রতিভাত হয়, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ শব্দটি বলা অপছন্দ করেছেন। কেনোনা, তাতে জাহেলিয়াতের সংগে আনুক্ল্য রক্ষা করা হয়েছে। কেনোনা, 
তান্না এসব বলতো শুভ লক্ষণরূপে, দোয়া রূপে নয়। সুতরাং এটি স্পষ্ট হয় যে, যদি বিয়েকারিকে দোয়া ব্বপে বলে তাহলে মাকরূহ 
হবে না। যেমন, সে বললো, আয় আল্লাহ! তুমি তাদের মাঝে মিল-মহ্ব্বত সৃষ্টি করে দাও এবং তাদেরকে নেককার ছেলে সম্ভান দান 
করো, কিংবো বললো, আল্লাহ তা'আলা তোমাদের মাঝে প্রেম-ভালোবাসার সৃষ্টি করুন এবং তোমাদেরকে ছেলে সন্তান দান করুন 
ইত্যাদি । সংকলক । 

'** পেছনে টীকায় ফতহুল বারি সূত্রে এর সনদ উল্লেখ করা হয়েছে। তাতে হাসান-বনু তামিমের জনৈক ব্যক্তি সুরে শব্দটি 
এসেছে । -সংকলক। 

”*১* নাসায়িতে হজরত আকিল রা.-এর বর্ণনা নিশ্নেযুক্ত ভাষায় এসেছে, 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ৪৩৩ 


ত্র ০০৬৪ -কসপনকনজ৯৬ এড কতককিকী্এককউডকবিকওকক এ একঞ্ককশককজক জকি +৬ক কবজ $জ৬উত ৬০৩৩১ বিক৯কিতক$কিক্জক কতক ক৬৯৬% ৪৬৬ কডব স৮এজকঞজত প্রত রড ৬ গর উ ৮৬৫৪ ৯৯৪৩ কু রিগাক উকিল জতীকরীজড ক কক উর উজ জর টীরাপকীবীকল্ক তরী পন জির জজ উজ কীনা কপ্ররান এক পল শ গে কাসীর 


4৯ ৮০ 0১4 1) উড 
অনুচ্ছেদ-৮, স্ত্রীর সংগে যখন মিলনের ইচ্ছা করবে তখন কী দোয়া পড়বে? (২০৭) 


এর্ঘ 190 % ০৪ ৪5 এআ এ এ ৩৯5 ৫৩৫ ৩৯ ৩৪), ১৭৫ 
0058 54247 20 পা 287 পি স্লিপ ভি 
১০৯৪ । ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ সাললাল্লাহ আলাইহি ওয়াসারাম বলেছেন, তোমাদের কেউ যদি 
তার স্ত্রীর নিকট এসে নিয়েযুক্ত দোয়াটি পাঠ করে, ৪)) ৩ ০৪২ ৮৬৯৩ ০৪১০ ৬৬৯ শেঘা ও ৮5 
তাহলে আল্লাহ তা"আলা যদি এর ফলে তাদের দু'জনের কোনো সন্তান তাকদিরে রেখে থাকেন, তাহলে শয়তান 
এব সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। 


ইমাম তিরমিধীর বক্তব্য 
ইমাম আবু ঈসা রহ. বলেছেন, গর 


৫0 ৪০০৫ ৫4০ এও ০ ৪55 এ 
অনুচ্ছেদ-৯ প্রসংগ: বিয়ের বসব সে হার দেন পৃ ২০৭) 
5০2 ত০৪$ 035 ৬৪০০১ এ৮০ ঞ এ 3330 তি; 4৩ 9০৩57 ৭০ 


টম পাি টি পি তর টির 


98 05408 এজ 01 ০০০৪ রর ৪ 4১০ ৩3 
১০৯৫। অর্থ : হজরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে 
করেছেন শাওয়ালে এবং শাওয়ালে আমার সংগে মধুরাত্রিও যাপন করেছেন । হজরত আয়েশা রা. মনে করতেন 
শাওয়ালে মহিলাদের মধুরাত্রি যাপন মুস্তাহাব । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯২০ ০৯০১ 
আমরা এটি সাওরি-ইসমাইল ইবনে উমাইয়া সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে জানি না। 


০১০ ০3 1751915 : এ$ ০৯৯03 5০৩ 2 এ ৩8৬ ৩৯ তর ০০ ম০এ আত ওয় 02285 55: এ৩৬ ০০৯৭ ০ 
0১519 ০৯০ ৬০১৪ ৪ ০৩1 ২৯০, ০৭ এ০৩০ ১৪১ এএ। এ) ৮৮০৩ 95 এএ। তিনি এআ 
আর সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে, ১৯] 0১ 4১৬০ 40 ৮৮০ এ॥ ০0৯৮ 0 05195 ০৭১13195531 
(১৩৭, ০ 245 59501 
সুনানে নাসায়ি এবং সুনানে ইবনে মাজাহতে এই বর্ণনাটি হাসান-আকিল ইবনে আবি তালেব সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া 


তাবারানিতেও বর্ণিত হয়েছে। হাফেজ ইবনে হাজার রহ. নাসায়ি ও তাবারানি সূত্রে এই বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, 'এর 
বর্ণনাকারিগণ সেকাহ ব্যতিক্রম শুধু হাসান । তিনি আকিল হতে শুনেননি ৷ যেমন, বলা হয়। ফতহুল বারি : ৯/২২২। তবে যুসনাদে 


আহমদে এই বর্ণনাটি দুই সূত্রে বর্ণিত আছে। একটি সূত্রে আছে, 0555 : 40 ১৪৮ ৩২ ১৯৯০ 3১ এএ ৬০০০ এস ৬০ ৪ পা 


চৈ] ০০০ ও ৩৪4৪০) এতে হাসান নেই। দ্র, (১/২০১, ৩/৪৫১)। সুতরাং এর বর্ণনাটি হাসান অপেক্ষা নিয্পর্যায়ের নয়। - 
সংকলক । 


ই ই ইক ইভ পি ইতি কতক উতর হ৯রক৬ ৮৯৯৪০25828৯ 5874554455452555455-52৯১2৯4444২8855-442543 


এড লও ₹াত জাত 
অনুচ্ছেদ-১০ : ওলিমা (বৌ-ভাত) প্রসংগে মেতন পৃ. ২০৭) 
১৪০ 7) ১৬০ ১ ৩৭৯০৮ ৯০ এ৪ ও9 005 59০ এ] ৮০০ এন 35258. ১এ ০০ 1৭২ 
95549 এ এ এ০এ 0৪ ৮৬১৫০215555 425 ৩ 0৩ ৫1১8 1403 
১০৯৬। অর্থ : আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত 
আবদুর রহমান ইবনে আউফ রা.-এর গায়ে হলুদ দেখে বললেন, এটা কি? জবাবে তিনি বললেন, আমি এক 
রমণীকে একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ (মহর) দিয়ে বিয়ে করেছি। তখন তিনি বললেন, এ এ 03 
'আল্লাহ তোমাকে বরকত দিন" । ওলিমা খাওয়াও, তা একটি বকরি দিয়েই হোক না কেনো। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
ইমাম তিরমিষী রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ, আয়েশা, জাবের ও জুহায়ের ইবনে উসমান রা. হতে 
এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
ইমাম আবু ঈসা রহ. বলেন, হজরত আনাস রা.-এর হাদিসটি ০৯৯ ০.৯ । 


ইমাম আহমদ ইবনে হাম্বল রা. বলেছেন, এক খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ হলো তিন দিরহাম ও এক- 
তৃতীয়াংশ সমান । ইসহাক রহ. বলেছেন, এটি পাচ দিরহাম ও এক-তৃতীয়াংশ বরাবর । 


পি তি 
রর | ০০৫০ 


শিব ৭. ০ রণ পা রর ৮ 
৪১৮ ৯ 5,8৮০ ৪০ শি নিত 3 5 এ ৩০০ হি 9 2 এ ০০৭ ০ 54 


চা ডে 


১3১1 
১০৯৭ অর্থ : আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু 
এবং খেজুর দ্বারা সফিয়্যা বিনতে হুয়াই রা.-এর ওলিমা করেছিলেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯..০ ০১৯ 


এ ৪ ০৫ তা টি ৮2৬৫ 
1 ৫ ছি রশ, ৯৮৮০৪ এ ৯৮2৯ টিক পি 
ক্ষ 
ঞ 


১৯ ১৯১: ০৬৬৭ ০০ ৬১৯৯] ১৬ ৬৯৯৪ ৩১ ১৯০ ৯৯5১ ৭4% 
১০৯৮। অর্থ : মুহাম্মদ ইবনে ইয়াহইয়া হুমাইদি সূত্রে সুফিয়ান হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


একাধিক বর্ণনাকারি ইবনে উয়ায়না-জুহরি-আনাস রা. সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। তবে তারা তাতে 
'ওয়াইল-তার পিতা কিংবা তার পিতা নাউফ সূত্রে কথাটি উল্লেখ করেননি । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, সুফিয়ান ইবনে উয়ায়না এ হাদিসে তাদলিস করতেন! অনেক সময় তাতে 


'ওয়াইল হতে' তার পিতা কিংবা তার ছেলে হতে কথাটি বর্ণনা করেননি। আবার অনেক সময় এ কথাটি বর্ণনা 
করেছেন। 
19 54 হি 2 ৮ 
রহ 5৯54 দি পে এঠত৫ পপ 
৪ ০৩৯৮১ ৩৯৫৪ 95 ১1৬৭ 5 ০ এএ পল 0 ০৬০ শত 50৩ ১১০০০ ৩ ০০ 01৭৭ 
লগ 


2 লি কি 8 5 স্পা ১ 


টি 
২ পু 5৯ টু ৮ নত রি 
১৭০ তন পেন 0০১ ২৯৯ এআ ১৯ ০৯৮৩ ক 2 ৬] 


লী রী 


দরসে ভিরযিবী-৩য় খণ্ড ২ ৪৩২ 


৮৩ ৬ ককীিককত ভক৬৩ককএ৩৩জ জব কজজ কক জক সউ৬ ৪৬ উতর রাজ পিত এক উতজ তজশ শত সউিতবিন চে গত ৯৬৯ কত ক ৮ ৩ কত কাচ কত ক ক্র $ জল কপ এ অঞক এক আট ই ন্শকশতীস তিনি তি৯ঠি করত ৯ ততএশিন 


নক কক্০৬৬ নত কক পাক কিকীক এ হতকিকপক্জ করুজকীত কী জপ জত তক একক জজ উকি একজজজরকিখতীতজতজত 


দিবেন 1) 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ রা.-এর হাদিসটি আমরা মারফু* আকারে জিয়াদ ইবনে 
আবদুল্লাহ ব্যতীত অন্য কোনো সূত্রে জানি না। বস্তুত জিয়াদ ইবনে আবদুল্লাহ প্রচুর গরিব ও মুনকার হাদিস 
বর্ণনাকারি । 
তিরমিধী রহ. বলেছেন, আমি মুহাম্মদ ইন ইসমাইলকে মুহাম্মদ ইবনে উকবা হতে উল্লেখ করতে শুনেছি, 
তিনি বলেছেন, ওয়াকি' বলেছেন, জিয়াদ ইবনে আবদুল্লাহ মর্যাদাবান হওয়া সত্বেও হাদিসে মিথ্যা বলেন। 


দরসে ভিরমিষী 


5585) শব্দটি এ) হতে নির্গত। যার অর্থ হলো, জমা করা । তারপর এর প্রয়োগ সেসব খানার ওপর হতে 
লাগলো, যার জন্য লোকজনকে জমা করা হয়। পরবর্তীতে এই শব্দটি বৌ-ভাতের সংগে বিশেষিত হয়ে 
গেছে 1১০০ 

সব ধরনের জিয়াফতের জন্য আরবগণ ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেন । ১. বৌ-ভাতের জন্য ওঁলিমা 1৯ 
২. সন্তান জন্ম উপলক্ষে খানার জন্য (১০)৯] $1 ০১০১৯] , ১৯৯১ ৩. ফিতনার সময় যে খানা খাওয়ানো হয়, এর 
জন্য )১০১, ৪. ঘর তৈরি উপলক্ষে যে খানা হয়, এর জন্য £ ১১) , ৫. মুসাফিরের আগমন উপলক্ষে যে খানা 
তৈরি করা হয়, এটাকে বলা হয়১০ 2০5। ৬. সন্তান জন্মের সপ্তম দিনে মাথা মুণ্ডানো উপলক্ষে যে খানা হয় 
এর জন্য 288০], ৭. মুসিবতের সময় যে খানা হয়, এটাকে বলে 4.৮: , এটি বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ হতে 
হলে অবৈধ । ৮. কোনো কারণ ব্যতীত মেহমানদারির জন্য যে খানা তৈরি করা হয়, এর জন্য 22১, ৯. বাচ্চার 
বুঝ-জ্ঞান হলে, কিংবা কোরআনে করিম খতমের সময় যে খানা দেওয়া হয়, তার জন্য ৬২০ শব্দ ব্যবহৃত হয়। 


-৪১৯৯১। 2৬১০1১০৬৩ 


»০০ বর-কনের মিলন উপলক্ষে ! -সংকলক। 

৮০৬১ আর অনেকে বলেন, তালাক হতে মহিলা নিরাপদ থাকার কারণে । -সংকষক ৷ 

১০২ আর অনেকে বলেছেন, নাকি'আ হলো, যে খাবার আগন্তত তৈরি করে। আর যেটি আগত্তকের জন্য তৈরি করা হয়, 
সেটিকে বলে তোহফা ৷ -সংকলক । 

১৯ (২/১৭২, 25091 5৪ “৯ ৬ ২৯৩ )। তাছাড়া দ্র ফিকহুল লুগাহ ওয়াসিররুল আরাবিয়্যা সাজালিবি : ২৬৪, ৫ এ 
১৬৯০১ ০১১০৩] 2০০৪ ৯৪০ ৬৪ ০১৯৪ অতিরিক্ত তাহকিকের জন] দ্র. ফতন্থল বারি : ৯/২৪১, 29090 ৯৯1 ৩৯ ০৪ 
$ ৯০৮51 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪৩৩ 


পঠিত ততই তিশ তিক হ্রসতিততি গকস্কাজত রকাউিজ৯৯ঞকটিতর০ ৯ $ব ৪ ৯৩ক৮৬৪৯$ক জপতএরককতনউজউকডরন০ +*০৪৮৯৬০৪এরজক৪০৪৪একক৬ক 


০১ ০০০ ০৪৮ ৩৪ ০০৯ ৯০ ৬০ 19 205১ 435 এ ৬০০ এ 0৯5) 0 এ] ০৯ ০১০০ ১০৬ ০০ 
৭১৯ ৭:00 59৮০ 
এটা ছিলো, হলুদের সামান্য চিহ্ত। এজন্য এটা সেসব হাদিসের বিপরীত না, যেগুলোতে পুরুষের জন্য 


রংবিশিষ্ট সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে 1১ আর এটাও সম্ভব যে, এই চিহ্ন অনিচ্ছাকৃতভাবে স্ত্রীর 
কাপড় হতে লেগে গিয়েছিলো । 


1০৯১০ 88935 ৮৮ ঘি ৩৯৪০০ ক: 0" আবদুর রহমান ইবনে আউফ রা. আশারায়ে 


এ 





পর্ণ সহিহ বোখারি : ২/৭৭৩, ২৯১ ১৫১২০ ০৮০] 1903 ৩০০ 4৪ 358 ০৩6 এ ১২৭৫, ২৭৩ ০ ১৯ ০৩৪ 
শে 15০৩ 59৮] ০৯ সু এ এ এ ওঠ ৫৯ ও ১৫৩৩, 1১45 43০ 4০ ৫০৭০ ৬৯ ০৮ ০৪৩ ০০৪. 5০৪ 
১০৯3 ০৯ীকাঞি ৮ সহিহ মুসলিম : ১/৪৫৮, 008 3৮5 4555 3১৯১ 9০ ০৭৫ । -সংকলক। 

** যেমন, আনাস রা.-এর বর্ণনা । তিনি বলেন, নবী ঝরিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে জাফরান ব্যবহার করতে 
নিষেধ করেছেন। -সহিহ বোখারি : ২/৮৭৯, ০৮ 501 ০৮ ০১৯ 3 54455385430 সহীহ মুসলিম : ১১ ০.4] 4১৩৫ 
৯) ১৬০১ । আর তিরমিযী রহ. বলেছেন, পুরুষের জন্য জাফরান ব্যবহার করা মাকরূহ মানে জাকরানের সুগদ্ধি ব্যবহার 
করা। -তিরষিযী : ২/১২৩, 0৯0 9৬৯] / ০) 2৯155 ওঠ ০ ৩ এত 5সএথ০ 9০৪। এ৯১৪। 

তাছাড়া আনাস রা. হতে বর্ণিত আছে। এক হ্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলো । তখন তার 
গায়ে ছিলো হলুদের আছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই কারো সামনাসামনি হতেন চেহারা খারাপ করে। 
অর্থাৎ, কেনো আগন্তক অপছন্দ করে এভাবে তিনি কারো সম্মুখীন হতেন না। যখন লোকটি বের হলো, তখন তিনি বললেন, যদি 
তোমরা তাকে নির্দেশ দিতে যেনো সে এই জাফরান শরির হতে ধুয়ে ফেলে, (তাহলে কতোই না ভালো হতো!) সুনানে আবু দাউদ : 
২/৫৭৬, ০৯১৪] ৯] ৬ ০৯৩ ০০৯ ৮৩৪। 

সুনানে আবু দাউদে এ অনুচ্ছেদে হজরত আবু যুসা আশআরি রা.-এর বর্ণনায় আছে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেছেন, আল্লাহ তা'আলা এমন ব্যক্তির নামাজ কবুল করেন না, যার গায়ে খালুকের (এক প্রকার র্ভিন সুগদ্ধি) সামান্য অংশও 
থাকে। 


অতিরিক্ত আরো বর্ণনার জন্য দ্র. জামে'উল উসুল : ৪/৭৪৬-৭৪৯, নং২৮৭৯-২৮৮২, 39৯] 5 এ] ৪৯৩ 55901 - 
সংকলক । 

”*** তাকরিবুত তাহজিব : ১/৪৯৪, নং-১০৭০। -সহকলক। 

স*** যেমন, তৃতীয় অনুচ্ছেদে বর্ণিত আছে ১১ ২৯১০ এ ভাজ কস এ মএএ ০৯৩ 2 95 ৩৭ ০০ 0 ৯৬ ১০ 


৯১৯৪ - ৮৯০9৬ ১8৯ 0 ০৯১38 204 1 হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, জামি এক রূষখীকে বিয়ে করে নহী 
করিম সানা আলাইহি ওয়াসাল্লামের দরধারে এলে তিনি বললেন, জাবের! তুমি কি বিয়ে করেছো? বললাম, হ্যা... | ভিরমিহী : 
দরসে তিরমিধী -২৮ক 


১২৫১ $ক- শত শশআক্ীজিপততশত ক তত 
১০৪৫৬ -ক+৭০ক৯০এ শন কতক কককিজজন্রজজককী কত কক রতকঠর কক ককাতঠকিউক ১৩৩ কক ক ক এ জজ তক ক ৪১৪ উরস চিত ০ কক চক রস এরর কারী জি তত রক ক ₹ ৮ কক কর ৪ ক ও কসর ৬ কার বঙ় ককাক কবীরক এ কিক ওত উক্ত তর উিকণ * কক কতক কিকজতীজকজ একক পশ্চজন্ড ক ১ * রাত কা শিপ সগক 


8) এ 40 এ)৩ 2:50” 15" নির্দেশসূচক শব্দ হতে দলিল পেশ করে আহলে জাহের বলেন যে, 


ওলিমা ওয়াজিব ১০ কিন্তু অধিকাংশের মতে ওলিমা সুন্নত ।১৯৯ তারা 219 নির্দেশসূচক শব্দটিকে সুন্নত ও মু্ত 
শহাবের ক্ষেত্রে প্রয়োগ করেন। 
অধিকাংশের দলিল আবু হ্রায়রা রা. হতে বর্ণিত একটি মারফু* বর্ণনা । এটি বর্ণনা করেছেন, আবুশ শায়খ 


রহ. । তাছাড়া আল্লামা তাবারানি রহ. মু'জামে তাবারানিতে উল্লেখ করেছেন, (৯ 28] 51০৭০55,5 ৮১ তথা 
ওলিয়া হক ও সুন্নত । 
*5৪১ 95" সংখ্যাগরিষ্ঠ আলেম এখানে 4 শব্দটিকে প্রয়োগ করেছেন স্বল্পতার অর্থে ।১*২ গাঙ্গুহি রহ. 





১/১৬৮, বোখারি : ১/৪১৬, 5535 ৯২৪ 4436 ৮৯৯০ ৩০০ 6৮৬০৪ ৮85 ৩৮) ০৯) ০:5৭ ৪৩ ০১৮৪৯] 5৪৩৪ 


28 05 ০০৯০৭ । সংকলক । 

১০৯৮ ইবনে হাজম রহ. লিখেন, যেই বিয়ে করবে তার ওপর ফরজ হলো, কমবেশি দিয়ে ওলিয়া করা । দ্র. মুহাল্লা : ৯/৪৫০, 
মাসআলা নং১৮১৯ । অনেক শাফেয়ি মতাবলবীর যতেও ওলিমা (বৌ-ভাত) ওয়াজিব। এজন্য আল্লামা নববি রহ. লিখেন, বিয়ের 
ওলিমা সম্পর্কে আমাদের সাথিগণের মতবিরোদ হয়েছে । অনেকে বলেছেন, এটা ওয়াজিব । আবার অনেকে বলেছেন, মুস্তাহাব । 
আল-মাজমু* শরহল মুহাজ্জাব : ১৫/৫৪৮, ১১১) 2419) ০৯৩ | তাছাড়া আল্লামা কুরতুবি রহ. মালিকিদের অপ্রসিহ্ধ মাজহাব 
ওয়াজিব বর্ণনা করেছেন । তারপর মুস্তাহাবকে প্রসিদ্ধ মাজ্সহাব সাব্যস্ত করেছেন। ইবনূত তীন রহ. ইমাম আহমদ রহ.-এর মাজহাবও 
ওয়াজিব বর্ণনা করেছেন। তবে আল-যুগনিতে সুন্নতের উক্তি বর্ণিত আছে। সূত্রে এ! (১৫/৫৫০)। -সংকলক । 

১০৯ মুয়াফফাক রহ. বলেছেন, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে কোনো বর্ণনা নেই যে, বিয়েতে ওলিমা সুন্নত.......। এটি 
সংখ্যাগরিষ্ঠ আলেমের উক্তি মতে ওয়াজিব নয় । আওজান্ভুল মাসালিক : ৯/৪৩৫, 439) ৫ ৮৯ এ 1 -সংকলক। 

১৩৭০ ইবনে বাস্তাল রহ. বলেছেন (১৯ 2১15 | অর্থাৎ, এটি বাতিল নয়! বরং এদিকে দাওয়াত দেওয়া হলো । এটি সুরত, 


ফজিলত ৷ এখানে হক ছারা ওয়াজিব উদ্দেশ্য নয় । কফতহ্ফা বারি : ৯/২৩০, (9 3%) ৩১৪1 -সংকলক । 

১০৭১ ফতহ্ল বারি : ৯/২৩০। তবে সুন্নতের উক্তির ওপর মুসনাদে আহমদে বর্ণিত হজরত বুরায়দা রা.-এর বর্ণনা ছারা প্রশ্ন 
উত্থাপিত হয়। কেনোনা, এর দ্বারা ওলিমা ওয়াজিব বুঝা যায়। তিনি বলেছেন, হজরত আলি রা. যখন হজরত ফাতেমা রা.কে বিয়ে 
করার প্রস্তাব দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরের জন্য ওলিমা আবশ্যক । সূত্র এ ৷ তাছাড়া দ্র, 
কানজুল উম্মাল : ১৬/৩০৫, নং-৪৪৬১৬। 

তবে আল্লামা উসমানি রহ. ইলাউস সুনানে এ সম্পর্কে বলেন, এর দ্বারা যে ওলিমার তাকিদ বুঝায়, তা স্পষ্ট । অর্থাৎ, মুস্তাহাব 


যুয়াক্কাদ তথা তাকিদপূর্ণ মুস্তাহাব । দ্র, (১১/১০ 29390 ৮১০৯৫ ৬৩) । সংকলক । 

»৩৭২ হাফেজ রহ. লিখেন, এখানে ॥) শব্দটি অসম্ভব বুঝানোর জন্য নয় । এটি স্বল্পতা বুঝানো জন্য ব্যবহৃত হয়েছে । ফতহুল 
বারি : ৯/২৩৫ ০০১ 51১ 59198 ৩৬ 

আল্লামা আইনি রহ. বলেন, অনেকে বলেছেন, $ শব্দটি এখানে আকাঙ্ক্ষা প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে । আমি বলবো, 
ব্যাপারটি তা নয়। ৰরং এটি স্বল্পতা বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। উমদাতৃলল কারি : ২০/১৫৪ ৮৮৮১ 99 29] 2) ৬৪৩1 
আওজাজুল মাসালিকে (৯/৪৪২, ২১১) 5৪ *৯ এ ০১৪) আছে, আল্লামা বাজি রহ. বলেছেন, ৮-০905 065 5. 55 : 458 
১১৯৪৪ ০৮৯ এ 4৫১ 0) এক ২৬৩ 4৩৪ এ তি ১৬ ০৯৪ 4এ 31 981 এটি বদিও স্বল্পতা দাবি করে, তবে 


এটি ন্যুনতম ওলিষার সীমা নয় । কেনোনা, স্ব্লাতম ওলিমার কোনো সীমা লেই। এটি ঘা পাওয়া যায়, তার ওপর নির্ভর করে! হতে 
পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান ইবনে আউফ রা.-এর হাল সে সময়ে স্ব্পতম দেখেছেন। -সংকলক । 


দরসে ভিরমিযী -২৮৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হ ৪৩৫ 


ঠঠকিতহতকঠককসকসকত ৩২০৬৬ কককককককব্ককর্রজ একক ঞজঞজকরুউকরকধ কতক া শিকতস্কসিস ৫ ০৯ রকসইউিরউসকত ৪ ১তিউত ৫৪৩৮১ ০৯ ডড ৪৩৩ ৯উ৬তত ৬৬৯ ৮৩৯৪ ৬৮৪৪৬৯০১৪রক৬নউলস ইজ এ ৬৯জকিকসকষ্বসকউজজকরউত৬জতকক৬লকজও কক ৬ রেন্ডি ও উর জতরকজজ্তত্কতএকডডক তারক ২৬০ ০৩৪৪ ০০৭০০ 


কক তর 


বলেন, এটা আধিক্য বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে ।১৩ সারকথা, এ ব্যাপারে একমত্য আছে যে, এর কোনো 
পরিমাণ নির্দিষ্ট নেই । অপচয় হতে বেচে সব পরিমাণ বৈধ । 


25৪ ০০০১ ০১৯ 2 ৭) ০৬ 2৯১৭3 ৩০ এ ভোপিল এএ। ০0৯59 এও 2 0৩ ১১০১৬ ০8 ৮৭৪০০ 
44৩ এ৪] ৫৯৭ ৫৯৯ 05 ০4-৬৯এ ৬১১] ৯5 ১৩০3 ৬4:৯৭ ৬3৩3 

এই বর্ণনা দ্বারা দলিল পেশ করে সংখ্যাগরিষ্ঠ আলেম বলেন যে, ওলিমা দু'দিন পর্যন্ত বৈধ। এর বেশি 
মাকরূহ ।১* এই বর্ণনাটি যদিও জিয়াদ ইবনে আবদুল্লাহর" কারণে জয়িফ, তবে বিভিন্ন বর্ণনা ছারা এর 
দুর্বলতার ক্ষতিপূরণ হয়ে যায়। সেসব বর্ণনা ইবনে হাজার রহ. ফতনহুল বারিতে আলোচনা করেছেন 1৯৩৭৭ 

আর সাতদিন পর্যন্ত মালেকিগণ ওলিমা মুস্তাহাব বলেন।৯১৭ তারা সেসব বর্ণনা দ্বারা দলিল পেশ করেন, 
যেগুলোতে অনেক সাহাবি সম্পর্কে বর্ণিত আছে যে, তারা সাতদিন পর্যস্ত ওলিমার দাওয়াত করেছেন ।১০৭৯ 
কিন্তু অধিকাংশের মতে, এসব ঘটনা তখনকার ক্ষেত্রে প্রযোজ্য, যখন প্রতিদিনের দাওয়াতি মেহমান ভিন্ন ভিন্ন 
হয়।১** তাছাড়া এটাও সম্ভব যে, এটা অনেক সাহাবির ইজতিহাদ, যা বর্ণনার পরিপন্থী দলিল না। 


*** তিনি বলেন, % শব্দটি এথানে আধিক্য বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। হজরত আবদুর রহমান রা. ছিলেন বিব্রশালী। 
সুতরাং তাকে এর নির্দেশ দেওয়া ঠিক হয়েছে। এটি ছিলো এদিকে ইঙ্গিত করার জন্য যে, তাতে ইসরাফ তথা অপচয় নেই । জাল- 
কাওকাবুদ দুররি : ২/২১৬। -সংকলক 

*** মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুযায়ি তিরমিযী ব্যতীত সিহাহ সিস্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা করেননি। 
তিরমিযী : ৩/৪০৩, নং-১০৯৭। অবশ্য সুনানে আবু দাউদের একটি বর্ণনা নিম্নেযুক্ত বর্ণিত আছে। মুহাম্মদ ইবনে মুসান্না-উসমান 
ইবনে মুসলিম-হাম্মাম-কাতাদা-হাসান-আবদুল্লাহ ইবনে উসমান সাকাফি-সাকিফের জনৈক ট্যারা চক্ষৃবিশিষ্ট ব্যক্তি । যাকে বলা হতো, 
মা'্ূফ। অর্থাৎ, তার সুপ্রশংসা করা হতো। যদি তার নাম জুহাইর ইবনে উসমান না হয়, তাহলে তার কি নাম তা আমি জানি না। 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমদিন ওলিমা হক তথা বাতিল নয়। দ্বিতীয় দিন ভালো । আর তৃতীয় দিন 
লোক দেখানো, সুখ্যাতি ও রিয়া। (২/৫২৬ 24190 ০৯০০ 05 $ ০১৩৪ ০২০৬৭ ২১৫০ । সংকলক । 

+”* শাফেয়ি এবং হাম্বলিদের মাজহাবের জন্য দ্র. আল-মুগনি : ৭/৩ ০ 41 ২8:90 ০০০১০ 13) ০.০ 5২090 ০৯৩৪ 


১২৯ ₹% । হানাফিদের মাজহাব সংক্রান্ত সুস্পষ্ট বর্ণনা পাওয়া গেলো না। অবশ্য মোল্লা আলি কারি রহ. এ হাদিসটি উল্লেখ করার 
পর বলেন, 'এতে মালেকিদের ব্যাপারে সুস্পষ্ট রদ আছে। কেনোনা, তারা বলেন, সাতদিন পর্যন্ত (ওলিমা করা) মুস্তাহাব । মিরকাত : 
৬/২৫৬, 44১) ০০৪ ০51 যা থেকে বুঝা যায়, হানাফিদের মাজহাবও শাফেয়ি ও হাম্বলিদের মতো । তাছাড়া দ্র.. ইলাউস সুনান : 


১১/১৩, 1৯১ ০9 ০ এ তত এ] 9 9৬৯ এন 
১৭৯ তার দুর্বলতা সম্পর্কে স্বয়ং তিরমিযী রহ. সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। 


*** দ্র. ফতনুল বারি : ৯/২৪৩, 539] 23৯1 ৬৯ ৬১এ। তাই ইবনে হাজার রহ. বলেন, এসৰ হাদিস যদিও ভিন্নভাবে 
প্রতিটি কালাম শূন্য নয়, কিন্তু সামধ্িকভাবে এগুলো দলিল করছে যে, এ হাদিসটির ভিত্তি আছে। -সংকলক। 

*** মালেকিদের মাজহাবের বরাত মিরকাণ্চের দিকে সন্বন্ধযুক্ত করে পেছনে উল্লেখ করা হয়েছে। তাছাড়া দ্র. ফতহুল বারি : 
৯/২৪৩। -সংকলক । 

*** যেমন, মুসান্নাফে ইবনে আবু শায়বার হাদিস- আবু উসামা-হিশাম-হাফসা রা. বলেন, যখন আমার পিতা সিরিন বিয্লে 
করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিশণকে সাতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন। যখন আনসারিদের 
দিবস এলো, তখন তাদেরকে দাওয়াত দিলেন এবং দাওয়াত দিলেন উবাই ইবনে কা'ব ও জায়দ ইবনে সাবেত রা.কে..... । (৯/৪, 
পৃষ্ঠা ং-৩১৩ ০:৯১ ১০] ৫১ ৯০৯৪ 058 0৩ ০০) তাছাড়া দ্র., সুনানে কুবরা বায়হাকি : ৭/২৬১, ২1 7 ৫ 1 - 
সংকলক । 

*** ইবনে হাজার রহ. বলেছেন, ওমরানি রহ. বলেছেন, এটা মাকরুহ হবে তখন হখন তৃতীয় দিনের দাওয়াতি ব্যাক্তি প্রথম 
দিনের দাওয়াতি ব্যক্তি হন। আল্লামা রূইয়ানি রহ. এই পদ্ধতি বর্ণনা করেছেন। পরৰর্তী অনেক আলেম এটাকে অযৌক্তিক যলে 


দরসে তিরযিবী-৩য় খণ্ড ৮ ৪৩৩৬ 


১০০৯৪৪০০৪৩৭ ৪৪৮ক৯কক৮ত৩৬ ৩৯৬ ০ক $জব কক তকককজজ৯তজকককক তত লিজকতজ কিউ ৯৬৬ক কক পিক কিক কক ক১৩ হক ক কক এ তক পক সক কাট ক কি ৬৯৯ তজক উর $০৩ স্পট উচউজর উকাউিজ ভততসলিজকপজিজজ ক উত্স তরিসত ১৬০৮২ ৬৩০৬৯৬৬৬ ০৯ তিক জ্রজ্ক্কা- তত ২২ ০২৮তশতশ 


৬৪1৩] এ ওঠ £ক ও পাও 
অনুচ্ছেদ-১১ : দাওয়াত দাতার দাওয়াত গ্রহপ করা প্রসংগে (মতন পৃ. ২০৮ 
1০319 ৪৮৭ 195 0৬ 54১০ 40 ০.০ এনা 0525 05 2 48 ০4 ০5 ১*, 
১১০০1 অর্থ : ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 
তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়, তখন তোমরা সে দাওয়াতে যাও। 


ইমাম তিরযিষীর বক্তব্য 
তিরমিবী রহ. বলেছেন, হজরত আলি, আবু হুরায়রা, বারা, আনাস ও আবু আইউব রা. হতে এ অনুচ্ছেদে 
হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা.-এর হাদিসটি ০১৯০ ০৯1 
দরসে তিরমিযী 
১৩৬১ , 


4৮955 09 5৮০] 5 ০১ 4৮০ এএ ভোজ এ 0৯৯ 0৬ 2 05 45 এএ। ভন ০০০ এই 0৮ 

অধিকাংশের মতে, ওলিমার দাওয়া গ্রহণ করা ওয়াজিব অন্য বর্ণনায় আছে, দাওয়াতদাতার দাওয়াত গ্রহণ 
করা মাসনুন ও মুস্তাহাব ।১২ হানাফি মাশায়েখের এ ব্যাপারে মতপার্থক্য আছে। প্রধান হলো, ওলিমার 
দাওয়াতে যাওয়া সুন্নতে মুয়াক্কাদা 1১০৮৩ 





করেছেন। বস্তুত এটি অযৌক্তিক নয় । কেনোনা, রিয়া সুখ্যাতি একথা বুঝায় যে, সে খানা ফখর ও গর্ব অহংকারের জন্য তৈরি করা 
হয়েছিলো । আর যখন লোকজন বেশি হয় এবং প্রতিদিন ভিন্ন ভিন্ন দলকে দাওয়াত দেওয়া হয়, তাতে সংখ্যাগরিষ্ঠ সময়ে কোনো গর্ব 
অহংকার থাকে না৷ ফতনহুল বারি : ৯/১৪৩। -সংকলক। 

১০১ সহিহ বোখারি : ২/৭৭৭, টৈ] ০১8১ 28150 ৯1 ৩৯ ০১৯ সহিহ মুসলিম : ১/৪৬২, ৪০1১ 23 ০ 21 - 
সংকলক । 

১২ ফতহুল বারি : ৯/২৪৪, 515] 2331 3৯ 5১ এই মাসআলাতে ইমামগণের উক্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে 
হলে উক্ত গ্রন্থের ২৪২ পৃষ্ঠা দ্র. ৷ -সংকলক। 

১০৮০ শামি রহ. লিখেন, 73৯) নামক গ্রে আছে, বিয়ের ওলিমা প্রাচীন সুন্নত । এটা কবুল না করলে গোনাহগার হবে। 
কেনোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাওয়াত কবুল করলো না, সে আল্লাহ ও রাসূলের নাফরমানি 
করলো । সুতরাং যদি রোজাদার হয়, তৰে দাওয়াত কবুল করবে ও দোয়া করৰে । আর যদি রোজাদার না হয়, তাহলে খাবে ও দোয়া 
করবে । আর যদি না বায় এবং দাওয়াতও কবুল না করে তবে সে গোনাহপার হবে এবং গেয়ো আচরণ হবে । কেনোনা, এটি 
মেজবানের সংগে ঠাট্টা-কৌতুকের নামান্তর । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি আমাকে একটি খুরের 
জন্য দাওয়াত দেওয়া হয়, তাহলেও আমি অবশ্যই সে দাওয়াত কবুল করবো । এর দাবি হলো, এটা সুন্নতে মুয্ান্কাদা । অন্যগুলো এর 
বিপরীত। হিদায়া ব্যাখ্যাতাগণ সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন বে, এটি ওয়াজিবের নিকটবতী । তাতারখানিয়াতে ইয্সানাবী' হতে 
বর্ণিত হয়েছে, যদি কাউকে কোনো দাওয়াতে আহবান করা হয়, যদি সেখানে কোনো গোনাহ বা বিদআস্ত না হয় তবে ওয়াজিব হলো, 
তার দাওয়াত করুল করা৷ তবে তা হতে বিরত থাকাই আমাদের যুগে সবচেয়ে নিরাপদ । তবে ষদি নিশ্চিতক্ুপে জানা যায় যে, 
সেখানে কোনো বিদআত ও গোনাহের কাজ নেই, তবে সেটা ব্যতিক্রম । স্পষ্ট বিহয় হলো, এটিকে ওল্িমা ব্যতীত অন্য দাওয়াতের 


ক্ষেত্রে প্রয়োগ হবে । এর কারণ সামনে আসবে । বিষয়টি নিয়ে চিন্তা করুন । রদ্ধুল মুহতার : ৫/২৪৫ ০ 2৬৩১।) ১১৯ 4955 
০৪ ৬ তত 0৬ 4১ ৬ ৬দিএ 451 সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪ ৪৩৭ 


গত সতত ৩৯১৮১ ২১ততিতিসস সতত ৪৯৮৯৬০৬৯০০৯ ন৬ ৯৫০ ৪৬৩৬৫ ত৯কত ত৬৬৯৮ ৬ ০৮৯৮ ৬জ ১৩১৪৩ উ ৯৯১ বর ত১ ৪৯ ৮৯৬কিজতককউতিক উরি চ ৪৬ ৬৬৯৩০ ০৯৯ কক ক৪৮কও ৪৯৮৮৯৬৮৪১০৯ ৪ ৬৪৩৪ক৮৮৯-০৬০১০৪ ০৩৭ ৪০৪০০৪০০১০৪২১০ 


১০১ ৯৪ 02 ডা এ] লে 09৮ ৪৬ এ এত 
অনুচ্ছেদ-১২. দাওয়াত ব্যতীত যে ওলিমায় আসে তার প্রসংগে মেতন পু ২০৮) 


লো ৯৫ এ ও ১০৫: এ কি 3৫১৮১ তো 2 58157 
৫ ৩০৪ 55 ও 6 ০৮ ১ ৬৮০ এ ৫ ৪ 9855 ৮৬৪58 245 ৪ এএ 


রক ২০ এ ০০ ক ও রাদাঞিলানলা তান 


£ 5 - 


০৯০৩৪ তি এ! 2৩3০ এ ০০০৪ 455০4 091525৯85৬৭ 83৮ রে 
রড এ এব এ ওত ০ 

১১০১। অর্থ : আবু মাসউদ রা. বলেন, আবু শু'আয়ব নামক এক ব্যক্তি তার গোশত বিক্রেতা এক 
গোলামের নিকট এসে বললো, আমার জন্য পাঁচজন লোকের জন্য যথেষ্ট হয়, এমন খানা পাকাও। কেনোনা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমি ক্ষুধার চিহ্ন দেখতে পেয়েছি। বর্ণনাকারি বলেন, 
তারপর সে খানা পাকালো। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠিয়ে 
তাকে ও তার সংগে উপবেশনকারিদেরকেও দাওয়াত দিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উঠে দীড়ালেন, তখন তাদের পেছনে বিনা দাওয়াতে এক লোকও চলে এলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন দরজা পর্যস্ত পৌঁছলেন, তখন বাড়িওয়ালাকে বললেন, আমাদের সংগে এক ব্যক্তি পিছে পিছে 
চলে এসেছে। যখন তুমি আমাদের দাওয়াত দিয়েছিলে সে তখন আযাদের সংগে ছিলো না। যদি তুমি তাকে 
অনুমতি দাও তবে সে প্রবেশ করবে। তখন বাড়িওয়ালা বললেন, ঠিক আছে, আমরা তাকে অনুমতি দিলাম। 


সুতরাং সে যেনো প্রবেশ করে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ১.৯ 
তিনি আরো বলেছেন, হজরত ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
দরসে তিরমিযী 
০৬ ৩০৮০১ ০৯৯ ৬৬ ০৪ তি ৮১ উল 4০০০৯ পল 2 এ 2 এ ০০০ ১১৬৯৪ তম সপ ৩০ 
**0৯:3 41021 3৪ : 03 ০0৯১ 4) ০৪ 
এ থেকে বুঝা গেলো, বিনা দাওয়াতে কোনো ব্যক্তিকে দাওয়াতে নিয়ে যাওয়া অবৈধ । হ্যা, দাওয়াতদাতার 
অনুমতি হলে সেটা ব্যতিক্রম । 
প্রশ্ন : তবে এর ওপর হজরত জাবের রা.-এর একটি ঘটনা ছ্থারা প্রশ্ন হয়, ষে ঘটনাটি ঘটেছিলো খন্দকের 
যুদ্ধে । তাছাড়া হজরত আবু তালহা রা.-এর সংগেও এমন একটি ঘটনা ঘটেছিলো বলে বর্ণিত আছে। এই দুটি 





*** সহিহ বোখারি : ২/৮১৭, 3১৯) ৯০০] 3438 ০৯০৪ 53৩ ৭২০০৫) সহিহ মুসলিম : ২/১৭৬, ৪ ১ ১১4১৩ 
১০ ৯৯ ১৬৭ ০০ ৪০ 4615 -৬ 1 সকেলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৪৩৮ 


সঠক$কশ্রও কনর ককরীককঞঞ্$৬র৮+৪৬ক০ক ১৪ কনা ত৩৪$৬৬ককক৯পক্কএত৬১কক তরি সিতকিসপশনকশীক একশত ই ঠিশতি- 


কখবন্মকীককখীকব্জজকক-সস্ক্রক০স্রঞ্কঠকককককতক্রজককিক্ড এব একতএখএজএকম ০৬০১ করকক$৮৬৬১ ৪ কত্জরকজডকন্ররুককণি- ০৬৩৯৭ ক *কককককর কক * কনক পীর্যাজীজতীক কিনল 


ঘটনায় প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে বিনা দাওয়াতি একটি সংখ্যক দলকে সাথে করে নিয়ে 
গেছেন ।১০৮৫ 

জবাব : এর জবাব হলো, যে স্থানে দৃঢবিশ্বাস থাকে যে, দাওয়াতদাতার কষ্ট কিংবা সংকীর্ণতা থাকবে না, 
সেখানে এমন করা বৈধ । এসব ঘটনায়ও এমনই ছিলো । তাছাড়া এ দুটি ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের লক্ষ্য সেই মু'জিজার বহিঃপ্রকাশও ছিলো, যার ফলে খানা প্রচুর হয়ে গিয়েছিলো । স্পষ্ট বিষয় যে, 
খানা অলৌকিক ঘটমা রূপে বৃদ্ধি করে বিনা দাওয়াতি লোকজনকে নিয়ে যাওয়াতে, এতে দাওয়াতদাতার কোনো 
পেরেশানি বা উদ্বেগের আশঙ্কা ছিলো না। তাই এ ধরনের ঘটনা এ অনুচ্ছেদের হাদিসের বিপরীত লা ৯৮১ 


এট ডে ০৪৪৩ ও ৩ 
অনুচ্ছেদ-১৩ : কুমারি মেয়ে বিয়ে প্রসংগে (মতন পৃ. ২০৮) 


4 ৯ ৃ 12825725818 
০৯) 0৬ 0০৭ 545 1 ৪৮০ (1 ০৪৩ ম০এ 33 2 05 এ) ৯০ 0৪ ১৯ ০৪ 22 
লিটিত টি প $০ পা চি. ২০০ ক চিজ তে ৮০ পি রিটিঠিত প পাত ছি এ শর্ট পতিত ৫৫ঠ৮১৫ ০৪ 
৫8৫ 02১০5৫১৫505 9৬ 0 08 03 408 5 ডি 158 এ ০ এএএ £ এ ও 
22882 5৮ ৮ ৩০০ লা 25:2228224 ৮৮০০ ৬ রি পে 
215৩ 05 6 2 ১০ 259 লি ভএ এড এব ২ এ! 2০১) 
১১০২। অর্থ : কুতায়বা...হজরত জীবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, এক রমণীকে আমি বিয়ে করে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি বললেন, জাবের! তুমি বিয়ে করেছো? আমি বললাম, 
হ্যা। তিনি বললেন, কুমারি না বিধবা? আমি বললাম, না, বরং বিধবা । তখন তিনি বললেন, কুমারি বিয়ে করলে 
না কেনো? তাহলে তো তুমি তার সংগে ক্রীড়া-কৌতুক করতে পারতে এবং সেও.তোমার সংশে ক্রীড়া-কৌতুক 
করতে পারতো? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! (আমার পিতা) আবদুল্লাহ্‌ রা. সাত কিংবা নয়টি কন্যা 
রেখে শহিদ হয়েছেন। সুতরাং আমি তাদের তত্বাবধানকারিণী নিয়ে আসলাম। তিনি বলেন, তা শুনে তিনি 

আমার জন্য দোয়া করলেন 


রী 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উবাই ইবনে কাব ও কাব ইবনে উজরা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০৯২০ ০-০১। 





১০৭ দুটো ঘটনার জন্য দ্র. সহিহ মুসলিম : ২/১৭৮-১৭৯, ০৮০33 5 03 ৬] ৯১৪৮ 6১০৬০ 3১৯ ২০৩। -সংকলক । 

১০* তারপর যে বর্ণনায় হজরত আৰু বকর ও উমর রা.কে সংগে নিয়ে যাওয়ার উল্লেখ আছে, সেটাও ফেঞজনানের সংগে অকৃত্রিম 
সম্পর্ক ও নির্ভরতার ওপর ভিত্তি করেই ছিলো সুতরাং কোনো প্রশ্ন উত্থাপিত হবে না । এই ঘটনাটির জন্য দ্র. সহিহ মুসলিম : 
২/১৭৬-১৭৭। সংকলক । 


2৬% মি রা ৩৬৫ 
অনুচ্ছেদ-১৪ : অভিভাবক ব্যতীত বিয়ে না হওয়া প্রসংগে (মতন পৃ.২০৮) 
উপ 5১ 0০ ১3০ ও ৩০০ ৪ 0১55 ৭৫2 8 ০৮৪৫ ৩৩৪7 )1 0 
১১০৩ । জর্থ : আবু মুসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ব্যতীত 


কোনো বিয়ে নেই। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম তিরমিযী রহ.বলেছেন, হজরত আয়েশা, ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইমরান ইবনে হুসাইন ও 
জিনতা হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
5৩) ৯০৩০৫০৯ গ এ 5 ৪০ এ এ 4820 ও 58০05 7), £ 


পা লি তি রি পটে ৫ 


17৯5 38 দই ০০8৭ এ ৪ ছু ত 55 ৮০ ভি এন এ ৬৮ 3৩ 
4505 94834 

১১০৪ । অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৰলেছেন, অভিভাবকের 
অনুমতি ব্যতীত যে মহিলা বিয়ে করলো, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল । স্বামীর সংগে 


যদি স্বামীর সঙ্গে তার সহবাস হয় তবে তার জন্য রয়েছে মহর। কারণ, সে স্বামী তার লজ্জাস্থানকে হালাল করে 
নিয়েছে। যদি তাদের মধ্যে ঝগড়া হয়, মতপার্থক্য দেখা দেয়, তাহলে যার কোনো অভিভাবক নেই, তার 


অভিভাবক রাষ্ট্রপ্রধান । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১০.। 

অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, ইয়াহইয়া ইবনে সাঁয়িদ আনসারি, ইয়াহইয়া ইবনে আইউব, সুফিয়ান সাওরি 
ও একাধিক বর্ণনা হাফেজ ইবনে জুরাইজ হতে । 

ইমাম আবু ঈসা রহ. বলেছেন, আবু যুসা রা.-এর হাদিসের ব্যাপারে মতপার্থক্য আছে। এটি বর্ণনা 
করেছেন ইসরাইল, শরিক ইবনে আবদুল্লাহ, আবু আওয়ানা, জুহায়র ইবনে মুয়াবিয়া এবং কায়স ইবলে রূবি'- 
আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে । 

হজরত আসবাত ইবনে মুহাম্মদ ও জায়দ ইবনে হুবাব ইউনুস ইবনে আবু ইসহাক-আবু ইসহাক-আবু বুরদা- 
আবু মুসা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন । 

হজরত আবু উবায়দা হাদ্দাদ, ইউনুস ইবনে আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি তাতে “আবু ইসহাক হতে' শব্দটি উত্তেখ 
করেননি! 

ইউনুস ইবনে ইসহাক-আবু বুরদা- নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রেও এটি বর্ণিত হযেছে। 

শো"বা, সাওরি, জাবু ইসহাক-আবু সুসা- নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন, 
অভিভাবক ব্যতীত বিয়ে নেই। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৪৪০ 


ঠাসা ততত শতশত ২৯৯ত৩৯ি১তত ২ত৯৯৯৯ তক হিউকন ও ৯৯৪০ ৬৯৯৯৯৬৯৩৯৯০ ৪৯৩৬ ৬০ ০৩ ৮৯ জর কক পকীি৯ ৯ ০৯ ৯৯৪ এ ৯৫ উর ৬ ০৪ ৯০৪ ৮৮ ৩৩৪৭ ৪৯ কউকলত৯ ৪৯৮৯৪৪৪০৩৯০ ৯০০০৮৯১৯০৮০ সই ত৪ ৪৪৬০৯৭৪৪০৯৪ ৯৮৮০১৯৪৪৪০০৪৩৬০১০৪৯,০১০০১১৯১০-১১৪ 


হজরত সুফিয়ানের অনেক ছাত্র সুফিয়ান-আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা রা. সূত্রে উল্লেখ করেছেন। 
তবে এটি বিশুদ্ধ নয়৷ 

হজরত আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা-নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে যারা "অভিভাবক 
ব্যতীত বিয়ে নেই' হাদিস বর্ণনা করেছেন, তাদের বর্ণনাটি আমার মতে আসাহ। কেনোনা, আবু ইসহাক হতে 
তাদের শ্রবণ হয়েছে বিভিন্ন সময়ে । ষদিও শো'বা ও সাণ্ডরি বড় হাফেজ এবং অধিক সেকাহ এসব বর্ণনাকারি 
অপেক্ষা, যারা আবু ইসহাক হতে এ হাদিসটি বর্ণনা করেছেন। কেনোনা, তাদের বর্ণনা আমার মতে হকের সংগে 
অধিক সদৃশ ও আসাহ। কেনোনা, শো'বা ও সাওরি এ হাদিসটি আবু ইসহাক হতে একই মজলিসে শুনেছেন। 
এর দলিল মাহমুদ ইবনে গায়লান-আবু দাউদ-শো'বা-সুফিয়ান সাওরি সূত্রে বর্ণিত হাদিসটি । সুফিয়ান সাওরি 
আবু ইসহাককে জিজ্ঞেস করেন, আপনি কি আবু বুরদা রা.কে বলতে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ব্যতীত বিয়ে নেই? জবাবে তিনি বললেন, হ্যা । 

এ হাদিসটি দলিল করে যে, শো"বা ও সাওরি কর্তৃক এ হাদিসটি একই সময়ে শ্রুত হয়েছে। ইসরাইল আবু 
ইসহাকের ব্যাপারে মজবুত ও সেকাহ। 


আমি মুহাম্মদ ইবনে মুসান্নাফে বলতে শুনেছি, আবদুর রহমান ইবনে মাহদিকে আমি বলতে শুনেছি, আমি 
আবু ইসহাক হতে সাওরির যেসব হাদিস ফওত করেছি, সেগুলো কেবল তখনই, যখন আমি ইসরাইলের 
হাদিসের ওপর নির্ভর করেছি। কেনোনা, তিনি আবু ইসহাকের হাদিস পূর্ণাঙ্গরূপে বর্ণনা করতেন। 

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ অনুচ্ছেদে হজরত আয়েশা রা.-এর হাদিস হাসান। 
হাদিসটি হলো, অভিভাব ব্যতীত বিয়ে নেই । এটি ইবনে জুরাইজ সুলায়মান ইবনে মুসা-জুহরি-ওরওয়া-আয়েশা 
রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পাম হতে বর্ণনা করেছেন। 

হজরত হাজ্জাজ ইবনে আরতাত ও জাফর ইবনে রবিআ জুহরি-ওরওয়া-আয়েশা রা. সূত্রে লবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। হিশাম ইবনে ওরওয়া-তার পিতা-আয়েশী- নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিস জুহরি-ওরওয়া-আয়েশা- নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত হাদিসটির ব্যাপারে কালাম করেছেন। ইবনে জুরাইজ রহ. বলেছেন, 
তারপর আমি জুহরির সংগে সাক্ষাত করে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। সুতরাং 
ওলামায়ে কেরাম এ কারণে এ হাদিসটিকে জয়িফ বলেছেন। ইয়াহইয়া ইবনে মা'ইন হতে উল্লেখ করা হয়েছে, 
তিনি বলেছেন, এ অংশটুকু ইবনে জুরাইজ হতে ইসমাইল ইবনে ইবরাহিম ব্যতীত আর কেউ উল্লেখ করেননি । 
ইয়াহইয়া ইবনে মাইন বলেছেন, ইসমাইল ইবনে ইবরাহিমের স্বীয় কিতাবগুলো আবদুল মজিদ ইবনে আবদুল 
আজিজ ইবনে আবু রাওয়াদের কিতাবে সংগে মিলিয়ে শুদ্ধ করেছেন। তিনি ইবনে জুরাইজ হতে শুনেননি। 
ইয়াহইয়া ইসমাইল ইবনে ইবরাহিম-ইবনে জুরাইজের বর্ণনাটিকে জয়িফ সাব্যস্ত করেছেন। 
সাহাবায়ে কেরামের মতে, এ অনুচ্ছেদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস "অভিভাবক 

বিয়ে নেই'- এর ওপর আমল অব্যাহত। সেসব সাহাবায়ে কেরামের মধ্যে আছেন উমর ইবনে খাত্তাব 
আলি ইবনে আবু তালেব, আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু হুরায়রা রা. প্রমুখ । 

অনুরূপভাবে এটি অনেক ফুকাহায়ে তাবেয়িন হতেও বর্ণিত আছে। তারা বলেছেন, অভিভাবক ব্যতীত বিয়ে 
(দুরন্ত) নেই। তার মধ্যে আছেন, সায়িদ ইবনে মুসাইয়িব, হাসান বসরি, শুরাইহ, ইবরাহিম নাখয়ি ও উমর 
ইবনে আবদুল আজিজ প্রমুখ । 


সুফিয়ান সাওরি, আওজায়ি, মালেক, আবদুল্লাহ ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. এ মতই 
পোষণ করেন। 


ঠা তন তিতিপিকি ১৫৯০ তত ৮ত সকজক তত পতিত তউিতকরভি ৬০৬ কজজ৬৩ ত৯৮ক উকি চক কক+৩৬৩ ০৩০ 


82 ন্ তারা মোরা াায্রারার 


প্রথমে বুঝতে হবে, এখানে দুটি বিতর্কিত স্বতন্ত্র মাসআলা আছে। তবে এগুলোর মাঝে সংখ্যাগরিষ্ঠ সময় 
গড়-বড় এবং সন্দেহ সৃষ্টি হয়ে যায়। 


প্রথম মাসআলাটি হলো, মহিলাদের বাক্য দ্বারা বিয়ে সংঘটিত হয় কীনা? অর্থাৎ রমণী তার বিয়ে নিজে 
করতে পারে কিনা? 


দ্বিতীয় মাসআলাটি হলো, বিয়েতে অভিভাবকদের জন্য অনেক মেয়ের ওপর বেলায়াতে ইজবার অর্জিত হয়। 
প্রকাশ থাকে যে, এখানে শুধু প্রথম মাসআলাটি এ বিষয়। দ্বিতীয় মাসআলাটির জন্য ইমাম তিরমিযী রহ. 
পরবর্তীতে স্বতন্ত্র একটি অনুচ্ছেদ কায়েম করেছেন। অর্থাৎ, 1০813 ০৩ ১০০ ৬ ০৯0 ৪ এ এই 
মাসআলাটি সকিস্তারে ইনশাআল্লাহ এর অধীনে আলোচিত হবে। 


মহিলাদের কথায় বিয়ের বিধান 


অধিকাংশের মতে, মহিলাদের কথায় বিয়ে সংঘটিত হয় না। বরং অভিভাবকের কথা আবশ্যক 1৯৮৭ এতে 
বড়-ছোট, বিবাহিতা-অবিবাহিতা, জ্ঞানসম্পন্না ও পাগলী সব সমান। 


এর বিপরীত আবু হানিফা রহ.-এর মাজহাব হলো, মহিলাদের কথায় বিয়ের আক্দ হয়ে যায় । তবে শর্ত 
হলো, মহিলাকে স্বাধীনা এবং জ্ঞানসম্পন্না ও বালেগা হতে হবে 1১০০৮ 


হানাফিদেরকে খুব বেশি নিন্দনীয় সাব্যস্ত করা হয়েছে। কেনোনা, এতে আবু হানিফা রহ একা । বরং এই 
মাসআলাতে এমন অনেক ফকিহও তার সঙ্গ ত্যাগ করেছেন, যাঁদের মাজহাব সাধারণত আবু হানিফা রহ.-এর 





**: ছু, বিদায়াতুল মুজতাহিদ : ২/৭, 541 ০ ৬৯৩৩ ০১১৩ 401 আল-মাজন্' শরক্ছল মুহাজ্জাব :১৫/৩০২, ৯১ 
00 4 ০৮৯০৪ ৮ ৷ হাষলি এবং ইমাম ইসহাক রহ.-এর মাজহাবের জন্য দ্র. আল-মুগনি : ৬/৪৪৯, ১১৮; 05 4০০ ও 
৮৯ 3! 05 | আল্লামা ইবনে হাজম রহ.-এর মাজহাবের জন্য হত. মুহাল্লা : ৯/৪৫১, মাসআলা নং-১৮২১। -সংকলক । 


১০* দ্র, হিদায়া : ২/৩১৩, €45315 *88531 এ$ 44৪1 আবু হানিফা রহ. হতে এই মাসজালাত দুটি বর্ণনা আছে. একটি বর্ণনা 
মূল বক্তব্যে উল্লিখিত হয়েছে। অর্থাৎ, সাধারণত বিয়ে করা বৈধ। কুফুতে হোক কিংবা অন্যতর। অবশ্য গারজিয়ান ব্যতীত খেলাফে মুস্ 
[হাব। এটি হলো জাহেরি বর্ণনা দ্বিতীয় বর্ণনা হাসান ইবনে জিয়াদ হতে বর্ণিত। অর্থাৎ ধদি সে মহিলা কুফুতে বিয়ে করে তবে 
দুরুত্ত আছে। আর গরকুকুত্ে বিল্লে করলে দুরন্ত নেই। পরবর্তী অনেক আলেম এই বর্ণনার ওপর ফতওয়া পছন্দ করেছেন। 
কেনোনা, মুগ খারাপ হয়ে গেছে। -তাবয়িনুল হাকাইক : ২/১১৭, ৮441১ ০1১31 ৪১। 

আবু ইউসুফ রহ. হতে এই মাসআলাতে তিনটি বর্ণনা বর্ণিত আছে। তর প্রথম বর্ণনা অধিকাংশের মতো ছিলো। অর্থাৎ 
অভিভাবক ব্যতীত হলে সাধারণভাবে অবৈধ । পরবর্তীতে তিনি আনু হানিফা রহ_-এর প্রথম বর্ণনার দিকে প্রত্যাবর্তন করেছিলেন । 
অর্থাৎ, ব্যাপক আকারে বৈধ । যেটি জাহেরি বর্ণনা । 

এই মাসআলাতে ইমাম মুহাম্মদ রহ.-.এর দুটি বর্ণনা আছে। প্রথম বর্ণনাটি হলো, অভিভাবক ব্যতীত বিরে হলে অভিভাবকের 
অনুমতির ওপর এটি মওকুফ থাকবে। চাই বিয়ে কুফুতে হোক কিংবা গরবুফুতে। অবশ্য যদি কুফৃতে হয় এবং অভিভাবক অনুমতি 
না দেয়, তাহলে বিচারপতির উচিত বিয়ের আক্দ নবায়ন করা এবং অতিভাবকের কথার দিকে না তাকানো । তাঁর স্বতীয় বর্ণনা হলো, 
তিনি আবু হানিফা রহ.-এর প্রথম বর্ণনার দিকে প্রত্যাবর্তন করেছিলেন। সারকথা, আবু হানিফা রহ. এবং আবু ইউসূফ ও মুহাম্মদ 
রহ. এ ব্যাপারে একমত যে, শরযি আহকামের দায়িতৃধাগ্ত মহিলার ইবারত দারা বিয়ে সম্পাদিত হয়ে যায়। চাই কৃফুতে হোক যা 
গাইরে কৃফুতে। বিস্তারিত বর্ণনার জন্য ত্র. ফতহুল ফাদিয় : ৩/১৫৭ ৮55319 ০591 ০৯৯ মাবসুত-সারাখসি : ৫/১০ ৮ ৮৪ 
৬৭১ ০১ 1 সংকলক । 


শিউলী ককন 


দরসে তিরমিষী-৩য় শশ্ড ক ৪৪২ 
শি এক ঞ্কক্কউিকস+৩াকস্ডকককীকাড ঠক এস একর কতক কঞ্র কক ৯ক্উ+৪ কক এ কক 


গন 


অনুকূল হয়ে থাকে যেমন, ইবরাহিম নাখয়ি, সুফিয়ান সাওরি এবং আবদুল্লাহ ইবনে মুবারক রহ. প্রমুখ টি 
অথচ বাস্তব ঘটনা হলো, এই মাসআলাতেও আবু হানিফা রহ.-এর মাজহাব স্বতন্ত্র হওয়া সবেও নেহায়েত 
মজবুত, শক্তিশালী এবং মূল । 
১০৯০00০১৯৩৪ 0৭5৬৪ 0৮০ ৯৩৪ ক3 ০১ ০০৪৪ মএন তে 
সনদগতভাবে এই দুটি হাদিস সম্পর্কে কালাম করা হয়েছে। পরবর্তীতে শীগ্রই এ বিষয়ে আলোচনা 
আসবে। 





১» যেমন, ইমাম তিরমিবী রহ. এ অনুচ্ছেদে এর সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। -সংকলক। 

১ অধিকাংশ ওলামায়ে কেরাম ওপরযুক্ত দু'টি হাদিস ব্যতীতও আরো অনেক দলিল স্বারা স্বীয় মতের ওপর দলিল পেশ 
করেছেন। কয়েকটি গুরুতৃপূর্ণ দলিলের সারনির্যাস জবাবসহ নিম্নে প্রদত্ত হলো- 

১. আল্লাহ তা'আলার বাখী- ?5 ৮5331 । ১৯৫১ (সূরা নূর : জায়াত-৩২)। এতে অভিভাবকদের সম্বোধন করে বলা হয়েছে, 
অর্থাৎ যারা স্বামীহীন তাদেরকে বিয়ে দাও। এতে বুঝা গেলো, মহিলাদের নিজেদের বিয়ে করার অধিকার নেই। এই জিম্মাদারি 
অভিভাবকদের এজন্য বিয়ে করানোর বা দেওয়ার সম্বোধন তাদের দিকে করা হয়েছে। এই আয়াত দারা আল্লামা কুরতুবি মালেকি 
রহ স্বীয় তাফসিরে (১২/২৩৯), তাছাড়া অন্যান্য মুহাককিকিন অধিকাংশের মাজহাবের ওপর দলিল পেশ করেছেন। 

ভবে এর জবাব হলো, +44 শব্দটি ১/ এর বহুবচন । ?% বলা হয় যার স্থায়ী বা স্ত্রী নেই চাই পুরুষ হোক কিংবা মহিলা। স্বরং 
আল্লামা কুরতুবি রহ.ও এর বিশদ বর্ণনা দিয়েছেন। এর আলোকে আয়াতের অর্থ এই হলো যে, নারী-পুরুষ উতয়ের জন্য আফজাল 
প্থা হলো প্রত্যক্ষভাবে অভিভাৰক ব্যতীত বিয়ে করে তবে হুকুম কি হবে? এ ব্যাপারে এ আয়াতটি নীরব । অতঃপর যখন আয়ামা 
এর বাস্তব অর্থে বালেগ নর-নারী উভয্লে শামিল। এ কারণে বালেগ ছেলেদের বিয়ে অভিভাবকের মাধ্যম ব্যতীত সরাসরি 
সর্বসম্মতিক্রমে দুরুত্ত হয়ে যায়। কেউ এটাকে বাতিল বলেন না। এমনভাবে স্পষ্ট এটাই যে, যদি বালেগা মেয়ে নিজের বিয়ে নিজে 
করে ফেলে, তবে এটাও দুরন্ত হয়ে যাবে। তবে সুন্নতের খেলাফ কাজের ফলে নিন্দনীয় হবে। বিশেষতো মেয়ে । হজরত মুফতি শফি 
সাহেব রহ. মা"আরিফুস কোরআনে (৬/৪০৯) এ জবাবটিকে পছন্দ করেছেন। 

২ আল্লাহ তা'আলার বাণী- 1১১,$ ০০৯ ৩৯০১১০] ৯৯০5 3১। (সূরা বাকারা : আরাত-২২১। এ আয়াত দ্বারাও আল্লামা 
কুরতুবি রহ. অধিকাংশের মাজহাবের দলিল পেশ করেছেন ঘে, এতে সম্বোধন করা হয়েছে অভাভবকদেকে, মহিলাকে নয়। 

তবে এর জবাবও এই যে, বিয়ের মাসনুন ও মুস্তাহাব পদ্ধতি হলো, হানাফিদের মতেও এটাই যে, অভিভাবকগণ বিয়ে 
করাবেন। এই মুস্তাহাব পদ্ধতির প্রতি লক্ষ্য রেখেই অভিভাবকদের সন্দোধন করেছেন। এতে এর ওপর কোনো দলিল নেই যে, 
জানসম্পরা বালেগা মেয়ে যদি বিয়ে নিজে করে ফেলে তবে তার বিয়ে সম্পাদিত হবে লা। এর আরেকটি জবাবের জন্য প্র. 
উমদাতৃল কারি : ২০/১২১। 

৩. আল্লাহ তা'আলার বাণী : ১৯) 0১১3 ০৯ ৯৯১ ৷ (সূরা নিসা : আয়াত-২৫)। এ আয়াত হ্বারাও অধিকাংশের মাজহাবের 
ওপর দলিল পেশ করা হয়েছে । এতেও পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে। যদি বিয়ের ব্যাপারটি মহিলাদের ওপর সোপর্দ হতো, 
তবে অবশ্যই তাদের কথা উল্লেখ করতেন! 

এর জবাব হলো, বিয়ের সম্বোধন মহিলার দিকে অন্য আয়াত স্থারা প্রমাণিত । যেগুলোর উল্লেখ মূল বক্তব্যে হানাফিদের দলিলের 
আওতায় আসছে। তাছাড়া ওপরযুক্ত আয়াত হ্বারাতো হানাফিদের ঘাজহাৰ প্রমাণিত হয়। কেনোনা, এতে এর দলিল জাছে যে, 


মহিলার জন্য তার বীদিকে বিয়ে দেওয়ার অধিকার আছে। কেনোনা, আল্লাহ তা'আলার বাণী ০$১। ছারা উদ্দেশ্য হলো, গোলাম বাদি 


চাই নর হোক বা নারী । -আহকামূল কোরআন-খানবি রহ. : ২/২৩৯। 
৪. সুনানে ইবনে মাজায় হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো 
মহিলা কোনো মহিলাকে বিয়ে দিবে না এবং না কোনো মহিলা নিজে অন্য কাউকে বিয়ে করবে । কেনোনা, বেশ্যা মহিলাই কেবল 


নিজ্জেকে অন্যের নিকট বিয়ে দেয় । (১৩৫, ৬1১1 05 3 প)। 
এর জবাব হলো, এতে জামিল ইবনুল হুসাইন আল-আতাকি সম্পর্কে কালাম আছে। যদি তিনি সেকাহ বলে যে উক্তি করা 
হয়েছে সেটি অবলম্বন করা হয়, তবুও এই বর্ণনাটি দলিলবিহীন বিয়ে এবং পরকুফুতে বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে । যেমন, 


মোল্লা জালি কারি রহ. মিরকাতে (৬/২০৯, 2040 ৩১৩০] ২১৩ 488) ইঙ্গিত করেছেন । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২: ৪8৪৩ 


১ ইন বউ উন লৈ ইল বসা তত রহ 558558582 875 8822285585845875852৯552825225555255858155345512-28 


সংখ্যগরিষ্টের দলিলসমূহের বিপরীতে হানাফিদের নিকট দলিলসমূহের একটি বিশাল ভাশ্তার মওজুদ আছে। 
যেগুলোর সারনির্যাস নিয়েযুক্ত, 


১. কোরআনে কারিমে অভিভাবকদেরকে সম্বোধন করে এরশাদ আছে, 
সদ ৩93 ০৯০৯ ০) ৯১০০০ ১৩ ০৪৯ ০৬ ৪০এএ 0৪৮19 
এই আয়াত দ্বারা হানাফিদের মাজহাবের ওপর দু'ভাবে দলিল হতে পারে। 

১. এতে বিয়ের সম্বন্ধ মহিলাদের দিকে করা হয়েছে । যা এর দলিল যে, বিয়ে মহিলাদের কথায় সংঘটিত 
হয়ে যায়। ছ্বিতীয়তো এতে অভিভাবকদেরকে নিষেধ করা হয়েছে, যাতে মেয়েদেরকে সাবেক স্বামীদের সংগে 
বিয়ে বসতে বাধা না দেয়। এতে বুঝা গেলো যে, অভিভাবকদের জন্য মুকাল্লাফ শরিয়তের দায়িতৃথা্ত) 
মহিলার ব্যাপারে দখল দেওয়ার অধিকার নেই। এতে প্রথম দলিল ০১০). দ্বারা, আর দ্বিতীয়টি 0১০ 
(১০০ দ্বারা ৷ 

প্রশ্ন : তবে এর ওপর শাফেয়িদের পক্ষ হতে এই প্রশ্ন হয় যে, এই আয়াতটি তো আমাদের দঙলিল। 
কেনোনা, নিষেধাজ্ঞা তো তখনই সঠিক হতে পারে, যখন অভিভাবকদের বিয়েতে বাধা দেওয়ার ক্ষমতা থাকে। 
যদি মেনে নেওয়া হয় যে, অভিভাবক ব্যতীত বিয়ে সংঘটিত হতে পারে, তাহলে অভিভাবকদের নিষেধ করার বা 
বাধা দেওয়ার ক্ষমতাই থাকলো না। তখন নিষেধাজ্ঞা হবে নিরর্থক 1১৯২ 

জবাৰ : এর জবাব হলো, এখানে আইনগত এবং শরয়ি বাধা উদ্দেশ্য নয়; বরং নৈতিক ও সামাজিক চাপ 
উদ্দেশ্য । যা মহিলাদের ক্ষেত্রে সাধারণত ক্রিয়াশীল হয়।১৩৯ তাই এই আয়াতটি হজরত মাপকিল ইবনে ইয়াসার 
রা.-এর ঘটনায় নাজিল হয়েছে। যিনি স্বীয় বোনকে তার প্রাক্তন স্বামীর সংগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা 
দিচ্ছিলেন।১:* আয়াতের এই অর্থটি ০৯5 শব্দের বিয়ের সম্বোধন মহিলাদের দিকে করার ফলে আরো 
তাকিদপূর্ণ হয়ে যায়। 


১৯৫০১ ০৫90 ৩৪ 0৮ 0908০ ৮৯ ১ 0৪ ০৮১13 ২ 


৮৪১৮ ৮৯) 050 ৩০৯ ৬৯ ০০ 4] 0৯০ ১৩ ক 9৩ ০ 
৪. মুয়াস্তা ইমাম মালিকে১০৮* উম্মে সালামা রা. বলেছেন, 





*** আর যখন তোমরা মহিলাদেরকে তালাক দাও তারপর তারা তাদের ইদ্দত পূর্ণ করে ফেলে, তবে এবার তাদেরকে স্বামীর 
সংগে বিয়ে বসতে বারণ করো না । (সূরা বাকারা : আয়াত-২৩২)। -সংকলক । 


*** শাফেয়ি রহ. বলেন, আল্লাহ তা"আলার কিতাবে এটি সুস্পষ্টতম আয়াত যেটি দলিল করছে বে. অভিভাবক ব্যতীত বিয়ে 
বৈধ হয় না। কেনোনা, এখানে অভিভাবককে ধারণ করতে দিষেধ করা হয়েছে। অভিভাবক হতে বারণতো বাস্তবে তখনই হতে পারে, 


যখন নিষিদ্ধ ব্যক্তি বা বিষয় ভার হাতে (আয়ত্তে) থাকে । -মাবসুত-সারাখসি : ৫/১১, ৬১ ০৯ ৮৪ ০৭৩1 -সংকলক । 

*** এই আয়াত স্বারা হানাফিদের দলিল পেশ সম্পর্কে আলোচনার জন্য দ্র. আহকামুল কোরআন : (১/৪০০, 0 ০০৪ 
৬১ 24) 1 কেনোনা, বিষয়টি খুব আফবজাল । -সংকলক ৷ 

»০৯ স্ব, তাকসিরে কুরতুবি : ৩/১৫৮ 1 -সংকলক। 

স*শ সুরা বাকারা : আয়াত-২৩৪, পারা-২। -সংকলক। 

** সূরা বাকারা : আয়াত-২৩৩, পারা-২। -সংকলক। 


দরসে তিরষিষী-৩য় খণ্ড ৬ 888 


0$৫ ১১১1১ ৩৯০৪ ০৯০৯) ০০১৯০ ৮৯৮৯৪ ০ ০৬ এ8ি35 ম১ ১ কিখপটা এত 25 
৩৮৪ ৬১০3৯ 0) 551 ৮৯9 ৯3০ ৬ ৬1 955 ০০ ৬০৯০ শ 4490 25 এ এ) ০১৯২ 
55০ ০০ ১৯৩১৬ ০০০৯ 3৪ : 0৩ 540১ 4 59858 ০১০3 43৮০ এআ আাতসি এএ ০৯৮০ 

'সুবাই'আ আসলামিয়া রা. তার স্বামীর ইনতেকালের অর্ধমাস পর সন্তান জন্ম দিয়েছেন। তখন দুই ব্যক্তি 
তাকে বিয়ের প্রস্তাব দিলো । একজন যুবক, অপরজন বৃদ্ধ । তখন তিনি যুবকের প্রস্তাব গ্রহণ করলেন। তখন বৃদ্ধি 
বললেন, তুমি তো এখনো পর্যন্ত হালাল হওনি। অথচ তখন তার পরিবার ছিলো অনুপস্থিত । বৃদ্ধ আশা 
করেছিলেন, সুবাই'আর পরিবারের লোকজন আসলে তাকেই প্রাধান্য দিবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো । ফলে বিষয়টি তার সংগে আলোচনা করলেন, তখন তিনি বললেন, তুমি 
হালাল হয়ে গেছো । সুতরাং যার সংগে ইচ্ছা বিয়ে বসতে পার ।' 

৫, মুয়াত্তা ইমাম মালিকে১*৯* এবং বোখারিতে একটি হাদিস আছে।১৯* এক মহিলা নিজেকে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করেছিলেন। তিনি নিরবতা অবলম্বন করলেন এবং একজন 
সাহাবির আবেদনের ভিত্তিতে তার সংগে তাকে বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় মহিলার কোনো অভিভাবক উপস্থিত 
ছিলেন না। 

৬. তাহাবিতে হজরত উম্মে সালামা রা. হতে বর্ণিত আছে, 

১০৪: ৩ 54১53555495 ১১ ১১১৪ ৮০ ০৯ 4০ 2 0 ৭১৯৩ ৬ ০০ »৯ ৯ ৪ 1) ০0১৯) 

+০১৪০০৯,578 ৯৮১ 43১০ 40 এ কযা 0358 (এ তম ০৯) 19০ 

তিনি বলেন, হজরত আবু সালামা রা.-এর ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 

নিকট প্রবেশ করে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কোনো 

অভিভাবক তো উপস্থিত নেই। জবাবে তিনি বললেন, উপস্থিত-অনুপস্থিত কোনো অভিভাবকই এটা অপছন্দ 

করবে না। তখন তিনি বললেন, উমর! (আবু সালামার ছেলে) উঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সংগে বিয়ে দিয়ে দাও ৷ তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন।' 

এই বিয়েটিও হয়েছিলো অভিভাবক ব্যতীত । কেনোনা, হজরত উমর ইবনে আবু সালামা রা. তখন নাবালেগ 
ছিলেন ।১৪০১ সুতরাং তার বিয়ে প্রদান শরয়লিভাবে ধর্তব্য নয়। সুতরাং তাকে বিয়ের জন্য বলেছেন শুধু মজাক 
করে এবং এটা বলা অযৌক্তিক যে, এই বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ তত্বাবধানে 


হয়েছিলো । 
িিটিিিরিরীিটিরিটিটিটিটিতি টি টি টি 

১৯৯ ১৭০ 9519 ৯3) ৭১০ 55০ 555 53900 ৩৪1 তাছাড়া দ্র. সুনানে নাসায়ি : ২/১১৪, ০১৭৯) 2১০ ও 
৬৯3) 4০ ওঠ 501 সংকলক । 

৬৮ ৪৯৮-৪৯৯, ০৯]১ 9২০ ৬৪ *৬৯ এ। সংকলক । 

৯» (২/৭৬৭, শ-০ ৯১) ০০ ০ ম১৭ ০৩৮ ০০) । সংকলক । 

০ তাহাবি : ২/৮, 4৮০ ৬১ ১৯৯ 0049 ২১৬ নাসায়ি : ২/৭৬, এ ৩২) 0। -সংকলক । 

১৯০১ ইমাম তাহাৰি রহ. বলেন, তিনি তখন ছিলেন ছোট নাবালেগ শিশু । তাহাবি : ২/৮। -সংকলক। 


অন্ত আজি ক কন্ক আিগ্কন 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড 8৪৫ 


ততিহকিসঠহততকরতককিকতিতীকতজিতএ্কাকীএত একজন কককারজতকরনরাররসডকার জজ প্রীত এজক ক ্রনওবক তর ককিগাএকরীকুজখডউিকারাজ্রাক$৯৩কর ৫০৬৩ একরঞওককঞ্ঠকরেকিকএ৫০এএকতককতককককরাএ$$জতবকক গ্রাফ জ্রীক কত তক $৯রিকক্ককরকাকরীকরগাবাকরে্রত ওর ককউককএওকককএব্ককজকততএএচজতত ১ ক্তকনরএস্কাতকঞ্ক 


কেনোনা, সাধারণ তর্্াবধান তখনই প্রয়োগ করা হয়, যখন বংশগত অভিভাবক জীবিত না থাকে। 
৭. সিহাহ সিত্তার প্রসিহ্ধ হাদিস আছে, 
০১০০৩ 325 595 ০০ ৮8 ৬৯ লস : ০৩ ৮১০১ 4১৮০ 40] ১০ ক) 01 ০০০ ০০৬০ ৩% ০০ 
43০০2 ৬১013 ৮০২ 18১40 ৬॥ 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীহীন মহিলা তার অভিভাবক অপেক্ষা নিজের 


অধিক হকদার ৷ অবিবাহিতা মহিলার নিকট তার নিজের ব্যাপারে অনুমতি প্রার্থনা করবে । তার অনুমতি হলো, 
নিরবতা অবলম্বন করা ।" 


4” এর অর্থ, স্বামীহীন রমণী । হানাফিদের মতে এই শব্দটি বিবাহিতা ও কুমারি উভয় মহিলাকে শামিল 
করে। ইমাম শাফেয়ি রহ.-এর মতে এর দ্বারা উদ্দেশ্য শুধু বিবাহিতা মহিলা 1১৪০ যদি নিচে নেমে এসে ইমাম 
শাফেয়ি রহ.-এর ব্যাধ্যা গ্রহণ করা হয় এবং এর ছ্বারা শুধু বিবাহিতা উদ্দেশ্য হয়, তবুও এ মাসআলাটিতে এর 
দ্বারা হানাফিদের দলিল সঠিক । কেনোনা, কমপক্ষে বিবাহিতা সম্পর্কে এর দ্বারা দলিল হলো যে, সে নিজের 
ক্ষেত্রে অভিভাবক অপেক্ষা অধিক হকদার । 

৮. তাহাবি শরিফে+*০ একটি বর্ণনা আছে। হজরত আয়েশা রা. স্বীয় ভাতিজি হাফসা বিনতে আবদুর 
রহমান ইবনে আবু বকরের বিয়ে তার পিতার অবর্তমানে মুনজির ইবনে জুবায়র রা.-এর সংগে দিয়েছিলেন । এই 
বিয়েটিও হয়েছিলো অভিভাবক ব্যতীত। 

৯. কানজুল উম্মালে একটি হাদিস আছে যে, হজরত আলি রা. অভিভাবক ব্যতীত বিয়ে করতে তাকিদ 


সহকারে নিষেধ করতেন।”% কিন্ত যদি এমন কোনো বিয়ে হয়ে যেতো, তখন এটিকে অনুমোদন করে বাস্ত 
বায়ন করতেন ।১৪০৮ 





+৭ সহিহ মুসলিম, শন্দ মুসলিমের । (১/৪৫৫, ১১০০ 340) 9৮১ ০ ৩১ ৮৯- ১ ১৩), নাসারি ১ ২৭৩ 
এ কঠ এস 0১৯৯১ * আবু দাউদ : ১/২৮৬, অ এ$ 5৪৬ তিরমিযী : ১/১৬৪ ১১৪৭ ১০] ১৯ কঃ ৪৮ ৬ লজ, 
মুয়ান্তা (৪৯৮ 4৫৮4 $ (3315 55 ০01১৭ ১৪) । -সংকলক । 
সিল নবৰি রহ, বলেন, ওলামায়ে কেরাম বলেছেন, আই শদটির অর্থ এখানে বিবাহিত... । শরহে নববি : ১/৪৫৫। - 

1 

এপি ২৬, ২০০ তা১ ১৯৪ 0 ২০৮ -সংকলক। 

** আল্লামা শাবি রহ. বলেন, নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে অভিভাবক ব্যতীত 
বিয়ের ব্যাপারে হজরত আলি ইবনে আবু তালেব রা. অপেক্ষা এতো কঠোর আর কেউ ছিলেন না। এমনকি এ ব্যাপারে তাকে উপমা 
চি । কানজ্ঞুল উম্ঘাল : ১৬/৫৩১, নং-৪৫৭৭০ *11911 -সংকলক। 
কে দিযে হে অভি ক পে কেনে হন পেশ বরা হয, বে কোনে 
১৬/৫৩২, নং-৪৫৭৭৫। তাছাড়া দ্র., মুসান্নাফে ইবনে আবু শায়বা : ২/৪, পৃষ্ঠা নং-১৩৪ ৩.০ 0১ 1১ ০৮০ ১)৩] ৩৭। 

আবু কারস আল-আজাদি হতে বর্িত, জনৈক বর্ণবাকারি হতে তিনি বর্ণনা করেন যে, এক শ্রহিলাকে তার মা তার সম্মতিতে 


বিয়ে দিয়েছিলেন । এ মুকান্দসা হজরত আলি রা.-এর সামনে পেশ করা 
৮ হবো তিনি বললেন, তার স্বামী ফি তার সংগে সংগম করেছে? 
তাহলে বিয়ে বৈধ । -কানজ্জ : ১৬/৫৩১, মং-৪৫৭৭২। 


5১ 98815 ০3৬ সপ সু ড০ ৯৪ ৩৪০০৮ ৩5 2 ৩5 স৯পি জে সত ০৮ 
১৮এ। 9 কন ০০ 1১8 

হজরত উদ্মর ইবনে খাত্তাব রা. বলেন, কোনো মহিলা বিয়ে করবে না তার অভিভাবক কিংবা তার পরিবারের 
রায় দেওয়ার মতো ব্যক্তি, কিংবা রাষ্ট্রপ্রধানের অনুমতি ব্যতীত ।' 

এমনভাবে তিনি অভিভাবক ব্যতীত বিয়ের অনুমতি দিয়েছেন, তবে শর্ত হলো, রায়ের অধিকারি 
নিকটাত্তীয়ের জনুমতিতে হতে হবে। যদিও তিনি অভিভাবক নাই হোন না কেনো । দশটি দলিল পূর্ণাঙ্গ হলো । 

বাকি আছে, হজরত আবু মুসা ও আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। অনেক হানাফি এগুলোর 
জবাব দিয়েছেন যে, এ দুটি হাদিস সূত্রগতভাবে জয়িফ 1১০০ হজরত আয়েশা রা.-এর হাদিস এ কারণে যে, এটি 
ইবনে জুরাইজ-সুলায়মান ইবনে মুসা-জুহরি সূত্রে বর্ণিত। স্বয়ং ইবনে জুরাইজ বলেন, 4 5১৭ 55 ০ 
১৬] ৩5 55500106৪৫4 5545 তারপর আমি জুহরির সংগে সাক্ষাত করে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম, 
তখন তিনি তা অস্বীকার করলেন। বিষয়টি ইমাম ভিরমিযী রহ. এ অনুচ্ছেদে বর্ণনা করেছেন ।”+ 

তবে বাস্তব ঘটনা হলো, এসব প্রশ্নের কারণে এসব হাদিস সম্পূর্ণরূপে রদ করে দেওয়া যায় না। আবু মুসা 


রা-এর হাদিসে যে ইজতিরাব আছে তিরমিযী রহ. বিভিন্ন সুত্র হতে ইসরাইল ইবনে ইউনুস সূত্রটিকে প্রধান 
সাব্যস্ত করেছেন! ১১ এভাবে ইজতিরাবের অবসান ঘটে যায়। আয়েশা রা.-এর হাদিসের ওপর ইবনে 





আবু কায়স আল-আজাদি হতে বর্ণিত, জনৈক সংবাদদাতা তাকে হজরত আলি রা. হতে সংবাদ দিয়েছেন ষে, তিনি এক 
মহিলার বিয়ের অনুমতি দিয়েছেন, ঘে মহিলাকে তার মা তার সম্মতিতে বিয়ে দিয়েছেল। -কানজ : ১৬৫৩২, নং-৪৩৭৭৪। - 
সংকঙক। 

১৯০৭ কানজুল উম্মাল : ১৬/৫৩০, নং-৪৫৭৬২ ৮5193) | -সংকলক। 

১০ স্থয়ং তিরমিযী রহ. বলেন, আৰু মুসা রা.-এর হাদিসটিতে মতবিরোধ আছে। ইজতিরাবের বিস্তারিত বর্ণনা নিম্লেহুক্ত- এটি 
কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। ১. ইসরাইল শরিক ইবনে আবদুল্লাহ, আবু আওয়ানা, ভূহায়র ইবনে মুষ্লাবিয্া এবং কায়স ইবনে রবি' 
-আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা-নৰী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এটি বর্ণনা করেন। ২. আদবাত ইৰনে মুহাম্মদ 
ও জায়দ ইবনে হুবাব এটিকে ইউনুস ইবনে আবু ইসহাক-আবু হুরায়রা-আবু মুসা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে বর্ণনা করেন। তাছাড়া উবায়নদা আল-হাদ্দাদও এই সুত্রে বর্ণনা করেন। অর্থাৎ, আৰু ইসহাকের মাধ্যম ব্যতীত । ৩. ইউনুস ইবনে 
ইসহাক এটিকে আবু ইসহাক সূত্রে আবু বুরদা-আবু মুসা-নবী করিম সাল্পান্াহু আলাইহি ওয়াসাল্লাম সনদে বর্ণনা করেন। ৪- শো'বা 
ও সুফিয়ান সাওরি এটি আবু ইসহাক-আৰু বুরদা-নবী করিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেন। ৫. সুফিয়ানের অনেক 
ছাত্র এটি সুফিয়ান-আবু ইসহাক-আবু বুরদা-আবু মুসা সূত্রে বর্ণনা করেছেন৷ তবে এর ওপর ইমাম তিরমিষী রহ. সহিহ নয় বলে 
হুকুম লাগিয়েছেন। সৃতরাং তার সেই বর্ণনাটিই প্রধান, যেটি শো"বার অনুকুল এই ব্যাখ্যা হতে কয়েকটি কারণে এর ইজতিরাব স্পষ্ট 
হয়। এজন্য আলি কারি রহ. এ সম্পর্কে বলেন, এটি জয়িফ। এর সনদে ইজতিরাব আছে। মুঘ্তাসিল, মুনকাতি' এবং মুরসাল 
হিসাবেও তাতে ইজতিরাৰ আছে। -মিরকাতুল মাফাতিহ : ৬/২০৭, ৬১৩] ০০] 010 ১৮০৭১ ৩ কঃ 13 ০৯৪) - 
সংকলক । 

১৪০৯ তাহাবি রহ.ও এটি হজরত আয়েশা রা.-এর বর্ণনার জবাব হিসেবে বর্ণনা করেছেন । দ্র. তাহাৰি : ২/৬। 

১১০ এ স্থলে ইষাম তিরমিযী রহ.-এর আলোচনার সারনির্ধাস হলো, যদিও শো'বা ও সুফিয়ান সাওরি সমস্ত বর্ণনাকারিদের 
তুলনায় বড় হাফেজ ও অধিক সেকাহ, কিন্তু তাদের বিপরীতে ইসরাইল প্রমুখের বর্ণনা এজন্য প্রধান যে, এসৰ বর্ণনাকারি এ বর্ণনাটি 
আবু ইসহাক হতে বিভিন্ন সময়ে শুনেছেন । সবাই এ হাদিসটি আবু বুরদা-আবু মুসা-নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাক্সাহ সূত্রে 
বর্ণনা করেন। অথচ শো'ৰা ও সুফিয়ান আবু ইসহ্যক হতে এই বর্ণনাটি এক মজলিসে মুনেছেন। যার দলিল হলে! শো'বা বলেন, 
আপনি কি আবু বুরদাকে একথা বলতে শুনেছেন যে, 'রাসূলুন্টাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাৰক ব্যসীত কোনো 
বিয়ে নেই'? তিনি ৰললেন, হ্যা! তাছাড়া ইসরাইল আবু ইসহাক হতে বর্ণনা করার ক্ষেত্রে অধিক সেকাহ বাকি । এজন্য আ্বাবদুর 


জুরাইজের যে উক্তির কারণে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এর জবাবে ইমাম তিরমিযী রহ. বলেন যে, ইবনে 
জুরাইজের এই বাক্যটি ইসমাইল ইবনে ইবরাহিম ব্যতীত অন্য কেউ বর্ণনা করেন না। আর ইসমাইল ইবনে 
ইবরাহিমের শ্রবণ ইবনে জুরাইজ হতে সঠিক নয়। এজন্য ইয়াহইয়া ইবনে মা"ইন রহ. ইবনে জুরাইজ হতে তার 
বর্ণনাগুলোকে জয়িফ সাব্যস্ত করেছেন। সুতরাং তার উক্তির ফলে এ অনুচ্ছেদের হাদিসটিকে জয়িফ বলা 
মুশকিল । 

সুতরাং হানাফিদের পক্ষ হতে এসব বর্ণনার সহিহ জবাব হলো, হয়তো এগুলো তখনকার ক্ষেত্রে প্রযোজ্য, 
যখন মহিলা অভিভাবৰ ব্যতীত অকুফুতে বিয়ে বসে। আর হাসান ইবনে জিয়াদের বর্ণনা অনুযায়ি আবু হানিফা 
রহ.-এর মতেও তখন বিয়ে বাতিল। এই বর্ণনাটির ওপর ফতওয়াও 1১৯ কিংবা “)9 ১1 ০ এ তে না 


করার অর্থ হলো, পূর্ণাঙ্গতাকে অস্বীকার করা 1১১২ পক্ষান্তরে হজরত আয়েশা রা.-এর বর্ণনায় “05১ 1৫ 


এর অর্থ হলো, এমন বিয়ে উপকারি হয় না ।১৪১ তাছাড়া এই বর্ণনায় 141) ১১ ১৯১ 4.৬) ৩:৯৫১ শব্দ 
এসেছে। যার দাবি হলো, যদি অনুমতি নিয়ে নেয়, তবে মহিলার কথায় বিয়ে সংঘটিত হবে । 
যদিও ওপরযুক্ত ব্যাখ্যাগুলোর প্রতি মন দ্রুত এগোয় না। তবে ওপরোল্লিখিত দশটি দলিলের বর্তমানে 
এছাড়া কোনো গত্যন্তর নেই। এই অনুচ্ছেদের দুটি বর্ণনাকে অনুকূল বানাতেই হবে । বৈধতার প্রবক্তা ছিলেন। 
যিনি এ অনুচ্ছেদের দ্বিতীয় হাদিসের বর্ণনাকারি। তাহাবি শরিফে এ বিষয়টি এসেছে। তাছাড়া জুহরি রহ.-এর 
মতও হানাফিদের অনুকূল 1১১ যিনি আয়েশা রা.-এর হাদিসের বর্ণনাকারি। 
2! 03 ৪৩ ৩ ৩৪ 


4৮ গনী রি 


অনুচ্ছেদ-১৫ : সাক্ষ্য ব্যতীত বিয়ে না হওয়া প্রসংগে (মতন পৃ. ১০৯ 
১ ৯৮ ৯০৯ ৮০০ ৯৬ রি রি 2 & 5 ০৫ ০০ * লা 
০ ১৯৪৫৪ ০৯৪৪ ০9০ তি 405 5495 এন ৫০০ (758৫ ০8 ৩০ -১17০ 





রহমান ইবনে মাহদি রহ. বলেন, সুফিয়ান সাওরি-আবু ইসহাক সূত্রে বর্ণিত যেসব হাদিস আমার ফণওত হয়ে গেছে, সেগুলোর কারণ 
শুধু এই যে, আমি ইসরাইলের ওপর নির্ভর করেছি। কেনোনা, তিনি হাদিস পূর্ণাঙ্গক্ূপে পেশ করেন। -সংকলক। 
*১১ সূত্র পেছনে গেছে। -সংকলক। 

অনেক আলেম এই ব্যাখ্যাটিকে অচল বলেছেন । তারা বলেছেন, এতো শুধু সেসব ইবাদত ও নৈকট্য লাভের ক্ষেত্রে চলে 
যেগুলোর মধ্যে বৈধতর দুটি দিক তথা পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ দুটি দিক আছে। তবে যেসব লেনদেনে শুধুমাত্র একটি দিকই আছে, 
সেখানে নফি ফাসাদকে ওয়াজির করে। কিংবা অনুরূপ অর্থ বোধক উক্তি করেছেন৷ আমি বলবো, এই উক্তিকারক নফি কামাল ছারা 
উদ্দেশ্য করেছেন, বৈবাহিক আকদ মজবৃতভাবে হওয়ার পর ক্রি যুক্ত হওয়া তথা যে ক্ষেত্রে অভিভাবকের প্রশ্ন তোলার অধিকার 
আছে সেখানে অভিযোগ উত্থাপন করা। সুতরাং যখন অভিভাবকের সম্মতিতে আকদ হবে সেখানে ত্রুটি থাকবে না। পক্ষান্তরে 


একথাটি যথার্থ । আত তালিকুস সাবিহ : ৪/১৭, ১৮ ৬৪ এসএ হু 0 ও তা9॥ ০১৪ 1-সংকলক। 

*১* আল্লাহ তা'আলার বাণী- ১-০১ 1১৯ ১ ৩ 0) সুরা আলে-ইমরান : আয়াত-১৯১) তে বাতিল শব্দটি এ অর্থেই 
ব্যবহৃত হয়েছে। তাছাড়া ০৮১ এর এক অর্থ এই হতে পারে যে, এমন বিয়ে দীর্ঘস্থায়ী হয় লা। (কারণ, কুক না হলে এবং সোহরে 
মিন্ছলের চেয়ে কম হলে অভিভাবক দাবি করলে তা খতম করে দেওয়া যায়।) বাতিল শন্দি এ অর্থে কবি লাধিদের কাব্যেও এসেছে । 
ভিনি বঙ্গেন, 4181 ১০ ০৯৮৩ ০5 31 অর্থাৎ, আল্লাহ ব্যতীত সব কিছু কষপস্থায়ী ও ধবংসোনুখ । -সংকলক। 

** মুসান্লাফে ইবনে আবু শায়ৰাতে (8/১৩৩, 3১9 4১ ৬1১ ০৯০ ৪9৯] ৩৭) মামার হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, 


আমি জহরিকে একজন মহিলা। সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, যিনি অভিভাবক বাতীত বিয়ে করেছেন। জবাবে তিনি বলেন, হদি এটি 
কুফ্কুতে হয়ে থাকে তৰে ভা! বৈধ । -সংকলক। 


১৪১৭২ 


টিারারার্র্র্যা ররর ব্রার রানির ঠ রিড 


ব্যতিচারকারিণী যারা নিজেদেরকে সাক্ষ্য ব্যতীত বিয়ে দিয়ো । 
ইউসুফ ইবনে হাম্মাদ বলেছেন, আবদুল আ'লা এ হাদিসটি ব্যাখ্যা পর্বে মারফু' আকারে বর্ণনা করেছেন, 
আর মারকু' আকারে বর্ণনা না করে মওকুফ আকারে বর্ণনা করেছেন তালাক অধ্যায়ে! . 
24524545 ব প ০৯৮৫০ সু 8 ৫55 ২ 8৪ ৯৪) 
১১০৬। অর্থ : কৃতায়বা গুনদার মুহাম্মদ ইবনে জাফর-সায়িদ ইবনে আবু আরবা সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা 
করেছেন । তবে তিনি এটিকে মারফু'রূপে বর্ণনা করেননি । এটি আসাহ। 


ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি সংরক্ষিত নয়। আমরা কাউকে এ হাদিসটি মারফু* আকারে বর্ণনা 
করেছেন বলে জানি না, শুধুমাত্র আবদুল আ'লা-সায়িদ-কাতাদা সূত্রে বর্ণিত মারফু' আকারের হাদিসটি ব্যতীত। 
আবদুল আ'লা-সায়িদ সূত্রে এ হাদিসটি মওকুফ আকারেও বর্ণিত আছে। তবে সহিহ হলো, ইবনে আববাস রা. 
হতে “দলিল ব্যতীত বিয়ে নেই'- হাদিসটি তার উক্তি আকারে বর্ণিত। অনুরূপভাবে একাধিক বর্ণনাকারি সায়িদ 
ইবনে আবু আরূবা হতে অনুরূপ বর্ণনা করেছেন মওকুফ হিসেবে । 

এ অনুচ্ছেদে হজ্জরত ইমরান ইবনে হুসাইন, আনাস ও আবু হুরায়রা রা. হতে হাদিস বর্ণিত আছে। 

এর ওপর সাহাবা ও তৎপরবর্তী তাবেয়িন প্রমুখ ওলামায়ে কেরামের মতে আমল অব্যাহত । তারা বলেছেন, 
সাক্ষী ব্যতীত বিয়ে দুরুত্ত নেই। পরবর্তী একদল আলেম ব্যতীত পূর্ববর্তী কোনো মনীষী এ ব্যাপারে আমাদের 
সংগে মতপার্থক্য করেননি। ওলামায়ে কেরাম শুধু এই ব্যাপারে মতপার্থক্য করেছেন- যখন একজনের পর 
একজনকে সাক্ষী রাখা হবে। ফলে কুফাবাসী প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেম বলেছেন, আকৃদে নিকাহের সময় 
একসংগে দু'জন সাক্ষী সাক্ষ্য না দিলে বিয়ে বৈধ হবে না। মদিনাবাসী অনেকের মত হলো, একজনের পর 
একজনকে সাক্ষী বানানো হলেও বিয়ে বৈধ যদি তার ঘোষণা দেওয়া হয়। এটা মালেক ইৰনে আনাস প্রমুখের 
মাজহাব । অনুরূপ বলেছেন, ইসহাক ইবনে ইবরাহিম মদিনাবাসী হতে মাজহাব বর্ণনার ক্ষেত্রে। অনেক আলেম 
বলেছেন, একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য হেলে) বিয়েতে চলবে । এটি আহমদ ও ইসহাক রহ.-এর 


মাজহাব এটিই। 
দরসে তিরমিযী 
০4৯) ০৯৪০ ৬০১১ ১১৬): 00 ২1১০১ 43১০ 401 ৫১০ ভি 0 ০4৮৮5 098 ১৪১৫ ০০ 
এই হাদিসের ভিত্তিতে অধিকাংশের মাজহাব হলো, সাক্ষী ব্যতীত বিয়ে সংঘটিত হয় না। অবশ্য ইমাম 
মালেক রহ. সম্পর্কে বর্ণিত আছে, তিনি শুধু ঘোষণা দেওয়াকে যথেষ্ট মনে করতেন ।১১১ কিন্তু এই হাদিসটি তার 
বিপরীত দলিল 1৯৪১৭ 





১৯১৫ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রহকার 
বর্ণনা করেননি । -তিরমিষী : ৩/৪১১, নং-১১০৩। সংকলক । 

১4১১ দ্র, বাদায়িউস সানায়ে : ২/২৫২ ১১] ১০১ ০০৪ ৮০1 কাসানি রহ. এ স্থালে ইমাম মালেক রহ.-এর মাজহাব 
বর্ণনা করতে গিয়ে বলেন, “ইমাম মালেক রূহ. বলেছেন, সাক্ষ্য শর্ত নয়৷ শর্ত হলো, ঘোষণা দেওয়া। সুতয়াং যদি বিয়ে আকুদ করে 
এবং ঘোষণা দেওয়ার শর্ত করে তবে বিয়ে বৈধ হয়ে যায়। যদিও সাক্ষীরা উপস্থিত না থাকুক । আর যদি সাক্ষীগণ উপস্থিত থাকে 
এবং তাদের নিকট এ বিয়ের কথা গোপন রাখার শর্ত করে, তবে বিয়ে বৈধ হবে না। -সংকলক 

১৪১৭ অ্চচ ইমাম মালেক রহ.-এর দলিল হলো, ব্যভিচার হয় গোপনে । যার দাবি হলো, বিয়ে প্রকাশ্যে হওয়া । যাতে উভয়ের 
মাঝে পার্থক্য হয়ে যায় । এজনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে গোপনে বিয়ে সংক্রান্ত নিষেধান্ধা আছে । হজরত 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2৪৪৯ 


খতন ককক্িকব্র নক ঝডখ্ককক্রকঞ্ঞণীককক কন ওক *রুজস্ঠডক্গাককিবাডতও্রডএককক৬কওকার ক ঞ্রনাক কক জর চ্করাত্ককর৫৬ক৪ক৬ররাডতককক৬ডককরকড৩ক৭৩/২০ ৬৬ ঠজরাবীককডওএরাক৬+৬৬$৯ক৪কএ কবর করত ডক এও৩৩-+৯৪$৬৪০৬৯৪৫০৬৭ক ঠক ঞ্জজর০৯৪৪-৪ক৪এককক্কএঞঞ্এক ক্জাকিককনকঞকতিক 


তিরমিযী রহ. ইমাম মালেক রহ.-এর মাজহাবের ব্যাখ্যা এমনভাবে দিয়েছেন যে, একই সময় দুইজন 
সাক্ষীর উপস্থিতিকে আবশ্যক মনে করতেন না। বরং যদি একের পর এক দুইজন সাক্ষীর সামনে বিয়ে হয়ে যায়, 
তবুও বৈধ । তারপর এখানে হানাফিদের মূলনীতির ওপর একটি প্রসিদ্ধ প্রশ্ন আছে। 


প্রশ্ন : এটি হলো, কোরআনে কারিমের আয়াতে 
১1 ০১০ ০] ০:১০ ১৭1 ১৯৫১৬৪?? 

দলিলের কোনো উল্লেখ নেই । কাজেই খবরে ওয়াহেদের ভিত্তিতে এর ওপর কিভাবে বৃদ্ধি করা যায়? 

জবাব : ফখরুল ইসলাম বজদবি রহ. এর এই জবাব দিয়েছেন যে, দলিলের শর্তের হাদিসটি মশহুর বা 
প্রসিদ্ধ । যা থেকে কিতাবুল্লাহর ওপর বৃদ্ধি বৈধ । তবে শায়খ ইবনে হুমাম রহ. এই জবাবটি প্রত্যাখ্যান করতে 
গিয়ে ইবনে হাববান রহ.-এর এই উক্তি বর্ণনা করেছেন যে, এই অনুচ্ছেদে হজরত আয়েশা রা.-এর একটি 
মারফু' হাদিসের যে “১০ ১১১১১ 515 31 0 ১ শব্দ বর্ণিত আছে, ১১৯ এছাড়া আর কোনো সহিহ 
হাদিস নেই । 


স্বয়ং শায়খ ইবনে হুমাম রহ.-এর একটি জবাব এই উল্লেখ করেছেন যে, ০১* ৮5] ৮০ ৮০1 ৯৯০১৩”? 


“৪০ আয়াতটি ০১৯) 4১০ ০১০৬ ৮৬০" 1 কেনোনা, এর ব্যাপকতা হতে মুহাররামাত স্বয়ং 
কিতাবুল্লাহতেই ব্যতিক্রমভুক্ত বা খাস করে নেওয়া হয়েছে ।১*২০ সুতরাং এবার খবরে ওয়াহেদ দ্বারা এতে 
অতিরিক্ত তাখসিস (বিশেষিতকরণ) হতে পারে ।১২, 


আবু হ্রায়রা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে বিয়ে করতে নিষেধ করেছেন। -মাজমাউজ জাওয়াইদ : 
৪/২৮৫ ৮ 5 ১৩ মু'জামে তাবারানি আওসাত সূত্রে । তাছাড়া তিরমিযী : ১/১৬১, ০। ০১০1 ৬৯ “৯৯৩ তে পেছনে 
বরনাটি উল্লেখরা হয়েছে যে, ₹ 24 153০1 হানাফিদের দলিল এ অনুচ্ছেদের হাদিস ব্যতীত সেঁসব বর্ণনা যেগুলোতে 
সাক্ষীগণকে বিয়ের জন্য আবশ্যক সাব্যস্ত করা হয়েছে। দ্র. মাজমাউজ জাওয়াইদ : ৪/২৮৫-২৮৭। 

বাকি আছে, ১] 05০ ০০ এ$১ হাদিসের ব্যাপারটি । এর জবাব হলো, বাস্তবে গোপন বিয়ে হলো সেটি যাতে কোনো সাক্ষী 
থাকবে না। আর যে বিয়েতে সাক্ষী থাকবে, সেটি প্রকাশ্য বিয়ে, গোপন বিয়ে নয় । কেনোনা, কোনো বিষয় দুই ব্যক্তি হতে অতিক্রম 
করলে তখন সেটি গোপন থাকে না। এ জন্য কবি বলেছেন, ৮৯৯) ১০ 2১8 45 ০ (5৭ ১৬০0৬ ৮ এ১৮3 অর্থাৎ, তোমার 
গোপন কথা সেটি, যেটি একজনের নিকট গোপন থাকে, পক্ষান্তরে তিনজনের নিকট যে গোপন তথ্য জানা হয়ে গেছে সেটি গোপন 
শয়। 

বাদায়িউস সানায়ে -কাসানি : ৪/২৫৩। -সংকলক। 

১৪১৯ সূরা নিসা : আয়াত-৩, পারা-৪ | -সংকলক। 

১১৯ দ্র, মাওয়ারিদুজ জামআন ইলা জাওয়াইদে ইবনে হাব্বান : পৃষ্ঠা“৩০৫, নং-১২৪৭, ১৪৬-১১ ৬151 ৬২ ৮৯ ০ এ 
আল-ইসহান ৰিতারতিবি সহিহ ইবলে হাব্বান : ৬/১৫২, নং-৪০৬৩। ৬৭২ 5১০ ৬১৬০3 ০13 ৮ 000 ৬৩ 5৭ ওঠ 599 
৬1১1 -সংকলক ৷ 

১৯২০ ০5০4 ০59০ ০১৯ -সূরা নিসা : আয়াত-২৩, পারা-৪ 1 -সংকলক। 

১২১ ফতন্থল কাদির : ৩/১১১, কিতাবুন নিকাহ । -সংকলক । 
দরসে ভিরাতিফী -২৯ক 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ২: ৪৫০ 


ক পাত করীসককিবকজাজজজানরক্বী কল্প কীক ক ০ কল এ "জনাব বীজকীক কজ্কক কিক জজককনকরজ কত ককরানবীততকরানঝকীউকককীকস কাজ কক তকক$ অজ কাডীজ তক কও উকীিকতিক উকি তারকরকক ১৩ ক করত ৬০৬৩ ১৯৬৯-৬৮৬৬এ৪ককরন্৬এ কক) ক০৮$-৮৮কজ৪তজ১ককক শক কত+৮৮৩$ কত ১৯৯ ১৮০০০ ০৯কলত কিক হত ৭৬ ০৪ 


04) ওঠ 059১43০৯3৪১ ১৯৪ 2 ৬ ০৯ ০৯ 035 

এটি হানাফিদের মাজহাব । অর্থাৎ, বিয়ে ষেমনভাবে দুইজন পুরুষের সাক্ষীতে সংঘটিত হয়ে যায়, এমনভাবে 
একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষীতেও হয়ে যায় ।৯২২ ইমাম আহমদ রহ.-এর মাজহাবও এটাই 1১৪২৩ 
অথচ ইমাম শাফেরি রহ.-এর মতে বিয়েতে দুইজন পুরুষের সাক্ষী আবশ্যক । মহিলাদের সাক্ষী এ ব্যাপারে 
ধর্তব্য নয় 1৯১২৪ 

ইমাম শাফেয়ি রহ.-এর দলিল ১০ ০5২৯). বিশিষ্ট বর্ণনা । এতে পুরুষ লিঙ্গের শব্দ ব্যবহার করা হয়েছে । 
তবে এ দলিলটি যে, জয়িফ, তা বলার অপেক্ষা রাখে না। কেনোনা, ওরফে দুই সাক্ষীর অর্থে সেসব লোক এসে 
যায়, যারা সাক্ষের নেসাব পূর্ণ করেন। বস্তুত সাক্ষের নেসাব কোরআনের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি নিয়েযুক্ত' 


45১৮0 ১৭১ ০৯০৪ ০১৯31559008 ০1৯০ ০০ ০৯৯৫1 ১৫০) 
'তোমরা তোমাদের পুরুষদের হতে দুইজন সাক্ষী রাখো । যদি দুইজন পুরুষ সাক্ষী না থাকে তবে একজন 
পুরুষ ও দুইজন নারী 1” 


কি জী ৬ মা পা ০ 
050 7০০৯ ৪ ৯ ০ ক 
অনুচ্ছেদ-১৬ : বিয়ের খুতবা প্রসংগে (মতন পৃ. ২১০) 
৬ ০২526 25৫৮, বর্ট ও ৯৩৭৩ 
৪ এ এ কা 0৮ 5535 এএ। ৪৮০ এ] 0525 (৮ এর ঞ। এ ১৮০ 70158 


২ 2০৮০৫ ঠক ঠা বর্পাণ ১ তে ভর্তির ০ 2 প্5 ১5৬৩৫ . 22:58 
এ) 4০৯০5 এ 8০ 2১০ ০৪৪৮৪ 59203 40 ৪৯ চি তি সিউিআ। ৩৩ 2৯৭ 
454 4548 ধ্িঃ ও ও ডি ক্র এ এ| 3৪০ 35 এ বিএ 
15454554545 ক্র ৫ ও টি হি এ 2৫ ০৮৪১৭ এ খু 


পেত 25 পলিপ +/ ৮6০০ 56 লিন ০ ৯5৫ 28 £ ৫৯৫১০ পাজ নি 
2221 (১৮ 35৪1 589 40152) ০ 28১০ 95 এএ 44 20915 0০০ চি 





»২২ হিদায়া ফতহুল কাদিরসহ (৩/১১০), নিকাহ এবং (৬/৪৫)। -সংকলক। 

“** যেমন, তিরমিযী এ অনুচ্ছেদে বর্ণনা করেছেন। অথচ আল-সুগনি মুহাম্মদ রহ.-এর আসল বর্ণনা শাফেয়িদের মত । ইবনে 
কুদামা রহ. ইমাম আহমদ রহ.-এর একটি বর্ণনা হানাফিদের অনুক্ল হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছেন। -সংকলক। 

*** আল-মুগনি : ৬/৪৫২। -সংকলক । 
সূরা বাকারা : আয়াত-২৮২, পারা-৩। ইমাম শাফেয়ি রহ. প্রমুখের একটি দলিল ভ্কুহরি রহ.-এর একটি বর্ণলা । তিনি 
বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চলে এসেছে যে, মহিলাদের সাক্ষ্য গ্রদান দণ্ডবিধি বিয়ে ও তালাকে 
অবেধ। এটি আবু উবায়দ রহ. বর্ণনা করেছেন আমওয়ালে। তবে প্রথমতো এটি খবরে ওয়াহিদ । ষেটি কোরজানে কারিমের মূকাবিলা 
করতে পারে না। তাছাড়া তাতে সৃত্রগত বিচ্ছিন্রতাও আছে । -সংকলক । 


১৪২৫ 


দরসে ভিরিষিযী -২৯খ 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৮৪৫১ 


১১০৩৭ অর্থ : আবদুল্লাহ রা. বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লাম নামাজের ও 
বিয়ে ইত্যাদির হাজতের তাশাহহুদ শিখিয়েছেন । তিনি বলেছেন, নামাজের তাশাহুদ হলো আত্তাহিয়্যাতু....এবং 


হাজতের তাশাহহুদ হলো, ০] & ১৯] 0) । তিনি বলেছেন, আর তিনটি আয়াত পাঠ করবে । 
আবার বলেছেন, সুফিয়ান সাওরি তিনটি আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, 
০১ ৩৯ ৫8৯ ৬১ ০০) 1995 এ ভয় 9) (০52৬৬ 93 9) 55০ ১3 4300 ৩৯ ০1 1980) 
401 ০) 2৯০13 43 ৩৯৮৮ ভঞ। 401198035৮9 1555 ১৩০ 5 253 ৯35 তত ৯১ ৮৯ 
2331 (১১০ 958 19158 401150) 708০ ৮৪০ ৩৬ 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, আবদুল্লাহ রা.-এর হাদিসটি ০১৬৬। 

এটি বর্ণনা করেছেন, আ"মাশ আবু ইসহাক-আবুল আহওয়াস-আবদুল্লাহ- নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সৃত্রে। শো"বা এটি বর্ণনা করেছেন আবু ইসহাক-আবু উবায়দা-আবদুল্লাহ- নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সৃত্রে । 

টানা রা চি ১০০০০7775 


1 সিরা পতি %5৯০ 


লে 57555852581 35555 0৩০ নিত 
২] ৬ 
১১০৮। অর্থ : আৰু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব খুতবাতে 
তাশাহহুদ নেই, সেগুলো কুষ্ঠরোগাক্রান্ত হাতের মতো। 
ইমাম তিরমিবীর বক্তব্য 
ইমাম আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ১.১ ০১৯০ ০৯ 
৩১৬ ১১৩1৬৪১ ...এ। ০০১ ৯৪১০ 4০ ০৮১৯ ০ ০৯৮০ ০০০ 2 95 এ০। ৯০ ২ 
০০০ ০০ (৫৯ ৪ 93180 ০৭ দর উ ১০২৭০১৭০ তেও 3 ০১১5 33 আপ ৯ 41905 
এ 01 ৯০313 ০৮০১০ ভও এ০ 193 5১31585 ১৬০ পতি ৪ 35 ক ৯১ ৪৯৪ 
১৪২৯ ৯১০ 3:810589 40 190 ০৯৮৩৪) ০35 


লক্ষ্য-উদ্দেশ্য হিসেবে এই তিনটি আয়াতের কোনোটিতেও বিয়ের উল্লেখ নেই । অথচ কোরআনে করিমে 
বিয়ে সংক্রান্ত একাধিক আয়াত আছে। তবে সেগুলো ছেড়ে ওপরুযুক্ত তিনটি আয়াত অবলম্বন করা হয়েছে । এর 


৯২ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্চি অনুযায়ি এ হাদিসটি তিরমিযী বাতীত সিহাহ সিতার অন্য কোনো গ্রন্থকার বর্ণনা 
করেননি । সুনানে ভিরমিহী : ৩/৪২৩, নং-১১০৫ 1 -সংকলক । 

৯২৭ সূরা আলে-ইমরান : আয়াত-১০২, পারা-১২। -সকেলক । 

»২* সূরা নিসা: আয়াত-১, পারা-৪ । সংকলক । 

২৯ সুরা জানাব : আয়াম্ক-৭০, পাযা-২২। -সংকলক । 


88257455558 রনো ভিরমি বর উড .........১:১০১৬০০১০১১০০৯৩ 
কারণ, কোথাও সুস্পষ্ট আকারে নজরে পড়েনি । তবে মুফতি শফি রহ.-এয় হিকমত এই বর্ণনা করেছেন যে, এই 
তিনটি আয়াতে ভাকওয়ার হুকুম যৌথ । বিয়ে এমন একটি লেনদেন যে, তাতে স্থামী-স্ত্রীর সম্পর্ক সুমধুর বূপে 
গড়া এবং পারস্পরিক অধিকার আদায় তাকওয়া ব্যতীত সম্ভব না 1৯০ 


এগ এ ১০9৭ ৫৯ 5 পার্থ 
অনুচ্ছেদ-১৭ : কুমারি ও বিধবার অনুমতি নেওয়া প্রসংগে মেতন পৃ. ২১০) 
৩45 2 8 পে ০ +5 ঞ ০০ এ 35008: 0৬5৯ ০5 -71,৭ 
৪৯৮৫০ যে »৯০১৯০৮৫৭১% 
৩১০০] ৬5 0500 এ 20 তে 
১১০৯। অর্থ : হজরত আবু হুরায়রা রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
বিধবার অনুমতি ব্যতীত তাকে বিয়ে দেওয়া যাবে না এবং কুমারির অনুমতি নেওয়া ব্যতীত তাকে বিয়ে দেওয়া 
যাবে না। আর তার অনুমতি হলো নীরবতা । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর, ইবনে আব্বাস, আয়েশা ও "উরস ইবনে “আমিরা রা. হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ৮৯০ ০ 


এর ওপর ওলামায়ে কেরামের মতে আমল অব্যাহত যে, বিবাহিতাকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া 
যাবে না। যদি তার বাপ তার অনুমতি ব্যতীত তাকে বিয়ে দেয়, তারপর সে বিবাহিতা রমনী এ বিয়েকে অপছন্দ 
করে, তবে এ বিয়ে সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে বাতিল বিয়ে। 

ওলামায়ে কেরাম কুমারিদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মতপার্থক্য করেছেন, যখন তাদেরকে পিতাগণ বিয়ে 
দেয়। কুফাবাসী প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মত হলো, যখন বাপ কুমারি বালেগা মেয়েকে তার নির্দেশ ব্যতীত 
বিয়ে দেয়, আর বাপের এ বিয়েতে সে রাজি না থাকে, তবে বিয়ে বাতিল। 


অনেক মদিনাবাসী বলেছেন, পিতা কর্তৃক কুমারিকে বিয়ে দেওয়া বৈধ। যদিও সে তা অপছন্দ করোক না 
কেনো। মালেক ইবনে আনাস, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটিই । 
পাও ০ ০৯ 86 ৮4 মি এ তর দস উর ০ ০ রি রর 
শি রত ২০2, গধাঁনিঠ পা 
৪0475 415 ক ও ০১৩০ 595 
১১১০। অর্থ : ইবনে আববাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীহীনা 


নারী তার অভিভাবক অপেক্ষা নিজের সত্তার অধিক হকদার । কুমারির নিকট তার নিজের ব্যাপারে অনুমতি 
প্রার্থনা করতে হবে । আর তার অনুমতি হলো নীরবতা । 


:*০ শান্দিক পার্থক্য সহকারে এ বিষরটি মা'আরিফুস কোরআন (২/২৭৮) হতে গৃহীত। -সকেলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪৫৩ 


ক্কত্এবকএখতযর+তক৬ককগজস্নএজতত প্রত গকরীযগককররাউ৬ একী রক৪৬র৪ ১৩৩৬ রক রটিজরকিকীনকন্যকীক করা ককএকরএ্কব রড কতক এত এর রকতজক্ডক$কনডকওকীরঞ্রকক্ক কক +্বার সক কক এ্ক্ককতজডকজক্্রাজজততীগতীকতঠককরণ ক্র তত জ কত্ত ৬কক কর্তিত এক০ক৪৬স ক ৫৩৫ -ররাকতীকতরিত জিসকত শত তককপতিক 


ইমাম তিরমিধীর বক্তব্য 
এ হাদিসটি ০৯০ ০৯। শো'বা ও সুফিয়ান সাওরি এ হাদিসটি মালেক ইবনে আনাস রা. হতে বর্ণনা 
করেছেন । 
দরসে তিরমিযী 


অনেক আলেম অভিভাবক ব্যতীত বিয়ের অনুমতির ব্যাপারে এ হাদিস ছারা দলিল পেশ করেছেন । অথচ এ 
হাদিসে তাদের দলিল নেই । কেনোনা, একাধিক সূত্রে ইবনে আব্বাস রা. হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের এরশাদ বর্ণিত রয়েছে যে, অভিভাবক ব্যতীত কোনো বিয়ে দুরুস্ত নেই! নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পর ইবনে আব্বাস রা. এই ফতওয়াই দিতেন। তিনি বলেছেন, অভিভাবক ব্যতীত 
কোনো বিয়ে দুরুস্ত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী- "স্বামী হীনা রমণী নিজের সন্তার 
ব্যাপারে তার অভিভাবক অপেক্ষা বেশি হকদার । এ হাদিসের অর্থ- সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে অভিভাবক 
তাকে তার সম্মতি ও নির্দেশ ব্যতীত বিয়ে দিতে পারবে না। যদি তাকে বিয়ে দেয় তবে বিয়ে বাতিল, হজরত 
খানসা বিনতে খিজাম রা. এর হাদিসের ভিত্তিতে । কেনোনা, তার পিতা তাকে বিধবা অবস্থায় বিয়ে দিয়েছিলেন । 
তিনি তখন তা অপছন্দ করেছেন । ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে স্থগিত করেছেন । 

বেলায়েতে ইজবার তথা অনিচ্ছা সত্তেও অভিভাবকত্তের বিষয়টি এই অনুচ্ছেদের আলোচনায় আসে । যার 
বিস্তারিত বর্ণনা এই । ইমাম শাফেয়ি রহ.-এর মতে, বেলায়েতে ইজবার নির্ভর করে মহিলার বিবাহিতা এবং 
অবিবাহিতা হওয়ার ওপর । অর্থাৎ, কুমারির ওপর অভিভাবকের বেলায়েতে ইজবার আছে! চাই সে ছোট হোক 
বা বড়। বিবাহিতার ওপর বেলায়েতে ইজবার নেই । চাই সে ছোট হোক কিংবা বড়। 

এর বিপরীত আমাদের মতে, বেলায়েতে ইজবার নির্ভর করে ছোট এবং বড় হওয়ার ওপর । সুতরাং ছোট"র 
ওপর বেলায়েতে ইজবার রয়েছে, বড়'র ওপর নেই । চাই সে বিবাহিতা হোক কিংবা অবিবাহিতা! তাছাড়া কুমারি 
ছোট"র ওপর সর্বসম্মতিক্রমে বেলায়েতে ইজবার আছে। আর বড় বিবাহিতার ওপর সর্বসম্মতিক্রমে বেলায়েতে 
ইজবার নেই। বড় তথা বয়স্ক কুমারির ওপর শাফেয়িদের মতে বেলায়েতে ইজবার আছে । আমাদের মতে নেই । 
ছোট তথা অপ্রাপ্ত বয়স্ক বিবাহিতার ওপর আমাদের মতে বেলায়েতে ইজবার আছে। ইমাম শাফেয়ি রহ.-এর 
মতে নেই। সারকথা, চার সুরতের মধ্য হতে দুই পদ্ধতি সর্বসম্মত, আর দুই পদ্ধতি বিতর্কিত 1১৪৩১ 

ইমাম শাফেয়ি রহ.-এর দলিল এই অনুচ্ছেদে বর্ণিত হরত ইবনে আব্বাস রা.-এর প্রসিদ্ধ বর্ণনা, 


৬৮২০] ০7১০০ ৬৭ ৩৭৯৭ 83) 2 05 ৮০১ 4০ এ ৬৮০ এ ০৯৯১৩ 
তিনি বলেন, এখানে ৯ শব্দ ছারা উদ্দেশ্য বিবাহিতা । কেনোনা, কুমারির উল্লেখ এই বর্ণনায় পরবর্তীতে 
স্বতস্ত্রভাবে এসেছে । অর্থাৎ, 3.০ 4535 4১ ৪ ১০5 95805 1 যেহেতু ৪ দ্বারা বিবাহিতা উদ্দেশ্য 


হলো, সেহেতু এর বিরোধী অর্থ হলো, ১2১ ০১৭ (4৮3 (5৯1 এ] 353) তথা অবিবাহিতা তার অভিভাবক 
অপেক্ষা নিজের ব্যাপারে অধিক হকদার নয় । মূলত বিরোধী অর্থ তার মতে দলিল। 


+* বাদায়িউস সানায়ে' : ২/২৪১, 4০ 1১॥ এটু ০১১৯৪ 3 ১ ০৯ ফাতহুল কাদির : ৩/১৬১ *9১ 3 ০৪ 
215 | সংকলক! 


+* এই বর্ণনাটি তিরমিযী ব্যতীত সুনানে আবু লাউদেও (১/২৮৬, ০৬ এ$ ০৯) এসেছে। তাছাড়া দ্.. সুনানে ইবনে 
মাজাহ : ১৩৪1 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ৪8৫৪ 


সক ৮২১১৪জসককরকঞ্ককডককজজত৬ক৪৬৯৬কওক৩৬৩ ০৪৪ র কক ৬৬জকরজককঞকনজককীক উ$কককত রড কককবাউককীককিক জাজ কতক তকককক৬৬৪এককক৬ ৩৬৯৩৭ ক বরকত কএত৪৮জ রাজ কীককিওকক এ জন উকক একক ৪০০৬ কক কও সকস্র+ওরক৩০৪৬৬০৯৬- *ক*সঠজক্ককএ কহ সকস্কউক জন ০উকীরীজী ক" কতীতগজ- - শকপীজানীলরীত 


১. আবু হুরায়রা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের মারফু' বর্ণনা- 

১১৯ 0305০0৪০৯5৪] হ৪৩ ৩১ ১০০০০ ৬৯৯ আঠা 9০২ 
এতে বিবাহিতা অবিবাহিতা উভয়ের হুকুম এক বর্ণনা করা হয়েছে। পার্থক্য শুধু অনুমতির পদ্ধতিতে 
২. সুনানে নাসায়িতে১*০ আয়েশা রা. হতে বর্ণিত একটি হাদিস, 


97 ৬] ৮0 ০4৩0৯৯৬ ৯১ ৪০ এএ। ভে০ এএ ০৯৯) ৪৯৪ 503 4৪০ এস ৬৮০ ৯) ৬০ ৬১১ 
১০০ ৪৮0০1 01 5491 0১ ওয় ৮১৯০ ৩০০৯ আআ 03৮9 9 4৬ তি ১ ০৯৯৪ ০৩২ 


৮5 ০১1 
'তার নিকট এক যুবতী প্রবেশ করে বললো, আমাকে আমার পিতা তার ভাতিজার নিকট বিয়ে দিয়েছেন। 
যাতে আমার মাধ্যমে তার নিচুতা দূর করতে পারেন। অথচ আমি এ বিয়েতে সম্মত নই। তখন জবাবে তিনি 
বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত তুমি বসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো । আমি তাকে এ ব্যাপারে অবহিত করলাম । তখন তিনি যুবতীর পিতার 
নিকট সংবাদ পাঠালেন, তাকে ডাকালেন। তখন তিনি (বিয়ের) এ বিষয়টি যুবতীর হাওয়ালা করলেন। তখন 
যুবতী বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতা যা করেছেন, আমি তার অনুমতি দিয়ে দিলাম । তবে আমি 
জানতে চাই যে, মহিলাদের এ ব্যাপারে কোনো অধিকার আছে কিনা? 
সুনানে ইবনে মাজাহতে১৩ তার নিম্নেযুক্ত শব্দগুলো বর্ণিত রয়েছে, 


(৮5 ০431 ০১১ ৮৩১ ৬) (৪) 0) ৮১৮২) ৯৮ 01 
'তিনি বললেন, আমার আব্বা যা করেছেন, আমি তার অনুমতি দিয়ে দিলাম! তবে আমি মনস্থ করেছি, 


নারীরা জানুক, বিয়ের বিষয়ে বাপের অধিকার নেই ।' 


অনেক শাফেয়ি এতে এই ব্যাখ্যা করেছেন যে, এই রমণী ছিলেন বিবাহিতা ৷ হবে প্রথমতো হাদিসে এর 
ওপর কোনো দলিল নেই। দ্বিতীয়তো এই মহিলা বলেছেন, আমার উদ্দেশ্য এই বিষয়টির জানান দেওয়া যে, 
মহিলাদের ওপর পিতাদের বেলায়েতে ইজবার (অনিচ্ছা সন্ত্েও অভিভাবকতৃ) নেই। আর তিনি এই ঘোষণা 
ব্যাপক শব্দে করেছেন। তাতে বিবাহিতা-অবিবাহিতার কোনো পার্থক্য নেই । অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো প্রকার অস্বীকৃতি জ্ঞাপন করেননি । 


৩. সুনানে আবু দাউদ, এবং সুনানে ইবনে মাজাহতে১৪৩৭ আছে, 





১*০ শাব্দিক পার্থক্য সহকারে এই বর্ণনাটি বোখারিতেও (২/১০৩০, 0151 ৬৪ ৯৫ | ৮05 ) এসেছে। দ্র. সহিহ 
মুসলিম : ১/৪৫৫, ০4| ০৮৬ ৬৪ তমা ০৯৯৯৭ ০০৩ 1 সংকলক । 

১৮০ ২/৭৭, 2৯১৩ ৮১১ ৬১ ১৪ 59 1 -সংকলক। 

সপ ১৩৪-১৩৫, 2৯75 ভি 3 এ 233 ০০ 1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড »: ৪৫৫ 


৯০৯ ০৪ত ৯ক৯ততক ১১ কতক ০৯তরকককচ ৮৪৯২ উকজজতউজ তক রজ৯৬৬ ৪৪ কক ১৮০৪৩ জ্জতরতজজিজতকজতকভজজিজরউজততি ৬১৪৪০ কজনর ৪৯১৪৪৯৪৪৪৯৪ ৯ক১৩৪৯১৪৩কজজ৯লর তিক তর তিতির উজ তউজজ$ত৩ ৪৪৬ ৩৬১৩৬৯৯৫৯৩ জনও $5 ৪৮৮৬ ৪৪৪৫৯৪১ক৯৩০৩কত তত ততক৯ ৩০০৯ ৩ককতক৬৮-৭ক৮ 
চে 
48০ ৬ ] রর 2 
জারির ৪ টি আব্বাস পা একটি বর্ণিত 
রি ক 


৬০ ৬০৯৯৪ 3৯75 ৬৯১ ৯5) ৩) 01 55959 2৮০১ 425 এআ ভি এ ০19 ৯১৯ 9 


৯1০৮5 4৩১০ এ০1 ৬০০ 
'এক কুমারি মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, তার পিতা তাকে বিয়ে 
দিয়েছেন তার অমতে । তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখতিয়ার দিয়ে দিলেন ।' 
এই বর্ণনাটি হানাফিদের মাজহাবের ক্ষেত্রে স্পষ্ট হওয়ার সংগে সংগে সহিহও । ইয়াহইয়া ইবনে সায়িদ 
আল-কান্তান রহ. এই বর্ণনাটিকে সহিহ সাব্যস্ত করেছেন।১০৮ হাফেজ ইবনে হাজার রহ.ও এর বিশুদ্ধতার 
স্বীকারোক্তি করেছেন ।১৮৩৯ কিন্তু তারপর তিনি এর জবাব দিয়েছেন যে, এই হাদিসটি কুফু ব্যতীত অন্যত্র বিয়ের 
ক্ষেত্রে প্রযোজ্য 1১৪৪০ কিন্তু এই জবাবটি উপকারি নয় । কেনোনা, এই বর্ণনাটি কুফু-অকুফুর বর্ণনা হতে শূন্য । না 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে জিজ্ঞেস করেছেন যে, তুমি কুফুতে বিয়ে করেছ, না 
অকুফুতে । সুতরাং অকুফুর সম্ভাবনা বিনা দলিলে সৃষ্ট । তাছাড়া বর্ণনায় 55) ১১০ ৪ » 5890 $১ 4৯3১ ০) 
বাক্য দলিল করছে যে, এই এখতিয়ার তার অমত থাকার কারণে ছিলো । কুফু না হওয়ার কারণে নয়। 
বাকি আছে, ইবনে আব্বাস রহ.-এর বর্ণনা 42)3 ০১১ ৮4 ০১১। 2১1 দ্বারা শাফেয়িগণ যে দলিল পেশ 


করেছেন, এর জবাৰ হলো, ১ ঘ্বারা উদ্দেশ্য স্বামীহীন নারী । আর এর প্রয়োগ বিবাহিতা-অবিবাহিতা উভয়ের 
ক্ষেত্রেই হয় 1১৪১ অবশ্য বিবাহিতার উল্লেখ স্বতন্ত্রভাবে এই জন্য করেছেন যে, এর অনুমতির পদ্ধতি ছিলো 
ভিন্নরকম। যদি মেনে নিই ? দ্বারা বিবাহিতাই উদ্দেশ্য হয়, তখনও বিরোধী অর্থ দ্বারা দলিল*২ আমাদের মতে 


ঠিক নয়। বিশেষত যখন এটি মূল এ বিষয়ের বিপরীত । এখানে মূল এ বিষয় হলো- ৫4 ৪ ০১১৩০ 742 - 
অবিবাহিতার নিকট তার ব্যাপারে অনুমতি প্রার্থনা করা হবে। 


৮০ ১/২৮৫-২৮৬, ৬৯১০৪ 5 আস ৩৯38 58৯ ত৪ এন3 1 সংকলক । 


১৪৩৭ 


১৩৫, 2৬5 ৯১ 43 0১5১ ০০ ৷ -সংকলক। 

১০ আইনি রহ. বলেন, এটি আবু দাউদ রহ. সহিহ বোখারি-মুসলিমের শর্তে উন্নীত সনদে বর্ণনা করেছেন। আবু দাউদ রহ. 
বলেছেন, সহিহ হলো এটি মুরসাল ৷ আবু হাতেম রহ. বলেছেন, এটিকে মারফু সাব্যস্ত করা ভুল । ইবনে হাজম রহ. বলেছেন, এটি 
চূড়ান্ত পর্যায়ের সহিহ । এর কোনো বিপরীত বিষয় নেই। ইবনুল কাত্তান রহ, এটিকে সহিহ সাব্যস্ত করেছেন! -উমদাতুল কারি : 
২০/১৩০, ১৯১০ ৯৪০৪ 4৯5 নিও এ 2559 ৯৪1 সংকলক । 

১৮০৯ তিনি বলেন, এর বর্ণনাকারিগণ সেকাহ। ফাতহুল বারি : ৯/১৯৬। -সংকলক ! 

১৪৪০ হাফেজ রহ. এই জবাবটি বায়হাকি সূত্রে উল্লেখ করেছেন। ফাতহুল বারি : ৯/১৯৬, সুনানে কুবরা-বায়হাকি : ৭/১১৮, 
95831 04 ৬ ৪৬৯ ৩ ৩1 -সংকলক। 

১৯১ লিসানুল আরব : ১২/৩৯। সংকলক । 

৮৪২ এ ব্যাপারে মূলনীতি হলো, শব্দ হতে যা বুঝ! যায়, এটি যদি সুস্পষ্ট শব্দ হতে বুঝা যায়, তনে মানতুক, তা না হলে 
মাফহুম। াফহুম দুই প্রকার । মাফহুমে মুয়াফেক ও মাফহুমে মুখালেফ। মাফহুমে মুয়াফেক হলো, উল্লিখিত বিষয় অনুযায়ি 
অনুল্লিখ্িত বিষয়ের অবস্থা শব্দ হতে জানার নাম । আর মাফহুমে যুখালেফ হলো, উল্লিখিত শব্দ হতে অনুধাবিত এমন বিষয় যেটি 
উল্লিখিত বিষয়ের বিপরীত । নুরল্দ আনওয়ার : ১৫৩ ১০ 4০১০৪ (৪৪ ৩৬০ ০২০৩ ০১এ॥ 1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৫৬ 


চ8500। ১৮ 25290 154 28 ৪৯ 5 ক 
অনুচ্ছেদ-১৮ : অনাথ মহিলাকে বিয়ের ব্যাপারে জোর করা প্রসংগে (মতন পৃ. ২১০) 
22527222552 . ৮2478 78 
৩০৪ ৬5০ 08 ১৭৩০০ এ 0৮ 3 4৮ এআ ভপেছি এএ ০৯29 এও 2 এ 58১৯ ও ০০৪2১) 
2১৫০০25৫22৮ লন ভ ল তিভপর ৪৯252 দেল 
০১৪ 4৪০৭2 ০০ 5 0৯৯ ১৪ ৩৬ 25 ক সত ৩০০০ 
১১১১। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনাথ মহিলার 
নিকট তার নিজের ব্যাপারে অনুমতি চাইতে হবে । যদি সে নীরব থাকে তবে এটা তার অনুমতি । আর যদি সে 
অস্বীকার করে তবে তার এই বিয়ের ব্যাপারে বৈধতা নেই। অর্থাৎ যখন সে বালেগা হয়ে যায় এবং তা 


প্রত্যাখ্যান করে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিবী রহ. বলেছেন, হজরত আবু মুসা, ইবনে উমর ও আয়েশা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ১. । 
দরসে তিরমিযী 


ওলামায়ে কেরাম অনাথ মহিলার বিয়ের ব্যাপারে মতপার্থক্য করেছেন। অনেক আলেম বলেছেন, অনাথ 
মহিলাকে যদি বিয়ে দেওয়া হয়, তবে এই বিয়ে তার বালেগা হওয়া পর্যস্ত মওকুফ থাকবে । যখন সে বালেগা 
হয়ে যাবে, তখন এই বিয়ের অনুমতি প্রদান কিংবা রহিত করে দেওয়ার এখতিয়ার তার থাকবে । এটি অনেক 
তাবেয়ি প্রমুখের মাজহাব । 

অনেক আলেম বলেছেন, বালেগা হওয়া পর্যস্ত অনাথ মহিলার বিয়ে জায়েজ নেই। বিয়েতে তার 
এখতিয়ারের বৈধতা নেই । এটি সুফিয়ান সাওরি, শাফেয়ি প্রমুখ আলেমের মত। 

ইমাম আহমদ ও ইসহাক রহ. বলেছেন, যখন এতিম মহিলা নয় বছরে পৌছে, তারপর তাকে বিয়ে দেওয়া 
হয়, এতে সে রাজি থাকে, তবে তার বিয়ে বৈধ । বালেগা হওয়ার পর তার কোনো এখতিয়ার থাকবে না। তারা 
আয়েশা রা.-এর হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে 
মধুরাত্রি যাপন করেছেন, যখন তার বয়স নয় বছর। হজরত আয়েশা রা. বলেছেন, কোনো মেয়ে নয় বছরে 
পৌছলে সে বয়স্কা রমণী । 

অনাথ শব্দের প্রয়োগ অপ্রাপ্ত বয়স্ক উভয়ের ওপর হয়। এখানে যদি বয়স্কা উদ্দেশ্য হয়, তাহলে তো 
হাদিসের অর্থ সম্পূর্ণ স্পষ্ট যে, তার অনুমতি ব্যতীত বিয়ে সংঘটিত হবে না। আর যদি অপ্রাপ্ত বয়স্কা উদ্দেশ্য হয়, 
তবে প্রশ্ন হতে পারে যে, তার নিকট অনুমতি প্রার্থনা শরয়ি দৃষ্টিকোণ হতে কোন পর্যায়ের । 

এর জবাব হানাফিদের পক্ষ হতে এই দেওয়া হয় যে, তার ব্যাপারে অনুমতি প্রার্থনা করার উদ্দেশ্য খেয়ারে 
বুল্গ। অর্থাৎ, তার কাছ হতে অনুমতি প্রার্থনা করা হবে, বালেগা হওয়ার সময় । 

শাফেয়ি রহ. বলেন, অপ্রাপ্ত বয়ঙ্কা অনাথ মহিলার বিয়ে হতেই পারে না। যতোক্ষণ পর্যস্ত সে বালেগা না 
হবে, ততোক্ষণ পর্যস্ত তিনি বিয়েতে এখতিয়ারেরও প্রবক্তা নন 1১৪৪৩ 


”** মাজহাবসমূহের বিস্তারিত এ বর্ণনা ইমাম তিরমিযী রহ.-এর এনা হতে গৃহীত। -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ও ৪৫৭ 
তিনি বলেন, অপ্রাপ্ত বয়স্কা হলে এতিমের অনুমতি ধর্তব্য নয়। আর বাপ-দাদার অনুপস্থিতিতে কারো জন্য 
এর ওপর বেলায়েতে ইজবার হবে না 1১১৪৪ 
সারকথা, শাফেয়িগণ বলেন, এই বর্ণনায় এতিম শব্দ ব্যবহার করা হয়েছে। যেটি অপ্রাপ্ত বয়স্কা-পরান্ত বয়স্কা 
উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষত অপ্রান্ত বয়স্কার ক্ষেত্রে এর প্রয়োগ বেশি হয় ।১৪৪৫ সুতরাং অপ্রাপ্ত বয়স্কাকে 
হাদিসের অর্থ হতে খারিজ করা ঠিক নয় এবং যে জটিলতা শাফেয়ি রহ. বর্ণনা করেছেন, তার সমাধান খেয়ারে 
বুলুগে বর্তমান আছে। 


0$50৯৬1 ৪ £ ৬ একর 
অনুচ্ছেদ-১৯ প্রসংগ : দুই অভিভাবক বিয়ে দিলে (মতন পৃ. ২১১) 


লি পা শিটিত টি টি প০/০৮৫ তির পপ পর্ণ পালিত 
এ 0৩ ০০০ 53০ এ ৪৮৪ এ ০559 9] 2 2 (5545 55 9০ ০5 জঞ্ 55000 
৮58 নি ৮5৮ প০ ৭ গান ৫:৫০ পচ ৫৮ দির তি 
1৫১5 05১3 ৯৪ ৩৪৯০ ০০ তত 6৬ ০০ ক ০১১১ ও 9৬ ভ35 ০৭ 
১১১২ । অর্থ : সামুরা ইবনে জুনদুব রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 
রমণীকে দুই অভিভাবক বিয়ে দিয়েছে, সে রমণী এই দুই স্বামীর প্রথম জনের জন্য । আর যে দুই জনের নিকট 


বিক্রি করলো, সেটি তাদের মধ্য হতে যে, প্রথম ক্রেতা তার জন্য । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি (-। 
ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত । এ ব্যাপারে তাদের মধ্যে কোনো মতপার্থক্য আছে 
বলে আমরা জানি না। যখন দুই অভিভাবকের একজন অপর জনের আগে বিয়ে দেয়, তখন প্রথম জনের বিয়ে 


বৈধ, দ্বিতীয় জনের বিয়ে বাতিল । আর যখন দুই অভিভাবক একই সংগে বিয়ে দেয় তখন তাদের উভয়ের বিয়ে 
বাতিল । এটি সাওরি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব | 


১১৫০ ০৭ ১৪৪ সিনা 00 ৪৪ গল এ এ 
অনুচ্ছেদ-২০ : মনিবের অনুমতি না নিয়ে গোলামের বিয়ে প্রসংগে (মতন পৃ. ২১১) 


৪ রি পট পাতি চিএ পাটির, ্ৈ 
৮৮০ 2 ঈর্ত পশ্প তি লী তি রি ৬৮ ৬ পা পপ ১ 
৮৮৫ 


.98 শি 


১১১৩। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
আছে, যে গোলাম তার মনিবের অনুমতি ব্যতীত বিয়ে করে সে ব্যভিচারকারি । 





*** ফতহুল কাদির হিদায়াসহ (৩/১৭২-১৭৩, *$91) ৮১:১৬ 42) -সংকলক । 


বরং এটি অপ্রাপ্ত ব্যস্কার অর্থে প্রকৃত ও প্রাপ্ত ব্যস্কার ক্ষেত্রে রূপক । এজন্য আল্লামা ইবনূল আসির রহ. বলেন, হখন 


এতিম ছেলে-মেয়ে বালেগা হয়ে রূপকার্থে বালেগ হওয়ার পরেও এ শব্দগুলো ব্যবহার করা হয়।-নিহায়া : ৫/২৯১-২৯২। - 
সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪৫৮ 74444 55 


১৩০5৪১০০৯৯০ ৯০০৪০৪০৩-৪৯০৭৪৩৯৪৮০৯০৪০৮৪০৪৪৯৯-ককত৩৯*৯৯৯১৩৯ ৪৯৮২ ৯৪৪৩৯ক৯৯৯৯৮৩ক৯৯ক৯০৯৯৭৯৬৯৯ক৯৪৭ ৯৯০৯৯৪৯০৯২৯ ০৯৩০৯৭৩৩৯৪৪৫১৯৩১০৪৯৪৩৯১০০২১১২০০১৭২১৩১৯১১ তা গা তাত 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত ইবনে উমর রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০১৯। 

অনেকে এ হাদিসটি বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল-ইবনে উমর- নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে। তবে এটি সহিহ নয়। বিশুদ্ধ হলো আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে 
আকিল-জাবের ইবনে আবদুল্লাহ রা. সূত্রে । 

সাহাবা প্রমুখ ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত যে, মনিবের অনুমতি ব্যতীত গোলামের 
বিয়ে অবৈধ । এটি বিনা ইখতেলাফে তথা সর্বসম্মতিক্রমে আহমদ ও ইসহাক প্রমুখের মাজহাব । 
2২৫ ০4০৭ ১০৫85 খের ৭০ 5 ৭০ এ এ উ ৩ ১৮৫৬৪ 71118 

ৰ শিহরিত 

১১১৪। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

যে গোলাম তার মনিবের অনুমতি ব্যতীত বিয়ে করে সে ব্যভিচারকারি ৷ এ হাদিসটি ০১০ 


শিঠ লে ৬ ০ পা পা টিং তে 
€৮৮| ১৬৫ 45 ?৮৯ ৩ পি 
অনুচ্ছেদ-২১ : মহিলাদের মহরানা প্রসংগে মেতন পৃ. ২১৯) 
ব্রা ঠোট হা যারা রা নর ০ 

2১855 % : এ 05 259 ১৮5 ডে ঞ এ ০৫৯৫ ৪৫ এ ৯ 0 9৩ ৩51০ 
রি চিত ৫ ৫ তে রর ৮” রা ৮ নে ০ পে ৫ ই 2০ 
ডিক ০৫০ 05490052850 8০ 5 5 ও এ এ ০৭ 0৬ ৩০ এ০ ০৯3 59১ 
৫০৫৫ পতন পর্প 
৯৩ ০3 ৮৯০ 
১১১৫। অর্থ : আমের ইবনে রৰি"আ হতে বর্ণিত যে, বনু ফাজারার এক মহিলা বিয়ে করেছিলো দুটি চঞ্জল 
(মহর) নির্ধারণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার নিজের ওপর ও 
নিজের এ সম্পদের ওপর দুটি চঞ্লল নিয়ে সম্মত আছো? মহিলা বললো, হথ্যা। বর্ণনাকারি বলেন, তখন তিনি 


তাকে এ বিয়ের অনুমতি দিলেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিষী রহ. বলেছেন, হজরত উমর, আবু হুরায়রা, সাহল ইবনে সাদ, আবু সায়িদ, আনাস, আয়েশা, 
জাবের ও আবু হাদরাদ আসলামি রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

ওলামায়ে কেরাম মহর সম্পর্কে মতপার্থক্য করেছেন। অনেকে বলেছেন, পরস্পরে সম্মত হয়ে যা নির্ধারণ 
করবে, তাই মহর। এটি সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । মালেক ইবনে আনাস 
রহ. বলেছেন, মহর এক দিনারের এক-চতুর্থাংশের কম হতে পারবে না। বন্তত অনেক কুফাবাসী বলেছেন, মহর 
দশ দিরহায়ের কম হতে পারবে না। 


*+ক+ক+৩৭৮ক৯৬৪৬ক৫৬একক্রএকদ টিন রাবী ককককরক 
১ 
সতত নতি তঠিস৯িততিতিক ৮৬৬ ১৯৯০৪৬উত১৯৯তডতিকউউতককজরক ৬৬০৬৯৫৬৬৩৬৬ রর ০৯৩৩৪ $জ৬কঞজউকউউজ৬০৮৩৩১৬কক ত০ ওচকক৮৯৬৩৮০ক৯ ৩৫৪৪৪ ৪৪৪৪০৪০১৪০০৯ 
কিক কক কক ক জারা ক কউ রও এজাক কউ উকি একক তত ১৩৩ 
ক্কাকজকতকিকিত 


ইসলামি আইনবিদদের মহরের পরিমাণ সম্পর্কে মতপার্থক্য আছে। ইমাম শাফেয়ি, আহমদ আহমদ, সুফিয়ান 
সাওরি এবং ইসহাক রহ. প্রমুখের মতে মহরের কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। বরং যেসব জিনিস মাল হবে এবং 
বেচা-কেনায় মূল্য হতে পারে, সেগুলো সব বিয়েতে মহর হতে পারবে ১৮৬ আল্লামা ইবনে হাজম রহ.-এর মতে 
প্রায় সব জিনিসই মহর হতে পারে । এমনকি পানি, কুকুর, বিড়াল ইত্যাদিও ১৪৪৭ ইমাম মালেক রহ.-এর মতে 
মহরের ন্যুনতম পরিমাণ হলো, এক-চতুর্থাংশ দিনার কিংবা এক দিরহাম ।১৮ তিনি এটাকে চোরের হাত যে 
পরিমাণ জিনিস চুরির কারণে কাটা যায়, তার ন্যুনতম পরিমাণের ওপর কিয়াস করেন। কেনোনা, সেখানেও তার 
মতে এক-চতুর্থাংশ দিনারের পরিবর্তে একটি অংশ কর্তন করা হয়। আর এখানে এর বিনিময়ে একটি অঙ্গের 
মালিকানা অর্জিত হয় 1১৪৪৯ 

আবু হানিফা রহ.-এর মতে ন্যুনতম মহর দশ দিরহাম 1১৪০ 

শাফেয়ি এবং হাম্থলিদের দলিল এ অনুচ্ছেদে বর্ণিত হজরত আমের ইবনে রবিয়া রা.-এর হাদিস। 


০০ ০১৯০০) ১০৮৭১ ৪০ এ ভীত এ ০৯০ 08 ০৪১৯১ 5১০ ৯35 5098 তছ ০০ 29৭ 31? 
4০৭১৯9৮8205 ৯ 2 এ 2080৮ এ] এ] 
'বনু ফাজারার এক মহিলা দুটি চগ্পলের বিনিময়ে বিয়ে করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, দুটি চপ্পলের বিনিময়ে তোমার ব্যক্তিত্ব ও মালের ব্যাপারে সন্তষ্ট হয়েছে। জবাবে তিনি 


বললেন, হ্যা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি দিলেন । 
তাছাড়া তাদের দলিল পরবর্তী অনুচ্ছেদে বর্ণিত হজরত সাহল ইবনে সাদ রা.-এর বর্ণনা । তাতে প্রিয়নবী 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, ১১১ ১৯ ৮০১৬ 55 ১০] ১৪৫২ 


১৪* আল-মাজমু' শরহুল মুহাজ্জাব : ১৫/৪৮২, ২৬ 9১৯০ ০53 ১] ) 21০ ০0১২০] 5৪৩৩ ১ আল-মুগনি : ৬/৬৮০, 435 
৪১৯ 1 সংকলক । 

১৪৭ ইবনে হাজম রহ. বলেছেন, যেসব জিনিসের মালিক হওয়া যায়, হেবা কিংবা মিরাস সূত্রে সেগুলো মহর এবং খোলা ও 
ভাড়া হতে পারে । চাই এগুলো বিক্রি বৈধ হোক কিংবা না হোক । যেমন- পানি, কুকুর, বিড়াল এবং দেসব ফল যেগুলোর (খাবার) 
যোগ্যতা এখনও প্রকাশিত হয়নি এবং শীষ পাকার আগে । কেনোনা, বিয়ে বেচাকেনা নয়। তিনি আরো বলেছেন, সেসব জিনিসও 
মহর হতে পানে যেগুলোর অর্ধেক আছে। কম হোক কিংবা বেশি৷ যদিও একটি পমের কিংবা যবের শস্যদানা ইত্যাদি হোক না 
কেনো । অনুরূপভাবে যেসব কাজ হালাল প্রশংসিত । যেমন, কোরআনের কোনো অংশ শিক্ষা দেওয়া কিংবা ইলমের কোনো অংশ 
শিক্ষা দেওয়া, কিংবা বাড়ি তৈরি করা বা সেলাই করা ইত্যাদি ৷ যখন স্বামী-স্ত্রী দুজন এ ব্যাপারে সম্ঘত হয় । -আল-মুহাল্লা : ৯/৪৯৪, 
মাসআলা-১৮৪৬, ১৮৪ ৭। -সংকলক। 

১*** বিদায়াতুল মুজাতাহিদ : ২/১৪ 9২০0 ৬৪ ০এ৩। ০০৭] সখ জজ এআ ৭৩৪ 1 সংকলক । 

১৪৪৯ আল-মাজজমু' : ১৫/৪৮২। -সংকলক। 

১৮২০ কোনো প্রকার পার্থক্য ব্যতীত হানাফিদের মতেও চুব্ির নেসাবই ধর্তব্য। যা তাদের মতে দশ দিরহাম । ইমাম জায়লায়ি 
রহ. বলেন, সর্বনিয্ন মোহর হলো দশ দিরহাম । চাই এগুলো মুদ্রা আকারে হোক কিংবা না হোক। এমনকি দশ দিরহাম পরিমাণ 
টুকরা হলেও এটাকে তারা বৈধ মনে করেন। যদিও এর মূল্য তার চেয়ে কম হোক মা কেনো । তবে চুরির নেসাব এর বিপরীত । - 


তাবয়িনুল হাকাইক : ২/১৩৬, ১) ৪১৪ 1 -সংকলক । 
১৮৭১ এই বর্ণনাটি তিরমিবী ব্যতীত সুনানে ইবনে মাজাহতেও (১৩৬, ৮৮০ 01১০ এ/১) এসেছে। -সংকলক । 


+**২ বোখারি বর্ণনায় শব্দ এসেছে নিয়েযুক্ত- 'দেখ, একটি লোহার আংটি হলেও । প্র. (২/৭৬১, ০৮৪ (350 ৮১৫), 
সহিহ মুসলিম (১/৭৫৭, ৮) 9১৮ 4১৩ )। -সংকলক। 


ককরক্িক এল বক্কর ক সস ১২০০৩০৪৯২০৯৯৪৯৪ক ৪৪৯ ৮ক লজি৯৮৯ ক ৪৮ ০৯৪৯৯০৯৪৯৯৯৪৪৯ ৪৪৯৪ ৯ক৯০০৯ হক ৪লক ৪৪ ৪৯০5 জককিজৰ $৬৯৩৬ক ৯৬৯৪৬ক৬৯৯৩৯৪৯৬৬০ ৯ তত ত৯৯৯কতকজিতউজঠলজ তক ৯ত্জসসক তলত উ্জতিতিত তত ০৩৫ ১৮৮ তত তাস 


“তুমি তালাশ করো, যদিও লোহার একটি আংটিই হোক না কেনো ।' 

এই দুটি বর্ণনা ব্যতীতও হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা.-এর বর্ণনা ছ্থারা তারা দলিল পেশ করেন। 
0৯ 31১০ 9 9১০ 4585 9৩ ম ০৭ ৯ ৩৪ ০০ ০১: এ ০০১ ৯৮ এএ। ভাসি কয ও) 

'নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহরে স্ত্রীকে দু'অঞ্জলি ভরে ছাতু কিংবা 
খেজুর দিলো, তখন সে তাকে হালাল করে নিলো ।' 

হজরত আবদুর রহমান ইবনে আউফ রা.-এর ঘটনাও তাদের দলিল! তাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে নিজের বিয়ের সংবাদ দিয়েছেন । তখন তিনি জিজ্ঞেস করলেন এর মহর কি দিয়েছেন। 
জবাবে আবদুর রহমান রা. বললেন, 


১০৫০ ২১০55 
শ৬১১ ০0০ 29 0393 


তথা স্বর্ণের একটি দানা পরিমাণ । 


হানাফিদের দলিল সুনানে কুবারা বায়হাকি এবং সুনানে দারাকুতনিতে বর্ণিত জাবের ইবনে আবদুল্লাহ রা.- 
এর বর্ণনা, 


৮931 31 ৮৯5 35158631৪১০ ০99 220৮3 ০ এ এও এ 059 ৩5 2 ০৬ 
৯৯1১১ 5১১০ ০১১ ৫০১০১ 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে কুফুতেই বিয়ে দেওয়া 
হবে, অন্যত্র নয় এবং তাদেরকে অভিভাবক ব্যতীত অন্য কেউ বিয়ে দিও না। দশ দিরহামের কম কোনো মহর 
নেই" মুবাশশির ইবনে উবায়দ এবং হাজ্জাজ ইবনে আরতাতের কারণে এই হাদিসটির ওপর দুর্বলতার হুকুম 
লাগানো হয়েছে।১৭৬ 


১৫০ সুনানে আবু দাউদ : ১/২৮৭, ১৫ 28 ৩42 | তাছাড়া দ্র. সুনানে তিরমিযী : ১/১৬২ 22457 ৬৪ *৮ ৮ ৭০৩7 সুনানে 
ইবনে মাজাহ্‌ : ১৩৭, 24819) ৮3 1 -সংকলক । 
১৪৫৪ ইবনুল আসির রহ. আবদুর রহমান ইবনে আওফ রা.-এর হাদিস ঢ। ৯১ সম্পর্কে বলেছেন, নাওয়াতের অর্থ হলো, ৫ 


দিরহাম । আর অনেকে বলেছেন, স্বর্ণের একটি দানা পরিমাণ । যার মূল্য ছিলো ৫ দিরহাম । সেখানে স্বর্ণ ছিলো না। আবু উবায়দ রহ. 
এটি অস্বীকার করেছেন ! আজহারি রহ. বলেছেন, হাদিসের শব্দটি দলিল করে যে, তিনি স্ত্রীকে বিয়ে করেছেন স্বর্ণের বিনিময়ে । যার 


মূল্য ছিলো পাচ দিরহাম । আপনি কি লক্ষ্য করেননি? তিনি বলেছেন ১৯১ ০১ 51 | আমি বুঝতে পারি লা, আবু উবায়দ কেনো তা 
অস্বীকার করলেন । -নিহায়া : ৫/১৩১-১৩২। -সংকলক । 

১৪৫৫ শব্দ বায়হাকির : ৭/২৪০, ৭ 0553 09 35৯8 ৮২ ০৮৩ 59৯৮০ 585 ), সুনানে দারাকৃতনি : ৩/২৪৫, ০৬৭ ৮০০, 
নং১৯১। সংকলক । 

১৪৫* উসমানি রহ. বলেন, তবে ইমাম বায়হাকি রহ. এটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন এবং এগুলো সম্পর্কে জয়িফ বলে মন্তব্য 
করেছেন। (সুনানে কুবরা : ৭/২৪০। -সকেলক 1) জয়িফ হাদিস যখন বিভিন্ন সূত্রে বর্ণিত হয়, তখন প্রামাণ্যের ভয়ে পৌছে যায়। 
ইমাম নববি রহ. শরহুল যুহাজ্জাবে এ তথ্য উল্লেখ করেছেন। -ফতহুল মুলহিম : ৩/৪৭৯, ০9০ -১১। 


প্রকাশ থাকে যে, সুনানে দারাকৃতনিতেও এই বর্ণনাটি দুই সূত্রে এসেছে। প্র.. (৩/২৪৪-২৪৫, নং-১১, ১২, 4 501 - 
সংকলক । 


৬৮০০৬৭গডক্কঞকজনাজক 
ককককজজকজককতততকতিকজত 

৬০৬৪৪ ক৫৩জককররককজজ 

₹ত৯$৯ কতক সতত কিউ কএজকজকর ই ত১কততউক ডক কককক৩৩৩৪৯ ৪৩৬ এন ৬৩ ০৬৬৪৪৪৩৩৪৬৮ এ৬৪এ এড ৬৩৩৩ রড উকজককিতককঠজককব্রকউডত ক উঠিজকডজ রল্গকততবীকইিকএকরককরিচউর$ক 


হাফেজ ইবনে হাজার রহ. বলেন, 
15555 এ 3১ ০০০৯ ১৯) 13 4৭ 
“এটি এই সনদে হাসান, এর চেয়ে নিম্ন পর্যায়ের নয় ।” 


জাবের রা.-এর এ বর্ণনার সমর্থন আলি রা.-এর আছর ছ্বারাও হয়- ৯৯।)১ ১০ ০১০ 48 3৫০ ১ 
তথা- দশ দিরহামের কম কোনো মহর নেই । 

জাবের রা.-এর বর্ণনার সমর্থন ১419) ৪ ৩১০ ১৯০০৪৮১০০০০ ৩৪৮৯ আয়াত দ্বারাও হয়। 

এতে ফরজ শব্দটি দলিল করছে যে, মহরের পরিমাণ শরিয়তে সুনির্দিষ্ট । কেনোনা, ফরজের অর্থ নির্দিষ্ট 
করা। তবে কোরআন ও হাদিসের পূর্ণ ভাগ্ডারে হজরত জাবের রা.-এর ওপরযুক্ত হাদিস ব্যতীত কোনো হাদিসেই 
মহরের কোনো পরিমাণ বর্ণিত নেই । সুতরাং বলা যায় যে, এ আয়াতটি পরিমাণের বর্ণনায় ইজমালি বা সংক্ষিপ্ত । 
আর হজরত জাবের রা.-এর বর্ণনা এর বিশদ বর্ণনার মর্যাদা রাখে । 

জাবের রা.-এর হাদিস একটি মূলনীতির বর্ণনা দিচ্ছে। অথচ শাফেয়িদের দলিলসমূহ শুধু বিচ্ছিন্ন ও 
শাখাগত ঘটনাবলির মর্যাদা রাখে। অতিরিক্ত মহর যেসব হিকমতের ভিত্তিতে বিধিবদ্ধ করা হয়েছে সেগুলোর 
দাবিও হলো, মহরের মাঝে সম্পদের এমন পরিমাণ হওয়া যার কিছুটা গুরুতৃ বুঝা যায়। 

যেসব দলিলসমূহ ইমাম শাফেয়ি রহ.-এর আছে, প্রথমত এগুলোর মধ্য হতে সংখ্যাগরিষ্ঠগুলোকেই জয়িফ 
সাব্যস্ত করা হয়েছে। যেমন, আমের ইবনে রবি'আ হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। (যাতে দুটি চপ্পলের 
বিনিময়ে বিয়ের উল্লেখ আছে)। এটি আসেম ইবনে উবায়দুক্লাহর কারণে জয়িফ ।১৪৬১ এবং সুনানে আৰু 


১৪৫৯ 





৭৭ বর্ণনা এবং সনদ নিষ্নেযুক্ত- ইবনে আবু হাকেম বলেন, ৩৪ ১৬০ ০০ 05১ 0১৯৯ 5533 এ০ ৯০ 033 ০৭৮ ৮১৯৬ 
০ ২৯৯৯] ০৭ ৪০৯০ ০৭ এ৪ ০৮ ১ ফতছুল কাদির : ৩/১৮৬ 5৮4৫] ৬৪ ২০৪ । -সংকলক। 

* মুহান্কিক ইবনে আমিরুল হাজ্জ রহ. শরহুত তাহরিরে এটি সম্পর্কে হাসান বলে মন্তব্য করেছেন। _ফতহুল মুলহিম ; 
৩/৪৮০, ০4] 9১৬০ এ 1 সংকলক । 


*** সুনানে দারাকুতনি : ৩/২৪৫-২৪৭, সং-১৩, ১৪, ১৬, ২০ 4] ৯৪ 1 হজরত আলি রা. 
বায়হাকিতেও বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। দ্র., (৭/২৪০)। 

এ আছরটি যেসব সূত্রে বর্ণিত হয়েছে, তার মধ্যে হতে কোনো কোনোটি হাসানের চেয়ে নিপ্যায়ের নয়। ইলাউস সুনান : 
১১/৮০-৮১ 4১] ৭৪ ৷ তাছাড়া সূত্রের আধিক্যের কারণেও এতে শক্তি সঞ্চারিত হয়। শরহুন নিকায়া-আলি ইবনে মুহাম্মদ আল- 
কারি : ১/৫৭৯, 9.০ ২5১ | -সংকলক। 

++» সূরা আহজাব : আয়াত-৫০, পারা-২২। -সংকলক। 

»*১ তিরমিযী রহ. যদিও এই বর্ণনাটি সম্পর্কে সহিহ হাসান বলেছেন, তা 
ইবনে উবায়দুল্লাহর দুর্বলতা সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মৃহাদ্দিসের কমত্য আছে। 
হাতেম, ইবনে খুজায়মা, ইমাম দারাকুতনি ও ইমাম নাসায়ি রহ. তাকে ন ) 


-এর এই আছর সুনানে কুবরা 


++৬ ০০৪৪৩ শকঙতও১ক র+০ক কতক প্জতজকসকিকির ক কশ্চকক এস ক +ক কক একী ক ৪৯০৮৪০৮৮৯৯৮৯৪৬৩৪৪ ৪ কচির তক তত তক উতর ১ তত তলনপি? 


শাফেয়িদের সমস্ত দলিলসমূহে দুটি বর্ণনা সনদগতভাবে শক্তিশালী । ১. আবদুর রহমান ইবলে আউফ রা. 
এর ঘটনা। ২. হজরত সাহল ইবনে সাদ রা.-এর বর্ণনা । হজরত আবদুর রহমান ইবনে আউফ রা.-এর ঘটনা । 
এর সংগে খেজুরের বিচি পরিমাণ স্বর্ণের উল্লেখ আছে। হতে পারে এই স্বর্ণের মূল্য দশ দিরহামের সমান! 
আরেকটি হলো, হজরত সাহল ইবনে সাদ রা.-এর ঘটনা। এটি নিঃসন্দেহে সনদগতভাবে সহিহ। তবে এর 
জবাব হলো, এত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার আংটির দাবি পূর্ণাঙ্গ মহররূপে করেননি । বরং 


সারকথা আরবদের মাঝে এই রীতি ছিলো যে, বৌ তুলে নেওয়ার সময় স্বামী সত্ীকে নগদ অর্থ ইত্যাদি কিছু 

না কিছু দিতো। এই জিনিস হয়ত উপটৌকন হিসেবে দেওয়া হতো এবং মহরে গণ্য করা হতো না, কিংবা 

মহরের অংশ হতো । এই উপটৌকন কিংবা নগদ মহর ব্যতীত তুলে নেওয়াটাকে দূষণীয় মনে করা হতো। এর 
সমর্থন সুনানে আবু দাউদের+* বর্ণনা ছারা হয়, 

৮০1 2 ৮০১4০ এ ০৮৩ ভি এ এ তেন এ 0১০৪] 1401 0১০ ১৮৮4 ক2০৯৬ ০1 

143 ০৯১ ০১ 4০০১ ১৬০০৬ ০৯১ 

আলি রা. যখন ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লারাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন, যখন তিনি 


তার সংগে মধু রাত্রি যাপন করতে চেয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রা.কে 
কিছুনা দিয়ে মরার যাপন করতে নিষেধ করেছেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার নিকট 





১৪৬২ ৫ 26 ০৩ 541) 1 সংকলক । 


১৪৬ ফতুল কাদির : ৩/২০৭ ১4) 5১3 1 -সংকলক। 

১৪৬ যেমন, সুনানে দারাকুতনিতে (৩/২৪৪, নং-১০) ইবনে আব্বাস রা.-এর বর্ণনা । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বল্লেছেন, তোমরা মহিলাদেরকে বিয়ে দাও। তিনবার এটি বলেছেন। জিজ্দেস করা হলো, তাদের 
মাঝে কি মোহর হবে, হে আল্লাহর রাসূল? জবাবে তিনি বললেন, পরিবার যার ওপর সম্মত হয়। যদিও বাবলা গাছের একটি ডালই 
হোক লা কেনো। এই বর্ণনাটি মুহাম্মদ ইবনে আবদুর রহমান আল-বাইলামানের কারণে মাুল তথা ক্রটিযুক্ত। -নাসবুর রায়া : 
৩/২০০, 4 4০৪ 1 -সংকলক। 

১০৬ ১/২৮৯-৯০, ১৯৪ 0 এ 43143 ০৯০ ভঠ 5 সংকলক! 

৯৯ হাদিসের এ বাক্যটি দলিল করছে যে, সহবাসের আগে কিছু দেওয়া আবশ্যক । অথচ সুনানে আবু দাউদে হজরত আয়েশা 
রা হতে বর্ণিত আছে, 'রাসূলাহ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, এক মহিলাকে তার স্বামীর নিকট প্রবেশ 
করিয়ে দিতে, তাকে স্থায়ী কর্তৃক কিছু দেওয়ার আগেই ।' দ্র. (১/২৯০) যা থেকে বুঝা যায়, সহবাসের আগে কিছু দেওয়া জরুরি 
নয । ফলে বাহাত পরস্পর বিরোধ মনে হয়। আল্লামা উসমানি রহ. উভয়ের মাঝে সামজ্রস্য বিধান করতে গিয়ে বলেন, প্রথম বর্ণনাটি 
নগদ কিছু দেওয়া মুস্তাহাব, আর দ্বিতীরটি পরে দেওয়া জায়েজের ক্ষেত্রে প্রযোজ্য । সৃত্রাং পরস্পর কোনো বিরোধ রইলো না। পর" 


ই"লাউস সুলান : ১১/৮৭, ০৯৯১] ১০ ০৭) ৩৭ ৫১ ০৮ ৮৮৯০০ | সংকলক । 


দরসে তিরমিহী-৩য় খণ্ড হ: ৪৬৩ 


জকতক্ককনকককতকজক্কনরক্রারররারককনীকা্কীররুরককাতররুযাকররবানরনএকতগকতক৪ক৬৬ক৪৪একজ্রকর কর ক৬ ররর কারাদ তক রক্ত টকগজজরিঞিজরকিককরজজকরকজক্কঞ্একক্কীতজঞরীকরককককওকএঞগজজডজতকাকককক্ককক্রাকীডতকরারডকবজককখীরতকীক্রকরকক্কককররকজগ্রাককারতধাত্কজ্রকজারীককবরিততকঞকরগ্কতরজব ০৬ 


কিছু নেই। ফলে তিনি তাকে বললেন, তুমি তাকে তোমার লৌহবর্টি দিয়ে দাও । তখন তিনি তা তাকে দান 
করলেন। তারপর তার নিকট প্রবেশ করলেন ।' 


এই বর্ণনায় যে লৌহবর্ম দেওয়ার উল্লেখ আছে, এটি সুনিশ্চিতরূপে নগদ মহর হিসেবে দেওয়া হয়েছিলো । 
কেনোনা, এটি সিদ্ধান্তকৃত বিষয় যে, হজরত ফাতেমা রা.-এর মহর এর চেয়ে বেশি ছিলো 1১৪৬৭ সম্পূর্ণ অনুরূপ 
শাফেয়িদের সমস্ত দলিল নগদ মহর কিংবা উপটোকনের ক্ষেত্রে প্রযোজ্য 1১৮ 


রা $ এ 


4১ ৩৪ 
একই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ-২২ (মতন পৃ. ২১১) 
৯৫০৫ 8৫০৮ 2 


ঠ2 2 হ তে ২ ৫৯০2৫ ৬৮ পো 85:93 পে শির 
৬] 44 এ ০৬৯ ৬ 343০ এ ৬৮০ ঞ 0555 20 25১5 ১০4 ০৫5 05 5১114 


৯১ পে 2৫৫6০ পা ৪ তি পর্ণ কির সে £ি পে টি ৯ জট পর্া ্ চর, ৫06 ৮০ পতি ক রি হিতে পপর ত্র নিশা 
০৯ ০৩৬ 4৯৩ এ] ০৪ শি 0৯338 1 201 0১55 5০৯ 0৬ ১395 এ এ ০০ ৯5 


ির ৰ 12285175522 এ ৮৫2 

ও ০ ১ ৩০ এ এত এ ০১০০ ০৬1৯৯ 590] 3] 59 ৩ ০ € ১০ £তছি ৩5 এ 

কর্তিত রত -5 28 ভি হন শি 5. ০ 49৮৫47 

৯৭৫ ০০ 0৩৯১৯ 0০ ০০৩ 95 ০এএএ এও ও এও ৩ ০এএও এ 90] 344৫ (০৮০1 
/ ৫৯5 তা ল ঠি রত ০ 


সি নৌ রি ঠা? ০.2 & ০ . টা 

1২5 2০৯০১ 1২৪ 2০৬৯ ৮ 05 £ ৪৮টি টগর 0৫ ৫ ০৯ এ 5435 এ ৩৮০ এ 0247 03805 
লিল রি 5 প প৪৯ ৫৩ ভিির্ারার শে 

0০থ 02 এ ৬৯ 9৯59 0৮৮ 34৮ এ এন 00547 এঞ আব 952. 





১৪৬৭ 


ওপরযুক্ ব্যাখ্যা দ্বারা বুঝে নিন যে, হযরত ফাতেমা রা.কে বর্ম গুধু নগদ মহর হিসেবে দেওয়া হয়েছিলো । তার পরিপূর্ণ 


হর এর চেয়ে বেশি ছিলো। তবে বরণনাগুলো তালাশ করলে বুঝা বায় যে, বর্ম নগদ যহরের সংগে সংগে তার পরিপূর্ণ মহরও 
1 


যার বিস্তারিত বর্ণনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ীয় কোনো কন্যার মহরই বার উকিয়ার (৪৮০ দিরহাম) 
বেশি নির্ধারণ করেননি। নাসায়ি (২/৮৭ আবু দাউদের (১/২৮৭, ১২] ১৪) বর্ণনায় এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আছে এবং আলি 
রা.-এর বর্মও এই পরিমাণ মূল্যে বিক্রি করা হয়েছিলো । স্বয়ং আলি রা. বলেন, এটি আমি বার উকিয়ায় বিক্রি করেছি। সুতরাং এটি 
ছিলো হজরত ফাতেমা রা..এর মহর। আবু ইয়ালা রহ. এ হাদিসটি বর্ণনা করেছেন। -যাজমাউজ জাওয়ায়িদ : 8/২৮৩ 9.3 ১ 
| এতে বুঝা গেলো বর্ম শুধু নগদ মহর ছিলো না, পূর্ণ মহরও ছিলো । তারপর যেভাবে বর্ণনাটিকে সমর্থক হিসেবে পেশ করা হয়েছে, 


নে লে হাত এটা বলা উদ্দেশ্য যে, যেমনভাবে এই ঘটনায় মহরের কিছু অংশ দেওয়া হয়েছিলো এবং মধুরাররির জন্য তুলে 


নেওয়ার সময় এটা দেওয়া আবশ্যক মনে করা হয়েছিলো, ঠিক এ প্রকারের ও প্রযোজ্য শাফেয়িদের দলিল 
পর সেসৰ বর্ণনাও 
যেগুলো দ্বারা মহরের পরিমাণ দশ দিরহামের কম মনে হয় রি 


(৫ কেসোনা, বর্ম পূর্ণ মহর ছিলো বলে জানা গেছে। অবশ্য এ বরণনাটিকে এই হিসেবে এখনও সহায়ক হিসেবে পেশ করা যায় বে 


৬৮কএ৪৩কজা্িজজশজক$জতিতিউিজকজ রক্ত দ্জতীকি শিকিজ ০ 


০৯৪৬৯ এজজকককঠ এও ৬৪ কক কত কাজ ডক জর উজ জজ ৯ ৯ ক৬কককক কক ১০৯৯০৪১৪৮৮৯ক৯৯৯৪২৯কএক৭শীশিশলকিকজিকজি কসরত ৯৫ তিকিশকতিসততিপ ক ককক আন্ত ৮ 


বুঁজো। বরণনাকারি বললেন, তখন তিনি তালাশ করে কিছুই পেলেন না। তখন রাসূলুরলা টির 
তিনি কয়েকটি সূরার নাম বলে 


বললেন, অমুক অমুক সূরা আমার জানা আছে। 
বত নিকট তাকে বিয়ে দিয়ে দিলাম কোরআনের যে অংশ তোমার নিকট আছে তার পরিবর্তে 


ইমাম তিরমিবীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯২০ ০০৯। 

ইমাম শাফেয়ি রহ. এ হাদিস অনুযায়ি মতপোষণ করেছেন। 
দেওয়ার মত কোনো কিছু না থাকে এবং কোরআনের কোনো সুরার 
বিয়ে বৈধ । সে তাকে কোরআনের একটি সুরা শিখিয়ে দিবে। 

অনেক আলেম বলেছেন, এ বিয়ে বৈধ। তাকে মহরে মিছল প্রদান করবে। এটি হলো কুফাবাসী আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব এটিই। 
259: ৮ তপ্ত ভিন ঠনি ঠঠে 6৮66৩ ৫৮ ডিন 785 586-, এ রর 
21828 ধা অর্িজ 4822 এ: পা সস আতা ০ ০১25 ১4০ 
র্ পু 2  ১৮/দ৫ ০৫৩ ১ পিশি ২৯৮৯৫ ০ 2424 পা 
0. ১০ এ। ০৯০ ও ৪5 9৫9 35 596 % | 58544 এএএ % রি 
১০4৫5 ও ০ 65৫ 355 ১ ৬৪ ৪৮ ও 5 এ তি ০32/4০5 

2০58০ ০০০ 

১১১৭) অর্থ: ইমর ইবনে খাত্তাব রা. বললেন, সাবধান! তোমরা মহিলাদের মহর খুব বেশি নির্ধারণ করো 
না। কেনোনা, ঘদি এটি দুনিয়াতে সম্মানের বিষয় হতো কিংবা আল্লাহর নিকট তাকওয়ার কারণ হতো, জা 
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি হকদার ছিলেন। আমি রাসূলুল্লাহ নানা 
সাই ওয়াসাল্লাম সম্পর্কে বার উকিয়ার বেশি মহর নির্ধারণ করে তীর কোনো ্তরীকে বিয়ে করেছেন কিংবা 
তার কোনো কন্যাকে বিয়ে দিয়েছেন বলে জানি না। 


ইমাম ভিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০১৯৯। 
আবুল আজফা সুলামির নাম হলো হার্ম। ওলামায়ে কেরামের মতে এক 
উকিয়া চারশত আশি দিরহাম । 


তিনি বলেছেন, যদি লোকটির নিকট মহর 
বিনিময়ে মহিলাকে বিয়ে করে তাহলে এ 


উকিয়া চল্লিশ দিরহাম । বার 


শত তত তিতিসকি জজ ককিউনতস্উিজউকতসকিসিজজ ৬৬৪ ৯কডকতডিডও ডক ত কিউ তত ডভইিকত বডি ০ত ০৬০ কতককি৩৩৭ 


55 বহূ রহ রানির রানা মিরার 


দরসে তিরমিযী 
£ 0 .১১০০১, ১৭ 4৩৯ ০১০৪ 485 এ] ০ এ 0৯530) 5১০৬ ০ :১০.০ ৬১ 04, ০০ 
২১২৯১ ৮৩০৬ 43 ০এও 
লোহার আংটি ব্যবহারের বিধান 


এ অনুচ্ছেদের হাদিস ছারা অনেক শাফেয়ি মতাবলম্বী এর ওপর দলিল পেশ করেছেন যে, লোহার আংটি 
ব্যবহার করা বৈধ । তবে শর্ত হলো, তার ওপর রূপা চড়ানো থাকতে হবে 1১৪৭০ হানাফিদের মতে লোহা, পিতল 
ইত্যাদির আংটি পরা হারাম । চাই তার সংগে রূপা মিশ্রিত হোক না কেনো 1১৪৭১ 





১৪৬৯ সহিহ বোখারি 2 ২/৭৬১, ১০ 9 শ৯ সহিহ মুসলিম পু ১/৪৫৭, শ্পা %১৯০। ১১৩ 1 সংকলক । 


+*” হাফেজ ইবনে হাজার রহ.-এর আলোচনা হতেও এটাই বুঝা যায়। প্র, ফতহুল বারি : ১০/৩২২-৩২৩, 3১ (১০৪ ২: 
। নববি রহ.-এর আলোচনা হতে বুঝা যায় যে, তিনি খালেস লোহার আংটিকেও বিনা মাকরূহ বৈধ সাব্যস্ত করতেন। তিনি লিখেন, 
'তাতিম্মা গ্রন্থকার বলেছেন, পিতল কিংবা লোহার আংটি মাকরূহ নয়। কেনোনা, সহিহ বোখারি ও মুসলিমের হাদিসে আছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বলেছিলেন, যিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট) 
নিজেকে হেবা করেছিলেন- তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তুমি একটি লোহার আংটি হলেও তালাশ করো ।' তিনি বলেন, যদি 
এতে কোনো প্রকার মাকরূহ থাকতো, তবে তিনি এর অনুমতি দিতেন না। সুনানে আবু দাউদে আফজাল সনদে সাহাবি যু'আইকিব 
রা. হতে বর্ণিত আছে যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির দায়িতৃশলি ছিলেন। তিনি বলেছেন, নবী করিম 
সার্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটি ছিলো লোহার । এটিতে মোড়ানো ও যুক্ত ছিলো রূপা । সুতরাং পছন্দনীয় যত হলো, এই 
লোহা বা পিতলের আংটি মাকরূহ নয়, ওপরযুক্ত দুটি হাদিসের কারণে এবং প্রথম হাদিসটির দুর্বলতার কারণে । -আল-মাজমু শরহুল 
মুহাজ্জাব : ৪/৩৪৪, ৮১০৭ 9০০ 3 ৬৪ এ৯॥ ১০9 3 0১ ২] ১০০৪ ৩ ৬৯2 -সংকলক । 

রূপা চড়ানোর শর্ত সুনানে নাসারিতে বর্ণিত হজরত মু'আইকিব রা.-এর বর্ণনার ওপর ভিত্তি করেই । তিনি বলেন, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিলো লোহার । তার ওপর চড়িয়েছিলেন রূপা । বর্ণনাকারি বলেন, অনেক সময় এটি ছিলো 
আমার হাতে । মু'আইকিব রা. ছিলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আংটির দায়িত্বশীল আমানতদার। দ্র. 
(২/২৮৯, 442 4৮০ উড ১৯৯ ০০৯ ০৪ 9৪ এআ ? সুনানে আবু দাউদ : ২/৫৮০, 10৩৬ ৬ ₹৮ ৩ ৮৮ ০০ ০93৪ 
১১১৯) )1-সংকলক । 

১১ লোহা, পাথর ও পিতলের আংটি ইত্যাদি হারাম হওয়ার সুস্পষ্ট বর্ণনা হানাফিদের কিতাবাদিতে বিদ্যমান আছে। যেমন, দ্র. 
আল-রায়েক : ৮/১৯১ ০৪ ৬$ 4১159] ১৩৬ * ফতনহুল কাদির : ৮/৪৫৭, ০১০] ৬৪ ০০ 55৯19 5455 , আল-জামিউস 
সগির : ৩৯১, ০ ৬৪ ০8৯558 ০০৩ 1 এতে নিষ্নেযুক্ত ইবারত আছে । 2.3 3) ০55 ১. তথ: রূপা ব্যতীত অন্য কিছুর আংটি 
বানাবে না। 

আর রুপা মোড়ানো লোহার আংটির ব্যাপার ৷ এটি নিষিদ্ধ হওয়ার সুস্পষ্ট কোনো বর্ণনা আহকার হানাফিদের গ্রন্থাবলিতে পেলো 
না। অবশ্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের আ€টি সম্পর্কে রূপার তৈরি হওয়ার সূস্পষ্ট বর্ণনা বিদ্যমান আছে। 
যেমন পাকি পদ 

| অবসান 
লোহার আংটির বর্ণনা এসেছে। এতাবে বর্ণনাগুলোতে পারস্পরিক বিরোধ হয়ে যায়। আল্লামা রহ. পরস্পর বিরোধ 
করতে গিয়ে বলেন, এর কয়েকটি জবাব দেওয়া হয়েছিলো । ১. অসস্তব নয় যে, তার দুটি আংটি ছিলো । একটি রূপার আরেকটি বপা 
মোড়ানো লোহার । ২. হতে পারে রূপা মোড়ানো লোহার আংটি তার ছিলো যখন লোহার আংটি সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ 
করেননি। (যার অর্থ হলো, রূপা মোড়ানো লোহার আংটিও অবৈধ । যেমন, মুল বক্তব্যে এ কথাটি উল্লিখিত হয়েছে।) ৩. যখন 
লোহার আংটির ওপরে রূপা মোড়ানো হয়েছিলো তখন তার শুধু বাহ্যিক অংশই দেখা যেতো । ফলে মনে করা হলো যে, এর 
পুরোর্টিই রূপা । দ্রু. উমদাতুল কারি : ২২/৩৩, (3৬ ০১০৬ ০9৪) 
দরসে তিরমিবী -৩০ক 


১৬ কন ককজকক্জাক্তিকককপিকিকসককককি কক অক ভক্ত কাকির একতিততিজও ৮৬০ ৩৯৬ তপন কত জু কত কক ৬৩ড ৪৪০৬ ৬ কন কা হও বীজ ৬একক ৬৪০৬ ৬৩কত জাত উত কজিককাকত ৪ ৪৯৬ ততীজকজকীরাজপা্টিজতজজন ভবিকিক উউজ্জউতজজকজকশিত জিভ ও 


লোহার আংটি পরিধান করে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন 4১০ ৮-১ ০ 


০১৬ ০৯1 4 

'কী ব্যাপার! আমি তোমার শরিরে দেখছি জাহান্নামিদের অলঙ্কার ৷ 

ফলে লোকটি সে আংটি খুলে ফেললো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস 
করলেন, আমি কোন জিনিসের আংটি তৈরি করবো । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ১০ ৯১৯3 


১০৫ 45 3১ 3১৯৩ 


'তুমি রূপার আংটি তৈরি করো। তবে এক মিসকাল পূর্ণ করো না।' 

এ অনুচ্ছেদের হাদিসের অংশ ৯১৯ ১৯ ৮3১৯ 4১ ০৪ এর একটি জবাব হলো, এর ছ্বারা আংটি 
পরিধানের অনুমতি বুঝা যায় না। তবে এই জবাব স্পষ্ট বিষয়ের বিপরীত ৷” * বিশুদ্ধ জবাব হলো, যখন 29) 
| ০৯। বিশিষ্ট বর্ণনা এর বিরোধী হয়ে গেলো এবং তারিখও জানা নেই, সুতরাং সতর্কতা হলো, হারামকারি 
বর্ণনাটিকে প্রাধান্য দেওয়া । 

0 ০১ এ ৬ 3) 0০৪ ৭০ এআ তেউছি এএ ০১৭০ ০৬ 


কোরআন শিক্ষা্দানকে মহর হিসাবে ধরা 
এ অনুচ্ছেদের হাদিসের ওপরযুক্ত বাক্য দ্বারা দলিল পেশ করে শাফেয়িগণ কোরআনের তালিমকে মহর 
বানানো বৈধ সাব্যস্ত করেন 1১৪৭৫ 


আল্লামা শামি রহ. বলেন, বুপা মোড়ানো লোহার আংটি বানাতে কোনো অসুবিধা নেই । যার ফলে লোহা দেখা যাবে না। রদগুল 
মুহতার : ৫/২৩০, ০ ৬ ০০১ ০০৯৩) ১১০৯) ০455 1 সংকলক । 

১+২ ২/৫৮০, ১১১৯] ৮৯ ৬৪ ০১৯ ৩ ৭৪1 সংকলক । 

১৭০ কিন্ত এই বর্ণনাটির সনদে একজন বর্ণনাকারি আছেন আবু তাইবা আবদুল্লাহ ইবনে মুসলিম মারওয়াজি। তার সম্পর্কে 
হাফেজ ইবনে হাজার রহ. লিখেন, আবু হাতেম রাজি রহ. বলেছেন, “তার হাদিস লেখা যাবে, তবে দলিল হিসাধে পেশ করা যাবে 
না। ইবনে হাব্বান রহ. সিকাতে বলেছেন, তিনি ভুল ও বিরোধিতা করেন। সুতরাং হি এ হাদিসটি সংরক্ষিত হয়, তাহলে নিষেধাজা 
প্রযোজ্য হবে শুধু লোহার আংটি হওয়ার ক্ষেতে । -ফতহুল বারি : ১০/৩২৩। 

তবে আল্লামা আইনি রহ. বলেন, ইবনে হাব্বান রহ. তার হাদিস বর্ণনা করেছেন ও সহিহ বলে মন্তব্য করেছেন। আল্লামা আইনি 
রহ. এস্থলে অন্যান্য বর্ণনাও এ বর্ণনার সমর্থনে উল্লেখ করেছেন। দ্র. উদাতুল কারি : ২২/৩৩। “সংকলক । 

১৮" কারণ, স্পষ্ট এটাই যে, যখন প্রিয়নবী সাল্লাক্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আংটি ভালাশের নির্দেশ দিয়েছেন, সৃতরাং তা 
পরারও অনুমতি হবে। তবে হাফেজ ইবনে হাজার রহ. বিনি নিজেও লোহার আংটি বৈধ হওয়ার গ্রবস্তা, তিনি আংটি লাশ করার 
বর্ণনাটি দ্বারা লোহার আংটি বৈধ হওয়ার দলিলটিকে সঠিক সাব্যস্ত করেনমি। তিনি বলেন, এতে কোনো দলিল নেই। কেনোনা, 
বানানোর বৈধতা ছ্বারা পরিধানের বৈধতা আবশ্যক হয় না। সুতরাং হতে পারে তিনি শুধু আংটির অস্তিত্ব উদ্দেশ্য করেছেন, যাতে 
মহিলা এর মূল্য স্থারা উপকৃত হতে পারে। -ফতনহুল বারি : ১০/৩২৩। -সংকলক । 

১৪4 আল-মাজমু শরহুল মুহাজ্জাব : 405) 2১১০ ৬১০19 85319 ও৮ ৬১৬০] ৮05 5£5৮/)০ সংকলক । 

মারলে ভিরাীবী -৩০ধ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ৪৬৭ 


+ন্জহক্জবীকককীত্ত্জগকসীরক্ঠিককতউকরকরারিকক্রকর কও জকওওবাক৪কককরকক৬৬৬একককররপককরা৩৩৬৬৪৭৬৪৬৪৪ কক কক ্রতককযাবকককক্্ত৬৩৯৪৩ককক এক +ক৯স্ক্রভরাতিক-*ক*$র32%ক্কডত করিত ক্পরতররঞ্ঞ্রএততিকক্ত্র কিস অক্রিকককক তত কডত্কএজতকিএ ক কডঞন রিয়ার কক্করাকরা রক জরা+কিকরুবা ++ ক্গসকুর+র+5৮% 


অধিকাংশের মতে, কোরআনের তালিমকে মহর বানানো অবৈধ 1১৭৬ 

তাদের দলিল 5] 45 1১50 শ ০০0১ 51330 29 ০৯১৮ এতে মাল অন্বেষণের নির্দেশ দেওয়া 
হয়েছে। যার অর্থ হলো, যা মাল নয়, তা মহর হতে পারে না! যেহেতু তালিমে কোরআনও মাল নয়, আর খবরে 
ওয়াহিদ দ্বারা আয়াত রহিত করা অবৈধ, সুতরাং ০).)8। ০১* এ» ৮১৩৫৩৯১) এর এমন অর্থ উদ্দেশ্য হবে, 
যেটি আয়াতের অনুকূল হয়। সেটি হলো, এতে বা অব্যয়টি বিনিময়ের জন্য নয়; বরং কারণ বুঝানোর জন্য 
ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো, ০).50 ১০ 4৬ ১ ৮১৯১) অর্থাৎ তোমার কোরআনের জ্ঞান থাকার কারণে 
তোমার ওপর নগদ মহর আবশ্যক করা হলো না। অবশ্য বাকি মহর নিয়ম অনুযায়ি ওয়াজিব হবে 1১৪৯৮ 4) 
৯০। 


262 22822. 8 8448১ 25 
৫৯355 ০১ 4০91 3 ০৯ লই € ৩ আজ 
অনুচ্ছেদ-২৩ : যে বাঁদিকে মুক্ত করে তারপর বিয়ে করে ফেলা প্রসংগে (মতন পৃ. ২১১) 
রর পা রর নিত কে ৭১:2১ ০ত পপ লতা পর্ণ পিল তর তত জগ ও হি 
0: এ ওই ৬৭ ০৪ পক্ষী 3 583৭] ৯০ ও চি ০০50০ 15১ 2518 ৭৭1, 
9.5 0625 ০৯৯১ 2৬০ 51 0০ 35 এ ৪০০ ঞ1 09) 
১১১৮। অর্থ : আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত 
সফিয়্যা রা.কে আজাদ করে দিয়েছিলেন। তারপর তার আজাদিকেই তার মহর নির্ধারণ করেছেন। 


ইমাম তিরমিবীর বক্তব্য 
তিরমিবী রহ. বলেছেন, হজরত সফিয়্যা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আনাস রা.-এর হাদিসটি ০১৯০ ০১৬1 


সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত। এটি আহমদ ও ইসহাক রহ.-এর 
মাজহাব । অনেক আলেম আজাদিকে মহিলার মহর নির্ধারণ করা মাকরূহ মনে করেছেন । যতোক্ষণ না তার জন্য 
আজাদি ব্যতীত অন্য কোনো কিছু মহর ঠিক করা হয় । তবে প্রথম উক্তিটি আসাহ। 





১৪ ৭ 


আবু হানিফা, মালেক, লাইস, মাকহুল এবং ইসহাক ইবনে রাহওয়াইহ রহ.-এরও এটাই মাজহাব । অথচ ইয়াম আহমদ 
রহ.-এর এক বর্ণনায় আছে মাকরূহ, অপর বর্ণনাল্প বৈধ । দ্র. আল-মুপনি : ৬/৬৮৩-৬৮৪, 09088 ৮৮০ 4৬০০৬ 5৪৪ ০৪৪ 
। -সংকলক । 
*** সূরা নিসা : আরাত-২৪, পারা-৫। তাছাড়া নিয়েক্ত আয়াত ছ্বারাও অধিকাংলশর দঙ্গিল হয়। ৯৮ 5১ ০৮০০৪ শে ০০১ 
৮১৬ সি ২৪৪ ও। সরা নিসা : আয়াত-২৫, পারা-৫)। তাওলের অর্থ হলো মাল। আল-মুগনি : ৬৬৮৪ । -সংকলক। 
” এ অনুচ্ছেদের হাদিসের একটি জধাব হলো, তা'লিমে কোরআনকে মহর বানানোর ব্যাপারটি ছিলো সংশ্লিষ্ট সাহাবির 
বৈশিষট্য। এর সহায়তা হয় নিযুক্ত ব্দনাটি ছারা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআনের একটি সূরার 


বিনিময়ে ৰিয়ে দিয়েছেন। তারপর বলেছেন সোমার পরে এটি আক কারে জন্য হর নাজাদ এ হু 
হতে পারষে না হাদিসটি 
সনদে বর্ণনা করেছেন । আল-মুগনি : ৬/৬৮৪ । -সংকঙগক। | ০ 


৬০০৯৬ কক এক ও কি ৬০৮ কও বর ক কাকার ককতরকওিকককজপ্ককককন তর কম্ষকাকককাকরাতজক কক কন$৬৬ ও ও রস ড কক ডরঞ ১০৪৬ পরীর কাউ কক কক ডাকড ও ডক ক৭ ৭৬৪ ৬৯৬০৩ কক তক উপ রঞকীজ কিক কককিপজজজকউনিকীণ *জিত০ 


4০ 41 ০০) 29৯০ ০1 0৮5 ২৩০ এএ ১০ 1 0৯) 0 _৯০) এ 08 ০৯৪ সি ০০ 
“81১৯০ ৬৫০ ০৯৪ 


ইমাম আহমদ রহ. এ হাদিসের বাহ্যিক অর্থের ওপর আমল করতে গিয়ে বাদি মুক্ত করাকে মহর বানানো 
বৈধ সাব্যস্ত করেন।১৪৮ অথচ অধিকাংশের মতে, এটা অবৈধ 1১০১ এ অনুচ্ছেদের হাদিসের অর্থ তাদের মতে 
এই যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সফিয়্যা রা.কে আজাদ করে দিয়েছিলেন। তারপর 
বিনা মহরে তীকে বিয়ে করেছিলেন! যেটা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ ছিলো ॥ ** 


বর্ণনাকারি এটাকে (৪১.০ 4০০ ০.৯ দ্বারা ব্যক্ত করেছেন। এটা ঠিক এমনি যেমন আল্লাহ তা'আলার বাণী 
আছে :)9:১45 59 758) ০১১৮০৯০ও ১৪৮০ তাছাড়া এটাও সম্ভব যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁকে বিনিময় নির্ধারিত করে আজাদ করেছিলেন এবং পরে বিনিময়কে মহর বানিয়েছিলেন। আর এটা সবার 


মতেই বৈধ। 
এ বিষয়টিও এখানে উল্পেখ্যযোগ্য যে, ইমাম তিরমিযী রহ. এ অনুচ্ছেদে ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব 
ইমাম আহমদ রহ.-এর সংগে উল্লেখ করেছেন। তবে এটা ঠিক নয়। হাফেজ ইবনে হাজার রহ. এটা রদ 


করেছেন 1১৪৮৪ 





১৬৭১ সহিহ বোখারি : ২/৭৬১, , 4৬১২০ 591 09৮০ ০০৯ ০5 ৪৪) 2৩ ০505 * সহিহ মুসলিম : ১/৪৫৯, 05৪ 455 
৯39১ 44 49৩০ 4১০ ০০৩) -সংকলক । 

১৪৮০ আল-মুগনি : ৬/৫২৭, ৬১২০ 434 ৬০০ ০১ ০৪ 5০৫৪ 1 "সংকলক । 

৯৮ দ্র. বিদায়াতুল মুজতাহিদ : ২/১৬, ৬০] 0০ 04 ২৯০ সী কই এট এআ তি এ উমদাতুল 
কারি : ২০/৮১, ৬৪১০ 2431 505 ০০৯ ০০ ৯৩ 1 -সংকলক। 

১৮২ তাহাবি রহ. বলেন, এ ব্যাপারে তাদের বিরোধিতা করেছেন অন্যান্য আলেম। তারা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এটি আর কারো জন্য করার অনুমতি নেই। সুতরাং আজ্ঞাদি ব্যতীত মহর ছাড়া তার জন্য বিয়ে সম্পন্ন 
হয়ে যাবে। এটা রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সংগে খাস হওয়ার কারণ হলো, আল্লাহ রাব্দুল আলামিন তাকে 


মহর দেননি! আল্লাহ তা'আলা বলেছেন, ১১১ ০০ এ] ০০৬ ৯5৪০৪ 0 ০৪৬ ১) এ ভা] ৪ ৯৩ এ এএ$ মি 
৬৪০৯৪ । সূরা আহজাব : আয়াত-৫০, পারা-১২২। যেহেতু আল্লাহ রাঝুল আলামিন তার নবীর জন্য মহর ব্যতীত বিয়ে বৈধ করে 
দিয়েছেন, সেহেতু আঙাদি মহর নয়, এর ভিত্তিতে তার বিয়ে করার অধিকার আছে। আর যাদের জন্য মহর ব্যতীত বিয়ে বৈধ 
করেননি তাদের জন্য আজাদিকে মহর বানিয়ে বিয়ে করার অধিকার থাকবে না। কেনোনা, আজাদি মহ্র নয়। -শরহে মা'আনিল 


আছার : ২/১২, ৫১০ 2০ 01 ০ এ ০৮ এ০॥ ০৪1 সংকলক । 

১৯ সূরা ওয়াকিয়া : আয়াত-৮২, পারা-২৭। তাছাড়া হাফেজ ইবনে সালাহ রহ. বলেন, হাদিসের অর্থ হলো আজাদি মহরের 
স্থলাভিষিক্ত হবে যদিও মহর না হোক না কেনো। এটি ঠিক একথাটিরই মতো যেমন, লোকজ্জন বলে -যার কোনো পাথেয় নেই, 
ক্ষুধাই তার পাথেয়। -ফতহুল ৰারি : ৯/১২৯, 49১০ 4 5০ ১৯ ০০ ০৪1 সংকলক । 

»৮* ফাতহুল ৰারি : ৯/১২৯-১৩০ । -সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪৬৯ 


চখ্কিকিকলস্রককহকচকরককর্র্করররকাররাকঠডএ্গকজজ্ীক্বাককককাককতকত্ককাদত্তগ্যকতজককতকককর্কঠগ্জাককরীকর্ন্ীগরজন্জকতঞ্কক্কর্তগক্তকগ্করন্রকগ্রলএক্কিজরগ্একক্এজকক্কককী$স্কতএএজজনীজআতীজককীরকঠকতন্ততকিকিক্কত্জ্ককঞককীকরকজ্জীক্তক একক প্জকজক্করতীজককীককপডজবার জাতক লকাককরতকাটীর তলত তজশকহকি শক 


টির 


পপ সি 


৫ ৬৪ ০০৬ ৬৪ ₹ 1 ৩ 
,অনুচ্ছেদ-২৪ : দাসীকে মুক্ত করে তাকে বিয়ে করার ফজিলত প্রসংগে (মতর পৃ. ২১২) 


বি রত পরল টি 


3১60. ১4৪০ এএ ৩০ মন 0৫ এল ৩০ ০৮৫ লা ৩১৮৯ ৩০ 3০ _ 101৭ 


৯ & পণ ঠে ৫ স্পা ৫৮2৭ 
2 ০5 ৫ ৬৪১১৮ ০৮ রি 9৪১৫ 2 ৬5৪ তত ৪৮ এ এ৪৯) 


চলি ১০০০ 095 প০৬ঠ৫ ০৫৪ ৫ ঠি পল 


১ রি ০৯১০৭ ১০০১ এ | 45 4৯ ১৮ ৯5১০০ 485 রে রি ১০১১ ডি ০3 
১85 ধন ১১ রর ৭ গত পে ৩৫৪ ৯ পা ০৫ 


১১১৯। অর্থ: আবু মুসা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে ছিগুণ 
সওয়াব দেওয়া হবে- গোলাম, যে আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করেছে। সুতরাং তাকে ছিগুণ 
সওয়াব দেওয়া হবে। আরেক ব্যক্তির নিকট একটি সুন্দরী বাদি ছিলো, সে তাকে আদব শিখিয়েছে এবং 
আফজাল আদব শিখিয়েছে, তারপর তাকে আজাদ করে বিয়ে করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য শুধু আল্লাহর 
সন্তুষ্টি। এ ব্যক্তিকে ছিগুণ সওয়াব দেওয়া হবে। আরেক ব্যক্তি প্রথম কিতাবের ওপর ঈমান আনয়ন করেছে 
তারপর পরবর্তী কিতাবের ওপর ঈমান এনেছে, তাকে ঘিগুণ সওয়াব দেওয়া হবে। 


০১০ 2১ ভে ০১০ ৬৬৯৯ ০০ ০৬৯ ০% 5৯3 5 ৩৪ শত ০০ 05৬৯০ 0১১৯৯ 6০০ ভে 091 3৬ 
১৯৩৬০ ১৯৯০ ০ 4৪০ এ০। ভা ০ 0০ ভা ভয় 
ইবনে আবু উমর রহ. ... হজরত আবু মুসা রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ 


সমার্থক হাদিস বর্ণনা করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, আবু মুসা রা.-এর হাদিসটি ০৯০ ০ । 


আবু বুরদা ইবনে আবু মুসার নাম হলো আমির ইবনে আবদুল্লাহ ইবনে কায়স। শো'বা ও সুফিয়ান সাওরি 
এ হাদিসটি বর্ণনা করেছেন সালেহ ইবনে সালেহ ইবনে হাই সূত্রে । সালেহ ইবনে সালেহ ইবনে হাই হলেন, 
হাসান ইবনে সালেহ ইবনে হাইয়ের পিতা । 


08142565১41 6355 ০ 2 এ এ 


£ ৫৫৫৫ সত 


৭ 3:4420.035 508 ০১০ 
অনুচ্ছেদ-২৫ : যে মহিলাকে বিয়ে করে তার সংগে সহবাসের আগে তালাক 
, দিয়ে উক্ত মহিলার কন্যাকে সে বিয়ে করতে পারবে কিনা? মেতন পৃ. ২১২) 
1০০০2০০3৯০8 5৩৭৮ 9, 
দুলে 28 985ঠ 5৩৯ ৬ 4৩5 উন এ কট এ ৬৫৭ ও 


টি ছি তে তা "| পি কটি টি 


৫45 ও ১০৯১৪ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪৭০ 


৮০০৪০৩৪৯৬০৬ ০৩৩৩ ৩কতক ১ 
২০৪ ২৯৯৬৪২৮০৬৪৯ ২ শত ১$জিসশরিকডিন কক এক কর $$ এক ককককককিত$ কত উিকতিক তত ₹৮৬৯ কনক এক +কজকি ক ৩৯ ৩৯৪৬হ৩৭ ৩জক এক তককত $৬ককক একক ১৩ ক জজ এ৬$৩ ৩৩ পপি িতকিকউউজএক একক কপ ৪্কজনীত হজরত রউসকক হতিকপ্কসিত কি শত তত শসতিইিসতশত তত তাস 


১১২০। অর্থ : কুতায়বা-ইবনে লাহিআ' _আমর ইবনে শো'আয়ব-তার পিতা-তার দাদা সূত্রে বর্ণিত, নবী 
রিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রমণীকে বিয়ে করলো, এরপর তার সংগে 
ধিজিত হলো, তার জন্য তার কন্যাকে বিয়ে করা হালাল হবে না । বদি তার সংগে সহবাস না করে তাহলে যেনো 
তার মেয়েকে ইচ্ছে করলে বিয়ে করে । আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করে তার সংগে মিলিত হলো, 
কিংবা তার সংগে মিলিত হলো না, তার জন্য তার মাকে বিয়ে করা হালাল হবে না। (তিরমিযী ব্যতীত সিহাহ 
সিত্তার অন্য কোনো গ্রন্থকার এ হাদিসটি বর্ণনা করেননি 1) 

ইমাম তিরমিযীর বক্তব্য 

আৰু ঈসা রহ. বলেছেন, সনদগতভাবে এ হাদিসটি বিশুদ্ধ না। এটি শুধু ইবনে লাহিআ" ও মুসান্না ইবনে 
সাব্বাহ, আমর ইবনে শো"আয়ব সূত্রে বর্ণনা করেছেন। বস্তুত মুসান্না ইবনে সাব্বাহ ও ইবনে লাহিআ'কে হাদিসে 
জয্রিফ সাব্যস্ত করা হয়। সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত । তীরা বলেন, যখন কোনো 
ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করে, এরপর তার সংগে সহবাসের আগে তাকে তালাক দিয়ে দেয়, তার জন্য তার 
কন্যাকে বিয়ে করা হালাল হয়ে যায়। আর যখন কোনো ব্যক্তি সে মহিলার কন্যাকে বিয়ে করে, এরপর তার 

গে সহবাসের আগে তাকে তালাক দিয়ে দেয়, তার জন্য তার মাকে বিয়ে করা হালাল হবে না। কেনোনা, 
আল্লাহ তা'আলার বাণী আছে (এবং হারাম করা হয়েছে) তোমাদের জন্য তোমাদের শাশুড়ীদেরকে। এটি 
শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । 


৮ পট 4: চা 
2৯১৫ 55 944 ৮৫: ৫ 


42953 0 08 14855 55 45055 ৩ 4 5৬ 20 5 এ ৪৪ 
অনুচ্ছেদ-২৬ : যে লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়, এরপর তাকে অন্য কেউ বিয়ে 
করে এরপর ভার মিলিত হওয়ার আগে ভাকে তালাক দেয়া প্রসংগে মতন পৃ. ২১৩) 


টনি পালাতে 


459 4৮ ০৮৭৪০ 2০ (558 247৮2 ৩০৩: ০4৫3০ ১5 -1 
১০3 28 0০০৩৩ 254 9598 ৩5 ৩5 ১৪০ চন ভি ও ও 


$ 
তত ত৪ ৫৯৮৫ ০৫৫৯০ নি 


০৯০০ ৯১৯5 4৯০ ৫ ভেসর্র এ০ ১ 1 58০] ৩৯9 0 


১১২১। অর্থ : আয়েশা রা. বলেন, রিফাআ" কুরাজি রা.-এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট এসে বললেন, আমি রিফাআ“র নিকট (বিয়ে বন্ধনে আবহ্ধ) ছিলাম, তিনি আমাকে নিশ্চিত তালাক 
দিয়েছেন। তারপর আমি আবদুর রহমান ইবনে জুবায়র রা.কে বিয়ে করেছি। তার সংগে কাপড়ের আঁচলের 
মতো বস্তু ব্যতীত আর কিছু নেই । তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি রিফাআ'র 
নিকট ফিরে যেতে চাও? না, যতোক্ষণ পর্যস্ত তার সামান্য মধুর স্বাদ তুমি গ্রহণ না করবে এবং সেও তোমার 
সামান্য মধুর স্বাদ গ্রহণ না করবে (সংগম না করবে)। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত ইবনে উমর, আনাস, রুমাইসা কিংবা উমাইসা এবং আবু 
হুরায়রা রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, হজরত আয়েশা রা.-এর হাদিসটি ০৯. ০৯। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড € ৪৭১ 


কস্করউঠককজককন্উকবসএডককফকরুউজককককা ওত ডওকরকনকওক$ককঞকজক্রাকজকারকীককডকরডকবরডকডনহপ্ককরকককউরতককওবকনধকঞককক কনক করাকক$করারবরকরক্ররকগকউিকঙক্বারাকরুকককককচজওককএ০এ$্রকরককুরাকঞকমকর কক কক ডার্ক কক ত্র কঞ্জক* +র্কককককককঠ$লকঠজ এস তজএককাকীতএস 


সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত যে, কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে 
তিন তালাক দেয়, তারপর সে অন্য কোনো পুরুষকে বিয়ে করে, তারপর সে তাকে সহবাসের আগে তালাক 
দিয়ে দেয়, সে মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যদি দ্বিতীয় স্বামী তার সংগে সংগম না করে। 


০ ৫, 


ও 0:৯৩ 3৯৭ তে ৪৯. ১ 54৩ 
টিডিরগরুরাট রেট রান টিররারারারারা রাত ২১৩) 


51777752825 ১৩ 25 0571) 
১১২২। অর্থ : হজরত আলি রা. ও জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (মহিলাকে) হালালকারি এবং যার জন্য হালাল করা হয়েছে তাদের প্রতি অভিশাপ করেছেন । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিবী রহ, বলেছেন, হজরত ইবনে মাসউদ, আবু হুরায়রা, উকবা ইবনে আমের ও ইবনে আব্বাস রা. 
হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আলি ও জাবের রা.-এর হাদিসটি মা'লুল। অনুরূপ বর্ণনা করেছেন, আশআছ 
ইবনে আবদুর রহমান-মুজালিদ-আমির তথা শাবি-হারিস-আলি ও আমের-জাবের ইবনে আবদুলাহ সূত্রে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে । এ হাদিসের সনদটি কায়েম তথা সঠিক নয় । কেনোনা, মুজালিদ 
ইবনে সায়িদকে অনেক আলেম জয়িফ বলেছেন । তার মধ্যে আছেন আহমদ ইবনে হাম্বল রহ. । আবদুল্লাহ-আলি 
রা. সূত্রে বর্ণনা করেছেন। এখানে ইবনে নুমায়র ভুল করেছেন । প্রথম হাদিসটি আসাহ। মুগিরা, ইবনে আবু 
খালেদ প্রমুখ শাবি-হারিস-আলি রা. সূত্রে এটি বর্ণনা করেছেন । 
১8 ৬ নে 5454 ৫৪ 85৬ এ প্র ডেএ 31555 (4৫71) 
25525878581 ০88 ২৮০০4 0341 9505 40255 
১১২৩ । অর্থ : মাহমুদ ইবনে গায়লান...আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসালাম যে হালাল করে আর যার জন্য হালাল করা হয় এতোদুভয়ের প্রতি লানত করেছেন। 


ইমাম তিরমিধীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০ ১৯। 
আবু কায়স আল আওদির নাম হলো আবদুর রহমান ইবনে ছারাওয়ান। এ হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে তিনি একাধিক সূত্রে বর্ণনা করেছেন। সাহাবি আলেমগণের তে এর ওপর আমল 
অব্যাহত । তার মধ্যে আছেন হজরত উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান ও আবদুল্লাহ ইবনে আমর রা. 
প্রমুখ । এটি তাবেয়িন ফুকাহায়ে কেরামেরও মাজহাব । সুফিয়ান সাওরি, ইবনে মুবারক, শাফের়ি, আহমদ ও 
ইসহাক রহ.এ মতই পোষণ করেন । 


তিরমিযী রহ, বলেছেন, আমি জারূদকে ওয়াকি' থেকে উল্লেখ করতে শুনেছি তিনি এ উক্তি করেছেন এবং 
বলেছেন, এ অনুচ্ছেদের কারণে আসহাবে রায়ের উক্তি ছুঁড়ে ফেলা উচিত। 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৮ ৪৭২ 


৮৬৩ ৬৪০ ৯৯ কক ক ০৮৬১ ০৮৪৪৬ ৭ ভ৯ হকি ক৯ ০৬৬ ০৯৬৩ ডাকত +জঝকড কক জকতক রকি অক ৪৪ তক্জজকন্ং ৫ করপিকর কর ককক কক জউজজজওড়জজজকডকজজ্জজকজউতক জড় ও রাব অক একক ডক তত করলা উখ টীকি৬ জউউউ লজকটিরনিত ৯৯ কককজকীক্রীতিও জাটকা বাদ জজজিরত্জজপ বত হকির এ ন্ীকরিরীপসত উন কতককতিক 


জন্য তারপর তাকে তার নিকট রেখে দেওয়ার প্রয়োজন হয়, তার জন্য বিয়ে নবায়ন ব্যতীত তাকে রেখে দেওয়া 


অবৈধ।' 
দরসে তিরমিষী 


42০ এ ৬১০ ০1 0৯৮ সি 2 ১৩ ৩৮০ ০৪ ০০০ ০০3 এ ৬০ ও এ ০০ ক্ঞআ ০০ 
১৪৮৬4] 00৯০] 9 ০0৯০] ০ ০৩ 


হালাল করার শর্তে বিয়ে করা সর্বসম্মতিক্রমে এই হাদিসের ভিত্তিতে অবৈধ 1৯৮ অবশ্য যদি আক্দ এর 
মধ্যে হালাল করার শর্তারোপ না করা হয়, কিন্তু মনে মনে নিয়ত থাকে যে, কিছুদিন নিজের নিকট রেখে তারপর 
ছেড়ে দেবো? তবে হানাফিদের মতে এ পন্থা বৈধ ।১” বরং ইমাম আবু সাওর রহ.-এর উক্তি, এমন যে করবে 


*প্* সুনানে আবু দাউদ : ১/২৮৪, ০:৯০) ৬৪ 29৪, সুনানে ইবনে মাজাহ : ১৩৯, 4 4৯০0) ০১৯] ০১৩ 1 "সংকলক । 

১৯৯ তাদের দু'জনের প্রতি অভিশম্পাতের কারণ হলো, তাতে মরুওয়াত ছিন্ন করে ফেলা হয়। অন্তরঙ্গতা থাকে না। তারপর 
ছোট আত্মা ও নিচুতার দলিল পাওয়া যায় । মুহাল্পাল লাহুর (স্বামীর) বিষয়টিতো স্পষ্ট । আর যে হালালকারি তার দিকে লক্ষ্য করলে 
এ কারণে যে, সেতো তার নিজেকে সহবাসের জন্য ধার দিচ্ছে অন্যের উদ্দেশে । সেতো মহিলার সংগে সঙ্গম করছে। যাতে তাকে 
প্রথম স্বামীর সহবাসের ন্য পেশ করতে পারে । এ কারণে রাস্লুলাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম তাকে দৃষ্টান্ত দিয়েছেন ধার দয়া 
পাঠার সংগে ।-মিরকাত : ৬/২৯৭। -সংকলক । 

১৪৮* ইবনে কুদামা রহ. বলেন, হালালকারির বিয়ে সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে হারাম-বাতিল। তার মধ্যে আছেন হাসান, নাখয়ি, 
কাতাদা, মালেক, লাইস, সাওরি, ইবনে মুবারক ও শাফেয়ি রহ. । চাই সে এ কথা বলুক যে, আমি তাকে বিয়ে করেছি তার সংগে 
সঙ্গম করা পর্যন্ত । কিংবা সে এই শর্তারোপ করুক যে, ঘখন এ মহিলাকে হালাল করে দিবে তখন তাদের মাঝে কোনো বিয়ে নেই। 
কিংবা এই শর্ত করুক যে, যখন তাকে প্রথম স্বামীর জন্য হালাল করে দিবে তখন তাকে তালাক দিয়ে দিবে । -আল-মূগনি : ৬/৬৪৬, 
059/ ৮৯৪ 0 4৩০ 4৯১৩ 04 039 5 1 অথচ আবু হানিফ! রহ.-এর মতে হালাল করার শর্তে বিয়ে করা মাকরূহ । (বাহরুর 
রায়েক গ্রন্থকারের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি এটি মাকন্বহ তাহরিমি- আল- বাহরুর রায়েক : 8/৫৮, 44 ০১০ ৮৪৪ ০০৬ 4১১0 ০55 
24] ) এবং আল্লাহর লানতবিশিষ্ট বর্ণনাটিও এক্ষেত্রেই প্রযোজ্য ৷ অবশ্য তার মতে বিয়ে দূরুস্ত হয়ে যায় । কেনোনা, বিয়ে শর্তের 
কারণে বাতিল হয় না এবং প্রথম স্বামীর জন্য হালালও হয়ে যায়। 

আবু ইউসুফ রহ্‌.-এর মতে হালাল করার শর্তে বিয়ে ফাসেদ । কেনোনা, এটি ওয়াকতি বিয়ের পর্যায়ে আসে । বিয়েটি ফাসেদ 
হওয়ার কারণে উক্ত বিয়ে এই মহিলাকে প্রথম স্বামীর জন্য হালাল করবে না। 

ইমাম মুহাম্মদ রহ.-এর মতে বিলে দুরদ্ত । কেনোনা, ফাসেদ শর্তের কারণে বিয়ে ফাসেদ হয় না। অবশ্য সেই মহিলা প্রথম 
স্বামীর জন্য হালাল হবে না। কেনোনা, প্রথম স্বামী এমন একটি জিনিসের ব্যাপারে তাড়াহুড়া করে আগে করে ফেলেছে, ফেটিকে 
শরিয়ত পিছিয়ে রেখেছে । সুতরাং তার কাছ হতে প্রতিশোধ নেওয়া হবে, তার লক্ষ্য-উদ্দেশ্য হতে বিরত রেখে । যেমন, মীরাস 
দালকারি ব্যক্তিকে হত্যা করলে হয়ে থাকে । দ্র. হিদায়া ফতহুল কাদিরসহ : ৪/৩৪-৩৫, 28048 44 ০১০ ৮৪৪ ০২০৪ 55১৬৪ 55৪ 
1 -সংকঙ্সক। 

১৮” বরং হানাফিদের গ্রস্থাবলি দ্বারা জানা যায়, সেও সওয়াকপ্রাপ্ত হবে। এজন্য শায়খ ইবনে হুমাম রহ. বলেন, যদি তারা স্থায়ী - 
স্ত্রী দুইজন এর নিয়ত করে এবং এটি না বলে তবে তা ধর্তব্য হবে না। পুরুষ সাওয়াবপ্রাপ্ত হবে সংশোধনের উদ্দেশ্য থাকার কারণে । 
ফতহুল কাদির : ৪/২৪, 287] ১০ ৮৯৮ আল-বাহরুর রায়েক : ৪/৫৮। 

প্রকাশ থাকে যে, এই মাসআলাতে শাফেয়িদের নিকট বিস্তারিত বর্ণনা আছে । উতয় সুরতেই বিয়ে অবৈধ ও বাতিল । ১. শর্তের 


সংগে বিয়ে করবে যে, যখন সঙ্গম করবে তখন উভয়ের মাঝে বিয়ে অবশিষ্ট থাকবে লা । ২. এই শর্তে বিয়ে করা ঘে, এই মহিলাকে 
প্রথন স্বামীর জন্য হালাল করে দিবে । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৭৩ 


ককগকতজককরিক্ঞকনককঞ্কীককীকর্রনর জবার হ্রাকররককজজককরঠকবার কক এরল্কররাতজররকরকককজ্ররককররকরক্করনবীরীরকউকরকরর রর কিকরজরত্রররারজরককনক্রওকককক্রাকঞকরক্র্রীকওকাককরুকররিরকগরজাররকর্কীকক্র্কাকারারককরক্ককীকউকজ্ীকরকত্টীজ্রীকক্ঞ্রীউকীজত্ঞকবাতবীকককপতকককর্জকীকরুর্জজবীততক্হককক 


সে সওয়াব পাবে 1১*৯ ইমাম আহমদ রহ.-এর মতে, এই পদ্ধতিটিও অবৈধ এবং বাতিল 1১৪৯০ তিনি এ 
অনুচ্ছেদের হাদিসের ব্যাপকতা দ্বারা দলিল পেশ করেন যে, হালালকারির ওপর ব্যাপক আকারে অভিশম্পাত 
করা হয়েছে। আর খাস করার কোনো দলিল এখানে নেই । আমরা বলি, খাস তো আপনিও করেছেন । সেটি 
এভাবে যে, এ অনুচ্ছেদের হাদিসের ব্যাপকতার দাবি হলো, যদি বিয়ে হালাল করার শর্তে না হয় এবং হালাল 
করার নিয়তে না হয়, তবুও যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে তাকে প্রথম স্বামীর জন্য হালাল করে দেয়, তবুও 
অবৈধ হবে ৷ কেনোনা, হালালকারি বা মুহালিল শব্দ এর ক্ষেত্রে প্রয়োগ হয়। অথচ এমন ব্যক্তি কারো মতেই 
অভিশন্ত নয়। 

তারপর ইমাম শাফেয়ি ও আহমদ রহ.-এর মতে, হালাল করার শর্তে বিয়েই সংঘটিত হয় না এবং না এর 
দ্বারা প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হয় । অথচ আমাদের মতে এমন করা যদিও হারাম; কিন্তু যদি কেউ এটা করে 
ফেলে, তবে বিয়ে সম্পাদিত হয়ে যাবে এবং মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে ।১৪৯, 

তাদের দলিল এ অনুচ্ছেদের হাদিস । তবে এর জবাব হলো, এই বর্ণনায় হালাল করতে নিষেধ করা হয়েছে, 
বিয়ে অস্বীকার করা হয়নি। বস্তত শরয়ি ক্রিয়াকর্ম হতে নিষেধাজ্ঞা মূল কর্মের বিধিবদ্ধতার দাবি রাখে । যেমন, 
উসুলে ফিকহে বিষয়টি সাব্যস্ত হয়েছে। 

শাফেয়িদের মাজহাবের ওপর আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত একটি হাদিস দ্বারাও দলিল পেশ করা 
হয়েছে,১৯৯২ 
০৮ ০৯০ ০০ 409 ১4০০ এ তাি০ ০০০ ০৪ এ] ৯১ ৪৯৯ ও 05 এ| ক ০৪ &৪৩ ০১ ০০০ ০৪ 
2০031: 05 55 ০০ ০৯ 4৯১ 4০৯৪ এএ ৪০৭৬০ ৯৮ ০০ 4 60 ৯395 ৩১৩ 40১৭ 

'নাফে রহ. বলেন, এক ব্যক্তি ইবনে উমর রা.-এর নিকট এসে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন, 
যে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। তারপর এ মহিলাকে তার সংগে পরামর্শ ব্যতীত তার ভাই বিয়ে করে 
ফেলেছে। যাতে সে এই মহিলাকে তার ভাইয়ের জন্য হালাল করে দিতে পারে । এই মহিলা কি প্রথম স্বামীর 
জন্য হালাল হবে? জবাবে তিনি বললেন, না। তবে আগ্রহের বিয়ে ব্যতিক্রম । আমরা তো এটাকে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যভিচার গণ্য করতাম ।' 


এই বর্ণনাটি ইমাম হাকেম রহ. স্বীয় মুসতাদরাকে উল্লেখ করেছেন এবং বোখারি-মুসলিমের শর্তে উন্নীত 
সহিহ সাব্যস্ত করেছেন 1১৯ হাফেজ জাহাবি রহ.ও এর ওপর নীরবতা অবলম্বন করেছেন। 





একটি পদ্ধতি হলো, এই শর্তের সংগে বিয়ে করবে যে, সহবাসের পর তাকে তালাক দিয়ে দিবে। এই তৃতীয়টি সম্পর্কে 
শাফেয়িদের দুটি উক্তি রয়েছে ১. এমতাবস্থায় বিয়ে বাতিল। ২. শর্ত বাতিল, আকৃদ সহিহ। 
চতুর্থ আরেকটি পদ্ধতি হলো, এই উদ্দেশ্যে বিয়ে করবে যে, সঙ্গমের পর তালাক দিয়ে দিবে। শর্তের কোনো উল্লেখ থাকবে 


না। এমতাবস্থায় মাকরূহসহ বিয়ে দুরুদ্ত আছে।। দ্র. আল-মাজমু' শরহুল মুহাজ্জাব : ১৫/৪০৫-৪০৬ ৪০৬ ০০ ৯১৯৪ ০ ৩৯৩ 
০৯৭ 0৩ ৯৯ ১৩ ০১৬ ০৯১৯৪ 9, আল-মুগনি : ৬/৬৪৬। -সংকলক। 

*** তালিকাতৃশ শায়খ কান্দলভি আলাল কাওকাবিদ দুররি : ২/২৩৩। -সংকলক। 

+১» আল-মুগনি : ৬/৬৪৬-৬৪৭, ০১:৬৩] 4১০ ০১5 4 ০০৪ 1 -সংকলক। 

*** মাজহাৰগুলোর বিস্তারিত বর্ণনা পেছনে বরাতসহ এসেছে। -সংকলক। 

**' আত তালছিসুল হাবির : ৩১৭১, ০৬ ৮4১৭ ৮১৫ শং-১৫৩০, তূহফাতুল আহওয়াজি : ২/১৮৫। -সংকলক। 

*শ মুসতাদরাকে হাকেম : ২/১৯৯, 40০১৯ 0৯০৬ 4) ০০) 33১৯১ ১৩৩ । -সকেলক। 


দয়সে ভিরমিষী-৩য় খণ্ড 2৪8৭৪ 


০০১০০ ২ ৪৯কক ৯ ক৯ ৮ ককশিি৯ক৯ ০৯৬৯৯ কলা কপি তি জ্কত তঠতিকিজ তক জিত ি৯ত ৮০৬ এ কজিকি জকি ও $িকিকি ২৯৯ জ৯িজিত$ ৯৯৯ করএজজতিজতউজস ক ৮পিউকউতকউিরিউ এ কক কত এজ ক্ততজরজ উট কিউ উজিজকিস০ততস্ততিত ০৯ উতজিত তত ০তততিশঠশততত সত ৮ 


এই দলিলের কোনো জবাব আহকারের দৃষ্টিতে পড়েনি। অবশ্য এর জবাব এটা বুঝে আসে যে, কোরআনে 
কারিমের আয়াত ১৯৮ 135) 0535 ৬৯ ১৪৯৪ তে সাধারণ বিয়ের উল্লেখ আছে। চাই হালাল করার শর্তে হোক, 
কিংবা না হোক । এর ওপর খবরে ওয়াহিদ দ্বারা কোনো কিছু বাড়ানো যায় না। 


ইবনে উমর রা.-এর উক্তিতে ব্যতিচারের সংগে এই আমলটির উপমা শুধু হারাম হওয়ার ক্ষেত্রে, বিয়ে 
সম্পাদিত না হওয়ার ক্ষেত্রে নয়। এর সমর্থন এর দ্বারাও হয় যে, ইবনে উমর রা. এই ব্যাপারে স্বামী-স্ত্রীকে 
বিচ্ছেদের কোনো হুকুম দেননি । 

বিয়ে হালাল করার শর্তে অবৈধ হওয়া সত্ত্বেও আকৃদ সম্পাদিত হয়ে যায়- 

এর ওপর হানাফিদের দলিল মুসান্নাফে আবদুর রাজ্জাকে» বর্ণিত উমর রা.-এর একটি ফতওয়া, 
এ। ৮০০ ০০০ ০০৭ 56৯39 ৬৯7 ব338 ০৯০ লো ম১৭ 44০ 2 শি ০৪৪০ ও ০৪ 

4205 এ 28০০ 45315 পরশ্রঞও 3১ ৮৯০ ৪০ 4০ 

ইবনে সিরিন রহ. বলেন, এক মহিলা এক লোকের নিকট প্রস্তাব পাঠালো, তারপর মহিলাটি সে পুরুষটিকে 
বিয়ে করে ফেললো । যাতে নিজেকে তার স্বামীর জন্য হালাল করে নিতে পারে ৷ তখন উমর রা. সে লোকটিকে 
নির্দেশ দিলেন, সে যেনো তার বিয়ে ঠিক রাখে । এ মহিলাকে তালাক না দেয় এবং তিনি তাকে শাস্তির ভয়ও 
দেখালেন, যদি তাকে তালাক দেয় ।' 

এতে বুঝা গেলো, তিনি এই বিয়েটিকে সঠিক বলে গণ্য করেছেন। 


222 এ ১১০৩ ০৪ ৮ ১ ০১ 
অনুচ্ছেদ-২৮ : চীনা ২১৩) 


৯9৮ 7০০০ পরে ৩ রর রণ 
১১৯ ০০5 2৮০] 2৮ 5০৮05 5 4৮ ও ০৮৭ 2 ৯৬ পে চিত ০৪ -০11৫ 
১ 528 52) 

১১২৪। অর্থ : আলি ইবনে আবু তালেব রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

খায়বরের যুদ্ধকালে মহিলাদের মুত'আ বিয়ে ও গৃহ পালিত গাধার গোশত সম্পর্কে নিষেধ করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিষী রহ. বলেন, হজরত সাবরা জুহানি ও আবু হুরায়রা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে! 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০০ ০৯ 

সাহাবা প্রমুখ ওলামায়ে কেরামের মতে, এর ওপর আমল অব্যাহত । শুধু ইবনে আব্বাস রা. হতে মুত“আ 
সম্পর্কে অনুমতি বর্ণিত হয়েছে। এরপর তিনি তার এ মত প্রত্যাহার করেছেন যখন তাকে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলো। 


৮ আত তালখিসুল হাবির : ৩/১৭১, ০1598 ৮১) ১* 4৭৫ নং-১৫৩০, তুহফাতুল আহওয়াজি : ২/১৮৫। -সংকলক। 
সস ৬/২৬৭, ৪:৯০) ৭300 ৩55 1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৪৭৫ 


কনরড৪এককররউনরককককিকচ কতকরক ৬৪৯৬ ক করত রিড রকককবডএ%৫$$৮বর$8৫কএ4কিউরজুকঞকুরঞঞকররীককতকএ্ককরাকঞর্করীকক্চকততকক্করজরারজ্কককরীকতএরজজতরিজতজকব্্ররাখতনউচনির ক্রিক ৮রঠত্রাককঞক৬তঞতজ নক ক্উরিকগ করা তরী ঠ কক তরিকত ১৬০ তরঠ শর করতরীসপরছি তত এইস জর? 


খ্যাগরিষ্ঠ আলেমের হুকুম হলো, মুত'আ হারাম। সাওরি, ইবনে মুবারক, শাফেয়ি, আহমদ ও ইসহাক 
রহ.-এর মাজহাব এটি । 


্ ক তে ৫ পলি ৫০ ৭০555 পল নি নি রা ৯ চলি তি প ৪৫ টা চি টু 
)3] 231] ৯১৪১ | ৮75 ৯১) । ৪ 25] ৮0০6 ০: এত 0৭৬০ ০০ ০০৮ 7 ১১০ 
রর রর ৫ ৫ টা রর রর 5১ চট রী মীর মে রর ূ রে রর ৯ ৩/০৫ছি এ 
রি এ গর ৫৫2 কে হি ট £ € রঃ টি রনির 
১1) ) 29) 54014] ৬৯ 4 4] 0১০০০ 45৬ 4৮৮৪ 89 49 558 ৩ ১৬ 800 ৫5955 3০ 
ি প পপি 2১৫ | ৬৫০ 5৮ রঃ ২৪ এপ এ সু দি তু 


-1১৯ 88 ০৪১৯ ০৪৯ ইডি ৩৪ ৫ (0 ২৫০৫৭ (85) ০০ 
১১২৫। অর্থ : ইবনে আব্বাস রা. বলেন, ইসলামের প্রথম দিকে মুত'আ ছিলো । কোনো ব্যক্তি কোনো 
শহরে আগমন করতো তার সেখানে কোনো পরিচয় থাকতো না, তখন সে সেখানে যতোদিন থাকবে বলে মনে 
করতো ততোদিনের জন্য কোনো মহিলাকে বিয়ে করে নিতো। সে তার মাল-সামানের হেফাজত করতো এবং 
তার রান্নাবান্নার কাজ করতো । তারপর যখন ৮43. 5:15 4 9 ০৫৯49) ৬১৮০ ১ নাজিল হলো, তখন ইবনে 
আব্বাস রা. বললেন, সুতরাং এই দুই পদ্ধতি ব্যতীত সমস্ত লজ্জাস্থান হারাম । 
দরসে তিরমিযী 

০০ ০৮ এ ০০ ওর) ০৪ 4০ এআ এত ভি ০45 1 ভা) এ কটি ০৪:০০ *০০ 
৯ ০১) ২৯) ০৯॥ ৮০৭৭ 
মৃত“আর অর্থ হলো, কোনো ব্যক্তি কোনো মহিলাকে বলবে_ ০] ০4135 ১০1১5 এ$ ০০49 ১৯? অর্থাৎ, 
আমি এতো সম্পদের বিনিময়ে এতো সময় তোমার দ্বারা উপকৃত হবো । সে মহিলা তা গ্রহণ করে নেবে । এতে 


নিকাহ বা বিয়ে শব্দ ব্যবহৃত হয় না এবং দুই সাক্ষীর উপস্থিতিও আবশ্যক হয় না। তবে সাময়িক বিয়ে এর 
বিপরীত। কেনোনা, তাতে নিকাহ শব্দও থাকে এবং থাকে দুইজন সাক্ষীও। অবশ্য মেয়াদ সুনির্দিষ্ট হয়ে 


থাকে 1১৪৯৮ 
মুত'আ বিয়ে হারাম 
মুত'আ হারাম হওয়ার ব্যাপারে উম্মতের একমত্য আছে। রাফেজিরা ব্যতীত উম্মতের কেউ এটাকে হালাল 
বলেন না ।৯৯* বস্তুত তাদের বিরোধিতারও কোনো মূল্য নেই। অবশ্য আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে এর 
বৈধতা বর্ণিত আছে ।১০* তিনিও শুধু অপারগতার ক্ষেত্রে বৈধতার প্রবক্তা ছিলেন ।১৫০১ তারপর ভা হতে মত 





“** সহিহ বোখারি : ২/৬০৬, ১৯৯ 5১১৮ ০৫ 45১৩০ ০505 * সহিহ মুসলিম : ২/১৪৯, ০১৩ ০০3১১ ৯৭ 5355 
+-5)1 ১৯] ৮৪ 39 ৪১১০ 1 -সংকলক। 

*** হিদায়া : ২/৩১২, ১৯ ০৬ ৬৪ ০০৪ | -সংকলক। 

১৯” হিদায়া : ২/৩১৩। -সংকলক । 

* ফতহুল কাদির : ৩/১৫১-১৫২, ১৯ 052 ৬৪ ০১4০৪ । -সংকলক। 

** দ্র, শরছে মা'জানিল আছার : ২/১৪, ২24॥ ০০ ৯৫ 1 -সংকলক। 


** সায়িদ ইবনে জুবাইর রহ. বলেন, জমি ইবনে আববাস রা.কে বললাম, জাপনার ফওয়া নিয়ে আরোহিরা সফর করেছে 
এ সম্পর্কে কবিগণ বিভিন্ন কাব্য উচ্চারণ করেছেন। ভিনি জিজ্ঞেস করলেন, তা কি বলেছে? জবাবে আমি বললাম, তাঁরা বললেন- 


০৩০ ০৯ উঠি ও এ ৩৬ শি ৩০ এত ১৬ ৭ ০০০ ৪ 


দরসে তিরমিধী-৩য় খণ্ড 29 9 ৭৬ 


কক ক ককককক উন একক তউক হককসি৬৬ ৩৭ ওক ক$ কাক ক ক পা ককীক ৪৪৩৩ + কক কত গন উ ৪কি ক আকা কাটি কক ও কক বীর উরীজজত তক অককাডাক ৬৬ ও জপ জরজজউকাউজরকীকও ক্রিক করকীকীকডজ ৮৬৬০ কক ৬ককঞ ক ₹ ৪৬৭. ক জাত ক৯ক৬৬ ককিজজ কনক কক কক ততর ক কক ১০ বীক রক ৬ কপ জ ক ক্তউ এ তককনজ ক পাতিশ ৮ 


প্রত্যাহার করে নিয়েছিলেন ।১০২ তাই ইমাম তিরমিযী রহ. বলেন, 
৩৮ ৯০ ৬৯৯ 4৪ ০০ ভ০ ও এ ও ২৯০৪ ৮ তে 9০ এ তা ০৯৩০ ৩৪ ০০ 
“০০১ 43৯০ এ০। এল কাছ 
দুটি জিনিস এখানে চিন্তার বিষয় । 
মুতআ বিয়ে হারাম হওয়ার দলিল আয়াতের 
ওপর আপত্তি ও তার জবাব 


প্রথম বিষয় হলো, মুত'আ হারাম হওয়ার ওপর সাধারণত কোরআনের নিষ়েনযুক্ত আয়াত হ্বারা দলিল পেশ 

করা হয়। 
1৮০৯০ ১৪৮ 95 ০ ০ ০ এ 230 ০৮ 3) ০১৯৪০ প3০এ ০৯১৪১ 

“আর যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে, কিন্তু তাদের স্ত্রী কিংবা মালিকানাভুক্ত বাদিদের বেলায়। 
কেনোনা, এ ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না ।' 

প্রশ্ন : আয়াতটি মক্তি। কেনোনা, কোরআনে কারিমে এই আয়াতটি দুই স্থানে এসেছে- সূরা মুমিনূনে এবং 
সূরা মা'আরিজে। বন্তত এই দুটি সূরা মন্কায় নাজিল ।৮০ এবং এই দুটি সূরা মক্কি। অথচ মুত'আ হালাল ও 
হারাম হওয়ার সমস্ত বর্ণনা দলিল করছে যে, মুত'আ হিজরতের পর হারাম হয়েছে এবং এটি একাধিক যুদ্ধে 
হালাল ছিলো 1১৭০ তাহলে এই আয়াতটি মুত“আকে কিনবে হারাম করতে পারে । 

জবাব : জবাবে হাদিস এবং তাফসিরে ব্যাখ্যাতাগণ প্রচুর মেধা খরচ করেছেন এবং পেরেশান হয়েছেন। 
তবে প্রশাস্তিদায়ক জবাব কমই দেওয়া হয়েছে। 





04৩ ১০৮০০ ০০৬ এই 95 0595 5 ক ০৪১৮৪ ০১০ ওঠ এএ ০৯ 
শায়খকে আমি বললাম, খন তার মজলিস দীর্ঘ হলো, হে নেককার! ইবনে আব্বাস রা.-এর ফতওয়ার ব্যাপারে আপনার 
আগ্রহ আছে? বান্ধবী মহিলার (মুত"আ বিয়ের ব্যাপারে) আপনার আকর্ষণ আছে? সে মহিলা আপনার আশ্রয়স্থল হবে লোকদের ফিরে 
আসা পর্যন্ত ।' 

ইবনে আব্বাস রা. তখন বললেন, সুবহানাল্লাহ! আল্লাহর কসম! আমি এ ফতওয়া দেইনি । এটাতো মৃত, রক্ত এবং শৃকরের 
মাংসের মতো। এটি অপারগ ব্যক্তি বাতীত আর কারো জন্য হালাল নয় । -নাসবুর র্লায়া : ৩/১৮১, 4১৯৪ 0 ওঠ ০১৯৪ 1 - 
সংকলক । 

০২ ইবনে জ্ুরাইজ রহ. বলেন, ইবনে আব্বাস রা. হতে মুত'আ সম্পর্কে যা বর্ণনা করা হয়, এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিতেন। 
তথা মুত'আ বিয়ে বৈধ হওয়ার ব্যাখ্যা দিতেন তিনি সে অপারগ ব্যক্তির জন্য যে মৃত"আ বিয়ের জন্য বাধ্য । দীর্ঘদিন সফরের কারণে 
এবং অর্থবিত্ত কম হওয়ার কারণে । তারপর তিনি এ ব্যাপারে বিরত থেকেছেন এবং এ সংক্রান্ত ফতওয়া হতে দূরে রন্েছেন। সূত্র 
এঁ। 

ইবনে জুরাইজের এই উক্তি দ্বারা অপারগতার অর্থও স্পষ্ট হয়ে যায় এবং ইবনে আব্বাস রা.-এর প্রত্যাহারও প্রমাণিত হয়ে যায়। 
-সকলক ৷ 

4০ সূরা মুমিনুন : আযলাত-৫, ৬, পারা-১৮, সূরা মা'আরিজ : আয়াত-২৯, ৩০, পারা-২৯। -সংকলক । 

»০৪ সূরা মুমিনুন সম্পর্কে আল্লামা কুরতুবি রহ. বলেন, এটি সবার মতেই সম্পূর্ণ মক্ধি। দ্র. তাফসিরে কুরতুবি : ১২/১০২। 
আর সুরা মা'আরিজ সম্পর্কে বলেন, এটি সর্বসম্মতিক্রমে মক্ধি । তাফসিরে কুরতুৰি : ১৮/২৭৮। -সংকলক। 


১০৫ বর্ণনাগুলোর জন্য দ্র. নসবুর রায়া : ৩/১৭৬-১৮১, 4০১৯] ৯ 1 সংকলক । 


দরসে তিরযিষী-৩য় খণ্ড ৪৭৭ 


সস তত দত্ত ৬১ ক রর ত৬ল একক চিজ ক$৯ি৬ক কঠিন উঠব ক্র রককডখত৬তক্টিউরউজওরতনীতএ ডর উর ক উজিতজতজ উড বীর্বাজত্করীককজ্জজ্জতকককডরাককজজত্ততজ্জতটিউউও কক ককককিকরককডত ৪০৯৪৪ ৮৪কক কর কডওড তক ৯৩৪ ৬৬৬কর্ ওক করা $৬০৪র০রকককরারক্রপউকলল কচ কির কক চক উকঙ উর ক$ককক০৩৭ 


শাহ আবদুল আজিজ রহ. ফাতাওয়া আজীজিয়াতে১০* দাবি করেছেন যে, প্রসিদ্ধ অর্থে মুত“আ ইসলামে 
কখনও হালাল হয়নি। এটাকে ওপরযুক্ত আয়াত শুরুতেই হারাম করে দিয়েছিলো । অবশ্য বিভিন্ন যুদ্ধে যে 
মুত'আর অনুমতি হাদিসগুলোতে বর্ণিত আছে, এর দ্বারা উদ্দেশ্য সাময়িক বিয়ে । সুতরাং এই আয়াতটি প্রথম 
হতে মুত'আ হারাম বুঝাচ্ছে। 

ফয়জুল বারিতে১৫০ আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহ.ও এরই প্রায় নিকটবর্তী জবাব অবলম্বন করেছেন 
যে, প্রসিহ্ধ অর্থে মুত'আ তো সর্বদাই হারাম ছিলো । অবশ্য যেটির অনুমতি দেওয়া হয়েছে, সেটি দ্বারা উদ্দেশ্য 
বিচ্ছেদের নিয়ত সুপ্ত রেখে বিয়ে করা । এই বিয়ে প্রথমে কাজারূপে এবং দিয়ানত হিসেবে উভয় প্রকার বৈধ 
ছিলো। পরবর্তীতে যদিও কাজা হিসাবে বৈধ ছিলো, কিন্তু দিয়ানত হিসাবে এটাকে অবৈধ সাব্যস্ত করা হয়েছে। 

এ বিষয়টিকে হাদিসসমূহের নিয়নেযুক্ত ভাষায় ব্যক্ত করা হয়েছে যে, শুরুতে মুত'আর অনুমতি দেওয়া 
হয়েছিলো, পরবর্তীতে এটাকে অবৈধ করে দেওয়া হয়েছে। 

শাহ সাহেব রহ. স্বীয় এই দাবির সমর্থনে তিরমিধীতে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর এ অনুচ্ছেদের হাদিস 
দ্বারা দলিল পেশ করেছেন। 


১১৬৪ 24 25988 ০৬০ ৩4 ০৪ হম ১১৪ ৯০৪ ০৩ ০১৯১ 09 ৬৪ হ। 29৩ 0 2 03 
০৩ ৮4৯1991৬৮12 2231 4519 ৬০৯ 4৯ 4 শর 4০৩৬ 4৭ ৬৯৪ 8 49 5০৪ ৬ 
সপ ১৯৯ 588 ০৪১৬ 0515 258 48 7৮০০ ০৬৮ ০ এও বি 
“তিনি বলেছেন, মুত'আ ছিলো ইসলামের প্রথমদিকে । কোনো ব্যক্তি কোনো শহরে আগমন করতো, সেখানে 
তার কোনো পদপরিচয় থাকতো না। ফলে সেখানে লোকটি যতোদিন থাকবে বলে মনে করতো, সে পরিমাণ 
সময়ের জন্য সে কোনো মহিলাকে বিয়ে করতো । মহিলা তার আসবাব-উপকরণের হেফাজত করতো এবং তার 


জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক করে রাখতো । ঠিকমতো রান্নাবান্নার কাজ করতো । তারপর এই আয়াত ০ 1 


৮৫:০০ 504 0 এ ৮৫৯15) নাজিল হলো, তখন ইবনে আব্বাস রা. বললেন, “সুতরাং এই দুই পদ্ধতি ব্যতীত 
লজ্জান্ানের (সম্ভোগের) অন্য সব পন্থা হারাম ।' 

হজরত শাহ আবদুল আজিজ রহ. এবং শাহ সাহেব রহ.-এর ওপরযুক্ত দুটি জবাব যদি দলিলসমূহ দ্বারা 
সমর্থিত হতো, তাহলে বিশেষ শক্তিশালী হতো । তবে বাস্তবতা হলো, এই দুটি জবাব দাবিই। এসব হাদিসের 
বাহ্যিক অর্থ যেগুলোতে মুত'আ শব্দ এসেছে, সেগুলো এসব জবাব রদ করে দেয় | হজরত শাহ সাহেব রহ.-এর 
তাহকিকের ওপর একাধিক প্রশ্ন উ্থাপিত হয়। প্রথমতো এই বর্ণনাটি মুসা ইবনে উবায়দার ১০৯ কারণে 


১০৯ ২/৩৯ | হুকমে হুরমতে মুত'"আ, মাতবা' মজিদি কানপুর । -সংকলক। 

৮০৭ ৪/১৩৭-১৩৮, ১৬৯ 9 ০৮৪ 2৮০০ 05 ও) 4458 ০০ ও 3৬ ৪৫৫ 1 সংকলক । 

** মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে এটি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার বর্ণনা করেননি । 
সুনানে তিরমিযী : ৩/৪৩০, নং-১১২২। -সহকলক। 

*স্ট মুসা ইবনে উবায়দা (তো.কাফ), তিরমিযী । ইমাম আহমদ রহ. বলেছেন, "তার হাদিস লেখা যায় লা।' নাসায়ি প্রমুখ 
বলেছেন, 'তিনি জয়িফ ।' ইবনে আদি রহ. বলেছেন, 'তার বর্ণনাগুলোতে দুর্বলতা স্পষ্ট ।' ইবনে মাইন রহ. বলেছেন, “তিনি কিছুই 
নিন।' আরেকবার বলেছেন, “তার হাদিস দ্বারা দলিল পেশ করা ঘায় না।' ইয়াহইয়া ইবনে সায়িদ রহ. বলেছেন, "তার হাদিস হতে 
আমরা পরহেজ করতাম ।' ইবনে সায়িদ রহ. বলেছেন, 'সেকাহ তবে প্রামাণ্য নয় ।' ইয়াকুব ইবনে শায়বা বলেছেন, “সত্যবাদী, তবে 
তার হাদিস নেহায়েত জয়িক ।' মিজানুল ই'তিদাল : ৪/২১৩, নং-৮৮৯৫ 1 -সংকলক । 


দরসে ভিরমিবী-৩য় শখ % ৪৭৮ 


২৩৬ - 5 কম্বজরক৬৬ড তক এপবককরএ্একউক্ষকক ৪১১৬১ ৯৬$দবকিক ১১১ রককাতজচগতবীকতত , আক ত৩, কববকিশ+কন্৯ ৭৬৭০ পক সশ৬কবর নত ১ক৩শএশ 


২০ বত তক কত ১৬৩ সক নকক কক এপজ$ব ক ৬৭ কক জজ জকি ভ৪ উজ বক ঝা জাজ । শপিককউবীজতজাকিক জন তজককীকীলাতিক ১৫ লকীউতজকসিতকীজ্উককিতত ৪৪ 


সমালোচিত । দ্বিতীয়তো শাহ সাহেব রহ. সুত'জার যে ব্যাখ্যা দিয়েছেন, এটা ভার দলিল হাদিসের শব্দরাজি দ্বারা 
পরিপূর্ণরূপে স্পষ্ট হয় না। বরং এই বর্ণনাটিকেও প্রসিদ্ধ অর্থে সুত'আর ক্ষেত্রে সহজে প্রয়োগ করা যায়। 
তৃতীয়তো এই বর্ণনাটির শেষে সুস্পষ্ট বর্ণনা আছে যে, ৮৫74 45504 ০ 4 ৯1331 ০৮০ 1 আয়াত মুত আ 
রহিত করে দিয়েছে। এবার যদি মুত'আ দ্বারা হজরত শাহ সাহেব রহ. কর্তৃক বর্ণিত অর্থ উদ্দেশ্য হয়, তাহলেও 
মূল প্রশ্ন ফিরে আসে যে, এই আয়াতটি মক্তি। আর মুত'আ হালাল হওরার বর্ণনাগুলো মাদানি । 

জবাব : আহকারের মতে এই প্রশ্রের যথার্থ জবাব হলো, প্রসিন্ধ অর্থে মুত'আকে কোরআনের ওপরোলিখিত 
আয়াত মন্কা-সুকাররমাতেই হারাম করে দিয়েছিলো এবং এটি রীতিমতো হারামই ছিলো । অবশ্য অনেক যুদ্ধে 
ভীষণ প্রয়োজনের খাতিরে এটি সীমিত সময়ের জন্য এর অনুমতি দেওয়া হয়েছিলো । যেটি ছিলো অৰকাশ, 
হালাল নয়। যেমন, শৃকরের গোশত হারাম, কিন্ত্র অপারগতার ক্ষেত্রে তা খাওয়া বৈধ হয়ে যায় । এ জন্য নয় যে 
এটি হালাল হয়ে গেছে; বরং এই কারণে যে, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে শরিয়ত এটির সীমিত অবকাশ দান 
করেছে । সারকথা, এমন অবকাশ হারামের সংগে একত্রিত হয়ে যায়। এই অবকাশের কারণে এটা বলা যায় না 
যে, এটির হারাম হওয়ার হুকুম রহিত হয়ে গেছে। 

এই জবাবটির সমর্থন এর দ্বারাও হয় যে, মুত*আর অনুমতির প্রায় সবগুলো বর্ণনায় রুখসত শব্দ ব্যবহৃত 
হয়েছে, হিল্পত নয় 1১৫১০ 

আরেকটি জবাব এই যে, ০৯৮৬ ০৫৯১১] ৮১ 05 $ আয়াতে 014) ছারা সেসব রমণী উদ্দেশ্য, 
যাদেরকে বিধিবদ্ধ জকৃদের মাধ্যমে হালাল করা হয়েছে! বস্তুত ইসলামের প্রাথমিক দিকের বিধিবদ্ধ আক্দ 
যেহেতু শুধু বিয়ে ছিলো, এজন্য এ আয়াতটি মুত'আ হারাম হওয়ারও দলিল ছিলো। পরবর্তীতে যখন নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু সময়ের জন্য মুত'আর অনুমতি দিয়েছেন, তখন মুত'আও বিধিবদ্ধ 
আকদের আওতাধীন এসে গিয়েছিলো এবং এমন সমস্ত রমণী যাদের সংগে মুত'আ করা হয়েছে, তারা 619 
এর আওতায় শামিল হয়ে গিয়েছিলো । সুতরাং না আয়াতের বিরোধিতা হলো, না আয়াত রহিত করা হলো । 
তারপর পরবর্তীতে যখন দ্বিতীয়বার মুত*আ নিষিদ্ধ করা হলো, তখন সে আকৃদ বিধিবদ্ধ থাকেনি । এমন 
মহিলারা 019)) এর অর্থ হতে খারিজ হয়ে গেলো। এ কারণে এখন এই আয়াতটি চিরকালের জন্য মুত'আ 
হারাম হওয়ার দলিল । 

মুত'আ বিয়ে হারাম হওয়ার সময় সংক্রান্ত 
বর্ণনাগুলোর বিরোধ ও সামঞ্জস্য বিধান 
দ্বিতীয় বিষয় হলো, মুত'আ কখন হারাম হয়েছে? এ সম্পর্কে বর্ণনাগুলোতে ভীষণ বিরোধ পাওয়া যায়। 


হজরত আলি রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। ₹৮॥ 2৫০০৮ ৩০ ৮৮০ 4০ এআ ভাগ কমা 0 


১৫১০ সংখ্যাগরিষ্ঠ বর্ণনায় 2২০৬) এবং 5 শব্দ এসেছে। কোনো কোনোটিতে €৩০-॥ শব্দও এসেছে। বর্ণনাঙ্জলোর জন্য দ্র. 
জামিউল উসুল : ১১/৪৪৪-৪৫১, নং-৮৯৮৬-৮৯৯৩, 2০০ 05 ১ এ১১। ০ * মাজমাউজ জাওয়াইদ : ৪/২৬৪-২৬৬, ০৪ 
24০ 0০ । বিস্তারিত দ্র. কানজ্জুল উদ্মাল : ১৬/৩২৮, ২৬ ০5০, ১৬৫১৮-৫২৭, নং-৪৫৭১২-৪৫৭৫১, ০০১ ২০৪ 
2» শব্দ কোনো বর্ণনায় বান্দা পায়নি! অবশ্য হাসান বসরি রহ.-এর একটি মুরসাল বর্ণনা নিয্েুক শব্দে বর্ণিত হয়েছে ৬ 
১১১০৭ 39 ৬ 4:৫৯ ৬৩০৪ ৭১৩ ০ ০৯ ৬5 3) ৬ ২৮০৪ 1 -কানজুল উদ্মাল : ১৬/৫২৭, নং-৪৫৭৪৯। সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৪৭৯ 


শকস্ক্জক্ককজককক কক সওকঞককগরকনএকতএ রক ককককীরকরক কতক তত কর এর জজ উরীজকীনীতসক এও একক ডক কাতর ককগ্গককত উজ কক কটা ঝকজ্ককীকজককতরকরাককরুককডরওকউপকরুক্কঝরকডতকওককররেক্ককককরগকিককউতকিঠককরক১কতককরজককগাজরিককাকর বড কনক কনা এতর ওত 


১০৬ ০4) 2৮৯১1 ১০৯০ ৯৯৯ ০০১ দ্বারা বুঝা যায় যে, খায়বরের যুদ্ধের সময় মুত'আ হারাম হয়েছিলো । 
আবার কোনোটি ছারা বুঝা যায় যে, মক্কা বিজয়ের সময়১৫১ হারাম হয়েছিলো, আবার কোনোটি দ্বারা বুঝা যায়_ 
হুনায়নের যুদ্ধের সময়, ১৫১২ কোনোটি ছারা বুঝা যায়- তাওতাসের যুদ্ধের সময়, ১১ আবার কোনোটি ছারা বুঝা 
যায় তাবুকের১৭১৪ যুদ্ধের সময় হারাম হয়েছিলো (১৫১৫ 

এই বিরোধ অবসানের জন্য অনেকে বলেছেন, মুত“আ হারাম তো হয়েছিলো একবার, কিন্ত তার ঘোষণা 
বিভিন্ন যুদ্ধে বারবার দেওয়া হয়েছিলো । যারা যে যুদ্ধে এই হুকুম প্রথমবার শুনেছেন, তারা মুত“আ হারাম হওয়ার 
বিষয়টিকে সে যুদ্ধের সংগেই সন্বন্ধযুক্ত করে দিয়েছেন ।১৫৯৩ 


*১১ হজরত সাবৃরা রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মুত'আ করতে নিষেধ করেছেন 
মক্কা বিজয়ের দিন। কানজুল উম্মাল : ১৬/৫২৫, নং-৪৫৭৩৭ 244] । তাছাড়া দ্র.. সহিহ মুসলিম : ২/৪৫১ 4০4] ০১০ ৮১৪15 
সংকলক । 

*১ ইমাম নাসায়ি রহ. হজরত আলি রা.-এর বর্ণনায় একটি সূত্র সম্পর্কে বলেন, ইবনুল মুসাননা রহ. বলেছেন, “হুনায়নের দিন' 
এবং তিনি বলেছেন, আবদুল ওয়াহাব আমাদেরকে তার পিতা হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন । সুনানে নাসায়ি : ২/৮৯, ১১৯3 
2এ। । আরো বিস্তারিত দেখতে হলে দ্র. ফতহুল বারি : ৯/১৬৮, ০০ 21:50] 4 ৬:১০ 41 ০0৯৬) এক) ভ ত0 ০85৪ 
1৯৯1 2২ 0 1 -সংকলক। 

*১০ হজরত সালামা ইবনে আকওয়া' রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আওতাসের যুদ্ধের বছর মুত“আ৷ সম্পর্কে তিনদিন অবকাশ দিয়েছিলেন! এরপর তা হাতে নিষেধ করেছেন! -সহিহ মুসলিম : ১/৪৫১, 
2২০ 00 4১৩ 1 -সংকলক। 

*১* হাজিমি রহ. স্বীয় গ্রন্থ আল-ই'তিবার ফিননাসিখ ওয়াল যানসুখ মিনাল আহারে হজরত জাবের ইবনে আবদুল্লাহ আমসারি 
রা.-এর বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে তাবুকের যুদ্ধে বেরিয়েছি। 
আমরা যখন শামের নিকটবর্তী একটি স্থান আকাবার নিকট এসে পৌছলাম। তখন কয়েকজন মহিলা এলো, তখন আমরা আমাদের 
মুত'আ বিয়ের কথা আলোচনা করলাম । মহিলাগুলো আমাদের অবস্থানস্থলে ঘুরাফেরা করছিলো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের নিকট এসে সে মহিলাদের দিকে তাকিয়ে বললেন, এসব মহিলা কারা । আমরা বললাম, হে আল্লাহর রাসূল! 
তারা সেসব মহিলা যাদের সংগে আমরা মৃত'আ করেছি। বর্ণনাকারি বলেন, তখন রাস্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্ধ হয়ে 
গেলেন, এমনকি তার গশুদ্বয় লাল হয়ে গেলো। চেহারায় পরিবর্তন এসে গেলো এবং আমাদের মাঝে দাড়িয়ে বক্তব্য রাখলেন । তিনি 
আল্লাহর হাম্দ-ছানা করলেন। তারপর মুত'আা হতে আমাদের নিষেধ করলেন। তখন তিনি সকল নারী পুরুষদের থেকে অঙ্গীকার 
নিলেন যে, আমরা পরস্পর মুত'আ করবো না। ফলে আমরা পুনরায় এ কাজ করলাম না এবং আর কখনো তা করবো না। সেখান 
হতে সেদিন সানিয়াতুল বিদা' নাম রাখা হলো । প্র, নসবুর রায়া : ৩/১৭৯, , ০. )৯॥ ০১4 ৬৪ ০০1 -সংকলক । 

** তাছাড়া একটি বর্ণনা দ্বারা বুঝা যায়, মুত'আ হারাম হয়েছিলো ওমরাতুল কাজার সময় । হজরত হাসান বসরি রহ.-এর 


বর্ণনার আছে, মুত'আ ওমরাতুল কাজার তিনদিন ব্যতীত অন্য কখনো হালাল হয়নি। এর আগে এর পরে কখনো তা হালাল হয়নি। 
-কানজুল উম্মাল : ১৬/৫২৭, নং-৪৫৭৪৯, সংকেত আইন বা। 


তাছাত্তা আরেকটি বর্ণনা স্বারা বুঝা যায়, মুত'আ হারাম হয়েছিলো বিদায় হজের সময় । হজরত সাব্‌রা রা. বললেন, আমি নবী 
করিম সাল্লাপ্সা্থ আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে মহিলাদের সংগে মুত'আা করতে নিষেধ করতে শুনেছি। -কানুল উম্বাল : 
১৬/৫১৫, নং-৪৫৭৩৮, ইবনে জ্জারির সূত্রে । -সংকলক ৷ 

'** নববি রহ. ওপরহুক্ত জবাব কাজি ইয়াজ রহ.-এর দিকে সবন্ধযুক্ত করে উল্লেখ করেছেন। দ্র. শরহে নববি : ১/৪৫০. ১০০০ 
২৬০৪ ০৬ | -সংকলক । 


৩৬৪৯৪ ককক একক শওকত কক ৬করকঞ্ককক কও ৫৪ কক ডক ডিউক ওজরীকতককও কক কীক কক ক ওক কত $ ক ৪৬ এ পচ ৬ ওত জী করি ক আপা ক ক ক আবি ক এ বাজ জি জো আক উজ ৮৮০৬ এ ও খ ক ৩ কও ও কাচ ক জপ ক ক টির কী জী কষ কী 8 কী জলি শি জিপ শী 


হজরত শাহ সাহেব রহ. এই জবাব দিয়েছেন যে, যেই বর্ণনায় তাবুকের যুদ্ধের উল্লেখ আছে, তাতে কোনো 
বর্ণনাকারির ভুল হয়েছে।১৫৮৮ আলি রা. হতে বর্ণিত ০) 4৯১1 ১৯) ৮৪৯: ৩০১ ০৩৪৪ এ ০০ ওক 
৯৯ বর্ণনায় ১৯০ ১) এর সম্পর্ক শুধু ২৯3 ১৯৯] ৫১৯] এর সংগে । অর্থাৎ, গাধার গোশত বায়বরের যুদ্ধ, 
হারাম সাব্যস্ত করা হয়েছিলো । আর ০...) 2৬ ০০ ০) একটি বাক্য। যার কোনো সম্পর্ক ১১৯ ০১ এর 
সংগে নেই ১৭১৯ তা না হলে মূলত মক্কা বিজয়ের সময় মুত'আর অনুমতি দেওয়া হয়েছিলো । তারপর এটিকে 
হারাম করে দেওয়া হয়েছিলো । তবে যেহেতু মক্কা বিজয়, হুনায়নের যুদ্ধ এবং আওতাসের যুদ্ধ একই সফরে 
হয়েছিলো, সেহেতু কেউ এর সম্বন্ধ করেছেন মক্কা বিজয়ের দিকে, আর অনেকে হুনায়ন কিংবা আওতাসের 


দিকে ।১২০ শাহ সাহেব রহ.-এর এই জবাবও কৃত্রিমতা শূন্য নয়। 
সর্বোত্তম জবাব হলো, আইনি রহ.-এরটি যে, একবার খায়বরের যুদ্ধের সময় মুত'আ হারাম হয়ে গেছে। 
তারপর মন্কা বিজয়ের সময় একটি সুনির্দিষ্ট সময়ের জন্য দ্বিতীয়বার এর অবকাশ দেওয়া হয়েছিলো । তারপর 





*১৭ কারণ, বহু বর্ণনায় বিভিন্ন যুদ্ধের সময় মুত'আর অবকাশ তারপর পরবর্তীতে এ সম্পর্কে নিষেধের উল্লেখ আছে। বদি 
মুত'আ হারাম শুধু একই স্থানে হতো আর অন্য স্থানগুলোতে এর তাকিদ হতো, তাহলে অন্য স্থানগুলোতে রুখসত এবং ইজন শঙ্দের 
উল্লেখ আছে। এতে বুঝা গেলো, মৃত'আ হারাম হওয়ার বিষয়টিকে শুধু একবার সাব্যস্ত করা সহিহ নয়। -সংকলক। 

১৫৯ আল্লামা নবৰি রহ.ও তারুকের দিকে স্বস্ধযুক্ত করা তুল সাব্যস্ত করেছেন। দ্র., শরছে নববি : ১/৪৫০। -সংকলক । 

«৯৯ সারকথা, ১১ ১+) শব্দটি উভয়ের জরফ নয় । বরং শুধু ৭১১) ১৯) ১৯] ১ এর জরফ । 

তবে এর ওপর প্রশ্ন হতে পারে যে, তিরমিহীর ওপরযুক্ত অনুচ্ছেদের এ হাদিসে আপনার এ ব্যাখ্যা চলতে পারে | যাতে ০১ 
৯ উভয়টির পরে এসেছে। তবে সহিহ বোখারি-মুসলিমে এই বর্ণনাটি এসেছে নিমেযুক্ত- এ 0৯40 0 ্ুজ ভপ ৩২ ৪১০ ০০ 
2491 ১৯৯] 41 055 ১৮৯ 2% *০০ এ ০৪ ৪১1৮3 5 এ ভোতিশি । -বোখারি : ২৬০৬, ১৩ ০53৮ ৮55 
৯১ 5১৮ , মুসলিমেও এই বর্থনাটি অনুন্ধপ এসেছে। দ্র. (১/৪৫২, 244 055 4০১ )। এ দুটি সুরে জামানা খায়বর শব্দ 
স্পষ্টভাবে ৮. 2০০ ০০০ ৫. এর জরফ হচ্ছে। যার অর্থ স্পষ্ট যে, মূত'আ হারাম হয়েছিলো খায়বরের বুদ্ধকালে। 

জবাব : আল্লামা ইবনুল কাইপ্লিম রহ. এই বর্ণনা করেছেন যে, এতে বর্ণনাকারির ভুল হয়েছে। তা না হলে আসল বর্ণনা সেটি 
যাতে জামানা খায়বরকে উভয়টির পরে উল্লেখ করা হয়েছে। (কিন্ত এই জবাবটির দুর্বলতা ও কৃত্রিমতা স্পষ্ট) তাছাড়া আল্লামা 
ইবনুল কাইয়িম রহ, বলেন, খায়বরের যুদ্ধকালে মুত'আর কোনো প্রশ্রই উত্থাপিত হয় না যে, তৎকালে তা হারাম করতে হবে। 
কেনোনা, খায়বরের সমস্ত মহিলা ছিলো ইহুদি! তাদের সংগে মুত'আর কোনো সন্তাবনাই ছিলো না । কেনোনা, তখন কিতাবি মহিলার 
সংগে বিয়ে করা বৈধ ছিলো না। মুত'আ দুরুস্ত কিভাবে হতে পারে । কেনোনা, কিতাবি মহিলার সংগে বিয়ে নিষ্রেযুক্ত আয়াত অবতীর্ণ 
হওয়ার পর বৈধ হয়েছে । আয়াতটি হলো- ৫] ৯ 54.) ০] ০৯ ৮5:50 55 ৩৪ ৯৬১ ৪৮৪ তথ ১৭ সা 
08 ০+ 55350 198 ০৯৯ ০৭ ৩৬৯৯১ ০৮ ০৯ ০০৯১ | এ আয়াতটি সূরা মায়িদার। ফেটি একদম সর্বশেষ 
সূরার শামিল । দ্র. জাদুল মা'আদ : ৩/৪৬০, ১0 শ০ ৮৩ ৩ ৯০৯০1 

হাফেন্জ ইবনে হাজার রহ. ওপরযুক্ত প্রশ্নের এই জবাব দিয়েছেন যে, মক্কা বিজয়ের সময়ে মুত'আ সম্পর্কে যে অবকাশ দেওয়া 
হয়েছিলো, হজরত আলি রা. তা জানতেন না। তিনি শুধু খায়বরের সময়ে এর হারাম হওয়ায় বিষয়টি জানতেন। -ফতহুল বার : 
৯/১৬৯, 1৯৯৪ ০৬ ০৮ 2৮ ৬০ এ কাত এএ। ০৮9 এ) ০০৪1 সংকলক । 

২০ শাহ সাহেব রহ. বিদায় হজ সংক্রান্ত বর্ণনাটির এই জবাব দিয়েছেন যে, এতে মৃত"আ স্বারা উদ্দেশ্য হে তাষাত্র, মুত আ 


বিয়ে নয়। ওমরাতৃল কাজার বর্ণনাটি সম্পর্কে হজরত শাহ সাহেব রহ. কোনো কিছু বলেননি । তান্থাড়া আওতাস ও হুনায়নের 
বর্ণনাগুলোর জবাবও স্পষ্ট আকারে উল্লেখ করেননি । দ্র. ফয়ন্কুল বারি : ৪/১৩৫-১৩৬, মাগাছি । -সংকলক । 


ততই তত তলত বর ত৬ত৬৬ক১৬৩৩৬৬৬৬৬ কডতকি৬িওজরর$জকজতিতককক৪৬৪৮৬৬৯ ৮৪৬৩ ৪৩৪৪৩৬৮৬৪ক৪৩ এক 


2 ব রত্না যারা 


চিরকালের জন্য এর হারাম হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।*১, এর মাধ্যমে ১২২ ইনশাআল্লাহ সমস্ত বর্ণনার 
মাঝে সামঞ্ুপ্য বিধান হয়ে যায়। 


মুত আ হালাল হওয়ার ওপর রাফেজিরা এই আয়াত ছ্বারাও দলিল পেশ করেছিলো- ০৮০ 43 
২০858 ০৯৬ ০৯9৪ ১৯০ 
তবে এই আয়াতে €০ এর আভিধানিক অর্থ উদ্দেশ্য পারিভাষিক অর্থ নয়১৫২৪ এবং ০১ ইত্যাদির 


সর্বনাম বিবাহিতা মহিলাদের দিকে ফিরেছে। আয়াতের পূর্বাপর তাই দলিল করছে। সুতরাং এর দ্বারা প্রমাণ ঠিক 
নয়। 


বিনে 


3 05০০০ এ%০। ক 2 এ এ 
অনুচ্ছেদ-২৯ : শিগার বিয়ে নিষেধাজ্ঞা প্রসংগে মতন পৃ. ২১৩) 
2০85 ২ উর উ 0 লও ০ এ এ টার 26529 995 ৩৫7) 
১১২৬। অর্থ : ইমরান ইবনে হুসাইন রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
ইসলামে না জালাব, না জানাব, না শিগার আছে। যে কোনো কিছু লুটপাট করে নেয় সে আমাদের দলভুক্ত নয়। 





টীকা সুনানে তিরমিযী- শায়খ আহমদ আলি সাহারানপুরি রহ. : ১/১৬৬। তাছাড়া আল্লামা ইবনে কুদামা রহ. লিখেন, 
ইমাম শাফেযি রহ. বলেছেন, মুত'আ ব্যতীত আমি এমন কোনো বিষয় সম্পর্কে জানি না, যেটি আল্লাহ তা'আলা হালাল করেছেন 


তারপর হারাম করেছেন, তারপর পুনরায় হালাল করেছেন, আবার হারাম করেছেন। আল-মুগনি : ৬/৬৪৫, ২০. 9৯৯ 1 - 
সংকলক । 

৮৫২২ তখনও ওমরাতুল কাজার বর্ণনাটির কোনো বিশু্ধ প্রয়োগ ক্ষেত্র নেই এবং তাবুকের বর্ণনাটিকে ভুলের ক্ষেত্রে গ্রযোজা ধরা 
আবশ্যক হবে। বোধ হয়, এ কারণে সৃহায়লি রহ. বলেন, মৃত'আ বিয়ে হারাম হওয়ার সময় সম্পর্কে মতপার্থক্য হয়েছে। নগণ্যতষ 
বর্ণনা হলো যিনি বলেছেন, তা হয়েছে তাবুকের বুদ্ধের । তারপর হাসানের বর্ণনা বে, এটি হলো ওমরাতুল কাজায়। -ফতহুল বারি : 
৯/১৬৯, 1৯৯1 ০০০০ 0০ ০০ 1৮5 495 এএ ৬৬০ এ। 0৯5) এ) এ॥২ । -সংকলক। 

*২* সুরা নিসা : আয়াত-২৪, পারা-৫। -সংকলক। 

“৭ আলুসি রহ. বলেন, ইসতিমতা' শব্দ দারা উদ্দেশ্য হলো, সংগম-সঙ্গম। শিয়ারা যে মুত'আর কথা বলে, সে অর্থে নয়) - 
বূহুল মা'আনি : ৩/৭, পারা-৫। 

কুরতুবি রহ. :4০॥ ১ এর এক অর্থ ইসলামের শুরুকালীন যুগের মুত'আ বিয়ে বর্ণনা করেছেন এবং এটাকে অধিকাংশের 
উক্তি সাব্যস্ত করেছেন। এর সমর্থনে আবদুল্লাহ ইবনে আব্বাস, উবাই ইবনে কা'ব রা. এবং সায়িদ ইবনে জুবাইর রহ. 
সন্ব্ধযুক্ত একটি কেরাত পেশ করেছেন। সেটি হলো- -» )১৯| ০৯5৬... 4৪ 
মুত আর পরে নবী করিম সালপান্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করে দিয়েছেন। (যেনো এই হুকুম রহিত হয়ে গেছে)। সারিদ 
ইবনে মুসাইয়িব রহ. বলেন, এটিকে মীরাসের আয়াত মানসুখ করে দিয়েছে। যখন মুত'আ ছিলো তখন তাতে সীরাস ছিলো না। 
হজরত আয়েশা রা. এবং কাসেম ইফনে মুহাম্মদ বলেন, এটি হারা হওয়া ও মানসুখ হওয়ার বিষয় কোরআনে কারিমে আছে । সেটি 
হলো আল্লাহ তা'আলার বাণী- ০১১১৭ ১৮৮ 49৬ ১০৯ 5405 ০9 ০৯53 ০১ ০১৬৯৯ ০৯১১৫ ৮১ ৪৪১ । প্র 
তাফসিরে কুরতুৰি : ৫/১৩০। -সংকলক। 


দরসে তিরমিযী -৩১ক 


-এর সংগে 
৮৮১৯ | তারপর জবাবে বলেছেন, এই 


ক কি৯ তত কতকত৬০৭)কককতকরকপপা্ কিডজ তপতি ততরিন৯১৯১১ 1৯৯১2১2১৬৬৩ তঠ৬কী সতত তত সহিত 


০১১৯৬৪৪৪১৪৯ ককককত$৩ককক৬ এর ৪৩ ৯৯৪ কতক ১০ 5 তলত ৯ত ৪৯টি রতিএ কত তক- কঠিন ৯িতিতিকত কত তসপ +০০৬৯৯৯৮৪৯৩৯৩৮ককককক গজ তউতত তক ১ রতিত *লউকতিীউিিগততিশ ৩৯ ৪৯১৯ ত৯ত৮১ 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৮০ ০৯০৯। 
তিনি বলেছেন, আনাস, আবু রাইহানা, ইবনে উমর, জাবের, মুয়াবিয়া, আবু হুরায়রা ও ওয়াইল ইবনে হজর 
রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
5] পি ৮ ৮ ০৫881 « ত2প6৮125 রি পে ৮ঠচলি 25 পারিনি 
2:24 08 05 ০৪৩ ০০ এন ২১৯ ০৯১ ৩১৯ ভিউ এত ০২ | ১১৯ -71% 
শ ্ রি ্ বর্ণ ু তা 
১১২৭। অর্থ : ইবনে উমর রা. হতে বর্নিত যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বিয়ে 
করতে নিষেধ করেছেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ১৯১ 

খ্যাগরিষ্ঠ আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত । তারা শিগার বিয়ের মতপোষণ করেন না। শিগার 
মানে কোনো ব্যক্তি তার কন্যাকে এই শর্তে বিয়ে দিবে যে, অপর ব্যক্তি তার কন্যা বা বোন তার নিকট বিয়ে 
দিবে। তবে উভয়ের জন্য কোনো মহর থাকবে না। আর অনেক আলেম বলেছেন, শিগার বিয়ে বাতিল । এটি 
শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । আতা ইবনে আবু রাবাহ হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, 
তাদের দু'জনকে তাদের বিয়ের ওপর স্থির রাখা হবে এবং তাদের জন্য মহরে মিছল নির্ধারণ করা হবে। এটি 


কুফাবাসীর মত । 
দরসে তিরমিযী 
৬৯ ৯১০৯ ১: 05 0৮455 1 ৪৮০ এ ০৯০০৯ ০৪ 0০ 1০০ 


৬:৯১ ০৯ এর একটি অর্থ জাকাত বিষয়ের সংগে সংশিষ্ট । তখন -.৯ এর অর্থ হয়, জাকাত উসুলকারি 
সবার নিকট গিয়ে জাকাত উসুল করার পরিবর্তে কোনো একস্থানে বসবে এবং লোকজনকে সেখানে এসে 
জাকাত পরিশোধ করতে বাধ্য করবে । আর -.৯ এর অর্থ হলো, জাকাত পরিশোধকারি স্বীয় মাল নিয়ে কোথাও 
দূরে চলে যাবে, যেখানে জাকাত উসুলকারির জন্য পৌছা কষ্টকর হবে 1৯২৬ দুটো কাজই নিষিদ্ধ । 

আর ১৯ 5 «৯ এর দ্বিতীয় অর্থ, প্রতিযোগিতার সংগে সংশিষ্ট। তখন -॥৯ এর অর্থ হবে একজন 
অশ্বারোহি নিজের পেছনে অন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট করে রাখবে, সে চিৎকার করবে এর ফলে ঘোড়া দ্রুত দৌড় 





২ সুনানে নাসায়ি  ২/৮৪-৮৫ ১৬] ২৩ 04 ৮৩5, সংক্ষিগ আবু দাউদ : ২/৩৮৪, ৬৯ ০৯৯/ ৮ ০১৯ ০ 
৬. | -সংকলক । 

৫২৯ নিহায়াতে (১/৩০৩) 4৯ এর এই ব্যাখ্যাটি 8 শব্দে উল্লেখ করা হয়েছে। অথচ --* এর জাকাত অনুচ্ছেদের সংগে 
সম্পৃক্ত আসল অর্থ এভাবে বর্ণনা করা হয়েছে, ২৩ 3 ৪৮৭৬ ১০ ০ ৬০ সপ ৮ ডি পতি ০৬৪ 4১৯ ৩ 


১৯০ ৬:45] । এ অর্থ হলে -৯ এবং ১৯ উভয়টির সারমর্ম একই হবে । -সংকলক। 
দরসে তিরমিযী 7১১৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪৮৩ 


দিবে, এই পদ্ধতিটি নিষিদ্ধ । কেনোনা, এতে অন্য প্রতিযোগীদের ক্ষতি হয়। আর -২১ এর অর্থ হলো, দৌড়ের 


সময় একটি শূন্য ঘোড়া সংগে রাখবে, যাতে সওয়ারি ঘোড়া ক্লান্ত হয়ে গেলে এর ওপর আরোহণ করতে 
পারে 1৮২৭ এই পদ্ধতিটিও নিষিদ্ধ । 


১.০) ৬৪১৬৩ ১১ 
শিগার অর্থ বদল বিয়ে। অর্থাৎ, কোনো ব্যক্তি তার কন্যা কিংবা বোনকে অন্য আরেক জনের নিকট বিয়ে 
দিবে এভাবে যে, সে তার কন্যা কিংবা বোনকে তার সংগে বিয়ে দিবে । অর্থাৎ একটি আকদ অপরটির বিনিময় 
হয়ে যাবে, এছাড়া অন্য কোনো মহর থাকবে না 1১৫২৯ 
হানাফিদের মতে শিগার অবৈধ, কিন্ত যদি করে ফেলে তবে বিয়ে সম্পাদিত হয়ে যাবে । এতে মহরে মিছুল 
ওয়াজিব হয়। অথচ ইমাম শাফেয়ি রহ.-এর মতে তখন বিয়েই হয় না। তাদের দলিল এ অনুচ্ছেদের হাদিস। 
এখানে শিগার বিয়ে নিষিদ্ধ । আর নিষেধাজ্ঞা নিষিদ্ধ বস্তুর ফাসাদকে আবশ্যক করে 1১৫৩০ 


হানাফিদের মতে, শরয়ি ক্রিয়াকর্ম হতে নিষেধাজ্ঞা নিষিদ্ধ বিষয়ের বিধিবদ্ধতার আবেদন রাখে । সুতরাং 
বিয়ে বৈধ 1৯৩১ 


*২৭ ০৯ এবং ০১৬৯ এর উক্ত অর্থের জন্য দ্র., আন-নিহায়া-ইবনে আসির রহ. । (১/২৮১, ৩০৩), মাজমাউ বিহারিল 
আনওয়ার : ১/৩৭০, ৩৯৬, ৩৯৭। -সংকলক । 


+* এটি জাহেলি যুগের একটি প্রসিদ্ধ বিয়ে। একজন পুরুষ আরেকজন পুরুষকে বলতো : 4. অর্থাৎ তুমি আমার নিকট 
তোমার বোন কিংবা কন্যা কিংবা তোমার আয়ত্তীধীন রমণীকে বিয়ে দাও, আমি তোমার নিকট আমার বোন কিংবা কন্যা বা আমার 
আয়ন্তাধীন রমণীকে বিয়ে দেবো। তবে এ দুটোতে কোনো মহর থাকবে না। একজনের লজ্জাস্থান অপর জনের জজ্জাস্থানের বিনিময় 
হবে। আর শিগার বলা হয়েছে, উভয়ের মধ্য হতে মহর উঠে যাওয়ার কারণে। এটি 45] ৯.১ হতে গৃহীত। এ বাক্যটি তখন বলা 


হয়, যখন কুকুর তার এক পা উঠিয়ে নেয় প্রপ্রাৰ করার জন্য । আর অনেকে বলেছেন, ৯৬) এর অর্থ হলো দূরত্ব । আর অনেকে 
বলেছেন, এর অর্থ হলো প্রশন্ততা । -নিয়াহা ইবনুল আসির : ২/৪৮২। -সংকলক। 

+** শিগারের আরেকটি পদ্ধতি হলো, কোনো ব্যক্তি নিজের ছেলের বিয়ে অন্যের কন্যার সংগে এই শর্তের ওপর করবে যে, 
ঘিতীয় ব্যক্তি তার ছেলের বিয়ে এর কন্যার সংগে করে দিবে এবং একটি আক্দ অপরটির বিনিময় হবে। দ্র. ফাতাওয়া দারুল উলুম 
দেওবন্প : ৭/২৯০। -সংকঙক । 

** নিজেদের মাজহাবের সপক্ষে শাফেয়িগণ একটি যৌক্তিক দলিলও পেশ করেছেন। সেটি হলো শিগারের সুরতে প্রতিটি 
মহিলার লজ্জাস্থান মহর এবং বিবাহিতা হওয়া আবশ্যক হয়। অথচ এটা দুরুষ্ত নেই। 

হানাফিরা এর জবাব দেন যে, আমাদের মতে শিগারের সুরতে মহরে হিল ধর্তব্য হবে। সুতরাং প্রতিটি যহিলার লক্জাস্থান শুধু 
বিবাহিতই হবে। মহর এবং বিবাহিত উভয়টি নয়। দ্র. ফতহুল কাদির : ৩/২২২ ৮ %১ । সংকলক । 

** হানাফিদের মাজহাবের অতিরিক্ত বিশদ বর্ণনা এই যে, শিগারের সুরতে একটি লঙ্জাস্থানকে দ্বিতীয়টির মহর সাবাত্ত করা 
হয়েছে, এটা ফাসেদ। কেনোনা, লজ্জাস্থান মাল নয়। তাই এটি মহুর হতে পারে না। সুতরাং তখন প্রতিটি মহিলা মহরে মিছলের 
অধিকারি হবে। সারকথা, লঙ্াস্থানকে মহর সাব্যস্ত করা একটি ফাসেদ শর্ত। আর ফাসেদ শর্তের কারণে বিয়ে বাতিল হয় না। 


যেমন, কোনো ব্যক্তি যদি এই শর্তে কোনো মহিলাকে বিয়ে করে যে, তাকে ভালাক দিয়ে ফেলবে। কিংবা মহিলাকে তার যনজিল 
হতে স্থানাস্তর করে দিবে ইত্যাদি । (তখন শর্ত ফাসেদ, বিয়ে বাতিল নয় ।) 


বাকি আছে এ অনুচ্ছেদের হাদিস। এটি আমাদের মতে নিষেধের ক্ষেত্রে প্রযোজ্য, বাতিল করার ক্ষেত্রে নয়। আরো বিভ্তারিত 
বর্ণনার জন্য. বাদায়িউস সানায়ে : ২/২৭৮, 1.০+ ০.০ ০) ০:৬১ ০৯৪ ফতহুল কাদির : ৩/২২২। -সকেলক। 


কও ০০ কন ককককক কক ৯7৬ কজ কাজ উউজকিতব রক রত কাশি উসিসিি কি উজির তিল ক৬ ০৩৮০৪ ৮৪৬৯৭ ক কারক ক৬ত উন্ত-কিএ তাজ জব ক৯এ৫৪ ৯ ৬৯৬০ ৮৬৪৬ এজ জশকউজজততপকিকরিকিতকির কক ক৬জক্ষ+ক৯০২১৪$কস ৫৭৬ ই কক্ষ কক এও ককককজক ৮০ 


অনুচ্ছেদ-৩০ : ফুফু বা খালাকে বিয়ে করার পর ভাতিজি অথবা বোনজিকে 


বিয়ে করা প্রসংগে (মতন পৃ. ২১৪) 
22 তে পর্ট ৫ ক রবে 28৫০2 4 £& 2 সম চি + 
০570 5 এ সি গ॥ 29$ 91 এ পদ ও ঝিল এ একে ভি 0) তি 98 ৩৪ ৭) /, 


১১২৮। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফুকে কিংবা 
খালাকে বিয়ে করার পর মহিলাকে বিয়ে করতে নিষেধ করেছেন। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু হারিজের নাম হলো আবদুল্লাহ ইবনে হুসাইন । 
এ ০০ 5১৯ এ ০৪ ০১১০ ৩৪ ৩৮ ০১৯ ০১ ৪৬৯ ০৪ এই ৯৪ ৩৯৯ ৬০ ১ ৮৯৩৯৯ 


4 ৭ 34305 এ এ 
নসর ইবনে আলি...... আবু হুরায়রা রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ 
হাদিস বর্ণনা করেছেন। 
জাবের, আয়েশা, আবু মুসা ও সামুরা ইবনে জুনদুব রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


8257 24: 22 ০6. 2225৯ 02৪ 
20 44 5 পিক (0৮ ০5০3০ আআ এ ভুত 02৮8 তে ৩7) 
১7০ ০৮ 5৮:০০ বে 3) ক এ এ৪ মি ও বত এ পিন 5 ধা এ ০৪ 
বিডি চি 
১১২৯। অর্থ : আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, কোনো মহিলার ফুফুকে বিয়ে করার পর তাকে বিয়ে করতে 
কিংবা ভাইজিকে বিয়ে করার পর ফুফুকে বিয়ে করতে কিংবা খালাকে বিয়ে করার পর মহিলাকে কিংবা 
বোনজিকে বিয়ে করার পর মহিলাকে বিয়ে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আর 

বড়কে বিয়ে করার পর ছোট মহিলাকে, ছোটকে বিয়ে করার পর বড় মহিলাকে বিয়ে করা যাবে না। 

ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আব্বাস ও আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০৯ ০০১1 

সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত । এ ব্যাপারে তাদের মধ্যে কোনো বর্ণনা আমরা 
জানি না যে কোনো পুরুষের জন্য ফুফু ও ভাতিজি বা বোনজি কিংবা খালা ও বোনজি বা ভাইজিকে একত্রে বিয়ে 
করা হালাল নয়। যদি কেউ ফুফু ও ভাইজি বা বোনজিকে কিংবা খালা কিংবা ফুফুকে বোনজির সংগে একত্রে 
বিয়ে করে তবে দ্বিতীয় বিয়ে বাতিল । সংখ্যাগরিষ্ঠ আলেম এ মতপোষণ করেন । 

আবু ঈসা রহ. বলেছেন, শা'বি আবু হুরায়রা রা.কে পেয়েছেন এবং তার হতে হাদিস বর্ণনা করেছেন। 
আমি মুহাম্মদ রহ.কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, এটি বিশুদ্ধ । 

আবু ঈসা রহ. বলেছেন, শা'বি রহ. জনৈক ব্যক্তি সূত্রে আবু হুরায়রা রা. হতে এ হাদিস বর্ণনা করেছেন। 


দরসে তিরমিয়ী-৩য় খণ্ড » ৪৮৫ 


কঞক্একিও কক ৬৬০৬৬ 
১৪৩কন৬৭শএ৪৩৬ডএ কর একক ড৮৮১+০৬৩রক কক ৮$০ক৬টলএরাপরজতার তর তঞঞিত 
১ কশ৩৬৯৫রককক্ঞক ৬ $কজনককউরীওিতকক কক ত+৬৬র কক চজকবক্তক৯৮৯$ড ৭৬ কককতউ্বকাত৬৪ক১৬৯৬৩৪ক৪ক ররর ডক ক$৫৪৩ কক ররর করত ঠিক 

১৯৬৪কক৯একএল্রক কক ঠলউকজর তক 
৭+কক$১++কককঞএ্করকক কত +কতিক 


১৫৩৭ , 9৭ 
1 বি 


৬০ 3০5 ৬৮০ 9০৭] 0330 ০০ ওর) ৫১53 0০ এ এজি ভা ০) 77০9 ০০৬০ ৩১ 


ফুফু এবং ভাতিজি, খালা এবং ভাইজিকে একই সময় বিয়েতে একত্রিত করা এই হাদিসের আলোকে 
নিষিদ্ধ! এ ব্যাপারে সবাই একমত 1৮১ 


তবে এখানে হানাফিদের মূলনীতির ওপর প্রশ্ন উত্থাপিত হয় যে, ৯৫১ 515 ৮ 2৪) ০১॥ ব্যাপক । যার 
ব্যাপকতায় ওপরযুক্ত পদ্ধতিও শামিল । সুতরাং এ অনুচ্ছেদের খবরে ওয়াহেদ হাদিসটি ছারা কিতাবুল্লার ব্যাপক 
বিষয়টিকে কিভাবে খাস করা যায়? 

জবাব : ওপরযুক্ত আয়াতে -% ৪৯ ০১৩১১] 1৯৯৫০ ১১ * দ্বারা একবার তাখসিস হয়েছে এবং যে 
আম হতে কোনো বিষয় খাস করে নেওয়া হয়েছে, তার হতে খবরে ওয়াহিদ এবং কিয়াসের আলোকেও অতিরিক্ত 
খাস করা যায়।*৫৬ এ বিষয়টি উসুলে ফিকহে প্রমাণিত হয়েছে। 


৮ 


দি 


শিখন 2215129৬৭91 
৮৬৭ ১০ ১০ 4০৭] ৬৪ ৬ শ্১ 
অনুচ্ছেদ-৩১ : বিবাহ বন্ধনের সময় শর্তারোপ করা প্রসংগে মেতন পৃ. ২১৪) 
নারি 4 21 পু লিট তত এ পঠ৮ শা ৫৭ জট ০ 
025০ ঠা ৫005 5435 ও ৮০ এ 055 পা এ ভ4209১45 ৩৪ বি 05508, 
পর £৭ ৯%৫% ৫৭ পা: ১ এত 
09541 শে 
১১৩০। অর্থ : উকবা ইবনে আমির জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
সব শর্ত অপেক্ষা এ শর্ত পূরণ করার অধিক হক আছে, যা থেকে তোমরা লজ্জাস্থানসমূহকে হালাল করে নাও। 





“৯ শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য গ্রন্থকার এটি বর্ণনা করেননি । - 
সুনানে তিরমিযী : ৩/৪৩২। -সংকলক । 

4 ইবনুল মুনজির রহ. বলেছেন, সমস্ত ওলামায়ে কেরাম এই উক্তিতে একমত । আলহামদুলিল্লাহ! এ ব্যাপারে কারো কোনো 
ঘবিমত নেই। তবে কিছু কিছু বিদআতি আছে, তারা এটাকে হারাম মনে করে না। এরা হলো রাফেজি ও খারিজি যাদের বিরোধিতার 
কোনো পরোয়া করা হয় না। এটাকে বর্ণনা মনে করা হয় না, আল-মুগনি : ৬/৫৭৩, এ] ৬৮০5 2০ 3৯ ৮৯ 15 
সংকলক । 

* সূরা বাকারা : আয়াত-২২১, পারা-২। -সংকলক। 

৭৭ এসব জবাব এ অনুচ্ছেদের হাদিস খবরে ওয়াহিদ হওয়ার সুরতে। অথচ হিদায়া গ্রন্থকার ফুফু এবং ভাইজি, খালা ও 
বোনজি উ্য়কে একত্রে বিয়ে করা হারাম হওয়ার ওপর (৫০. ৮৮০ 2১০] ₹55 3 হাদিস স্থারা প্রমাণ পেশ করেছেন এবং এটাকে 
খবরে মশহর সাব্যস্ত করে বলেছেন, এমন হাদিস দ্বারা আল্লাহর কিতাব কোরআনের ওপর বৃদ্ধি করা বৈধ । শায়খ ইৰনে হুমাম রহ. 
এই বর্ণনা সম্পর্কে বলেন, ওপরযুক্ত হাদিস সহিহ মুসলিম ও ইবনে হাবানে আছে। এটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিযী ও 
নাসায়ি। প্রথম শতাব্দির সাহাবা, তাবেয়িন এটিকে গ্রহণ করে নিয়েছেন। একটি বিরাট দল বর্ণনা করেছেন। তার মধ্যে আছেল- 
ইজরত আবু ই্ায়রা, জাবের, ইবনে আব্বাস, ইবনে উমর, ইবনে মাসউদ ও আবু সায়িদ খুদরি রা. হিদায্া ফাতহুল কাদিরসহ : 
৩/১২৪-১২৫, ০৯০০৯ 0৬ ও৪ 4৭৪ । সংকলক । 

+*** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্। 


₹৮৯+০০৯১৯৯০৮৭৮১৬৯৯৬৬র৩কি তর জজত 


১২০০৯০ক০৬৪৪৪০৪০০০১৯৩০৯৭ ০৬৮৭৪ ০৯৯১ এক ত৬ক৯ত সত ৭৯৩ ত উই তাক পঠিত গিপত ক+৬০৬ককরককজ৯এক এ “৯ স্কিন 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০.৯ 

অনেক সাহাবির মতে, এর ওপর আমল অব্যাহত। তার মধ্যে আছেন হজরত উমর ইবনুল খাত্তাব রা" 
কোনো মহিলাকে বিয়ে করে এবং সে তার প্রতি শর্তারোপ করে, সে তার 
স্বামীর জন্য তাকে শহর হতে বের করা অবৈধ । এটি অনেক আলেমের 


বর্ণিত আছে, তিনি বলেছেন, আল্লাহর 


জন্য মহিলাকে বের করার মতপোষণ করেন। 
করার শর্ত আরোপ করুক না কেনো। অনেক আলেম এ মত পোষণ করেছেন। এটি সুফিয়ান সাওরি ও অনেক 


কুফাবাসীর মত । 
দরসে তিরমিযী 


3৯ ০0) ২১১ 43০ 40 ৮০ 4) ০0৯১) ৬ : টেও ৮) এর) ০০৩ ০৪ 228০ ১৫৩০০ 


“9 4৫41৯ এ 2:০8 0 ৩ 
অর্থাৎ, পূর্ণ করার সবচেয়ে যোগ্যতর শর্ত হলো, যার মাধ্যমে তোমরা লল্জাস্থানগুলোকে হালাল করেছো । 


বিয়ের আাক্দে যেসব শর্তারোপ করা হয়, এগুলো তিন প্রকার। 

১. যেটি আকৃদের দাবির বিপরীত। যেমন, অপর স্ত্রীকে তালাক দেওয়ার শর্ত। খোরপোষ এবং বাসস্থান না 
দেওয়ার শর্ত । এ প্রকারের হুকুম হলো, শর্ত বাতিল হয়ে যাবে এবং বিয়ে বৈধ হয়ে যাবে: 

২. ১..| ০০:১১ যেটি ওপরযুকত দুই প্রকারের কোনো এক প্রকার হবে না। যেমন, অন্য মহিলাকে 
বিয়ে না করার শর্ত, কিংবা অন্য ঘরে না যাওয়ার শর্ত, ১৫৩৯ কিংবা এ ধরনের অন্যান্য বৈধ শর্ত । 

এই তৃতীয় প্রকারের হুকুম বিতরকিত। আহমদ, ইসহাক এবং আওজায়ি রহ. প্রমুখের মাজহাব হলো, রত 
অনুযায়ি আমল করা ওয়াজিব। যদি শর্ত পূর্ণ না করে তাহলে মহিলার জন্য বিয়ে বাতিল করার অধিকার থাকবে । 

আবু হানিফা, মালেক, শাফেয়ি এবং সুফিয়ান সাওরির রহ.-এর মতে, শর্তের এই তৃতীয় প্রকার পূর্ণ করা 
কাজা হিসাবে আবশ্যক নয়, অবশ্য দিয়ানত হিসাবে আবশ্যক । 





১৫০৭ সহিহ বোখারি : ২/৭৭৪, 000 ৬৪ ১৯১১১] ২৪ সহিহ মুসলিম : ৩/৪৫৫, 0950 ৬৪ ৮১০৩ ০৬৬ পা 17 
সংকলক । 

১৫৬ ্বনে হাজার রহ. ফতন্থল বারিতে (৯/২১৮ ০৮ ১১১) ৩০৩) বলেছেন, তবে বিয়ের আবেদনের বিপরীত 
কোনো শর্ত করা হলে যেমন, তার জন্য কোনো সময় বণ্টন করা হবে না। কিংবা তার পর সহবাসের জন্য বাদি রাখা হবে । কিংবা 
তাকে খোরপোষ দেওয়া হবে না ইত্যাদি- এমন শর্ত পূর্ণ করা ওয়াজিব নয় । বরং যদি মূল আক্দে এমন শর্ত হয় তবুও চলবে এবং 
বিশলে মহরে মিলের বিনিময়ে সহিহ হয়ে ঘাবে। আরেক ব্যাখ্যা অনুসারে যা বলেছিলো, তা ওয়াজিব হবে। শর্তের কোনো ক্রিয়া বা 
প্রতাৰ থাকবে দা। আর ইমাম শাফের়ি রহ.-এর এক উক্তি অনুসারে বিয়ে বাতিল হয়ে যাবে । -সকেলক । 

সস এ দৃষ্টি আল-কাওকারুদ দুররিতে (২/২৩১) দতী় প্রকারের উদাহরণে বর্ণনা করা হয়েছে । তবে জামা আইনি রহ 
এটিকে তৃতীয় প্রকারের শামিল করেছেন । যেমন, আমরা উদ্ধৃতি দিলাম । -সকেলক । 


2657-57-87 র্ হা লাারার্ররাারহন্যারারার্র 


ইমাম তিরমিযী রহ. ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব ইমাম আহমদ রহ.-এর অনুরূপ উল্লেখ করেছেন । 
তবে সঠিক হলো, তিনি আবু হানিফা, ইমাম মালেক রহ.-এর সংগে আছেন। ইবনে হাজার রহ. ইমাম তিরমিহী 
রহ.-এর উক্তি বর্ণনা করে বলেন, 


০৬৭ ১১০ 3 95354 ৩০০ ০১৭৯ ৮৯ ১০ ১৯৯] 0২ 5৪95 ৬৯৬৩ ০০19৬ ভেঠ 08051? 


১১৮০৭) 4৩০৩৬৭ ৩৭ 95৩5 5০৩ 
'শাফেয়ি রহ. হতে এ বর্ণনা দুষ্প্রাপ্য । বরং তাদের মতে, হাদিসটি সেসব শর্তের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো 
বিয়ের দাবি বিপরীত না। বরং বিয়ের দাবি ও উদ্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ 1১৫৪০ 
ইমাম নববি রহ.১৭৯১ এবং আল্লামা ইবনে কুদামা রহ.১+২ ও ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব আবু হানিফা 
রহ.-এর অনুরূপ বর্ণনা করেছেন। 
ইমাম আহমদ রহ. এ অনুচ্ছেদের হাদিস ছারা প্রমাণ পেশ করেন। অথচ হানাফিগণ বলেন যে, আক্দের 
দাবির বিপরীত শর্তপুলো পূর্ণ করা আপনার মতেও আবশ্যক নয়। আর যেসব শর্ত আক্দের আবেদনের সংগে 
সঙ্গতিপূর্ণ সেগুলো সবার মতে আবশ্যক। সেগুলো ব্যতীত যেসব শর্ত আছে তা পূর্ণ করা দিয়ানত হিসাবে 


আমাদের মতেও আবশ্যক | কেনোনা, মুমিনের শান হলো অঙ্গীকার পূর্ণ করা। আল্লাহ্‌ তা'আলার বাণী- | 831) 


১ ১:...4 ০94 ১৫%।। 3) ২৫১ এর আবেদনও এটাই । তবে যদি কেউ এসব শর্ত পূর্ণ না করে তবে বিয়ের 
জন্য ক্ষতিকর হবে কিনা- এ অনুচ্ছেদের হাদিস এ সম্পর্কে নিরব। সুতরাং এই বর্ণনাটি আমাদের দলিল 


না 6 


৮৬০৪১০৮৪৩9৭ 9৩ ৪৬ এত 
অনুচ্ছেদ-৩২ প্রসংগ : দশজন স্ত্রী রেখে যে ব্যক্তি মুসলমান হয় (মতন পু. ২১৪) 


৫ ০০:০৫৯৫০০ ৪ ৪ শালি রা তক তরি তে 5 নি টা রা 
ক শ্রিল ৪ ঠ ৮ ৬ ০৯ * ক এ ৬ ক * ক্ষ লি 
০৪০ পি £ বাকা 


8 ০০১৭০ এ এ উর 


হয়েছেন, যখন তার বিয়েতে জাহেলি যুগের দশজন স্ত্রী ছিলেন। তারাও তার সংগে ইসলাম খ্রহণ করেছেন। 


তখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে তাকে যে কোনো চারজন রাখার নির্দেশ 
দিয়েছেন। 





১৫৯০ ফতছুল বারি £৯/২১৮, ৮৩ ভ$ ০১১১৪ অত | -সংককক । 

1? শরছে নবৰি : ১/৪৫৫, 0] ৬১ -০১১এও 54১] এ । -সংকলক। 

২ আল-মুগনি : ৬/৫৪৯, 6 ৬৯১৯ ১ 0 ক] ১৭১১১৬৯১13১ : ও: 41 সংকলক । 

““* সূরা ইসরা : জায়াত-৩৪, পারা-১৫। -সংকলক । 

উজ অনুচ্ছেদের সংগে সধিষট বযাখ্যার জন্য ওপরযৃক্ত হাদিস ও ফিকহ এর্থদিব্যতীও স্., উমদাতুল কারি ; ২০/১৪০, 
০5 ১ 3১৪ ৬৪ গাওহারে মাহমুদি (ইফাদাতে শায়খুল হিন্দ রহ. : ১০৪)। -সফেলফ। 


. দরসে তিরমিহী-ওয় খণ্ড. ৪৮৮,....................০০৮েেিিিল 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, জুহরি-সালেম-তার পিতা সূত্রে এটি বর্ণিত। 

তিরমিবী রহ. বলেছেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল রহ.কে বলতে শুনেছি, এ হাদিসটি সংরক্ষিত নয়। 
সহিহ হলো শো"আয়ব ইবনে আবু হামজা প্রমুখ-জুহরি ও হামজা সূত্রে বর্ণিত হাদিসটি । তিনি বলেছেন, মুহাম্মদ 
ইবনে সুয়াইদ হতে আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, গায়লান ইবনে সালামা যখন ইসলাম গ্রহণ করেছেন 
তখন তার অধীনে ছিলেন ১০ জন স্ত্রী। মুহাম্মদ রহ. বলেছেন, আসলে জুহরি-সালেম-তার পিতা সূত্রে বর্ণিত 
হাদিসটি হলো, সাকিফের এক ব্যক্তি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছিলেন, তখন উমর রা. তাকে বলেছিলেন, 
হয়ত তুমি তোমার স্ত্রীদেরকে ফিরিয়ে আনবে কিংবা আমি তোমার কবরে পাথর নিক্ষেপ করবো । যেমন, আবু 


রিগালের কবরে পাথর নিক্ষেপ করা হয়েছে! 
আবু ঈসা রহ. বলেছেন, আমাদের সাথিদের মতে, গায়লান ইবনে সালামার হাদিসের ওপর আমল 


অব্যাহত । সেসব সঙ্গিদের মধ্যে আছেন শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ. প্রমুখ । 
দরসে তিরমিযী 
০4৪ 2৭৯] ০১ 5১০৫ ০৯০ আও এ কপি এন ৩২ ০৯৩৬ 01 ৭৩ এএ। ০৯০ ০০০ ৩৪ ৩৪ 
4৮০ 031 ৯৯৪ 0) 0৭ 5485 এএ। ওশি কা ১১৪ এ 
ইমামত্রয় এই হাদিস দ্বারা দলিল পেশ করে বলেন, অনেক স্ত্রীর অধিকারি কাফের যদি ইসলাম গ্রহণ করে, 
তাহলে তাদের মধ্য হতে চারজনকে মনোনীত করে অন্যদেরকে বিচ্ছেদ করে দিবে ।?১ অথচ আবু হানিফা ও 
আবু ইউসুফ রহ.-এর মতে, মনোনয়নের অধিকার নেই। বরং যে চার স্ত্রীকে প্রথমে বিয়ে করেছে তাদের বিয়ে 
ঠিক থাকবে 1১৫৪৭ অবশিষ্টগুলো নিজে নিজেই বাতিল হয়ে যাবে । 
আবু হানিফা রহ.-এর মাজহাবের ভিত্তি হলো, ইবরাহিম নখয়ি রহ.-এর বক্তব্য ।১৫*৮ এ অনুচ্ছেদের 
হাদিসের জবাব এই হতে পারে যে, এখানে ৯5০ দ্বারা এখতিয়ার উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো তার নিকট 
সর্বমোট চারজন স্ত্রী অবশিষ্ট থাকবে ।১৯৫০৯ 
যদিও আবু হানিফা ও আবু ইউসুফ রহ.-এর মাজহাব কিয়াসের অধিক অনুক্ল, তবে ইমামত্রয়ের মাজহাব 
হাদিসের অধিক অনুকূল । নিঃসন্দেহে এ অনুচ্ছেদের হাদিসের বাহ্যিক অর্থ দ্বারা ইমাত্রয়ের মাজহাবের সমর্থন 





১৫৪৫ সুনানে ইবনে মাজাহ : ১৪০, $-১ ০৮) ০১ 51 ৯১১০১ 7৮৪ ০৯০ | -সংকলক । 

১৫৪* এই হুকুমটি তখন হবে যখন এসব স্ত্রী স্বীয় ইদ্দতকালে ইসলাম গ্রহণ করে। কিংবা এসব স্ত্রী আহলে কিতাব হয়, তা না 
হলে দীন ভিন্ন হওয়ার কারণে বিয়ে নিজে নিজেই খতম হয়ে যাবে। দ্র. আল-মুগনি : ৬/৬২০, ৫৪ ৩* 9 ৮০ 4 । -সংকলক । 

১৫৪৭ এই চারজনেরও বিয়ে তখন স্থির থাকবে, যখন স্ত্রীদের বিয়ে বিভিন্ন আকৃদে হয়ে থাকে । তবে যদি একই আক্দে সমস্ত 
স্ত্রীদের সংগে বিয়ে হয়ে থাকে, তাহলে এই চারজনসহ সমন্ত স্ত্রীদের বিয়ে রহিত হয়ে যাবে! আল-মুগনিতে বিষয়টি স্পষ্ট আকারে 


বর্ণিত হয়েছে । (৬/৬২০) এই মাসআলাটির বিস্তারিত বর্ণনার জন্য উক্ত গ্রন্থ ও মাবসুত-সারা্খসি (৫/৫৩-৫৪. ৯ ০১১ ১ 
১১৯৮) দ্রষ্টব্য । -সংকলক । 

১*৮ মুগ্াত্তা ইমাম মুহাম্মদ : ৩৪৫, ৫579 ৩ ১৪০৯ 2১০ ৫2০1৩ 591 ১ ৩১ ০৯১৪ পান 1 সংকলক । 

১৯৯ অনেক বর্ণনায় ১১ এর পরিবর্তে 4) ০১০ এএ শন্দ এসেছে। যেমন, মুক্াস্তা ইমাম মুহাম্মদে (২৪৪) আছে! 
আবার কোনোটিতে 3) ০৬০ ১৯ শব্দ এসেছে। যেমন, দারাকুতনির (৩/২৬৯, নং-৯৪, 7৫) 443) বর্ণনায় আছে! -সংকলক 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮৮ ৪৮৯ 


৬৬ কক ওককক্রাক৬$৬কঞপ্কককরিকতস্ডকঠরাঞজ্যাররাকীকতিকককভ্রডখাকঠিককঠ কর উক্জক্যণকিরজরকরকন্রিকককক্কররউকরারিতককিকককর্নককউক্কততর্কীতীকজঞরারকডরকরতব্র্রাকররররাককএ্কররজককরররতকরর্রকতককাণকঞজতঠকডকপ্ততকিররকিককএকডজজতককরা ততককজক্কঙ্গ্রএকজঠততিতপজনওজততএতিডতশঠকজকরকঠকককতক৬ক ৯০৬ 


হয়।১৫৫০ আবু হানিফা রহ.-এর পক্ষ হতে এর কোনো প্রশাস্তিদায়ক জবাব নজরে পড়েনি । তাছাড়া এ 
অনুচ্ছেদের হাদিস ব্যতীত অন্যান্য অনেক বর্ণনা+৫৫১ দ্বারাও ইমামত্রয়ের মাজহাবের সমর্থন হয়। বোধহয়, এ 
কারণেই ইমাম মুহাম্মদ রহ.ও ইমামত্রয়ের মাজহাব অবলম্বন করেছেন 1১৭২ এটাই সুফিয়ান সাওরি রহ.-এরও 
মাজহাব 1১৫৫১ 


0 ০১৬৯০ ০১৮ ১৯৯৯৬ 5038 ০১০০ ৩ ১৯৭ ০৯৮৯ 
বোখারি রহ.-এর উদ্দেশ্য হলো, গাইলান ইবনে সালামা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস । যেটি মামার 
জুহরি-সালেম ইবনে আবদুল্লাহ-ইবনে উমর রা. সুত্রে উল্লেখ করেছেন । এই বর্ণনাটি এর সনদে বর্ণিত নয়। বরং 


মূলত এই বর্ণনাটি 5 ১৯ ০ ১৬৯ ০০ ১৯৬ £ 88 ১১) সূত্রে বর্ণিত। 
শো'আয়ব ইবনে আবু হামজা প্রমুখ জুহরি হতে অনুরূপ বর্ণনা করেছেন। মামার ওপরযুক্ত বর্ণনার যে সনদ 
উল্লেখ করেছেন, এটি মূলত গাইলান ইবনে সালামা রা.-এর অন্য ঘটনার, 


৬৮ ১ ৮১৪ ০ এ ৪ ০৯০১ ৬ ০১ ০5 ০০০ এ ০৩ ০৮১ 905 ০৪৩ ০০ ১৯৭ ও) 
4০০৩ ০৯192] 20০ 4] এ 205) 


১৫৭০ বরং সুনানে দারাকুতনিতে (৩/২৭১, নং-১০১) কায়স ইবনুল হারিসের একটি বর্ণনা নির্বাচনের অধিকার পাওয়া সম্পর্কে 
এর চেয়ে আরো স্পষ্টতর যে, এতে এ অনুচ্ছেদে বর্ণিত হাদিসের ওপরযুক্ত জবাবও চলতে পারে না। তিনি বলেন, বনু আসাদের এক 
ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তার অধীনে ছিলো আটজন স্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
ৰললেন, এদের হতে চারজন মনোনীত করো । তখন তিনি বলতে লাগলেন, হে অমুক স্ত্রী! তুমি আমার দিকে এসো । এ কথাটি 
দু'বার বললেন । হে অমুক স্ত্রী! তুমি পেছনে সরে যাও । হে অমুক স্ত্রী! তুমি পেছনে চলে যাও। -সংকলক । 

১৫৭১ দ্র. সুনানে দারাকৃতনি : ৩/২৬৯-২৭৩, নং-৯৩-১০৪ 1 -সংকলক । 

১৫৫২ মুয়াত্তা ইমাম মুহাম্মদ : ২৪৪ । -সংকলক। 

১৫০ আল-মুগনি : ৬/৬২০। -সংকলক। 

১৫৫৪ তবে মুসনাদে ইমাম আহমদে (২/১৪-মুসনাদে আবদুল্লাহ ইবনে উরে) হাদিসটি এসেছে নিগ্নেযুক্ত- আবদুল্লাহ-তার 
পিতা-ইসমাইল, মুহাম্মদ ইবনে জাফর-মা"মার-জুহরি-ইবনে জাফর-ইবনে শিহাব-সালেম-তার পিতা সূত্রে বর্ণিত যে, গায়লান ইবনে 
সালামা সাকাফি মুসলমান হয়েছেন তখন তার অধীনে (বিয়েতে) ছিলো দশজন স্ত্রী । তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বললেন, তাদের মধ্য হতে চারজনকে মনোনীত করো । ঘখন হজরত উমর রা.-এর শাসনকাল এলো, তখন তিনি তার 
স্ত্রীগণকে তালাক দিয়ে দিলেন এবং তার মাল-সম্পদ তার ছেলেদের মধ্যে বন্টন করে দিলেন। তারপর এ সংবাদ পৌছলো হজরত 
উমর রা.-এর নিকট । ফলে তিনি বললেন, আমি মনে করি- শয়তান যে সমস্ত জিনিস চুরি করে শুনে তার মধ্যে আছে তোমার মৃত্যু 
সংবাদ । এটি শুনে সে তোমার অন্তরে তা প্রক্ষিপ্ত করেছে! হয়তো তুমি দেনিয়ার মধ্যে) আর অবস্থান করবে না। (তোলখিসে : 
৩/১৬৯, মুসনাদের বরাতে) আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, অক্পসময়ই তৃমি অবস্থান করবে । আল্লাহর কসম! তুমি তোমার স্ত্রীদেরকে 
ফিরিয়ে আনবে এবং অবশ্যই তোমার মাল ফিরিয়ে নিবে । কিংবা আমি সে স্ত্রীদেরকে তোমার হতে ওয়ারিস বানাবো এবং অবশ্যই 
আমি তোমার কবরে পাথর নিক্ষেপ করার নির্দেশ দেবো । ফলে আবু রিগালের কৰরে যেমন পাথর নিক্ষেপ করা হয়েছে, তোমার 
কবরেও এমন পাথর নিক্ষেপ করা হবে। 

এর ফলে বুঝা গেলো, মামার জ্কুহরি-সালেম-তার পিতা সূত্রে গায়লান ইবনে সালামা রা.-এর উভয় ঘটনার বর্ণনাকারি । সুতরাং 
মামারের দিকে ভুলের সম্বোধন জটিল ব্যাপার । সুনানে দারাকুতনি : ৩/২৭১-২৭৩, নং-১০৪ ৰাবুল মহরে এই বর্ণনাটি আইউৰ- 
নাফে'-সালেম-ইবলে উমর রা. সূত্রে এসেছে । এতেও উভয় ঘটনার উল্লেখ আছে। এ কারণে ইয়াহইয়া ইবনে সায়িদ আল-কাত্ান রহ. 
মা'মারের বর্ণনাটিকে সঠিক সাব্যস্ত করেছেন। দ্র. তালিকাতুশ শায়খ আহমদ মুহাম্মদ শাকির আলা যুসনাদ লিল ইমাম আহমদ : 


৬/২৭৭-২৭৮, আত তালখিসুল হাবির : ৩/১৬৮-১৭০, নং-১৩৫৭, ৮1530 ৮৪১৯ ০৪ 1 সংকলক । 


দরসে তির্মিষী-৩য় খণ্ড ধ: ৪৯০ 


তত ১ক-ক৯করিসন+শ৩৯শক্বকককীগজতিকক্ঠ তক এঈএককরাককর এক্ষাজককতকজনকান্তনক৬৬ক৬১জজকরকককররজকইিককাকজকারাকরক এ জডকিককরওকউনজফাজকক$কপড করত ঝডউিরককীকরিজরজড কল ব্ডকউকরকরিকজকজীকজিতনউ$কককীকিতকম্কডকজকতনজডউকপ্তরকজররিকক্রুক রজত কক সতডত ১৯ চঠহিকিউতসগকনীহ তি, 


গাইলান ইবনে সালামা সাকাফি রা. -এর তালাক যেহেতু তালাকে ১৫৭ ফাররের পর্যায়ভূক্ত ছিলো, যেটি 
নিষিহ্ধ। সেহেতু উমর রা. কঠোরভাবে সতর্ক করেছেন। এর দ্বারা এটাও বুঝা গেলো যে, এমন স্থানে 
রাষ্ট্রনায়কের, সতর্কীকরণ অব্যাহত রাখা উচিত৷ 
৬) এগ 5৯31০ এ ১ ১০৯১১ এ 
আবু রিগালের ব্যাখ্যায় বিভিন্ন রকমের উক্তি আছে 1১৭৭ প্রধান বক্তব্য হলো, ১৮ আবু রিগাল ছিলো 
কাওমে সামুদের এক ব্যক্তি । যখন কাওমে সামুদের ওপর আজাব এসেছিলো, তখন তাকে আজাব হতে এজন্য 
ব্যতিক্রমভুক্ত করা হয়েছিলো যে, সে হেরেমের হেফাজত করতো । পরবর্তীতে যখন সে সেখান হতে চলে এলো, 
তখন কাওমের ওপর যে আজাব এসেছিলো, সে আজাব তার ওপরেও আপতিত হয়েছিলো । তাকে তায়েফের 
নিকটবর্তী স্থানে দাফন করা হয়েছে। লোকজন তার কবরের ওপর প্রস্তর নিক্ষেপ করতো 1১৭১ 


উমর ফারুক রা.-এর উদ্দেশ্য এই ছিলো যে, তোমরা যদি তোমাদের স্ত্রীদের দিকে প্রত্যাবর্তন না করো, 
তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দেবো । তোমাদের পরিণতি এমন শিক্ষণীয় হবে, যেমন আবু রিগালের 


** তালাকে ফার হলো, কোনো ব্যক্তি কর্তৃক মরজে মওত তথা মৃদ্যরোগে পতিত হওয়ার পর স্ত্রীর সম্মতি ব্যতীত তাকে 
বায়েন তালাক দেওয়া, তারপর ইদ্দত অবস্থায় সে মহিলার মৃত্যু হওয়া। আল-কামুসূল ফিকহি লুগাতান ওয়া ইন্তিলাহান : ২৩১। - 
সংকলক । 

*** এক বর্ণনা নিম্নেযুক্ত শব্দ এসেছে। "অবশ্যই আমি তোমার কবরে পাথর নিক্ষেপ করার নির্দেশ দেবো । ফলে তাতে 
তোমাকে পাথর নিক্ষেপ করা হবে ।' যেমন, পেছনের চীকায় এই বর্ণনাটি এসেছে । -সংকলক। 

»৫+ তা হতে কয়েকটি বক্তব্য নিয়েযুক্ত- ১. সে ছিলো হজরত শো'আইব আ.-এর গোলাম । সে উশর ইত্যাদি উসুল করার জন্য 
নিয়োগপ্রাপ্ত ছিলো। সে উশর ইত্যাদি উসুল করার সময় মানুষের ওপর ছ্ুলুম করতো । কামুস গ্রন্থাকার এই উক্তিটিকে ইবনে 
সাইয়িদিহীর দিকে সমন্ধযুক্ত করেছেন। তিনি এটাকে অনুত্তম সাব্যস্ত করে রদ করে দিয়েছেন। ২. আবরাহার (যিনি হাবশা সম্রাটের 
পক্ষ হতে ইয়ামানের শাসনকর্তা ছিলেন) নেতৃত্বে যে সৈন্যবাহিনী বাইতুল্লাহ শরিফ ধ্বংস করার নাপাক মতলবে এসেছিলো, আবু 
রিগাল ছিলো তার রাহবর | আবু রিগাল পথিমধোই মারা গিয়েছিলো । 

কাসুম গ্রকার এ উক্তিটিকে জাওহারির দিকে সধন্ধযুক্ত করতে গিয়ে এটাকেও রদ করেছেন। ৩. আবু রিগালের নাম জায়দ 
ইবনে মাথলাফ | সে ছিলে! হজরত সালেহ আ.-এর গোলাম । তিনি তাকে সদকা উসুলকারি বানিয়ে পাঠিয়েছিলেন । সে সদকা 
ইত্যাদি উসুল করার জন্য এমন একটি সম্প্রদায়ের নিকট পৌছলো, যাদের নিকট দুধের শুধু একটি বকরিই ছিলো। সম্প্রদায়ের 
মধ্যে এমন একটি শিশু ছিলো যার মা মরে গিয়েছিলো! লোকজন এই বকরির দুধ দ্বারা সে বাচ্চাটির প্রতিপালন করছিলো । আবু 
রিগাল সে বকরিটি নেওয়ার জন্য গো ধরেছিলো। অথচ লোকজন সে শিশুটির কারণে সে বকরিটি দিতে চাইছিলো না। বলা হয়, সে 
স্থলে আবু রিগালের ওপর আসমান হতে আজাব অবতীর্ণ হয় এবং সে মরে যায় ৷ আরেকটি বক্তব্য হলো, স্বয়ং বকরির মালিক তাকে 
হত্যা করেছিলো । হজরত সালেহ আ. যখন তার সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি তার ওপর অডিশম্পাত্ত করেছেন । দ্র. 
লিসানুল আরব : ১১/২৯১, ০৮) শব্দের অধীন, আল-কামুসুল মুহিত : ৩/৩৮৫-৩৮৬, ৮ ১ শব্দের অধীনে । -সংকলক। 

১৫৭৮ সুনানে আবু দাউদে : (২/৪৪৪) আবদুল্লাহ ইবনে আমর রা.-এর একটি বর্ণনা দ্বারা এই জবাব সুনির্দিষ্ট হয়ে যায়, তিনি 
বলেন, আমি যখন তার সংগে তায়েফের দিকে বের হলাম এবং কবরের দিকে অতিক্রম করলাম, তখন রাস্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনলাম, এটি হলো আবু রিগালের কবর! সে ছিলো হেরেমে। তার ওপর হতে আজাৰ প্রতিহত করছিলো । 
যখন সে ছেরেম হতে বের হলো, তখন তার কওমের ওপর যে আজাব এসেছিলো সে আজাব তার ওপর পতিত হলো । তখন তাকে 
সেখানে দাফন করা হয়। এর নিদর্শন হলো, তার সংগে সোনার একটি ঢাল দাফন কর! হয়েছিলো । তোমরা যদি তার কৰর খুড় 
তাহলে তার সংগে তা পাবে । তখন লোকজন সেখানে দ্রুত গিয়ে সে ঢালটি বের করে আনলো । -সংকলক । 

১৭৯ প্রসিদ্ধ কবি জারির বলেন, 


১0৬) ০% ১ 05550 ৬ * ০১৯ 53 ৬50১৮ ০9 


ফারাবদাক যখন মারা যায় তখন তোময়া তার ওপর পাথর নিক্ষেপ করো, যেমন আবু রিগালের কবরে তোমরা পাখয় নিক্ষেপ 
করো' | -লিসানুল আরব : ১১/২৯১। -সংকলক। 


পরলে তিরমিষী-৩য় ত্ত ০ ৪৯১ 
38255257587275587588577457485455557275855 48৭০8 4872778555445255557552544578555774225488 


হয়েছে। তাছাড়া অভিধানে ১৪) *৯ চিহ্রূপে কবরের ওপর পাথর লাগানোর অর্থে ব্যবহৃত হয় ।”৮ তখন 


অর্থ এই হবে যে, আমি তোমার কবরের ওপর চিহ লাগিয়ে দেবো, যাতে লোকজন জানতে পারে যে, এটি সে 
ব্যক্তির কবর যে তার স্ত্রীদের ওপর জুলুম করেছিলো । 


এ ৬99 এ এ এ 
দিল ২১৪) 
০: এএ এপি ৩ ও ৫5 ১৪ ৩৪৫৮: এমি 5 ৯5 ০০০) 
54৯০ 01 ড০০ এ 0525 04৫22 টি নিন 554 ৮- 055 5০০ এ| ০৮ 
৫5 ক 51 ০. 
১১৩২। অর্থ : ফাইরূজ দায়লামি রা. বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে 


বললাম, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি। অথচ আমার অধীনে (বিয়েতে) আছে দুই বোন । তখন 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের দু'জন হতে যে কোনো একজনকে বেছে নাও । 


৮১১৯৪ ১৪ ০১ ৬৯৯৪ 4০৬০৭ 2:05 ক্স ৩১৯৯ ০১৯ 0৪ ৯৯৯30১১৯০০৪ 02 ১৯৯৭ ১১৯৯ টা 
3:০৪: 005 4805 ৬৯ 5585 ০১ এ ০০ ভাস ০৯১ ক ০০ ৯৯ ক ০8 ৪ ০০ 
০ কিস 59 এও 04 ৬০১০৪ এএআএ 1 এ 055 
১১৩৩ । অর্থ : ফাইরূজ দায়লামি রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি, 
অথচ আমার অধীনে আছে দুই বোন । জবাবে তিনি বললেন, তুমি এ দুই জনের মধ্য হতে যে কোনো একজনকে 


মনোনীত করো । 
ইমাম তিরমিযীর বক্তব্য 
ইমাম তিরমিযী বলেন- এ হাদিসটি 4.) ০১৯ । 
আবু ওয়াহাব জাইশানির নাম হলো দায়লাম ইবনে হুশা*। 
০4১ ৯৩ 4০] 65548 ০৯০ কত 
অনুচ্ছেদ-৩৪ : যে ব্যক্তি অস্তঃসত্ত্া অবস্থায় বাদি 
ক্রয় করে প্রসংগে (মতন পৃ. ২১৪) 

1529, 08 4৫ ১০ 08 0০ ৩ ৭০ এ ৩০০ 2 ৩5 ২ ৯৩ 8832০ - 11৫ 


পণ ০ 


+১০ ১০০ ৩ ১৬ ১১%। 


১৯১ জিসানুল আরব : ১২/২২৮। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮৮ ৪৯২ 


১১৩৪ । অর্থ : রুয়াইফি' ইবনে সাবেত রা. হতে বর্ধিত, রাসূলুল্লাহ সাল্পার্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যে, আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস করে সে যেনো তার বীর্যদ্বারা অন্যের সন্তানকে সিক্ত না করে। অর্থাৎ যে 
মহিলা অন্য ব্যক্তি দ্বারা গর্ভবতী তাকে ক্রয় করার পর তার সংগে যেনো সংগম না করে। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১. । 
একাধিক সূত্রে এ হাদিসটি রুয়াইফি' ইবনে সাবেত রা. হতে বর্ণিত হয়েছে৷ ওলামায়ে কেরামের মতে এর 
ওপর আমল অব্যাহত। তারা কোনো ব্যক্তির জন্য যখন কোনো অন্তঃসত্ত্বা বাদি ক্রয় করে তখন তার সংগে 
ংগম করার মতপোষণ করেন না, যতোক্ষণ না সে সন্তান প্রসব করে। 


হজরত ইবনে আব্বাস, আবুদ্দারদা, ইরবাজ ইবনে সারিয়া ও আবু সায়িদ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস 
বর্ণিত আছে। 


4255 40৯8 ০৯ ৫53 এড ৭91 ০৫ ৪5 এ 
অনুচ্ছেদ-৩৫ প্রসংগ : নিজের স্ত্রী রেখে যে ব্যক্তি স্বামী বিশিষ্ট বাদি কয়েদ 
করে তার জন্য কি তার সংগে সংগম করা বৈধ? মেতন ২১৪) 


৫ 
৯7৫5 ও তত চি রশি? তিতা লি 2০৩৩০ 


রা ০ 5 রা শের] 2 লি 
4১১1 ১১০-৬ ০৬০58 53 153 013 ০2553 ৮5৪ ১৬৬ উপ 0 ভ১২৯/৯৬০৭ 2৪2 ০১০7 75 


করলাম। তাদের সম্প্রদায়ে ওইসব মহিলাদের স্বামী ছিলো। এ বিষয়টি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করলেন, তখন আয়াত অবতীর্ণ হলো- 1 31 ৮৮] ০০ ০১০৯] ) 
*5১০ 54৮5 তথা, স্বামীবিশিষ্ট মহিলাদেরকে বিয়ে করা .ও তাদের সংগে সংগম করা হারাম । তবে যাদের 
মালিক হয়েছে তোমাদের হাতগুলো। তথা বাদিদের বিষয় ব্যতিক্রম । 
ইমাম তিরমিযী বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৬ । 
এটি সাওরি, উসমান বান্তি-আবুল খলিল-আবু সায়িদ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন! আবুল খলিলের নাম 
হলো, সালেহ ইবনে আবু মারইয়াম । হাম্মাম এ হাদিসটি বর্ণনা করেছেন কাতাদা-সালেহ আবুল খলিল-আবু 
আলকামা হাশেমি-আবু সায়িদ-নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে । আমাদেরকে এ হাদিসটি বর্ণনা 
করেছেন আবদ ইবনে হুমাইদ-হাব্বান ইবনে হিলাল-হাম্মাম সূত্রে 
দরসে তিরমিযী 
১1১5১১০৫০১৪ ওঠ 0139 0413 ০7059 ০৯ উ৬৮ এ 2 এ ৬০০ ১৭০ ৬ ৯৩০ 
5১০৪ 5৮ ও 9! ০০ ০৬০০৯৯০] ৩০) 005 34৯৮৮ এএ। ৬৮০ 1 0১০) 





+* সহিহ মুসলিম : ১/৪৭০, 5825 ০৪৯-এ৩ 445০ ১০ 09) 4 95 ৩1১ 5০18০ ১৩ ২৪ (৮৮) 0১৯ ক 
(৮০, আবু দাউদ : ১/২৯৩ ত। ৮১35 ০৩৬ ভাত3 ৬৪ ৮১31 -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৪৯৩ 


চ৮ককক্ক+খজরকবাজবকররীরীকরকরাকীজকরাডকককনরবকজ্জকককী্ কত কনরতরাজগাতককরতশকঠিকরককককত্কক্কক্কতক্কজজকহককজএওডক$ককড়ক্ঞর ক্টউক জকি ওডকরতঞিতর্ বকরের ককঞ্রুররতককর্রাকরবাত্রীতকজ্রক্রীককন ঠক জে ক্কীকীবরপ্বকীরকরককককাক বকর উকরাণ্ীচতজ্বারত ক কীলকককরীবজতীকারাজউতত সঠসকারজনকী্াজটকাতাজ তত ক 


কেনোনা, এ বিষয়টি সর্বসম্মত যে, স্বামীবিশিষ্ট মহিলাদেরকে যখন তাদের স্বামী ব্যতীত গ্রেফতার করা হয়, 
তখন তাদের স্বামীদের হতে তাদের বিয়ে খতম হয়ে যায় 1৯ মালিকের জন্য তাদের সংগে সংগম করা হালাল 
হয়ে যায়। 

তবে এরপর বিয়ে বাতিল হওয়ার কারণ সম্পর্কে মতপার্থক্য আছে। ইমামত্রয়ের মতে বিয়ে বাতিলের কারণ, 
গ্রেফতার করে নেওয়া । তবে আবু হানিফা রহ.-এর মতে, এর কারণ দেশের ভিন্নতা 1১৯ 

তাদের দলিল আবু সায়িদ খুদরি রা.-এর বর্ণনা যে, আওতাসের যুদ্ধে যেসব মহিলাকে গ্রেফতার করা 
হয়েছিলো, তাদের স্বামী তাদের সংগে ছিলো এজন্য দুই দেশ তথা দেশের পার্থক্য হয়নি।১৯ প্রবল ধারণা 
তাদের দলিল মুসলিমের১৮ বর্ণনার প্রতি লক্ষ্য করে । যার শব্দরাজি নিমনেযুক্ত, 


31 ০৮ ০০ ০০০৯৯] 21 ১১৬ ০09 55595 1991 05] 4053) 2৪ ১৪ 19855 
৯৫১০ 5:৫1 

'তারা স্বামীবিশিষ্ট অনেক কয়েদি পেলেন আওতাসের যুদ্ধে । তখন তারা শঙ্কায় পড়লেন। ফলে নিয়েযুক্ত 
আয়াত নাজিল হলো- ১১৮০ 5৫15 0 31 ৪ ০০ 4৬০৯১ 1 আবু সায়িদ খুদরি রা. হতে বর্ণিত 
তিরমিযী শরিফের এ অনুচ্ছেদের হাদিস দ্বারা হানাফি মাজহাবের সমর্থন হয় । কেনোনা, সেখানে নিয়েযুক্ত শব্দ 
আছে ০455 5৪ 01301 ০15 1 যা থেকে প্রতীয়মান হয় যে, তাদের স্বামীরা এসব মহিলা কয়েদিদের সংগে 
ছিলো না 1১৬ 

তাছাড়া আবু বকর জাসসাস রহ. মুহাম্মদ ইবনে আলির বর্ণনা দ্বারা দলিল পেশ করেছেন। 

'যখন আওতাসের যুদ্ধের দিন এলো, তখন পুরুষরা পাহাড়ে চলে গেলো, মহিলাদের গ্রেফতার করা হলো । 
তখন মুসলমানরা বললেন, আমরা এদের নিয়ে কি করবো, তাদের তো স্বামী আছে? তখন আল্লাহ রাব্দুল 
আ'লামিন আয়াত অবতীর্ণ করলেন, ১9০1 5৮5 5 31 ০১ ০4 ৬০০৯০১। 


*৯ অবশ্য ওয়াসনিয়া তথা প্রতিমা পৃজকের বিয়ে আতা ও আমর ইবনে দিনার রা.-এর মতে তখন শেষ হবে না। (যেহেতু 
ওয়াসনিয়ার এই হুকুম, সুতরাং অগ্রিপূজকদেরও এই হুকুমই হবে)। আরিজাতুল আহওয়াজি : ৫/৬৬ 1 -সংকলক। 

»** হিদায়া ফতহুল কাদিরসহ : ৩/২৯১, এ০ ৫] 0০ ০৪ 1 

ওপরযুক্ত বর্ণনা হতে শাখাগতডাবে আরেকটি বর্ণনা বের হয়, সেটি হলো যদি একই সংগে স্থায়ী-স্ত্রীকে গ্রেফতার করা হয় 
তাহলে ইমামত্রয়ের মতে বিয়ে রহিত হয়ে যাবে! কেনোনা, বিয়ে রহিত হওয়ার কারণ অর্থাৎ, গ্রেফতারি পাওয়া গেছে! অথচ 
হানাফিদের মতে বিয়ে সুদৃঢ় থাকবে । কেনোনা, দেশের ভিন্নতা পাওয়া যায়নি । তাদের বিপরীতে আহওয়াজি রহ. এবং লাইস ইবনে 
সাদ রহ.-এর মাজহাব হলো, তখন স্থামী-স্ত্রীকে যখন গনিমতের সম্পদরূপে বন্টন করে দেওয়া হবে, তখন বিয়ে স্থির থাকবে। 
অবশ্য মালিক যদি বিক্রি করে দেয়, তাহলে ক্রেতার এখতিয়ার থাকবে ইচ্ছে করলে তাদের বিয়ে স্থির রাখতে পারবে, আর ইচ্ছে 
করলে উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে তাকে নিজের জন্য খাস করে নিবে কিংবা অন্য কারো নিকট বিয়ে দিতে পারবে । সর্বশেষ দুই 
সুরতে এক মাসিক দ্বারা তার গর্ভাশয় অন্যের বীর্য হতে পবিত্র কিনা তা পরীক্ষা করা আবশ্যক । দ্র. আহকামুল কোরআন-জাসসাস : 
২/১৩৭, ৩৬৭ ৩৮9 ১৯৪৯ ০৯৯3১/ ০৯৯ ওঠ ৮৬০ । -সংকলক। 

৯৫৬ ফতহুল কাদির : ৩/২৯২। -সংকলক। 

১৫৮ বরাত পেছনের চীকায় এসেছে । -সংকলক | 


*৬* শায়খ ইবনে হুমাম রহ. তিরমিধীর বর্ণনার শব্দাবলিতে হানাফিদের সমর্থনে পেশ করেছেন। দ্র. ফতনুল কাদির : 
৩/২৯৪ 1 -সংকলক। 


দরসে তিরযিষী-৩য় খণ্ড ৪৯৪ 


০০০৬০৪৬ক৭র$৯৭ ০৪৬৮৭ ১গ্তক8২৯৪৬০৪ক৪ একক কক$$কককওকককড 7৪ ডক লক কক ডকিজিকঞ ৬৬৬ সডকি৬কজজিপকরউিরিজ ব৬৬৯৪ক৬৯কজউক উক্ত জউত৬৬ককক ঞ্রককীককজ কজিকি্্রীতীকগককী- রক ্ডীজ্রাটকত্রজতপ্কজকররাউরতত৮৬৬ কতক ওজগজীকরকীপউজ রী” করিনি চিত টিকরীবী জীপ উরি প ৮১ রগসতশ সতত ও 


এর বরা প্রমাণিত হয় যে, সেসব মহিলাকে তাদের স্বামীদের ব্যতীত গ্রেফতার হয়েছিলো । সুতরাং দুই দেশ 
সাব্যস্ত হলো 1৮৮? 


৮ 4254256880৮ পর 
অনুচ্ছেদ-৩৬ : ব্যভিচারকারিণীর পারিশ্রমিক হারাম প্রসংগে (মতন পৃ. ২১৪) 


ভা ০305 ০০ ১85 এ ০৮০ 291 4540 8: 6 3-48১৮০ তা ৩5 


০১৫] 0১০ 2 ৫০১ 
০২১৪ ৬০০০ ১৪ এই ০5 ০5 08 ০০ ৩৪০ ৩ হরড ০১০ 21095 কি॥ 5450 এ৪ ৬০৪ 


১১৩৬। অর্থ : লাইস আনসারি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য ও বেশ্যার 
পারিশ্রমিক এবং ভবিষ্যদ্বক্তার নজর-নেয়াজ হতে নিষেধ করেছেন। 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত রাফে' ইবনে খাদিজ, আবু জুহায়ফা, আবু হুরায়রা ও ইবনে 
আব্বাস রা. হতে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু মাসউদ রা.-এর হাদিসটি ০৯০ ১। 
দরসে তিরমিবী 


এ] ০৭ ০০ ০০০৪ ৭০ এ ৬৮০ এএ ০0৯50 ও) 2:00 779 ০১ ১৬০ ওর ৮৬৯০০ 

ইনশাআল্লাহ কুকুরের মূল্য সংক্রান্ত বিস্তারিত আলোচনা 4 ০ ৬ ৮৬৯ ৩ ও অনুচ্ছেদে আসবে । 

০০ ১৫5 ৬৯ 55 এর ওজনে এর অর্থ ব্যভিচারকারিণী। এর বহুবচন ৮৬ আসে । ৬৯ এর অর্থ 
আসে ব্যতিচার। 


৬৯১] ০৫৮ দ্বারা উদ্দেশ্য ব্যভিচারের পারিশ্রমিক। এই পারিশ্রমিকের জন্য মহর শব্দের প্রয়োগ 
রূপকার্থে*৫+০। ব্যভিচারকারিণীর পারিশ্রমিক হারাম । এটা স্পষ্ট ও সর্বসম্মত বিষয় ।১++ 


৫৯ আহকামুল কোরআন-জাসসাস : ২/১৩৭, 015331 4১০ (১৯০ ০১১ 1 তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/৬২-৬৫ 
+৩এ। ৮৮3 9 ০১৩ | সংকলক । 
৬” এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 
** সহিহ বোখারি : ১/২৯৮, ০45] ০১ ০১৬ %€ ৯8 ০৩5 , মুসলিম : ২/১৯, ০১৯০ ০৬ ০5০৪০ মি] 5955 
৮ ৮১ -সংকলক। 
*১ উমদাতুল কারি : ১২/৫৮, € 53) ০535 5৪৪৪ ০৩ ৪ 1 -সংকলক। 
১৫৭১ শরহে নববি : ২/১৯। -সংকলক। 


দরুসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ৪৯৫ 


০১৯1৩]। ০৯১ ১৫২ অর্থাৎ, ভবিষ্যহক্তার পারিশ্রমিক! ০) ৯৯ শব্দ যদি সাধারণরূপে বলা হয়, তবে এর 
দ্বারা উদ্দেশ্য হয়, ভবিষ্যদ্বক্তার পারিশ্রমিক ১৫5 

আরবগণ কাহেন শব্দের প্রয়োগ এমন ব্যক্তির ক্ষেত্রে করেন যে, অদৃশ্যের সংবাদ জানার দাবি করে । কাহেন 
এবং আররাফের মাঝে পার্থক্য হলো, কাহেন ভবিষ্যৎ সংক্রান্ত সংবাদ দেয়। আর আররাফ বিদ্যমান গোপন 
বস্ত্র সম্পর্কে অবহিত করে । যেমন, হত বস্ত এবং চোরাই মাল সম্পর্কে মন্তব্য করে৷ কখনও আররাফকেও 
কাহেন বলা হয় 1১৫৭৪ 

এ অনুচ্ছেদের হাদিসের আলোকে অদৃশ্য সম্পর্কে মন্তব্য করার পারিশ্রমিকও হারাম । এ বিষয়ে সবাই 
একমত । 


245৯ ০৮5 ৫21 5৪ তু 9৪5 এত 
অনুচ্ছেদ-৩৭ প্রসঙ্গ : অপর ভাইয়ের প্রস্তাবের ওপর কেউ যেনো 
প্রস্তাব না দেয় (মতন পৃ. ২১৪) 


2 ৮ ৫ঠ ৮৮০ চিতল তই ০০ ৮৮৮০০ রঃ 


এ] 65244 4৭ এপ 5৭০ এএ ৩০ ত 210 ১ ০$) : ৪8১৯ ৩০০ 

১ ৮৯ ০ ০ 3 এট ৩5 এ (৮ (0৮ ১ ০5 এ এ 

বিনা নর, নুন বুউপাট্ 

আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু" আকারে এটি বর্ণনা করেছেন। আহমদ রহ. বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেনো তার ভাইয়ের বিক্রির ওপর কোনো জিনিস বিক্রি না করে 
এবং বিয়ের প্রস্তাব না দেয় তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত সামুরা ও ইবনে উমর রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০.৯ ১.৯ 


উ 718 


*২ ০055 শব্দটি ০১৮ এর মতো মাসদার তথা ক্রিয়ামূল। এটি 2১১ হতে গৃহীত । এতে নূন অতিরিক্ত । বলা হয় 4৫১1৯ 
অর্থাং আমি তাকে মিষ্টি খাইয়েছি। 

ভবিষ্যদ্বক্তার (কাহনের) পারিশ্রমিকের ওপর ০ ১৯ শব্দের প্রয়োগ এজন্য কলা হয়েছে যে, এটি সহঙ্জে কোনো কষ্ট বাতীত সে 
লাড করে। 

১৯ শব্দটি ঘুষের অর্থেও ব্যবহৃত হয়। আরেকটি অর্থ আসে নিজের কন্যার মহর নিজের জন্য নিয়ে নেওয়া । দ্র. আন- 
নিহায়া : ১/৪৩৫, ফতনুল বারি : 8/৪২৭। -সংকলক । 

*** অবশ্য আবু আলি রহ, বলেন যে, / ৯৬ শব্দটির প্রয়োগ কখনো শুধু পারিশ্রমিকের অর্থেও ব্যবন্ধত হয়। দু, তাকমিলায়ে 
ফতছুল মুললহিম : ১/৫৩২। -সংকলক। 

*** দেখুন শরহে ননৰি : ২/১৯, ফতনুল বারি : ১০/২১৬-২১৭, 9550 ৮4 ০২৯] 5535 1 -সহকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৪৯৬ 


+ ৩৬৯৬ কনীকক একিত এত ককিউক কক এ -ককক+কককওক৪ কও ৪৬৩ জজ কজ কক জক$০৬৬$$ক৩০৪৪ক৪৪৬র কন কতক৬$৫০৬৬১৬৯ক৬৬৪১ককজজএ কক এর এর একস এড কক ডককীককর্রকক্রকরককরি ক্রস গতর ককিকরক্ককরক$ রও ₹০কক সরাডরজিকঝক। আখ ঠকগত তত 


মালেক ইবনে আনাস বলেন, ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর কারো বিয়ের প্রস্তাব দেওয়া মাকরূহ হওয়ার 
অর্থ হলো, যখন কেউ কোনো মহিলাকে বিয়ে করার প্রস্তাব দেয়, তারপর সে মহিলা এর ওপর সম্মত হয়ে যায়, 
তখন কারো জন্য তার মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর বিয়ের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। 


শাফেয়ি রহ. বলেছেন, 'কেউ তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর বিয়ের প্রস্তাব দিবে না'- আমাদের মতে 
এর অর্থ হলো, যখন কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়, এরপর তার প্রতি সে সম্মত হয় এবং 
সে মহিলা তার দিকে ঝুঁকে পড়ে, তবে কারো অধিকার নেই তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর বিয়ের প্রস্তাব 
দেওয়া । তবে মহিলার সম্মতি কিংবা তার প্রতি ঝুঁকে পড়ার বিষয়টি জানার আগে তাকে বিয়ের প্রস্তাব দেওয়াতে 
কোনো অসুবিধা নেই৷ এর দলিল ফাতেমা বিনতে কায়েস রা.-এর হাদিস । তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে উল্লেখ করলেন যে, আবু জাহম ইবনে হুজায়ফা ও মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রা. 
তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন তিনি বললেন, আবু জাহম তো মহিলাদের হতে তার লাঠি উঠায় না। আর 
মুয়াবিয়া গরিব | তার সম্পদ নেই । তবে তুমি উসামাকে বিয়ে করো। 


আমরা বলবো এ হাদিসের অর্থ, ফাতেমা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের দু'জনের 
কোনো একজন সম্পর্কে সম্মতির সংবাদ দেননি । যদি তিনি এ সংবাদ দিতেন তাহলে প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার আলোচিত দু'জন ব্যতীত অন্য কোনো পুরুষকে বিয়ে করার পরামর্শ দিতেন না। 


৫ 
৯:০৮%৫ পে :৯/ চিনি চলতি 2 ৫৫ 


৩4০2০4১০০৩৪ ৩ 5১ ৩৯ 9৬ 8১৯২০ ৭) 

এ ৫ চি তি আস ০৪ ৩৮৪ ০৪ ও%। ৫ 84৫8 3 এ: এ 
07185889558 55548০248 
এ ০০4 এও 3৮০ এ৩ ৫ এ এ 5 ৮১০৮ ও এন 454 ও 3১8 


€ ওঠে 
তে তি 525 25: পত2 শি 9০ 
2৫০ 295৩342 * ৯৮০2৭ ৪ ৫0০ ১৯০ এ এ 5545002 %৮ 
৫ পাতা 


৫ ৩১৫ ৬৬৯ (৫485 ০৪ থু এ এও লি ৩ ০4 (5% টি 


এ এ 2:88 0০ ১ ৭০ এ ৩৮৪ এ 12) ৫ এ 9 5 25 ০ এ 
33 8544 ০9 এ ০ এ 995 এ তে সাপে মুগ 4৩4 8৫5 84 এ এ 
০০5 ঢলে ঈ। এ১৩$ ০৪508 


১১৩৮। অর্থ : আবু বকর ইবনে জাহম বলেন, আমি ও আবু সালামা ইবনে আবদুর রহমান ফাতেমা বিনতে 
কায়সের নিকট প্রবেশ করলাম। তিনি আমাদের শোনালেন যে, তার স্বামী তাকে তিন তালাক দিয়েছেন 
কিন্ত তার খোরপোষ দেননি । তিনি বললেন, আমার জন্য তিনি দশ টুকরি খাদ্য তার চাচাতো ভাইয়ের নিকট 
রেখে দিয়েছেন। পাচ টুকরি যব আর পাচ টুকরি গম। তিনি বললেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ বিষয়টি আলোচনা করলাম । তিনি বলেন, তখন প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ঠিক কাজ করেছে তারপর তিনি আমাকে উম্মে শরিকের ঘরে ইচ্দত পালনের 
নির্দেশ দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উম্মে শরিকের ঘরে মুহাজির 
লোকজনের আগমন বেশি ঘটে । তাই তুমি ইবনে উম্মে মাকতৃমের ঘরে ইদ্দত পালন করো । তুমি হয়ত তোমার 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৯৭ 


হ+ককশ্কততজকক্রজন্এীককককরলনডঠকাস্কজককত ৯৬৪৪৬ করকচক্রকউকঞ্রকএঠতকর্াঠখককত-১৩৩৩১৪কজএরকতকনতককত৯৬৩একঠকক্ক্জককদজতকন্ ৫৬৬ $ক করুক উগ ডিক কক কক কক এঈপ্রক রউিজকত৮০৭৯৬জলএক ও +ককরীরকীকলীত জজ কন কক ররিত্খকারজএরাজকরকততএওিকউততততজএগপকরকত্ঞক্ককাঞএএকরাবকজক উহ 


কাপড় ফেলে রাখবে, তারপর সে তোমাকে দেখতে পাবে না। যখন তোমার ইদ্দত শেষ হয়ে যায়, তারপর কেউ 
তোমার নিকট এসে বিয়ের প্রস্তাব দেয়, তখন তুমি আমাকে অবহিত করো । 

আমার ইদ্দত যখন শেষ হলো, তখন আবু জাহম ও মুয়াবিয়া রা.আমাকে বিয়ের প্রস্তাব দিলেন । তিনি বলেন, 
তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ বিষয়টি আলোচনা করলে তিনি বললেন, 
মুয়াবিয়া সম্পদহীন এক ব্যক্তি । আর আবু জাহম হলো মহিলাদের ব্যাপারে কঠোর । তখন বললেন, তারপর 
আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, উসামা ইবনে জায়দ রা. । ফলে তিনি আমাকে বিয়ে করলেন । আল্লাহ তাআলা 
আমাকে বরকত দিয়েছেন উসামার মধ্যে । 


দরসে তিরমিযী 
ভারতীয় কপিতে এ হাদিসটি আছে আবু বকর আবু ইবনে আবু জাহম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 
তাতে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন, “তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি 
উসামাকে বিয়ে করো ।' 
মাহমুদ ইবনে গায়লান-ওয়াকি-সুফিয়ান-আবু বকর ইবনে আবু জাহম হতে এ হাদিসটি বর্ণনা করেছেন। 


১৫৭৫, 


৯ ৬৪ ৬৮ ০৯৪ ৪৪৯ 9 তত এআ কক 2০৯০৯ ভয় (১০ 


এর পদ্ধতি হলো, কেউ কোনো আসবাবপত্র খরিদ করবে এবং নিজের জন্য এখতিয়ার রেখে দিবে । তারপর 
কোনো ব্যক্তি এই ক্রেতাকে বলবে যে, ক্রয়ের এই লেনদেন তুমি খতম করে দাও । আমি তোমাকে এই জিনিসটি 
এর চেয়ে কম পয়সায় দেবো । 


এর মতোই আরেকটি পন্থা হলো, 45১ 51১০ ৮০ 515 অর্থাৎ, অন্য আরেক ভাইয়ের ক্রয়ের ওপর ক্রয় 
করা। এর পদ্ধতি হলো, বিক্রেতার জন্য খিয়ারের শর্ত অর্জিত হবে। এবার অন্য কোনো ব্যক্তি বিক্রেতাকে বলবে 
তুমি এই বিক্রয় খতম করে দাও । আমি এই জিনিসই তোমার কাছ হতে অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করছি। 

এই দুটি পদ্ধতি উক্ত অনুচ্ছেদের হাদিসের আলোকে নিষিদ্ধ । 

আরেকটি পদ্ধতি হলো, আরেক ভাইয়ের দরদামের সময় দরদাম করা। অর্থাৎ ক্রেতা-বিক্রেতা কোনো 
মূল্যের ব্যাপারে যখন একমত হয়ে যাবে এবং বিক্রয়ের দিকে ঝুঁকে পড়বে, তখন তৃতীয় কোনো ব্যক্তি এসে 
বিক্রেতাকে বলবে- তোমার কাছ হতে আমি এ জিনিসটি ক্রয় করছি। এই পদ্ধতিটিও হজরত আবু হুরায়রা রা.- 
এর নিম্েযুক্ত মারফু হাদিসের ভিত্তিতে নিষিদ্ধ 1১৫৭৬ হাদিসটি হলো, 


১৭৭৭৪$৬, * র ৪ ২ 
42৮1 ০৯৯৯ ৪৮০ ০৯ ০০০৪ 0 ওর) 245 43১০ এস ৬১০ এ 0৯) ০) 





“২ সহিহ বোখারি : ১/২৮৭, টে 4১৯ ৫৯:০০ ৩98 ০৭৭ ৫৯৪ ও: সহিহ মুসলিম ₹ ১/৪৫৪, ১৬ 59 4505 
০ ০৯1 4১৬৬ ০০ ২৯০ ৪০৩। সংকলক । 
_ * সহিহ মুসলিম : ২/৩, 4০৯ ৩৯ ০৮ ০৯১৪ ২৯৮১৯ ৩4১6 5৯৪ বালক 
তাকমিলায়ে ফতন্ছল মূলহিম : ১/৩২৩-৩২৫। -সংকলক। 
দরসে ডিরামিযী -৩২ক 


দরসে তিরমিষী-৩য় খখ ৪৯৮ 


অনেকের মতে১* এ অনুচ্ছেদের হাদিসে 435 ০১ ০১০ &৯ স্ারা উদ্দেশ্য +১৯) ৯৯ ০৮০ ৮১৮ তথা 
অপর ভাইয়ের দামাদামির ওপর দামাদামি করা 1৯৫+১ 


“43৬ 2 4০০ ২৮০৯৪ ১১ এই নিষেধ তখনকার জন্য যখন মহিলার ঝৌক অপরজনের দিকে স্পষ্ট হয়ে 
যায় । তবে যদি কারো দিকে এর ঝৌক না হয়, তাহলে বিয়ের প্রস্তাব দেওয়া বৈধ । যেমন, ফাতেমা বিনতে 
কায়েস রা.-এর এই বর্ণনা ছারা বুঝা যায় । যেটি তিরমিযী রহ. এই অনুচ্ছেদে উল্লেখ করেছেন।+৮ 


৪4] 100০ ১ ৪] 9৯, ০৪ 239৯5 (| ১৭ 


এ] ১.০ বলে ফকিরকে১৮১ । এই অর্থ স্বয়ং বর্ণনার শব্দ হতেই স্পষ্ট । 


তারপর যার সংগে বিয়ের ব্যাপারে পরামর্শ করা হয় ভার উচিত হলো, যেকথা সঠিক মনে করবে তা 
দীনদারির সংগে প্রকাশ করা । যদিও এতে সংশিষ্ট ব্যক্তির গীবত এবং তার দোষ প্রকাশ করা হোক না কেনো । 
ফাতেমা বিনতে কায়েস রা.-এর বর্ণনা দ্বারা এ বিষয়টি বুঝা যায়। 


১৫* আরিজাতুল আহওয়াজি গ্রন্থকার বলেন, এখানে ০৯৯ ছ্বারা উদ্দেশ্য দরদাম করো । কেনোনা', বেচাকেনা যদি পূর্ণ হয়ে যায়, 
তাহলে অন্য ব্যক্তি অন্য কিছুর চিন্তাই করতে পারে না। দ্র (৫/৭৩)। 

তবে এই দলিলটি সামগ্তরস্যশীল নয় এবং নিজের (মুসলিম) ভাইয়ের বিক্রিয় সময় অন্য আরেকজনের বিক্রি খেয়ারে শর্তের 
সঙ্গে সম্ভব! যেমন, এ সুরতের আলোচনা মূল বক্তব্যে এসেছে। -সংকলক। 

৫৭৯ অনুচ্ছেদের শুরু হতে নিয়ে এতোটুকু পর্যন্ত ব্যাখ্যা সংকলক কর্তৃক সংযুক্ত । -সংকলক। 

১৫৮০ বিয়ের জন্য প্রস্তাবিত মহিলার তিনটি অবস্থা আছে, ১. প্রস্তাবদাতার পয়গাম নিজে কবুল করে নিষে কি€বা অভিভবাবক 
গ্রহণ করে নিবে। কিংবা বিয়ের অনুমতি দিবে । এমতাবস্থায় একজনের বিয়ের প্রস্তাবের ওপর অপরজন কর্তৃক বিয়ের প্রস্তাব দেওয়া 
সর্বসম্মতিক্রমে অবৈধ ৷ কেনোনা, এর ফলে প্রথম প্রস্তাবকের প্রস্তাব রহিত করে দেওয়া হয় এবং ফাসাদ সৃষ্টি করা হয়, মানুষের 
মাঝে শত্রুতা পয়দা করা হয়। ২. বিয়ের প্রস্তাবকারির প্রস্তাব রদ করে দিবে কিংবা তার প্রতি আগ্রহী হবে না। তখন প্রস্তাবের ওপর 
প্রস্তাব দেওয়া সর্বসম্মতিক্রমে বৈধ । ৩. প্রস্তাবকের পয়গামের দিকে ঝুঁকে পড়বে বা আশ্রহ প্রকাশ করবে ইঙ্গিতে । এই তৃতীয় পদ্ধতি 
সম্পর্কে মতপার্থক্য আছে। ইমাম শাফেয়ি রহ. হতে তখন দুটি বর্ণনা আছে, ১. তখনও বিয়ের প্রস্তাব দেওয়া নিষেধ । যেমন, ইমাম 
তিরমিযী রহ. এ অনুচ্ছেদে বর্ণনা করেছেন। বন্ত্রত দ্বিতীয় বর্ণনা হলো তখন প্রস্তাব দেওয়া বৈধ! আল্লামা নববি এই বর্ণনাটিকে 
আসাহ সাব্যস্ত করেছেন। 

কাজি ইয়াজ রহ. তখন প্রস্তাব দেওয়া বৈধ বলে ইমাম আহমদ রহ.-এর স্পষ্ট উক্তি সাব্যস্ত করেছেন। অথচ আল্লামা ইবনে 
কুদামা রহ. তখনও নিষেধকে ইমাম আহমদ রহ.-এর স্পষ্ট উক্তি সাব্যস্ত করেছেন। 

হানাফি এবং মালেকিদের মাজহাব এই বর্ণিত হয়েছে যে, ইঙ্গিত কবুল করার সুরতে মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর 
অন্য আরেকজনের প্রস্তাব বৈধ ! যেমন, মহিলা প্রস্তাব কাকে বলবে, তোমার ব্যাপারে আমার অন্যগ্রহ লেই। দ্র.. আল-যুগলি : 
৬/৬০৪-৬০৬, 4৩ ১5০ ৮$ 9১4 ৮৬০৯ ৩ শরহে নববি : ১/৪৫৪, তে] 2১১৯৪ ১১৯০ ৬১৬ ফতন্ুল বারি : ৯/১৯৯, ১ ০০ 
4৯৯) ২২০৯ ৮ ৯১৯৯৪ ২১6৪ ০৯৯%। বাকি আছে, +০৯। ৭৯৮৯ ০০ ০৯৯৭ 33 এর অধীনে হজরত উল্তাদে মুহতারামের 
ওপরযুক্ত ব্যাখ্যা। এটি তিরমিযী রহ.-এর উক্তি হতে গৃহীত মনে হয়। যেটি তিনি শাফেয়ি রহ.-এর উক্তিক্পে উল্লেখ করেছেন। 
হানাফিদের ব্যাপারে এ কথা আহকার তালাশ করেও পেলো না । ৯০1 41 -সংকলক। 

১১ মাজমাউ বিহারিল আনওয়ার : ৩/৩২৩। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪৯৯ 


০১ ৪৪ পক এন 
অনুচ্ছেদ-৩৮ : আজল (সংগমকালে বীর্যপাতের সময় বীর্য 
যৌনাঙ্গের বাইরে ফেলা) প্রসংগে (মতন পৃ. ২১৫) 
টিন বি সা ০538 2056 টু 12015558508 ৪৯ ১০ ১৭৭ 
হন এ 359 9৭ টক এ অর 
১১৩৯। অর্থ : জাবের রা. বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা আজল করতাম । তখন 


ইহুদিরা বললো, এটি হচ্ছে ছোট হত্যা । তখন তিনি বললেন, ইহুদিরা মিথ্যা বলেছে। আল্লাহ যখন কাউকে সৃষ্টি 
করতে চাইবেন, তখন এটা তার জন্য প্রতিবন্ধক না। 


ইমাম তিরমিধীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর, বারা, আবু হুরায়রা ও আবু সায়িদ রা. হতে এ অনুচ্ছেদের হাদিস 
বর্ণিত আছে। 
নল ৫ পরনে £৮:78৮4 ০52৯ 2ঠ 


৮ তে রা চি ক চি টব তে কে টি ৯7 ৮ 
৩০ ০৮০ ০০ 2১৪১৯ ১৩ ০০ 2৮০ ৩৯:09 ১১৬৯ ২৩ ০০০ তা ০৪ ও ও ১ - ৭) £ * 
25277 ৫ গর 
058 0505105 0৪ £ 05 20 ৯০০ ৬ 
১১৪০। অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. বলেন, আমরা আজল করতাম, যখন কোরআন নাজিল 


হচ্ছিলো । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, জাবের রা.-এর হাদিসটি ০.৯ ১.৯] 


তার সূত্রে একাধিক সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে। সাহাবা প্রমুখ একদল আলেম আজলের অবকাশ 
দিয়েছেন। মালেক ইবনে আনাস রহ. বলেছেন, স্বাধীন মহিলার নিকট আজলের অনুমতি চাইতে হবে । আর 
বাদির নিকট অনুমতি চাইতে হবে না। 
দরসে তিরমিযী 


2১৬০ ১৭ 7 ১ ০৬০৪ ০১৯ তত 0 101 0৯৯) উ 2 05 4০ 4 ৬০) ০৬২৯ ১৮২০০ 


এ ০৬ 4১৪ 0) ১.) 13 1 0) 5১5৫7] ০১৩১৪ : ০048 55১৯৮ 
হাদিসগুলো আজল সম্পর্কে বিভিন্ন ধরনের । অনেক বর্ণনা দ্বারা বুঝা যায়, এটি বৈধ । যেমন, হজরত জাবের 
রা. হতে বর্ণিত ওপরযুক্ত হাদিস এবং হজরত জাবের রা. হতে বর্ণিত আলোচ্য অনুচ্ছেদের দ্ধিতীয় হাদিস, 


৮০০৪ 0১১ ০০০৪: এ 





রজ৭ 


শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি অনুসারে তিরমিহী ব্যতীত সিহাহ সিশ্তার 
করেননি । সুনানে তিরমিযী : ৩/৪৪২। -সংকলক। অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা 


** দ্র, সহিহ বোখারি : ২/৭৮৪, ১] ০১৯ সহিহ মুসলিম : ১/৪৬৫, ১৯) ১৪৬ ১৪ -সংকলক । 


০৬৬ ০৬ একতকক নিত শগকীককীতস্কাসীজা কতকপক তি পন্শজকজকউতজদ ক$এ৪এককহঝককক কনক শতক কটিকীকিজউপকর কী" ৩৩৩৬ + ৪৯ ৯৫৯৬ ১৩৯ ওর সত কিস 4 ও ৯ কতক শক উকীপািকিত ওকজক ভ্জজভতী্কউতকিতএড ০৬ জকতত কউ তউতততিতিজিককি তত শ 


আসাদি রা.-এর হাদিস আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজল সম্পর্কে বলেছেন, 39) 4১ 
৬৮৯১ তথা ওটা হলো, গুপ্তহত্যা 

অনেক বর্ণনা দ্বারা এই কাজটি নিরর্থক বুঝা যায়। যেমন, পরবর্তী অনুচ্ছেদ (১৯) 4৯৯১5 ৬+) আবু 
সায়িদ খুদরি রা.-এর বর্ণনায় আজল সম্পর্ক প্রিয়নবী সাললাল্সাহু আলাইহি ওয়াসাল্লামের নিম়েযুক্ত বাণী এসেছে, 
৫১৫১০ এ১ ০৯৪ ৫ তাছাড়া তারই একটি বর্ণনায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, 

0555 31 ৭১০] ০৯ গো। 395 ৬৯ 2০০ সি ৮৯ এএ। আত ও ০) ৯০৪৮০ ও 

এসব বর্ণনার মাঝে সামগ্স্য বিধানের পন্থা হলো, আজল যদি কোনো যথার্থ উদ্দেশে হয়, তবে বৈধ । 
স্বাধীনা মহিলার সংগে তার অনুমতিতে বৈধ । কেনোনা, সংগম তার অধিকার । আর বাঁদির সংগে ব্যাপক 
আকারে বৈধ 1১৮৭ এক্ষেত্রেই বৈধতার হাদিসগুলো প্রযোজ্য । তবে এটা তখন যখন কেউ এ কাজটি স্বতত্ত্রভাবে 
সম্পাদন করে । আর যদি কারো আজল দ্বারা ফাসেদ উদ্দেশ্য হয়, যেমন, দরিদ্রতার ভয় কিংবা কন্যা সন্তানের 
ফলে বদনামির ধারণা, তবে তখন আজল করা অবৈধ । নিষেধের হাদিসগুলো এই ক্ষেত্রেই প্রযোজ্য?” । 

পরিবার পরিকল্পনা এবং জন্মনিয়ন্ত্রণ 


বর্তমান পরিবার পরিকল্পনা কিংবা বার্থ কন্ট্রোল নামে যে আন্দোলন চলছে এর অবৈধতার ব্যাপারে কোনো 


সন্দেহ নেই। প্রথমতো এ জন্য যে, জন্মনিয়ন্ত্রণের অনুমতি যেসব স্থানে প্রমাণিত সেগুলোর সারকথা হলো, 
ব্যক্তিগত পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ করা । তবে এটিকে একটি সার্বজনীন আন্দোলনে পরিণত করা অবৈধ । দ্বিতীয়তো 


এই আন্দোলনের উদ্দেশ্যও হারাম। কেনোনা এর উদ্দেশ্য হলো, দরিদ্রতার ভয় । আর এটি, কোরআনের সুস্পষ্ট 
নস ছ্বারা ফাসেদ। বলা হয়েছে, **5১১। 3১৯ 253) 8 158৬5 9১ এতে এমন বুঝা ভুল যে, এই হুকুম সন্তান 
হত্যার সংগেই বিশেষিত। কেনোনা, আল্লাহ তা'আলা (5১১4১৫*৯ ৯১৯ শব্দে এই কর্মটির মন্দ হওয়ার কথা 





৯৮৪ (১/৪৬৬)1 -সংকলক । 

১৮৫ মুসলিম : ১/৪৬৪ 1 -সংকলক । 

এপ* যেমন, মুসনাদে আহমদে (১/৩১, মুসনাদে উমর ইবনে খাত্তাব রা.) হজরত আবু হুরায়রা রা.-এর একটি বর্ণনা দ্বারা বৃঝা 
যায়, সেটি তিনি উমর রা. হতে বর্ণনা করেছেন বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন মহিলায় সংগে তার অনুমতি 
ব্যতীত আজল (সংগম কালে বীর্যপাতের সময় নারীর যৌনাঙ্গে বীর্যপাত না করে বাইরে নিক্ষেপ করা ।) করতে নিষেধ করেছেন। 


তাছাড়া দ্র. সুনানে ইবনে মাজাহ : ১৩৮ 78 4৯৯ সুনানে বায়হাকি : ৭/২৩১ 14১3 2১৯ ৩০ ১১৯৪ এ ০০ ৯০৩) - 
সংকলক । 

১৭ মুসলিমে (১/৪৬৫) হজরত জাবের রা. হতে বর্ণিত আছে, তিনি বাদি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
এরশাদ বর্ণনা করেন, "ভূমি ইচ্ছে করলে তার সংগে আজল করো । কেলোনা, তার তাকদিরে যা আছে তাতো তার থেকে হবেই (সন্ত 
ন)' । -সংকলক । 

৮৮৮ তারপর বর্ণনাগুলোতে আকিদা পাকাপোক্ত করার এই সবকও দেওয়া হয়েছে যে, উদ্গেশ্য যেনো সহিহ হয়, খারাপ লা হয়! 
আল্লাহ তা'আলা যে প্রাণ সৃষ্টি করতে চাইবেন সেটি অবশ্যই সৃষ্টি হবে। বেমন, 4:১০ 1 2৮১৪9 ৫) এ% 5595 ৬৯ দিপানি উ৯৯ ও 
ইত্যাদি শব্দ ছারা স্পষ্ট । -সংকলক । 

৮৫৮৯ সূরা ইসরা : আয়াত-৩১, পারা-১৫ | -সংকলক | 


554-48 দরসে .তিরমিবী-ওয় বড. ৫০১... 
সেগুলো অবৈধ । 

এই আন্দেলন মূলত সৃষ্টিকর্তার প্রভুত্ব ব্যবস্থাকে নিজের হাতে নেওয়ার সমর্থবোধক। অথচ আল্লাহ 
তাআলার বলেছেন, 145). 41 ০ 31 ১০১1 ১৯০ ভষ্ঠ 3১০ ০" । কুদরতের আইন হলো, সর্বযুগে 
উৎপাদনের পরিমাণ সে যুগের প্রয়োজন অনুযায়ি হয়ে থাকে । যেমন, পুরনো যুগের সমস্ত সফর হতো ঘোড়া 
ইত্যাদির ওপর চড়ে । সে যুগে এ ধরনের সফরে কাজে আসার মতো জন্তর সংখ্যাও হতো বহুল পরিমাণ । এখন 
যেহেতু সফর অন্যান্য গাড়িতেও হয়, ফলে ঘোড়া ইত্যাদির বংশও কমে গেছে। 

এমনভাবে প্রথম যুগে পেট্রোল ইত্যাদির প্রয়োজন সীমিত ছিলো । যেমন, খুজলি বিশিষ্ট উটের দেহে 
ওযুধরূপে ব্যবহার করা হতো । তখন এর উতপাদনও কম ছিলো । বন্তরত বর্তমানে গোটা জীবনই পেট্রোলের সংগে 
ঘূর্ণায়মান সুতরাং জমিনও তার ভাণ্তারগুলো অকৃপণভাবে তুলে দিচে। এই বাস্তব সত্যটিকে আল্লাহ রাব্বুল 
আ'লামিন নিয়েযুক্ত আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, 


৫৯২১৪ 4200৬ (৮১ 05 0 ৮৯১০১৮৬০9১৮ 3 এ) এ 4৪১৯ ৬০ | তত ০০ 03 
তাছাড়া বলা হয়েছে, 
০১১৪০ ১১৪ 38 0০0১ ৮৯০০০১) ৬৪ 1১৮ ০২৮ 339 এএ এ স3 
ইতিহাস সাক্ষী যে, প্রয়োজন অনুপাতে উপকরণ উৎপাদনের ব্যবস্থা কুদরতের পক্ষ হতে হয়ে থাকে। বাস্তব 
সত্য হলো, জন্মনিয়ন্ত্রণের এই আন্দোলন কোনোক্রমেই যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়; বরং এটি একটি 
রাজনৈতিক প্রতারণা মাত্র । 


এখন তো ধীরে ধীরে অর্থনৈতিক বিশেষজ্ঞগণও এই ফলের দিকে আসছেন যে, পরিবার পরিকল্পনার এই 
আন্দোলন নেহায়েত ক্ষতিকর । অর্থনৈতিকভাবে এর প্রয়োজন নেই । এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আহকারের পুস্তি 


কা ০2৪৫ /১০৪ (৮৫28, বি আছে। 
১ 2134 02 5 ৩ ক 
অনুচ্ছেদ-৩৯ : আজল করা নিষেধ প্রসংগে (মতন পৃ. ২১৬) 


পপ ্ দে তিক রম ূ টিিরনিনি, ৯০ লী ্ $ ৫ রি ী 1... 
4১ ০১ 0৩ 0০ ৩ 4১০ এ০ ০০০ 29 9545 95 ০১ 5892 08 ১৯4 205 70161 
1754 


*** সুরা হুদ : আয়াত-৬, পারা-১২। -সংকলক । 

*৯১ সূরা হিজর : আয়াত-২১, পারা-১৪ ৷ -সংকলক ৷ 

*স সুরা কামার : আয়াত-৪৯, পারা-২৭। -সংকলক । 

*** সূরা শূরা : আয়াত-২৭, পারা-২৫। -সংকলক । 

*৯ এই পুস্তিকাটি দারুল ইশা'আত করাচি হতে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এর দুটি অংশ- ১. জন্নিয়ন্তরণের শরযি 
মর্ধাদা। এ অংশটুকু মুফতি আজম রহ. কর্তৃক লিখিত। দ্বিতীয় অংশ জন্মনিয়ন্ত্রণের যৌক্তিক ও অর্থনৈতিক অর্ধাদা। এটি উল্তাদে 
মুহতারাম কর্তৃক লিখিত। পুস্তিকাটির অধিকাংশ এই বিষয় সম্লিত । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ও ৫০২. 


কতকিকত ১শককতজজককত ৬৯১ ককতক্লরতওককক কক র৬ককর $ক$৮৮৬৬০৮৩৩ কক ১৬৬৪৬ ককতলরস্ঞ্জ ডক ককততজ এক ডজজসশন্ফউীতত এএ তক রড ১৯৬ জকক উজ ও ৩১ ঠক কউ জকি ৬০ এক তর ০১ তর ১ তউউউ উর কীজিতিত এজ এত৬কউিজীপিস এত ঠকীজজত্র তত ব্রজতক- তক কা গজততিত দত তহতত ১ ৮০৮ ত, 


১১৪১। অর্থ : আবু সায়িদ রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আজলের 
আলোচনা হলে তিনি বললেন, তোমাদের কেউ তা কেনো করে? 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, ইবনে আবু উমর তার হাদিসে আরেকটু অতিরিক্ত বলেছেন । তিনি বলেননি, এটা 
তোমাদের কেউ যেনো না করে । আর ইবনে আবু উমর ও কুতারবা উভয়ের হাদিসে আছে। কেনোনা, কোনো 
সৃষ্টি প্রাণী এমন নেই যার সৃষ্টিকর্তা আল্লাহ নন। 
তিরমিযী রহ. বলেছেন, হজরত জাবের রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু সায়িদ রা.-এর হাদিসটি ০১০ ০০৯। 
এটি একাধিক সূত্রে আবু সায়িদ রা. হতে বর্ণিত হয়েছে। এটাকে এক দল আলেম সাহাবা প্রমুখ মাকরূহ 
বলেছেন। 


৪13 550 4] তেই ৪ ৩ ৪ 
অনুচ্ছেদ-৪০ : কুমারি ও বিবাহিতা স্ত্রীর জন্য 
পালা বন্টন প্রসংগে (মতন পৃ. ২১৬) 


0834504 5০০ এ ৩৮০ 452538 এ% 9 এ৪ ১2]: এর এ ৩১৪ 0৫ ০০71৫ 
ন১০ 


(এ তে এ 56 প্র 2%145005 নর্ প্রলি এ 85254 
১১৪২। অর্থ : আনাস ইবনে মালেক রা. বলেন, আমি যদি ইচ্ছা করি তাহলে বলতে পারি যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু তিনি বলেছেন, সুন্নত হলো যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর পরে 
কুমারি মেয়েকে বিয়ে করে, তাহলে তার সাতদিন থাকবে । আর যখন নিজের স্ত্রীর পর কোনো বিবাহিতাকে বিয়ে 
করে, তবে তার নিকট থাকবে তিনদিন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, হজরত উম্মে সালামা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছে, আনাস রা.-এর হাদিসটি ০৯. ৯৯। 

মুহাম্মদ ইবনে ইসহাক এটিকে আইয়ুব-আবু কিলাবা-আনাস সূত্রে মারফু আকারে বর্ণনা করেছেন। তবে 
অনেকে এটিকে মারফু“ আকারে বর্ণনা করেননি । 

তিরমিষী রহ. বলেছেন, অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা বলেছেন, যখন কোনো 
পুরুষ কোনো কুমারি মহিলাকে নিজের স্ত্রীর পরে বিয়ে করবে, তবে তার নিকট থাকবে সাতদিন । তারপর 
উভয়ের মাঝে সময় বষ্টন করে দিবে ইনসাফের সংগে । আর যখন কোনো বিবাহিতা নারীকে তার স্ত্রীর পরে 
বিয়ে করবে তখন তার নিকট থাকবে তিনদিন । এটি মালেক, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । 
অনেক তাবেয়ি আলেম বলেছেন, যখন কেউ তার স্ত্রীর পরে কুমারি মেয়েকে বিয়ে করে, তখন তার নিকট 
রা দার নাগ রিনার ররারটি রান হরর রা রিডরার 

আসাহ। 


তত তত ২৯৯৩৬ সতত গড ও তপন উিতককসউতজতক৬৬৬০$৩৬৬কবকওকককড৬জএডক৬-৩৬৩ক ৪৬৪ ০০ তক কত ৩৩৪ 


22৮৯4 তারা বারা দ্রারারাকা 


০ ০০) ০৯) ০৪:58 ৩০৬১ 4 £ 43 4০০ এ ভা এ] ০৪ ০০৪০০ 9৩ ও ২ ০০ 


খা 5512১? 1৬৭ ১৯৭১০ ত্ 431)4 ০০ 0৫31 ০৯০ 0219 4 : ০৩ 4343 ৯১৬5 4305 এ 
1১১৩ ১৩০ 2। 431০৭ ০ 
ইমামত্রয় এই হাদিসের ভিত্তিতে ইমাম ইসহাক ও আবু সাওর রহ. প্রমুখের মাজহাব হলো, দ্বিতীয় বিয়েকারি 
নতুন স্ত্রীর নিকট থাকতে পারে সাতদিন যদি সে কুমারি হয়, আর যদি বিবাহিতা হয়, তবে তিনদিন অবস্থান 
করতে পারে । আর এটি পালার সময়ের বাইরে থাকবে 1১৯৬ 
আবু হানিফা ও হাম্মাদ রহ. প্রমুখের মাজহাব হলো, এদিনগুলো ভাগের দিন হতে খারেজ হবে না। বরং 
এগুলোও পালার ভেতরে হিসেবে ধর্তব্য হবে 1১৫১৭ 


আবু হানিফা রহ.-এর দলিল সেসব আয়াত যেগুলোতে বণ্টন ফরজ করা হয়েছে। যেমন, 
১৮০১৯ 99 ০১ ৪1 ১০৬০ ১৫৯৮ ১৪০০ 03 ০১১৪) ৫০ ৬35৪98191১5 31 ৮:৬৯ ০4 


28015 ৬৬393 0 0619১ ১৪ 
স্ত্রীদের মধ্যে ইনসাফ ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে এসব আয়াতে। শুরু এবং শেষ দিনের কোনো পার্থকা 


করা হয়নি। 
তাছাড়া পরবর্তী অনুচ্ছেদে (১9 ১০ ৯৪ 2১৯৫ ৬) হজরত আবু হুরায়রা রা.-এর হাদিস আসছে, 
243) ৯৪ ০৯ ৯ ০৯৪ ০৪ 0৩১৭ 0৯0 ৬০ 0৫ ৩ ০৮১ ০:০ এ 1৮০ ক ০০ 
৫৯৯০৪. 4389 


হানাফিদের পক্ষ হতে এ অনুচ্ছেদের হাদিসের ব্যাখ্যা এই যে, ভাগ তো সর্বাবস্থায় ওয়াজিব। তবে 
কুমারির সংগে বিয়ে করার সময় প্রাথমিক দিনগুলোতে বষ্টনের পদ্ধতি বদলে দেওয়া হবে। একদিনের পরিবর্তে 
কুমারির সাতদিন এবং বিবাহিতার জন্য তিনদিনের পালা নির্ধারিত করা হবে। 





* সহিহ বোখারি : ২/৭৮৫, ০১ ০০ ১ 05913 ০১৬ মুসলিম : ১/৪৭২ ৩১ ৮১৪৯১ 59] 4৪৯০৫ ও ০৪ ৮৪ 
৮) 04১4 4481 সংকলক । 

৭ নবি রহ. ইমামত্রয়ের মাজহাবে বিবাহিতার সুরতে এই তাফসিল উল্লেখ করেছেন যে, বিবাহিতার এখতিয়ার থাকবে হয় 
স্বামী তার নিকট তিনদিন থাকবে এবং এ তিনদিন পালা হতে বহির্ভূত থাকবে, কিবো সাতদিন থাকবে এবং এই সাতদিন পালার 
শামিল হবে। দ্র শরছে নৰবি : ১/৪৭২, ট হ 538 54 ৩+ ০৯৪) ১98 4৩১৩.০ (০ ১৪ ০4১1 -সংকলক। 

*৯* দ্র, ফতহুল কাদির : ৩/৩০০, ৮.0 4১১। -সংকলক। 

*স* সূরা নিসা : আয়াত-৩, পারা-৪। -সংকলক। 

সূরা নিসা : আয়াত-১২৯, পারা-৫। -সংকলক। 

৯৯১ আর এই অনুচ্ছেদে বর্ণিত হজরত আয়েশা রা.-এর বর্পনাটি হানাফিদের দলিল । হাদিসটি হলো, নবী করিম সালাহ 
আলাইহি ওয়াসাল্লাম তর স্ত্রীদের মাঝে (পালা) বষ্টন করতেন এবং ইনসাফ করতেন । আর বলতেন, হে আল্লাহ! আমার ক্ষতার় যা 


বাছে তা হলো, তার ক্ষেয়ে বন্টন । সুতরাং যে ব্যাপারে তুমি মালিক, আমি মালিক নই, তাতে তুমি আমাকে তর্থসনা করো না। _ 
সংকলক ! 


ারারারার্ররারারারারারারারাররার ররর 


: এ] ০১১৩ ৬০ ৩৬ ৬৩ এ তাও খন এ 23 এ 0০৪ ০ এ ভদশি এএ 1558 
১৮০১19| -১৯১০৬ এ] এস 03 54 ০৯৮০ এ 9) ০১৯ এ এল এই পর 
একটি আপত্তি ও এর জবাব 
প্রশ্ন : সুনানে দারাকুতনিতে* উম্মে সালামা রা.-এর এক বর্ণনায় নিম্নেযুক্ত শব্দাবলি এসেছে, 
এ] ০৬০ 05 এ] ৩০ ৪ 03 এ] ২৮০৪৬ 0১৩ এ এএএ ০৬৪ 9) এন ৬০ ০৯ এএ ০৯ 
42০0 ৩১৩ ৩০ ৯৪ 2 এ (৪৮০৭ পপ 
জবাব : এর বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। 
১. এই বর্ণনাটি ওয়াকিদি সূত্রে বর্ণিত, তিনি ০৮৯৩! 
২. স্বয়ং ওয়াকিদি হতে সুনানে দারাকৃতনিতে+** হজরত আয়েশা রা.-এর মারফু' বর্ণনা এসেছে 754. 
এ] ২১) 0 ১৩ 4 ০১ 4১ ০৯০ ৬৯০15 এমনভাবে এই বর্ণনায় এবং পেছনের বর্ণনাগুলোতে 


বৈপরিত্য হয়ে গেলো । সুতরাং দুটোই বাদ পড়ে যাবে। 
৩. ইবনে আবু হাতেম রহ. স্বীয় ইলালে১* আবু কুতায়বা-ইসরাইল-আবু ইসহাক-আবু সালামা ইবনে 
আবদুর রহমান-উন্মে সালামা রা. সূত্রে একটি হাদিস উল্লেখ করেছেন, 
(5৮ ০১০৯৯ এ] ০১৯১ 03 5] ০৯৪৭ ৪০ 0 244 এ ৪১৮৮ ৩ ৩৪ 4০ এএ। লি কম 0 
44০৯৫ 5৪ 5১9 4৫১ ৬৯ ১9 4৪ 03 
'যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন বলেছিলেন, তুমি 
ইচ্ছা করলে আমি তোমার নিকট সাতদিন থাকবো । আর যদি তোমার নিকট সাতদিন থাকি তবে আমার অন্যান্য 
ত্র নিকটও সাতদিন থাকবো। আর তুমি ইচ্ছা করলে তোমার মহর বাড়িয়ে দেবো এবং তাদের মহরও বৃদ্ধি 


করবো ।' 





১৯০০ ১/২৮৯, 353] ১০ 2৩4৪ ৬৪ 5৪ । -সংকলক। 

১৯০ মুসলিমের বর্ণনায় এসেছে নিয়নযুক্ত বাক্য- “তুমি ইচ্ছে করলে আমি তোমার নিকট সাতদিন থাকবো । আর ইচ্ছে করলে 
তিনদিন থাকবো । তারপর ঘ্বরে আসবো । তিনি বললেন, তাহলে তিনদিন থাকুন ।' 

তাছাড়া মুসলিমেরই অপর একটি বর্ণনায় আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত উম্মে সালামা 
রা.কে বিয়ে করে তার নিকট প্রবেশ করেছেন এবং তারপর তার কাছ হতে বেরিয়ে যাবার জন্য মনস্থ করেছেন, তখন তিনি তার 
কাপড়ে ধরেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছে করলে আরো সময় তোমাকে বাড়িয়ে দেবো 


এবং এটি তোমার হিসেবে ধরবো । অবিবাহিতার জন্য সাতদিন, আর বিবাহিতার জন্য তিনদিন । দ্র. (১/৪৭২, 4৮১৮০ ৮১ ১৪ ৮০৩ 
৮) 0590 444 ০০ ৮৯১ ০) । সংকলক । 

৮০২ ৩/২৮৪, ০৫] এ৯৪। সংকলক । 

১৮০৭ সূত্র এ ৷ নং-১৪৪ 1 -সংকলক। 

১৮৪ ১/৪০৫, 0 ৬৪ 233১ ১১৯ ০০৮ নং১২১৩। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫০৫ 


ক++৮৮৮০৯০৩৪এ৪ককককককককরাকব্কিকককজক্রউিসএকরিককককঠ উজির $তককককককরকররবাএককতজকিকঠজকততজকততএহওজজন্কককজ্বাকতকজতকব্জএতক্রডরিজতককততবক্এএতডওজকতকাকউককণজ্রঠজকতকব্কঠকীরজত্রক্রকজঠতিকতকিপককজতিক্ঞতজক্রউত্জক্ককককক্কীককরজকজ্াককতিক শক ১৬ ৩ম তউরকন্রকক্্রক্কডতক 


এই বর্ণনাটির সমস্ত বর্ণনাকারি সেকাহ 1১৯০৫ 

এতে “*4] 05 ৮:০৬ ৮" শব্দ এর দলিল যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিয়ের 
আগেও অন্য) স্ত্রীদের ব্যাপারে সমতা রক্ষা করতেন। এমনকি মহরেও সমতা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ 
করতেন। সুতরাং এটা কিভাবে সম্ভব যে, তিনি হজরত উম্মে সালামার নিকট শুরুতে এমনভাবে তিনদিন 
থাকবেন যে, এ তিনদিন তার সংগেই বিশেষিত থাকবে, পালার হিসেবে ধর্তব্য হবে না? 

৪. যদি তিনদিন হজরত উম্মে সালামা রা.-এর খালেস হক হতো, তাহলে এর দাবি ছিলো- যদি তিনি 
সাতদিনের ওপর আমল করতেন এবং হজরত উম্মে সালামা রা.-এর নিকট সাতদিন থাকতেন তখন তিনদিন 
তাদের অধিকারে গণ্য হতো না৷ আর সমস্ত স্ত্রীগণের জন্য চার চারদিনের পালা হতো । 

ওয়াকিদি ব্যতীত অন্যান্যের যে বর্ণনা, 

৯4৫০০ এ] ১১০৪ 2 3 205 ৮১05 03 ২০ 940 ১০৮৪৮ ০১১৩ অস। 03551997 ১৬৭ 
5202288, 

এ ব্যাপারে সেগুলো স্পষ্ট নয় যে, যদি কুমারির নিকট সাতদিন থাকে তাহলে অন্যান্য স্ত্রীর নিকট সাতদিন 
থাকবে না। আর যদি বিবাহিতার নিকট তিনদিন থাকে, তাহলে অন্যদের ক্ষেত্রে তিনদিন থাকবে না। বরং 
বর্ণনাগুলোতে হানাফিদের বর্ণিত অর্থেরও সন্তাবনা আছে। যা হানাফিদের ওপরযুক্ত দলিলসমূহের ভিত্তিতে 
শক্তিশালী হয়ে যায় ।৯১০৯ 

এ অনুচ্ছেদের হাদিসের জবাব অনেক হানাফি অন্যভাবেও দিয়েছেন যে, বণ্টন ওয়াজিৰ হওয়ার বিষয়টি 
কোরআনের নস দ্বারা প্রমাণিত, যেটি ব্যাপক। 

এ অনুচ্ছেদের হাদিসটি হলো, খবরে ওয়াহিদ । যা থেকে আল্লাহর কিতাবের ওপর বৃদ্ধি করা অবৈধ । তবে 
এই জবাবটি প্রশাস্তিদায়ক নয়। কেনোনা, সফরে বন্টন বাদ পড়ে যাওয়ার প্রবক্তা হানাফিগণও 1১১০ এর দলিলও 
খবরে ওয়াহিদ 1৯১ এতে বুঝা গেলো, স্ত্রীদের মাঝে ইনসাফের জায়াত ব্যাপক নয় যে, এগুলোতে খবরে 
ওয়াহিদ দ্বারা তাখসিস (খাসকরণ) হতে পারবে না। বরং এই আয়াতগুলো মুজমাল বা সংক্ষিপ্ত । খবরে 
ওয়াহিদগ্ডলো এগুলোর জন্য মুফাসসির হতে পারে। সুতরাং এ অনুচ্ছেদের হাদিসে ইনসাফের আয়াতগুলোর 
ব্যাখ্যা হতে পারে । সুতরাং এই জবাব সঠিক না। 


*”* আল্লামা উসমানি রহ. ইলাউস সুনানে অনুরূপ উক্তি করেছেন। ১১/১১৪ | -সংকলক । 
+** তাহাবি £ ২/১৬, ৮০০ ০০৪ ১১ শু 5৩৭ ২০ ০৯০] 89 ৩:95 ০9৩) -সংকলক। 


»*৭ সুনানে দারাকুনি : ৩/২৮৩, নং-১৪০। -সংকলক। 
১৮** তাহাবি : ৬/১৬, আবদুল মালেক ইবনে আৰু বকর ইবনে আবদুর রহমানের বর্ণনা । -সংকলক । 


১১ প্রশ্ন এবং জবাবগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ওপরযুক্ত আলোচনা ইলাউস স্নান : ১১/১১৪-১১৫, ৯ ১৯ ২৭৯৯১ ২৪৪ 
০৪ ০ 019931 হতে গৃহীত । তাছাড়া দ্র. কিতাবুল হুজ্জত আলা আহলিল মাদিনা : ৩/২৪৯-২৫৩, ৮৮২০ ৯ ১৮] ০৪] - 
সংকলক । 

*৯ দ্র, ছিদায়া ফতহুল কাদিরসহ : ৩/৩০২, ৮.৪) ০৪1 -সংকলক। 


**১ যেমন, হজরত আয়েশা রা.-এর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাস্মাছু আলাইহি ওয়াসাল্লাম বখন সকরের ফনস্থ করতেন 
তখন তার স্ত্রীদের মাঝে লটারি দিতেন, যার লাম লটারিতে আসতো সফরে তাকে নিয়ে বের হতেন। আল-হাদিস। সুনানে আৰু 


দাউদ : ১/২৯১, ০438 ৮535 5০০ ৩৪৪ ৮ ৬৪ ৪ সকিলক । 


দরসে ০ হণ ০ ৫০৬ 


কত তঠতিঠিনতিটিককীতঠত্জকত্কঠনককঠ্কগ্রাকতজজ্কজবীকক্জজগীকউতড কক তাজ জত্রর্রাজত এ ত্রাকব করজজজক তে ককিককতজকছডজকত ও কউককজ বব ও্ককীককীতকক কফ জকরজ৬এজত্কগীকউরতত রীকাজকীত জু ত্রকলজককককককক্গাকডি ডক ককজককক্ককনক্রকজ কক ০৪০৪ কককিকক৬ওক ৮১ ০ককএএ০৯ ৩৬৪৬ ৪০৩ 


৪৯ 4 জুটি ঞ নি 


টিন ০৯৪ 25:41 ক দা ৩ আশ 
অনুচ্ছেদ-৪১ : দুই সতিনের মধ্যে সমতা রক্ষা করা প্রসংগে মেতন পু. ২১৬) 


লী এ চি ০ 


1১১10485৮63 08156 ৩৫ ৭০5 ৪০ ৭ ৬৮০ ৪ রর ২১০ ১০ ০) 
খে (0৮৪ ০০6৫ আব এ ৮০০ 
১১৪৩। অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাঝে সময় 


ব্টন করতেন এবং তাতে ইনসাফ বজায় রাখতেন এবং বলতেন, আয় আল্লাহ! এ হলো আমার সামর্থ্যের 
আওতায়, যা কিছু আছে তার ক্ষেত্রে ব্টন। সুতরাং তুমি আমাকে এমন বিষয়ে ভ্সনা করো না, যে বিষয়ে তুমি 


মালিক, আমি মালিক নই। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, হজরত আয়েশা রা.-এর হাদিসটি অনুরূপ । একাধিক বর্ণনাকারি এটি হাম্মদ 
ইবনে সালামা-আইয়ুব-আবু কিলাবা-আবদুল্লাহ ইবনে ইয়াজিদ-আয়েশা রা. সূত্রে বর্ণনা করেছেন যে, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রোদের নিকট কাল যাপনের সময়) বল্টন করতেন। 

এটি হাম্মাদ ইবনে জায়দ প্রমুখ আইয়ুব-আবু কিলাবা সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন যে, নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বণ্টন করতেন । এটি হাম্মাদ ইবনে সালামার হাদিস অপেক্ষা আসাহ। 

এ 3১ 4০ ৮৯৪ ৬৯০ ১ এর অর্থ হলো, মহব্বত ও ভালোবাসা । অনেক আলেম এর এই ব্যাখ্যা 
দিয়েছেন। 


৬৬ কি রা % পি ভগ চি শানে 4 এলপি 2 
৩৪ ৩ নি ৩৩ ৫ এ উন ৯95৮ চে এও ৩৫ ৫০6 
১৪ ৬ 359 ৩৪৭৮ ১ ৪৮ এ এ উজ ৩ ১58 লে ৩ ৩৯৬৫ ০৮ ৬এ 


পরি ৮ &, রি 


চা 851 নত পেতে এড ৩৩০89 
১১৪৪ । অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক 
ব্যক্তির অধীনে দুই স্ত্রী ছিলো। সে তাদের মাঝে ইনসাফ করেনি। ফলে সে কেয়ামতের দিন একদিকে কাত 
অবস্থায় কিংবা একদিক অবশরূপে আগমন করবে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটির সনদ হাম্মাদ ইবনে ইয়াহইয়া বলেছেন, কাতাদা সুত্রে । এটি বর্ণনা 
করেছেন হিশাম দাস্তাওয়ায়ি কাতাদা সূত্রে । তিনি বলেছেন, “বলা হতো' । এ হাদিসটি আমরা হাম্মামের সূত্রেই 
কেবল মারফু“রূপে জানি । বস্তুত হাম্মাম সেকাহ হাফেজ । 


০০4 ০৫১৪ 0850 ৪৪ ৪5 এ এ৪৫ 
অনুচ্ছেদ-৪২ : মুশরিক ্বামীন্ী একজন মুসলমান হওয়া প্রসংগে মতন পৃ. ২১৭) 


এ 35৮৮ ৯৮ এ এত 914558 2 ত এ ৩০ ২০৫ 0 ১০ ১৪ ০1৫০ 


2৪ ০ 


55578442280 এ তা ৩৪ 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৫০৭ 


কপকরককতউকনসজ রস বকর করন রস ঝরজ কতকরক উর উকন্বীর কক প্রকার জজ্কডনীগর্রককউকপ্ডকীরীককককররপককর্ককজএ উপর রাককজঞ্ত১কপঠস্জককজবরতরকুকঝরব্রকরুকউীকীডরাকককাকীককীকরাকর্ছীর্বা রলাট্জগ্রবাকীব্রকতক রড বঞজিরীকক্রকজজএক ক্বারী কত তে কক্স করব জগত শতকীর শক শতিককান 


১১৪৫। অর্থ : আমর ইবনে শো'আইবের দাদা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
কন্যা হজরত জায়নাব রা.কে আবুল আস ইবনে রাবি'-এর নিকট নতুন মহর এবং নতুন বিয়ের মাধ্যমে ফিরিয়ে 
দিয়েছেন। 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটির সনদে কালাম আছে। এমনিভাবে কালাম আছে পরবর্তী 
হাদিসটিতেও। ওলামায়ে কেরামের মতে, এ হাদিস অনুযায়ি আমল অব্যাহত । স্ত্রী যখন তার স্বামীর আগে 
মুসলমান হয়ে যায়, তারপর তার স্বামী মুসলমান হয় মহিলার ইদ্দত অবস্থায়, তখন ইদ্দতে থাকাকালীন সময়ে 
তার স্বামীই তার বেশি হকদার ৷ মালেক ইবনে আনাস, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটিই । 
8১8 ০০০০৪ 6 ০৪0 বিযী 3০ 5 4৮ 40 এ জা 30 আ$ ৭05 ১৪ ৩৫ - 1 ৫. 
24 ্ রি বি চিট ক & ্ ৫৮৮৮ 

২৩ ৬০০৪ ৭৪ 39 ত3০ ৩১৬০ ০৬ ০২ 

১১৪৬। অর্থ : ইবনে আব্বাস রা. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জায়নাব 

রা.কে আবুল আস ইবনে রাবি'-এর নিকট ছয় বছর পর প্রথম বিয়ের মাধ্যমে বিয়ে নবায়ন না করে ফিরিয়ে 


দিয়েছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটির সনদে কোনো অসুবিধা নেই । তবে এ হাদিসটির ব্যাখ্যা আমরা 
বুঝতে পারিনি । হতে পারে এ হাদিসটি দাউদ ইবনে হুসাইনের তরফ হতে বর্ণিত হয়েছে তার স্মরণশক্তি হতে । 
৮৫ রি পঠি প০ ৩ 2নিত ৫ ৪৮ কিনি লি দি. রী 
৮৯১ 08 ভাঁকিা 4০ 99 ও ৮৮ 3 4০ এ গেল তিযখ। 92 05 ৩ 0০০ 7006% 
টি রি £ ৮ 1১5 ৮৫৫০০ টি 4৯ 
৩9 ৩১০৪ 25459 হ৩৩ 3১১০ ২০ ৩ 
১১৪৭। অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 
মুসলমান হয়ে এলো, তারপর তার স্ত্রী মুসলমান হয়ে আগমন করলো, তখন লোকটি বললো, হে আল্লাহর রাসূল। 
এ স্ত্রী আমার সংগে ইসলাম গ্রহণ করেছিলো । তথন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে তার 
নিকটই ফিরিয়ে দিলেন। 


এ হাদিসটি ০১৯.০। আমি আবদ ইবনে হুমাইদকে বলতে শুনেছি, আমি ইয়াজিদ ইবনে হারুনকে মুহাম্মদ 
ইবনে ইসহাক হতে এ হাদিসটি আলোচনা করতে শুনেছি। 


আমর ইবনে শো"আইব-তার পিতা-তার দাদা সূত্রে হাজ্জাজের হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার কন্যাকে আবুল আস ইবনে রবি'-এর নিকট নতুন মহর ও নতুন বিয়ের মাধ্যমে ফেরত 
দিয়েছেন। ইয়াজিদ ইবনে হারুন বলেছেন, ইবনে আব্বাস রা.-এর হাদিসটি সুব্রগতভাবে সর্বোত্তম । আমর 
ইবনে শো'আইবের হাদিসের ওপর আমল অব্যাহত | 


দরসে তিরমিযী 
০ ০১১ 44 ১০ ৫০১ ৭৪৪ এ ৬৮৬ এ ০৯৯০ ০) ৯৬৯০৪ বা ০০ ৮৯০ 0২১০০ ১৯২০০ 
৯ ০৩ ৯ ক ৮৪০৪ 0 ০৬০ 5৪ 





৯৯১২ 


সুনানে ইবলে মাজাহ : ১৪৪-১৪৫, ১১৯ ৫৮+ 498 ০১৯51 * ১৬ ০5 ০১৬ এ ০১৯১) ৬৪০ -সকেলক। 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৯ ৫০৮ 


৬৪ ৬5 59) এ ৮৮ ৪ এআ ভন ভা ১০: 003 4০ এ ৬০০ ০০৪০ ৩৪ ১০০ 
“৫০ ০০৪ 0১ ০931 00583 ০৯৯৭ ০০৬ ২৬৪ 88০৮ ০১ ০০ 
শুরুর কথা হলো, স্ত্রী যদি মুসলমান হয়ে যায় আর স্থামী কাফের থাকে, তাহলে ইমাম শাফেয়ি রহ.-এর 
মতে স্ত্রীর শুধু ইসলাম গ্রহণের কারণে বিয়ে রহিত হয়ে যাবে। অবশ্য যদি স্ত্রীর মিলিত হয়ে থাকে এবং স্বামী 
ইদ্দতের সময় ইসলাম গ্রহণ করে তাহলে সাবেক বিয়ে ফিরে আসবে । অথচ হানাফিদের মতে, শুধু ইসলাম 
গ্রহণের ফলে বিচ্ছেদ হয় না; বরং স্বামীর ওপর ইসলাম পেশ করা হবে । যদি সে ইসলাম গ্রহণ করে, তবে স্ত্রী 
তারই । আর যদি অস্বীকার করে, তবে তার এই অস্বীকৃতির ফলেই বিয়ে বাতিল যাবে ।১** 

এ সম্পর্কে মুসান্নাফে ইবনে আবু শায়বাতে১*১ হানাফিদের দলিল বর্ণিত- ইয়াজিদ ইবনে আলকামার বর্ণনা, 
১০ ০5১৪ 5০৭০ ০ ৬৬ ০০ ম০এ এস 9 এ 0৪১৪০ এ এ এ) তছ ০৫ ১৯০ 0 
0 ০০) ১০০ 4৩০ ০3৬ ০৪ 9) ৯৪ 2৬ 53৪ 0 3৪ ৫০৩ 9 আহ 0৬ ০১০ এএ। কা 

* «42০ 

“বনি ছা'লাবের এক ব্যক্তিকে আব্বাদ ইবনে নোমান বলা হতো। তার অধীনে (বিয়েতে) ছিলো বনু 
তামিমের এক মহিলা । সে মুসলমান হয়ে যায়। তখন উমর রা. তার স্বামীকে ডাকলেন । তিনি তাকে বললেন, 
হয় তুমি মুসলমান হয়ে যাবে, কিংবা এই স্ত্রীকে তোমার কাছ হতে ছিনিয়ে নেবো । তখন সে মুসলমান হতে 
অস্বীকার করে। ফলে হজরত উমর রা. তার হতে তার স্ত্রীকে বিচ্ছেদ করে দেন।' 

তাছাড়া কিতাবুল হুজ্জাতে১৬১* মুহাম্মদ রহ. দাউদ ইবনে কিরদাউসের বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, 
১১) ৬০০৫ 3 051৯ 355 39 ০৭১৭৪ 455 এ0। ৬১০০ ০০ 4] 4 কউ মএএ ০ 

43০ 41 ৮০) ১০ ৮5৪ 358 91০৭ তি এ ০০ এনএ ভা 

'এক ব্রিস্টানের এক স্ত্রী মুসলমান হয়ে যায় ৷ তখন উমর রা. তাকে বললেন, হয় তো তুমি মুসলমান হবে, 
তা না হলে আমি তোমাদের স্বামী-স্ত্রীর মাঝে অবশ্যই বিচ্ছেদ ঘটিয়ে দেবো। লোকটি বললো, আরবের 
লোকজন যেনো, এ কথা বলতে না পারে যে, আমি একজন রমণীর তথা আমার স্ত্রীর লজ্জান্থানের জন্য মুসলমান 
হয়েছি। উমর রা. তখন তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেন।' 

ইবনুল কাইয়িম রহ.ও এই ঘটনা জাদুল মা'আদে উল্লেখ করেছেন এবং এটাকে সহিহ সাব্যস্ত করেছেন।***, 


**১০ আবু দাউদ : ১/৩০৪, 3১১৮] ০১৩৩ ০৬২৬৪ 10 এএ ১৭ 495 55 ও ও] ০১৪। সংকলক । 

১৯» দ্র., হিদায়া ফতহুল কাদিরসহ : ৩/২৮৮, এ] ০১| 05 4৯১ প্রকাশ থাকে যে, ওপরে মূল বক্তব্যে বর্ণিত, হানাফিদের 
মাজহাব তখন হবে যখন স্বামী-স্ত্রী দারুল ইসলামে থাকে! তবে যদি দু'জনেই দারুল হরব তথা শক্রকবলিত রাষ্ট্রে থাকে তাহলে 
তাদের বিচ্ছেদ ইদ্দত অতিক্রান্ত, হওয়ার ওপর মওকুফ থাকবে । আল-মুগনি : ৬/৬১৪, 4১১ ০৯1 0০ ০১৫। 


তাছাড়া প্রকাশ থাকে যে, দারুল ইসলামে ইসলাম পেশ করার পর অস্বীকৃতির সুরতে যখন বিচ্ছেদ হয়ে যাবে, তারপরু যদি 
স্বামী ইদ্ছতের ভেতরেই ইসলাম গ্রহণ করে নেয় তখনও সাবেক বিয়ে ফিরে আসবে না । ৰরং নতুন বিয়ের প্রয়োজন হবে । -কিতাবৃল 


হজ্জত : ৪/২০, শো ০৮৮১১ 25 03503 99 ০স্এা এ 99০ 4৪ 0595 ৬৯০৯ ২৪1 সংকলক । 
১৮৭ ৫/৯১, 5১০০] 5435 152 9৪ ০৩ ৩০ ৯50 এ 2০৫ 2০০ ৩৪155 0 -সংকলক। 
১৯১৯ 8/৭! -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড হ ৫০৯ 


হক্রিকশিঠতিকবর কক কপতককক্কররকিকরররজকশরকজগতকিপকজউজক্কাককট্ঠঝকতীীগ্কুককজকজতকঠকতএস বকর কক্রকজরারজসটউ্কত্করক্ঠীককতকক্গর একক বত জজএকতঠকত্কন্উজত্ীককখ্কল্করাজলীত্জকন্কীকতততকতকজকডপীত্বাএকিগ্ততক্তক্করিক্ক্জকীক্ককতটীককীকাককগ্গা্কীস্ষাতীতরসএজতককরবতককনগিররতিজকককীস এস তস্জ্পপাতীককীকারীকনক 


এই ভূষিকার পর এখানে দুটি বিষয় আছে। প্রথম বিষয়টি হলো, এই অনুচ্ছেদে ইবনে আব্বাস রা.-এর 
হাদিসে উল্লিখিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা হজরত জায়নাব রা.কে তার 
স্বামী আবুল “আস রা.-এর নিকট ছয় বছর পর ফিরিয়ে দিয়েছেন। অথচ অনেক বর্ণনা ছ্বারা বুঝা যায়, চার বছর 
পর ফিরিয়ে দিয়েছেন ।১১১৮ এমনভাবে বর্ণনাগুলোর মাঝে বিরোধ হয়ে যায়। 

হজরত শাহ সাহেব রহ. এসব বর্ণনার মাঝে সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলেন যে, মূলত আবুল “আস 
রা.কে বদরের যুদ্ধের সময় কয়েদি বানিয়ে আনা হয়েছিলো । অর্থাৎ, হিজরতের দুই বছর পর । এই ওয়াদার 
ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিলো যে, তিনি জায়নাব রা.কে মক্কা-মুকাররমা হতে পাঠিয়ে দিবেন 1১৯১৯ 
আবুল “আস রা.কে দ্বিতীয়বার পাকড়াও করা হয়েছিলো ৷ যার ঘটনা হলো, তিনি কুরাইশের বাণিজ্যিক মাল নিয়ে 
শামে গিয়েছিলেন। বাণিজ্যিক সফর হতে ফেরার সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি 
সারিয়্যার সম্মুখীন হয়েছিলেন। তারা তার সমস্ত বাণিজ্যিক সম্পদ নিজেদের কজায় নিয়ে নেন। তিনি রাতে 
পালিয়ে জায়নাব রা.-এর নিকট আশ্রয় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরাপত্তা 
অবশিষ্ট রেখেছেন। তারপর প্রিয়নবী সান্টাল্পাহ আলাইহি ওয়াসাল্লামের আকাক্ষ্ষা অনুযায়ি মুসলমানগণ তার 
সমস্ত মাল তাকে ফেরত দিয়েছেন । তিনি মঞ্কা-মুকাররমায় ফিরে এসে কুরাইশকে তাদের আমানতের সমস্ত 
সম্পদ ফিরিয়ে দিয়েছেন। তারপর তিনি মক্কা-মুকাররমাতেই ইসলাম গ্রহণে ধন্য হন। ছয় হিজরিতে হিজরত 
করেন” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যাকে তার নিকট অর্পণ করেন। 

এসব বর্ণনার মধ্যে সামগ্স্য বিধান এভাবে হলো যে, আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় ছয় বছর 
মেয়াদ দ্বারা উদ্দেশ্য হিজরতের পর আবুল “আস রা.-এর ইসলাম গ্রহণ এবং হিজরত করা পর্যস্ত সময়কাল ৷ আর 
যে বর্ণনায় চার বছরের উল্লেখ আছে, তাতে বদর হতে নিয়ে হিজরত পর্যস্ত সময়কাল উদ্দেশ্য ৷ যে বর্ণনায় দুই 
বছরের উল্লেখ আছে, তাতে আবুল “আস রা.-এর পুনরায় তথা দ্বিতীয়বার গ্রেফতার হওয়া থেকে নিয়ে তার 
হিজরত পর্যন্ত সময়কাল উদ্দেশ্য 1১৮২১ 

দ্বিতীয় বিষয় হলো, এ অনুচ্ছেদের আমর ইবনে শো"আইবের হাদিসে নতুন মহর এবং নতুন বিয়ের সংগে 
ফিরিয়ে দেওয়ার উল্লেখ আছে। অথচ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিসে প্রথম বিয়ের সংগে 
ফিরিয়ে দেওয়ার উল্লেখ আছে। এতদুভয়ের মাঝে পরস্পর বিরোধ স্পষ্ট । 

খ্যাগরিষ্ঠ মুহাদ্দিস এই বিরেধের অবসান এভাবে করেছেন যে, আমর ইবনে শো'আইবের হাদিসটিকে 
হাজ্জাজ ইবনে আরতাতের** কারণে জয়িফ সাব্যস্ত করেছেন এবং ইবনে আব্বাস রা.-এর হাদিসটিকে সহিহ ও 
প্রধান সাব্যস্ত করেছেন। 





**** জাদুল মা'আদ : ৫/১৩৯, ১১৭ ও ১০৭ 70০৪ ০৯৯) কও 04৩ 4৩০ 4০ ৬০৬ 4০০৯ ও$ ০৯৪) -সংকলক । 

»*১৮ দ্র. সুনানে আবু দাউদ : ১/৩০৪, সুনানে ইবনে মাজাহ : ১৪৪ 1 -সংকলক। 

**** হজরত জায়নাব রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মেয়ে ৷ হিজরতের আগে তিনি ইসলাম গ্রহণ 
করেছিলেন। তার স্বামী আবুল আস ইবনে রবি" ছিলেন তার খালাত ভাই । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত 
করেন তখন হজরত জায়নাব রা. মক্কাতেই হতে যান। বদরের যুদ্ধের সময় আবুল আসকে গ্রেফতার করা হয়। মক্তাবাসীরা স্থ স্থ 
কয়েদিদের মুক্তিপণ পাঠিয়ে দেয়, তখন হজরত জায়নাব রা. আবুল আসের মুক্তিপণে নিজের সে হারটি পাঠিয়েছিলেন, যেটি হজরত 
খাদিজা রা. বিয়ের সময় তাকে দিয়েছিলেন । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারটি দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং 
সাহাবায়ে কেরামকে ৰলঙ্েন, যদি তোমরা সঙ্গত মন করো, তাহলে এ হারটি ফিরিয়ে দাও এবং এই কয়েদিকে ছেড়ে দাও। 
আনুগত্যের গর্দনগুলো তৎক্ষণাৎ নত হয়ে যায় । কয়েদিকেও ছেড়ে দেওয়া হল্স। হারটিও ফেরৎ এসে যায় ।-সীরাতে সুস্তফা : ২/৬২৪, 
৩/৩৬৫ । সংকলক । 

১*২* সীরাতে ইবনে হিশাম : ২/৮২। -সংকলক । 

»*১ আল-আরক্কুশ শাজি : ৩৬৭। -সংকলক। 

*৯১ তার প্রচর ভুল ও তাদলিস হতো । হাফেন্জ রহ. ভাকরিবে এ উক্তি করেছেল। (১/১৫২)। -সংকলক । 


দরসে তিরমিযী - ৩য় খণ্ড %. ৫১০ 


৬৩কজ্রক কি এজ ক্রাশককককক5৪৯ক.$-ক০কস্কক -লসকররিনককন্কিকিতিকঝদকড়ককক কক্কএন ক ত্িরউউিতকবলক ক উত্রররিজ ক বাকব্র্কীকীককক্ঞজকরএ৬৪ ১৬৬৩ কন ককজজবীকউিও এ ক্রকগকাররীকতীকজনচপককরাকরাশ্রাজতবীজরাকক্াকারবীকীতস্কীততজকসউরকীতদ একত্র জককউিকক উঠ জীউ কবাখাসজএক এ একক ক৬ কক +০০০৯৯০) ১৩০৭৭ 


ত্র: এর ওপর প্রশ্ন উত্থাপিত হয় যে, ছয় বছর পর প্রথম বিয়ের মাধ্যমে ফিরিয়ে দেওয়া কিভাবে সম্ভব? 
অথচ স্পষ্ট এটাই যে, এই মেয়াদের মধ্যে তার ইন্দত পূর্ণ হয়ে থাকবে । বিচ্ছেদের পর ইদ্দত অতিক্রাস্ত হওয়ার 
পর ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্বই আসে না। 

জবাব : ইবনে হাজার রহ. এর এই জবাব দিয়েছেন যে, হজরত জায়নাব রা. এর তুহুর বা পবিত্রতা ছিলো 
প্রলম্থিত । এ কারণে এই মেয়াদে তার ইদ্দত অতিক্রান্ত হয়নি। সুতরাং আবুল “আস রা.-এর নিকট তাকে ফেরত 
দেওয়া হয়েছে ইদ্দতের ভেতরেই ৷ যখন আবুল “আস ইসলাম গ্রহণ করেছিলেন তখন এ কারণে দ্বিতীয় বিয়ের 
কোনো প্রয়োজন দেখা দেয়নি। রীতিগতডাবে এর কোনো প্রতিবন্ধক নেই। সাধারণ সম্ভাবনা তো দূরের 
কথা 1১৯২৩ 

তবে হাফেজ রহ.-এর এই ব্যাখ্যা যেখানে স্পষ্ট বিষয়ের বিপরীত, সেখানে আল্লামা সুহাইলি রহ- কর্তৃক 
বর্ণিত হাদিস দ্বারাও এটি প্রত্যাখ্যাত হয়ে যায় । তা হলো, হজরত জায়নাব রা. যখন হিজরতের ইচ্ছায় মক্কা হতে 
মদিনায় রওয়ানা হন, তখন হুবার ইবনুল আসওয়াদ তাকে ভীতি প্রদর্শন করেছিলো এবং শাসিয়েছিলো । যার 
ফলে তীর গর্ভপাত ঘটেছিলো এবং গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিলো 1১৯ তখন হতে হজরত জায়নাব রা.-এর 
অব্যাহতভাবে একাধারে রক্ত যেতো । এমনকি তিনি এভাবেই ইনতেকাল করেছেন 1১৫ সুতরাং তার সম্পর্কে 
এটা বলা কিভাবে সম্ভব যে, তার পবিত্রতা প্রলম্থিত ছিলো? 

হানাফিগণও আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনাটিকে সনদের শক্তির ভিত্তিতে প্রাধান্য দিয়ে বিরোধ 
নিরসন করেছেন। 

প্রশ্ন : ছয় বছরের দীর্ঘসময় পর প্রথম বিয়ের সংগে ফিরিয়ে দেওয়া কিভাবে সম্ভব? 

জবাব : হানাফিদের মাজহাবের ওপর এই প্রশ্নই উত্থাপিত হয় না। কেনোনা, স্বামী-স্ত্রীর একজনের শুধু 
ইসলাম গ্রহণের ফলে তাদের মতে বিচ্ছেদ ঘটে না । বরং বিচ্ছেদের জন্য ইসলাম পেশ করা এবং তার পক্ষ হতে 
অস্বীকার করা আবশ্যক । আবুল "আস রা.-এর ওপর ইসলাম পেশ করা হয়েছিলো ছয় হিজরিতে ৷ তখন তিনি 
মুসলমান হয়েছিলেন। এজন্য বিয়ে বাতিল হওয়ার কোনো প্রশ্বই ওঠে না। 

প্রশ্নের আরেকটি জবাব এই দেওয়া যায় যে, মুসলমান মহিলাদের বিয়ে মুশরিকদের সংগে হারাম হওয়ার 
বিষয়টি নিম্নেযুক্ত আয়াত দ্বারা প্রমাণিত, 


১৯৬০৫] ১০৯১ ০৯ 9১০61 ০৯ ০৯ 9 
এই আয়াতটি মাদানি । ছয় হিজরিতে এটি নাজিল হয়েছে 1১৯ যেনো হজরত জায়নাব রা.কে আবুল "আস 
রা.-এর নিকট ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিলো এ আয়াত নাজিল হওয়ার আগে! কিংবা আয়াত নাজিল হওয়ার 
ংগে সংগেই, কিন্ত ইদ্দতের মাঝে 1১৯২৮ 


»৮* ফতহুল বারি : ৯/৪২৪, তৈ] 229১০] | 25১১ 4০ 13 ৮৪ ০১৬৫ ৪৩৪) সংকলক । 

১৯২৪ সীরাতে মুস্তফা : ২/১২৪-১২৫ 1 -সংকলক । 

*৯« আর -রওজুল উনুফ : ২/৮১, 0 ৮০৪) 0১১৯ ৯৯ ৬১ ০৪। সংকলক । 

*** সূরা মুমতাহিনা : আয়াত-১০, পারা-২৮। -সংকেলক । 

৯৮৭ ক্কারপ, এ আরাতটি হুদায়বিয়ার সন্ধির সময় অবতীর্ণ হয়েছে৷ এ সন্ধি হয়েছিলো ছয় হিজ্জরিতে দ্র. তাফসিরে কৃরতৃ্ি : 
১৮৬১, সীরাতে মুস্তফা : ২/৩৬৫ | -সংকলক । 

১** তবে এই জবাবের সুরতে এ প্রশ্ন তার পরও থেকে যাবে যে, ঘখন আবুল আস রা.কে দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছিলো, 
হজরত জায়নাব রা. তাকে আশ্রয় দিয়েছিলেন এষং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাম্পাম এই আশ্রয় ঠিক রেখেছিলেন । তখন 


47768786752 বার্মা রা 


রা.-এর বর্ণনায় 
০১১। 0১, ছ্বারা উদ্দেশ্য প্রথম বিয়ের মতো । অর্থাৎ 


০৩৯১ ঠা ভ$ 9531 0] ০১ ৩৬১১১৬৩০০০5 ১১-০-০১ ০4১ ৪০০ 5১৪) ৩০০৪ এ 
তবে এই ব্যাখ্যাটিও সুস্পষ্ট বিষয়ের বিপরীত, কৃত্রিমতা শূন্য নয়। 


০৯৯০ 023 ০০০ ৩৯১৯ এ ০০৪03 
আমর ইবনে শো*আয়বের বর্ণনাটি শাফের়ি প্রমুখের মতে আমলযোগ্য। যার অর্থ হলো, স্বামী-স্ত্রীর একজন 
ইসলাম গ্রহণের পর ইদ্দত অতিক্রান্ত হলে বিচ্ছেদ ঘটে যাবে। এই বাক্য হতে এই ধারণা করবেন না যে, 
হজরত জায়নাব রলা.কে আবুল 'আস রা.-এর নিকট নতুন বিয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। বরং এই 
ঘটনায় হানাফিসহ অধিকাংশের মতে বাস্তবতা এটাই যে, হজরত জায়নাব রা.কে প্রথম বিয়ের মাধ্যমে ফেরত 
দেওয়া হয়েছিলো । পেছনে এ সংক্রান্ত তাত্বিক আলোচনা এসেছে। 


০৯৩৮ 


০5950484৮4১ ৫ তি 00 ০৮৪ এএম 
অনুচ্ছেদ-৪৩ প্রসংগ : যে ব্যক্তি বিয়ে করার পর স্ত্রীর মহর 
পুরা করার আগেই মারা যায় (মতন পৃ. ২১৭) 


এ 1? ঈচি পালি কে ০০ পরি ৮৮৫ দি ৫৫৮ ক এ ০৫ ঠ ০৯০ ০2৫৮৫ চর রব্রিট ৮ 
০ ৬ ০৯৯৭১ ২০০ ০০০৪ 015 ম১৭ 233 ৩০০ এ 55255 ৪ ০৮- 1 /5 


লা 


পল 


৮ 


টি 
চা 


ঠ ৯ 2 ৪৪১2) ? ৮৯ £ রি এ তি 0৪ পর রি রাত ও পরত ৫৯৯ নি ৬ 
0 ০৮০০ তিঞ ৩৪2৭ 9 ০০] ১৫১১০ 4০৮১ 3০5১১ ৫:০১ ১০০ 0 ক] ১55 02 ০038 ৩১১ 
পি তি পি তে তি রা. 


রর 7 ব্রন | ১ ছি সি১০ তে পুত ৮ 2ল৯৫ 
০৯০ 02 25৭ 58655 ৩6 05 395 এ এ৮৪ ঞ ০৯৮১ ০ 08 ৪১৯০১) ০০ 


ৃ দন পে তর. 
4০০ এ এত ০2১০০ ৩৪ 0৮ ৬0১৬ 


সামান্য আগের সময় এলো, তখন আবুল আস শামে ব্যবসার জন্য বেরিয়ে গেলেন..... । তিনি যখন তার ব্যবসা হতে অবসর হলেন 
এবং কাফেলার সংগে আবার ফিরে চলে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সংগে ভার সাক্ষাত 
ঘটে-...| সীরাতে ইবনে হিশাম আর -রওকুল উনুফের হাশিয়া : ২/৮২। যা থেকে বুঝা যায় যে, ফিরিরে দেওয়া হয়েছিলো ফাতহে 
ম্কার নিকটবর্তী সময়ে অথচ হারাম সংক্রান্ত আয়াত এর অনেক আগে হয় হিক্পরিতে অবতীর্ণ হয়েছে। তখনও না শুধু এতোটুকু যে 
ওপরযুক্ত জবাব ঠিক থাকে না, বরং মূল প্রশ্নও ফিরে আসে। সেটি হলো, যেহেতু হারাম হওয়ার হুকুম ছয় হিজরিতে এসেছিলো, 
সেহেতু মন্কা বিজয়ের (অষ্টম হিজরিতে রমজানে অর্জিত হয়েছে।) নিকটবর্তী সময়ে কিতাবে তাকে ফেরত দেওয়া হলো । অথ 
মাঝখানে দীর্ঘ সময়ের পার্থক্য আছে। সুতরাং হানাফিদের ইসলাম পেশ করার জবাবই আফজাল মনে হয়। 4০1 1)। _সংকলক 

*৮৯ ২/৮৪ । -সংকলক। 

স*** আতিয়্যা এর অর্থ হলো মহর। -সংকলক। 


সিরিয়ার যার রহ্যাতা হা রিহা 57 


তখন ইবনে মাসউদ রা. বললেন, তার জন্য হবে মহরে মিছল। তার চেয়ে কমও না, বেশিও না। আর সে 

মহিলার ওপর আছে ইদ্দত সে পাবে মিরাস। তখন হজরত মা'কিল ইবনে সিনান আশজায়ি রা. দাঁড়িয়ে 

বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক মহিলা বারওয়া বিনতে ওয়াশিক রা. সম্পর্কে 

আপনি যেমন ফয়সালা দিয়েছেন এমন সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন ইবনে মাসউদ রা. আনন্দিত হলেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত জাররাহ রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে মাসউদ রা.-এর হাদিসটি ০১০ ০. 

এটি তার হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে, এর ওপর আমল 
অব্যাহত। সাওরি, আহমদ ও ইসহাক রহ. এ মতই পোষণ করেন। আর সাহাবায়ে কেরামের মধ্য হতে অনেক 
আলেম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করে এবং তার মহর নির্ধারণের আগে তার সংগে 
সহবাসের আগে মারা যায়, তবে তাদের মতানুযায়ী সে মহিলা মিরাস পাবে তার কোনো মহর নেই। তার ওপর 
ইদ্দত আছে। সেসব সাহাবায়ে কেরামের মধ্যে আছেন, হজরত আলি ইবনে আবু তালেব, জায়দ ইবনে সাবেত, 
ইবনে আব্বাস ও ইবনে উমর রা.। এটি ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব। তিনি বলেছেন, যদি বারওয়া বিনতে 
ওয়াশিক রা. এর হাদিসটি প্রমাণিত হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত বিষয়ে 
দলিল হতো । ইমাম শাফেয়ি রহ. হতে বর্ণিত আছে, তিনি এই উক্তি মিসরে আসার পর প্রত্যাহার করেছেন এবং 
মতপোষণ করেছেন বারওয়া বিনতে ওয়াশিক রা.-এর হাদিস অনুযায়ি । 


দরসে তিরমিযী 
১3 4) ৪১০ এ ১০১৪ 0১ ১৭ 23০৯১ ০০ ৫৭ এ| ৭০ এ কাত ১ ০৮ ০ 
০) 75 ১১ ০২১৫১ 0 0১০০ এ ক] 245 এ ৮৯০ ১০৯ ০৪ 0 ০৩ ৩৯ ভি 
০ এ 0.5 1 0৯১) ৬৬৬: 0৩ 45 | ৫৯০ পশীিওি। ০৬৬ ০০৪৬ প্র ০৭ কও ৮ 
43০ এ ০০) ১১০৮১ 08 054 ০০৯৯৪ ও ০ ৬ ম০এ ৬১ 553 6১৯ ৪ 043 
স্াযী-ন্ত্রীর কোনো একজন যদি এ অবস্থায় মারা যায় যে, স্ত্রীর মহর নির্ধারিত করা হয়নি, কিংবা তার সংগে 
সংগম করা হয়েছে- তবে হানাফিদের মতে, তখন পূর্ণ মহরে মিছল দেওয়া হবে। এটাই সুফিয়ান সাওরি, 


আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব । ইমাম শাফেয়ি রহ.-এর নতুন উক্তিও অনুরূপ । 
আহমদ রহ.-এর মতে, তখন কিছুই ওয়াজিব হবে না। শাফেয়ি রহ.-এর পুরনো উক্তিও এটাই+৯১। 





১৯ আবু দাউদ : ১/২৮৮, ৩০০ ০৯ 00০ ৮৪ শি 059 ৩৯ ২৬ নাসায়ি £ ২৮৮, ১২০ ৯৯ 0853 এসএ) 7 
সংকলক । 
১৯৯২ 6১] মানে কম। আর 4৮] মানে জুলুম । নিহায়া : ৫/২১৯। অর্থাৎ, এতে বেশিও হবে না, কমও হবে সা। - 


সংকলক । 
১৯৯ মাজহাবসমূহের কিছুটা বিস্তারিত বর্ণনা ইমাম তিরমিযী রহ.ও দিয়েছেন; তাছাড়া দ্র., হিদায়া ফতহুল কাদিরসহ : ৩/২১০- 


২১১, 4] ০৪1 সংকলক । 


40405555555. এআরসে তিরমিবী-ওয় খ ৫১৩ 0... 

এ অনুচ্ছেদের হাদিস হানাফি প্রমুখের দলিল । 

প্রশ্ন : এর ওপর মালেকি প্রমুখের পক্ষ হতে হাদিসটি মুজতারিব বলে প্রশ্ন উত্থাপন করা হয় 1১০ কারণ 
অনেক বর্ণনা বারওয়া বিনতে ওয়াশিক রা. এর ঘটনা বর্ণনাকারি সাহাবির নাম মা'কিল ইবনে সিলান রা. 
এসেছে। এ অনুচ্ছেদের হাদিসে এটাই এসেছে । আবার অনেক বর্ণনায় মাকিল ইবনে ইয়াসার আবার 
কোনোটিতে আশজায়ের জনৈক ব্যক্তি, আবার কোনোটিতে আশজায়ের কিছুসংখ্যক লোক এসেছে 1১৮ সুতরাং 
এই বর্ণনা দ্বারা দলিল পেশ করা ঠিক নয়। 

জবাব : এই প্রশ্রটি সঠিক নয় । প্রথমতো এ কারণে যে, হজরত মাকেল ইবনে সিনান রা. সংশিষ্ট বর্ণনাটিকে 
ইমাম তিরমিযী রহ. ০৯ ০৯ সাব্যস্ত করেছেন। এভাবে ইজতেরাব দূরীভূত হয়ে যায় 1৯৬১ তাছাড়া যদি 
ইজতেরাব মেনেও নেওয়া হয়, তবুও এই ইজতেরাঘ হলো, সাহাবি নির্ণয়ের ক্ষেত্রে । এটা বর্ণনার বিশুদ্ধতার 
জন্য প্রতিবন্ধক নয়। কেনোনা, সমস্ত সাহাবায়ে কেরাম আদেল তথা দীনদার । ৰোধহয়, এ কারণেই ইমাম 


শাফেয়ি রহ. পুরনো উক্তি প্রত্যাহার করে নতুন উক্তির দিকে প্রত্যাবর্তন করেছিলেন । যেমনটি ইমাম তিরমিযী 
রহ. বর্ণনা করেছেন। 





*** বজলুল মাক্জনুদ : ১০/১৪৩, ₹ ১.০ ৮ 19 ৫১35 ০48 এ৭। -সংকলক । 


সশ* এসব বর্ণনার জন্য দ্র. সুনালে কুষরা বায়হাকি : ৭/২৪৫-২৪৬, ০০০৪ 005 ০১০ ১৯308 ১৬ ৩১৪ ০9৯ 5৪৩ 
২০৯৬ ০১৪১০ 411 -সংকলক। 

** বরং স্বয়ং ইমাম বায়হাকি রহ. বলেন, "নবী করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্্াম হতে হাওয়া" বিনতে ওয়াশিক রা.-এর 
ঘটন। বর্ণনাকারির নাম সংক্রান্ত এই এখতেলাফ হাদিসটিকে জয়িক করবে না এবং এসব বর্ণনার সনদ সহিহ । জনে বর্ণনা দ্বারা 
বুল হায় যে, সেখানে আশঙ্কা গোত্রের একদল লোক উপস্থিত হয়েছিলেন। সূত্তরাং অনেক বর্ণনাকারি ভাদের যধ্য হতে একক্নের 
নাছ উল্লেখ করেছেন। আবার কেউ উত্জ্ুখ করেছেন, দুইজনের দাঁজ। জার অলেকে কারো নাম উত্েখ না করে এষলিই বর্ণনা 
করেছেন। অনুর্ধপ টনায় কোনে হাদিস রঙ করা হায় না। যদি দবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াপাল্পায হতে বর্ণনা লেকাহ 
না হতেন, তবে তার বর্ণনাটির ফলে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর খুশির কোনো জর্থ হয় না। ০। *&191-সুনানে কুবরা 
বায়হাকি : /২৪৯। -সংলক্ষ ৷ 
লাাসে নিরাহিবী ওক 





দরসে তিরমিবী-৩য় খণ্ড % ৫১৪ 0... চিরিক রর 


2252545357555225-855785855552285552585588858575428 85৯ ই তারি ই এন 


২:৬৮ ৭1 ০১০ 1 ০৭৭ ০৪ 
হাদশ অধ্যায় 
শির দুষপান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা 


এন 68435558১০০ ০5255 ৪ ও এ 
অনুচ্ছেদ-) প্রসংগ : যারা বংশীয় সম্পর্কে হারাম দুধপানের 
কারণেও সেসব লোক হারাম (মতন পৃ. ২১৭) 


৩১ (৫ 2 (৫ 0০ 335 এ এ৮৪ এ] 0949 এড: 0 আআ পে ও ৩5 ১715 
৩৫৫ (5৫55 6৮০৪ 


১১৪৯। অর্থ : আলি ইবনে আবু তালেব রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
আল্লাহ্‌ তা"আলা দুধের কারণে তা হারাম করেছেন, যা বংশের কারণে হারাম করেছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত আয়েশা, ইবনে আব্বাস ও উম্মে হাবিবা রা. হতে হাদিস 
বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আলি রা.-এর হাদিসটি ০৯০ ০১ 
সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । এ সম্পর্কে তাদের মাঝে কোনো 
মতবিরোধ আছে বলে আমরা জানি না। 
১5 35০0॥ ৫০ তন ত্র পদ ও এ5 ঝা এ ৪ তি রিন এও 239০ 1০_ 1১০, 
৪৯ ঠা ০ 


১১৫০1 অর্থ £ আয়েশা রা. বলেন, রাসূল সাললাললাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা 
দুধপানের কারণে তা হারাম করেছেন, জন্মদানের কারণে যা হারাম করেছেন । 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ১১০৯ 
সাহাবা প্রমুখ আলেমগণের মতে এর ওপর আমল অব্যাহত । এ ব্যাপারে তাদের মাঝে কোনো ম্বতানৈক্য 
আছে বলে, আমরা জানি না। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড য ৫১৫ 


ভিজতে কিক ক কতকক০ক +৫৬৬৬ নু চা চি ঞকক্ত্কতিরকতপক্তবকজতককক্্জকাীকত 
শতক নখ * ১এএ১৪জকঠকজককররাককক্রককক্বীকককীকঙককগক্ডতকতন্গীরীকজাকককতকতখক তেজ একতইডকতরতিকওক্রকক্কক্র$ডকরকএ কর ঞজএকডকরওকরঞজঞওকককককরও ডগ জর্কাকজএরএরজারকিতজহকউরিতউকব্রীকজ্রাজপবীএজএর করত ততঞকতক 
চএশককিএকত কতক উক্ত গকজিকতল নক * 


56580755851 


সর্বসম্মতিক্রমে এই হাদিসের ওপর আমল আছে যে, যেসব আত্মীয় বংশীয় কারণে হারাম, তারা দুগ্ধপান 
সম্পর্কের কারণেও হারাম । অবশ্য হানাফিদের গ্রন্থরাজিতে কয়েকজন আত্ম্ীয়কে ব্যতিক্রমতুক্ত করা হয়েছে ।১৯০৮ 

প্রশ্ন : এখানে একটি প্রশ্ন হয় যে, হাদিসের শব্দগুলো ব্যাপক । তাহলে কিছু কিছু আত্মীয়কে ব্যতিক্রমতুক্ত 
কেনো করা হলো? 

জবাব : এর জবাব হলো, বস্তুত এসব ব্যতিক্রুমভুক্ত বিষয়গুলো ইস্তিসনা মুনকাতি'-এর শামিল । অর্থাৎ 
প্রথম হতেই এগুলো হাদিসের শব্দরাজির গণ্ডিতে শামিল ছিলো না । শুধু বাহ্যিক দিকে লক্ষ্য করে এগুলোকে 
ব্যতিক্রমতুক্ত করা হয়েছে। কেনোনা, হুরমতে রিজাআত (দুধ সম্পর্কের কারণে হারাম হওয়া) তখন প্রমাণিত 
হয়, যখন রিজা“আতের সম্পর্ক সেই হিসেবেই পাওয়া যায়, যে হিসেবে নসৰে তথা বংশে হারাম ৷ ধরণ পাল্টে 
গেলে হারাম থাকে না। ফুকাহায়ে কেরাম যেসব ব্যতিক্রম বর্ণনা করেছেন, সেগুলোতে হারাম না হওয়ার কারণ 
এটিই যে, এগুলোতে ধরণ পাল্টে গেছে। যেমন, ফুকাহায়ে কেরাম দুধভাইয়ের বংশীয় আত্মীয়দের ব্যতিক্রমতুক্ত 
সাব্যস্ত করেছেন। মূলত এর কারণ হলো, বংশীয় আত্মীয়দের মধ্যে ভাতিজি হারাম হওয়ার কারণ এটা নয় যে, 
সে ভাইয়ের কন্যা । বরং এর কারণ হলো, সে বংশীয় বোন। আর দুধ সম্পর্কে এ কারণটি পাওয়া যায় না। 
কেনোনা, দুধ ভাইয়ের বোনের সংগে প্রত্যক্ষভাবে কোনো বংশীয় সম্পর্ক ও দুধ সম্পর্ক নেই। সুতরাং এই 
পদ্ধতিটি হাদিসের অধীনে শুরু হতেই শামিল নয়। অবশ্য যেহেতু বাহ্যিকভাবে শামিল মনে হয়, এজন্য এর 
ওপর ব্যতিক্রমতুক্তের প্রয়োগ হয়েছে। 


একটি প্রশ্ন ও তার জবাব 

এখানে আরেকটি মাসআলা খুবই গুরুতৃপূর্ণ। সেটি হলো, অনেক ফকিহ দুধ সম্পর্কের কারণে অনেক শ্বশুর 
ক্রান্ত আত্মীয়কেও হারাম সাব্যস্ত করেছেন। যেমন, দুধ ছেলের স্ত্রী সর্বসম্মতিক্রমে হারাম । 

এর ওপর শায়খ ইবনে হুমাম রুহ, এই প্রশ্ন করেছেন যে, এটি হারাম হওয়ার কোনো কারণ বুঝে আসে না। 
কেনোনা, এই হুকুমটির সমর্থন না কোরআনে করিম হ্বারা হয়, না হাদিস দ্বারা। কোরআন দ্বারা তো এ কারণে 
হয় না যে, সেখানে 591 ১৯ এর সংগে ₹১। ০০ 0৯১] এর শর্ত আছে।১** আর হাদিস দ্বারা এজন্য 
হয় না যে, ৮০১৪ ০০ ০৯৪ এর সংগে ৯] ০ ১৯৪ এ শর্ত বিদ্যমান আছে। যা থেকে বুঝা যায় যে, দুধ 
সম্পর্কে শুধু বংশীয় আত্মীয় হারাম হয়। শ্বশুরালয়ের সংগে সংশিষ্ট আত্ীয় হারাম হয় না। আর ছেলের স্ত্রীর 
সম্পর্ক শ্বশুরালয়ের সংগে জড়িত, বংশীয় নয় । সুতরাং দুধ সম্পর্কের কারণে হারাম শ্বশুরালয়ের উচিত 1১৬০ 





'** নাসায়ি হজরত আয়েশা রা. হতে এ হাদিসটি বর্ণনা করেছেন । (২/৮১ 6০০২১) ০৯ ১১৯৬ ১)। -সংকলক। 


'প”* আল্লামা ইবনে নুজায়ম রহ. এসব ব্যতিক্রমণ্ডলো একাশি সুরতে বর্ণনা করেছেন। বাহরুর রায়েক 
৮ দ্র. আল- ঃ - 
২২৪, কিতাবুর রিজা' | -সংকলক। ৩/২২৩ 


৯ সুরা নিসা : আয়াত-২৩, পারা-৪ । সংকলক । 
*** ফতহুল কাদির : ৩/৩১১-৩১২, কিতাবুর রি্জা-। -সংকলক । 


৯৮কক৬৩৪৬১৩৩৪৪ক৪৬৭৪৬৩জকনতএতিজতউকজজ্তনহতজকিকজিতিজঠ ক স্কিন ই কতজ্তপতত তপ্ত তক 


ক এ৬কজককক্চক ৯৩৬৮৩ তক্ষক উকিক৪উক নক বান্জকীকত উউিজকককবখজতত সকার ককশ ২০০০০৩৪৮০০০৪৯০১০০৪৬৪৪৭৪০৪৮০৪৯৯ক৯৭ ৮৭৬৪কক*ক+৬কএ৪২ক ইজ্জত তিতকনিতততিজকততল নিত তি ৩৩৭ ৪১৩ 


ফুকাহায়ে কেরামের মাঝে এই প্রশ্নটি জটিল হয়ে আছে। আল্লামা শামি রহ. এ প্রশ্নটির উচ্থৃতির পর এর 
কোনো জবাব দেননি।১১ অথচ দুধ ছেলের স্ত্রী হারাম হওয়ার যে বিষয়টি সর্বসম্মত । এমনকি তাফসিরে 
মাজহারি১২ এবং তাফসিরে কুরতুবিতে*৮* এর ওপর ইজমা বর্ণনা করা হয়েছে। ইবনে কাসির রহ. যদিও এ 
হুকুষটিকে অধিকাংশের মত সাব্যস্ত করেছেন, কিন্তু তিনিও অনেক মনীষীর বর্ণনা ্বারা এ সম্পর্কে ইজমা উদ্ধৃত 
করেছেন 1৯৪ কারণ, দুধ ছেলের স্ত্রী হালাল হওয়ার উত্তি প্রায় ইজমা ভঙ্গের সমার্থক+*: ৷ যার ফলে উ্ত 
প্রশ্নের জবাব প্রদান আবশ্যক হয়ে যায়। 

ইবনে হুমাম রহ.-এর যে বিষয়টি, তাহলো- প্রথমতো তার এই প্রশ্ন ফতওয়া হিসেবে নয়, তারপর যদি 


ফতওয়াই হয়, তবুও এটা তার একক মত। আর তার বিশিষ্ট ছাত্র কাসেম ইবনে কুতলুবুগা রহ. বলেন, 3০ 
৩ 4৪১১৪ ১৪* অর্থাৎ, আমাদের শায়খের একক উক্ভিগুলো গ্রহণ করা যাবে না। সুতরাং তার ইবারতের 


ভিত্তিতে উম্মতের বিপরীত ফতওয়া দেওয়া মুশকিল । 

আহকার দীর্ঘদিন পর্যন্ত শায়খ ইবনে হুমাম রহ.-এর উল্লিখিত প্রশ্নের জবাব অস্বেষণ করছিলো । তবে সফল 
হয়নি। তারপর সৃষ্টিকর্তার তাওফিকে এই জবাব বুঝে এসেছে যে, -.১ ০ ৯৯৯৪ ০6১০9 ০১ ৮০৯৯ 
১৯৭ হাদিসে ১+ সবব বা কারণ বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো, যেসব আত্মীয়ের হারাম হওয়ার 
কারণ মোটামুটি বংশ, সেগুলো দুধপানের ক্ষেত্রেও হারাম । বংশ যেমনভাবে বংশীয় আত্মীয়দের মাঝে হারাম 
হওয়ার কারণ হয়, এমনভাবে শ্বশুরালয়ের সম্পর্কের ক্ষেত্রেও বংশ মোটামুটি হারাম হওয়ার কারণ হয়, এর কিন্ত 
[রিত বর্ণনা হচ্ছে, শ্বশুর দুটি জিনিস দ্বারা গঠিত। একটি বংশ অপরটি দাম্পত্য সম্পর্ক। যদি এগুলোর মধ্য হতে 
একটিও অবিদ্যমান হয়, তখন শ্বশুরালয়ের সম্পর্ক প্রমাণিত হয় না। ছেলের স্ত্রী এজন্য হারাম যে, সে যার স্ত্রী সে 
তার ছেলে। সৃতরাং ছেলের সংগে যে বংশীয় সম্পর্ক সেটাও তার স্ত্রী হারাম হওয়ার একটি কারণ। এতে বুঝা 
গেলো, সমস্ত শ্বশুরালয়ের সম্পর্কে বংশও মোটামুটি হারাম হওয়ার কারণ হয়। হাদিসের আওতায় আসার জন্য 
এটুকু বিষয় যথেষ্ট। 

এই জবাবটি বুঝে এসেছিলো, কিন্ত কোথাও বর্ণিত দেখিনি, অবশেষে আল বাহরুর রায়েকে**”* আল্লামা 
ইবনে নুজায়ম রহ.-এর সুস্পষ্ট একটি বর্ণনা নজরে পড়লো। ভাতে তিনি ওপরযুক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 
লিখেছেন যে, এই হাদিসে নসব বা বংশ হ্বারা উদ্দেশ্য আত্মীয়তার সম্পর্ক এবং শবশুরালয়ের সম্পর্ক দুটিই। এর 





১৯১ রদ্দুল মুহতার : ২/৪০৫, €৮০ ০০৪ 1 সংকলক । 

১৮২ ২/৬২, ০ ৯595 4৯১ এর অধীনে । -সংকলক। 

১৯১০ ৫/১১৬। 

১৪ তাফসিরুল কোরআনিল আজিম : ১/৪৭২। 

১৫ অবশ্য হাফেজ ইবনে কাইয়িম রহ. আল্লামা ইবনে তাইমিয়া সম্পর্কে লিখেন, তীর সম্পর্কে আমাদের শায়খ নীরব 
রয়েছেন। আরো বলেছেন, যদি কেউ হারাম না হওয়ার কথা বলে থাকেন, তবে সেটি অধিক শক্তিশালী । জাদুল মা'আদ : ৫/৫৫৭, 
2০৮০১ ৪৪ ৮3 485 4০ ৬৮৮ 4। ০৮০ ১৪৯ 59 1 সংকলক । 

১» বিষয়টি উল্লেখ করেছেন শায়খ বিনৌরি রহ. মা"আরিফুস সুনানে (১/৫৫, ১৯১৪ ১০ 4৮০ ০৯ ০২)। -সংকপক। 

»* সুনানে ইবনে মাজাহ : ১৩৯, দে] €০০)| ০০৯১ ০৪৩ 1 হজরত আয়েশা রা. এয় সৃষ্মে। -সংকলক । 

১০৮ ৩/২২২, কিতাবুর রিজা' | -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৫১৭ 


ক্ককএঞক্ততক৫গ কক কতওকককী+ক এ এক্ক০ 
পক+০০সর ৬৪৫৪৪৫৫৪৪৪৪ ককক ৩৬ ক রডিককঞককরররকরারকঞ্ীক ক উওর ঞকরীর্ঞ্ডকককক$ক$৬রুকরীবাগতজজকএককঞজক 
ককতএককতকঞওকজতডরকিককডকককককরাকুকররককজকীরওকড কক ককক৬৬ক৬কলাঞঞ 

+৯খজউতজক্ত্ক্কককিক্ববিকত্করত্জঠঠ কতক তকককদরাকঞক৪৬ 


ফলে স্থীয় এই জবাবটির সমর্থন পাওয়া গেলো। তারপর আল আরফুশ শাজিতেও১*** এই প্রশ্নের এই জবাব 
পাওয়া গেলো । 


আলহামদু লিল্লাহ! 
এখন বাকি আছে আয়াত প্রসংগ । এর জবাব স্পষ্ট যে, বিরোধী অর্থ দলিল নয়। তাছাড়া হিদায়া গ্রশ্থকার 


সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন যে, »৪১.০। ০ ৩১১ আয়াতের শর্ত (কয়েদ) পোষ্যপুত্রকে বের করে দেওয়ার 
জন্য 1৯৫০ অর্থাৎ, (পোষ্য) পুত্রের স্ত্রী হারাম না। 
১৯৪ ৩৫০৯ দে লে 
অনুচ্ছেদ-২ : পুরুষের দুধ সম্পর্কে মেতন পৃ. ২১৮) 


1 পা পে ০৫ ৯৫ £লতত তত 52 28:28 রর , 42 27508 রি 
24 ৪5 এ ০৯ | এও 205 ও 85১৪৪ ৬০ টি 2 2 এ হএএ 22 2015) 


ক ৬. তি তে ৮:৫৮ ০ এ রা ্ % ৮ ০ রি , শাকিলা 
(৫ 21৫ 455 এর এ 2 ৮ 5495 ও ৬০০ ও 9585 05 05 348০ ও 2০5 53) 


495 ৪৪ এ বি 0৫ ৩ ০৮০০৪৪০৫৮০5) 

১১৫১। অর্থ : হজরত আয়েশা রা. বললেন, আমার দুধচাচা এসে আমার নিকট অনুমতি প্রার্থনা করলে 

আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম, যতোক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ 

বিষয়ে অনুমতি প্রার্থনা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যেনো তোমার 

নিকট প্রবেশ করেন। কেনোনা, তিনি তো তোমার চাচা । আয়েশা রা. বললেন, আমাকে দুধপান করিয়েছেন 

মহিলা, পুরুষ তো দুধপান করাননি? জবাবে তিনি বললেন, তিনি তোমার চাচা । তিনি যেনো তোমার নিকট 
প্রবেশ করেন। 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮৯০ ১.৯ 


সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত । তারা নরের দুধকে মাকরূহ মনে 


করেছেন। এ ব্যাপারে হজরত আয়েশা রা.-এর হাদিস মৌলিক। অনেক আলেম নরের দুধপানের অবকাশ 
দিয়েছেন। তবে প্রথম উক্তিটি আসাহ। 


০১5 তিস্ত /৭ এপ অত নি এ) ৮ চের্ঘি। এ এ ৩৪ সত ৩5১৪ 
১১৫২। অর্থ : আব্বাস রা.কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, যার দুটি বাদি ছিলো। তাদের 
একজন একটি মেয়েকে দুধপান করিয়েছিলো। অপরজন পান করিয়েছিলো একটি ছেলেকে । এই ছেলের জন্য 


কি সে মেয়েকে বিয়ে করা হালাল হবে? তখন তিনি বললেন, না। কেনোনা, দুধ সৃষ্টি হয়েছে একই ব্যক্তির 
সংগম ও বীর্যের কারণে । 





সস ৩৬৮ শর (৮১৪ ০০ ৮৯৪ ৮ ৬৬ ৬৯৪ 1 সংকলক । 
'"* হিদায়া ফতহুল কাদিরসহ : ৩/৩১২, (৮০২১ । -সংকলক। 


৪১৬২৯ ৯ পপ কত০০ক শকিকিতব উদ্৯িসি৬ উজ ককীস ৯ দত উকি ৯৬৯ততওকজককীরীকতিডিত ১৬ ক এক ৬৩ ৯৪৭ $ককক ৯৪ তত জক৯৯কজ ডক জকজককক ওজর উ৯উজিকাজ করিনি উপাকিসিডিরজিজজিককিক ৯৬৯৬৪এ$৯৯৯৪ক ৪৯৩৪৯ ৬০৯৯কতকক ৮২৪৫৯৯৪৬৯২৪ তক শিস ইন এিড রজত তততঠি ডে -৩৪সতিত পে সততশ ১২ তত 


মাজহাব । 

লাবানুল ফাহ্‌ল একটি ফিকৃহি পরিভাষা । অর্থাৎ সেই হুরমতে রিজা-আত যেটি দুধবাপের মাধ্যমে প্রমাণিত 
হয়। ফেমন, দুধ সম্পককীয় ফুফু, দুধ সম্পকীয় চাচা এবং দুধ সম্পকীয় দাদা-দাদি । 

প্রথমদিকে এই মাসআলাতে কিছু মতপার্থক্য ছিলো। অনেক সাহাবি যেমন, ইবনে উমর, জাবের, রাফে' 
ইবনে খাদিজ, আবদুল্লাহ ইবনে জুবায়র রা. এবং তাবেয়িনে কেরাম প্রমুখ যেমন- সায়িদ ইবনুল মুসাইয়িব, আবু 
কিলাবা, আয়াস ইবনে মুয়াবিয়া, কাসেম ইবনে মুহাম্মদ, সালেম, হাসান বসরি এবং ইবরাহিম ইবনে উলাইয়া 
রহ. এর প্রবক্তা ছিলেন যে, এসব আত্তীয় হারাম নয়৷ হজরত আয়েশা রা., শাবি এবং দাউদ জাহেরি হতেও 
এক একটি বর্ণনা অনুরূপ আছে। অথচ তাঁদের দ্বিতীয় বর্ণনা ইমাম চতুষ্টয় এবং অধিকাংশের মাজহাব মুতাবিক 
এসব আত্মীয় হারাম 1৯৫১ 

প্রশ্ন : যারা হারামের পক্ষে না, তাদের দলিল ৫5...০)1:+:0| ১443 এতে ? শব্দের উল্লেখ আছে। 
তবে ফুফু প্রমুখের উল্লেখ নেই । অথচ বংশীয় আত্মীয়দের মধ্যে তাদেরও উল্লেখ আছে এতে বুঝা গেলো, এসব 
আত্মীয় হারাম নয় । 

জবাব : এই দলিলটি 5১15 (৯১ ০০১২০ এর শামিল । যা ভিন্ন জিনিস হতে হুকুম না হওয়া বুঝায় না। 
সুতরাং এটি দলিল নয় 1৮5 

যারা হারামের প্রবক্তা তাদের দলিল এই অনুচ্ছেদে বর্ণিত হজরত আয়েশা রা.-এর বর্ণনা । এতে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আশিয়া রা.-এর দুধ সম্পকীয় চাচাকে ভার সামনে আসান্প অনুমতি দিতে 
গিয়ে বলেছেন, এ.০ +0$ 4১০০ 00৬ ১৪ অর্থাৎ, তিনি যেনো তোমার নিকট প্রবেশ করেন। কেনোনা, তিনি 
তোমার চাচা । 

তাছাড়া যারা হারাম বললেন, তাদের দলিল ইবনে আব্বাস রা. হতে বর্ণিত একটি হাদিসে আছে, 


(রিট ০ ০১০] ০৯৪ ৮১৩ ৬০৯১৪ ০৩১ ৬৯1১৯ ২১৬০) ০৪) 4 ০৯) ০০ ০১০ এম 
১৯৪ ৫০ 3:08 ০৯৩ 


১৮১ দু, উমদাতুল কারি : ২০/৯৭, ত৩এ। ০১৩৪ ০০৯০ ৩ম সি | সংকলক । 

১৮২ সূরা নিসা : আর়াত-২৩, পারা-৪& । -সংকলক। 

১৮০ অনেকে হারাম না হওয়ার ওপর দলিল পেশ করেছেন যৌক্তিকভাবে যে, দুধ পুরুষ হতে বের হয় না। বের হয় মহিলা 
হতে। সুতরাং হুরমত পুরুষের দিকে ছড়িয়ে যায় কিভাবে । এর জবাব হলো, এটি নসের বিপরীত কিয়াস । সুতরাং এদিকে কর্ণপাত 


করা যাবে না। আরো বিস্তারিত দেখতে হলে প্র.. ফতছুল বারি : ৯/১৫১ ০৯৪) (১৯ ৮১৪ 1 সংকলক । 

১৮৪ এই বর্ণনাটি শাব্দিক পার্থক্য সহকারে বোখারি-মুসলিমে এসেছে । দ্র. বোখারি : ২/৭৬৪...., মুসলিম : ১/৬৬৭, 455 
€১০১৪ সংকলক । 

১৫৫ শব্দটিতে লাম বৰর সহকারে । পুরুষের বীর্ধকে বলা হয়। এর স্থারা উদ্দেশ্য তাদের দুইজনের প্রত্যেককেই যে ছুধ পান 
করিয়েছে তার মূল হলো, পুরুষের বীর্ঘ। -নিহায়া : ৪/২৬২, ঈষৎ পরিবর্তন সহকারে । -সংফলফ । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৫ ৫১৯ 


চা 


এই মতপার্থক্য ছিলো প্রথমযুগেই ৷ পরবর্তীতে এর ওপর ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, এসব আত্ত্ীয় 
হারাম 1১৬ 


সাঃ শি রা 
হট ৮ 


৮ 4 ঠে ০ লি 2৫৩. 87১৪ 8১৮ 
০5০24] 3৩ 2০] ১৯৩ ১ দল ও লিও 


অনুচ্ছেদ-৩ : একবার ও দুইবার দুধ চুষলে হারাম 
না হওয়া প্রসংগে (মতন পৃ. ২১৮) 
£০প৯ ১০০ ৩৮৪ ০ 255 ভিডি. ৮০. 8882 
2 ১১৯০ 05 ৫১৭ 34 এ ভাজ ভি] ০০ 2283০ ০5 ই ও 30১৯০052012 


৩০০] ১৩ 

১১৫৩ । অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দু'বার 
শিশু মুখে দুধ নিলে তথা চুষলে তা হারামের কারণ হয় না। 

তিরমিবী রহ. বলেছেন, হজরত উম্মুল ফজল, আবু হুরায়রা, জুবায়র ইবনুল আওয়াম ও ইবনে জুবায়র রা. 
হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। একাধিক বর্ণনাকারি এ হাদিসটি হিশাম ইবনে ওরওয়া-তার পিতা- 
আবদুল্লাহ ইবনে জুবায়র রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেনর। তিনি 
বলেছেন, একবার দু'বার দুধ চুষলে হুরমতে রিজা"আত প্রমানিত হয় না। 

মুহাম্মদ ইবনে দিনার বর্ণনা করেছেন, হিশাম ইবনে ওরওয়া-তার পিতা-আবদুল্লাহ ইবনে জুবায়র-জুবায়র 
সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে । তাতে মুহাম্মদ ইবনে দিনার বসরি জুবায়র সূত্রে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্পনা করেছেন বলে অতিরিক্ত বর্ণনা দিয়েছেন। এটি সংরক্ষিত নয়। 
সহিহ হলো মুহাদ্দিসিনের মতে, ইবনে মুলাইকা-আবদুল্লাহ ইবনে জুবায়র-আয়েশা-নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সূত্রে। 


আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০:৯০ ০৯1 আমি মুহাম্মদ রহ.কে এ প্রসঙ্গে 
জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন, সহিহ হলো ইবনে 'জুবায়র-আয়েশা রা. সূত্রে । বস্তত মুহাম্মদ ইবনে 
দিনারের হাদিসে তিনি অতিরিক্ত বলেছেন, “জুবায়র রা. হতে । তবে এটি হলো, মূলত হিশাম ইবনে ওরওয়া-তার 
পিতা-জুবায়র রা. । সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। 

আয়েশা রা. বলেছেন, কোরআনে কারিমে সুনির্দিষ্ট দশবার দুধপান করানোর বিষয়টি নাজিল হয়েছে। 
তারপর তা হতে পাঁচবারের বিষয়টি রহিত করা হয়েছে । এখন অবশিষ্ট আছে সুনির্দিষ্ট পাঁচবার দুধপান করার 
বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন, এ অবস্থায় মুসা আনসারি-মাপকিল- 
মান-আবদুল্লাহ ইবনে আবু বকর-আমরা-আয়েশা রা. সূত্রে। হজরত আয়েশা রা. ও নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রী এর ওপর ফতওয়া দিতেন। এটি শ্বাফেয়ি ও ইসহাক রহ.-এর মাজহাব । 
ইমাম আহমদ রহ. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ি মতপোষণ করেছেন যে. একবার 


'** লাবানুল ফাহল অর্থাৎ, এসব আত্ীয়ের হারাম হওয়ার ব্যাপারে ইজমারের উক্তি আহকার পেলো না । বাহ্যত এটাই সঠিক 
মনে হয় যে, হুরমত যদিও অধিকাংশের উক্তি কিন্ত এর ওপর ইজমা নেই। এজন্য হাফেজ রহ. এটাকে অধিকাংশের উক্তি সাহ্যত্ত 
করেছেন। দ্র., কতহুল বারি : ৯/১৫১। আল্লামা আইনি রহ.ও এই মাসআলার মতানৈক্য উল্লেখ করেছেন এবং পরবতীতে 
একমত্যের বর্ণনা দেননি। দ্র. উমদাতুল কারি : ২০/৯৭। তাছাড়া আল্লামা ইবনে হাজম রহ. স্বীয় গ্রহ মারাতিবুল ইজমায়ে (৬৭) 
লিখেন, নরের দুখের বিষয়ে (এসব আত্মীরতার সম্পর্ক হারাম হওয়ার ব্যাপারে) ওলামায়ে কেরাষ মতপার্থক্য করেছেন। -সংকলক । 


দরসে তিরমিবী-৩য় খগ্ড ৫২০ 


০০০০৪ ৯৮০০৪০৯৯৯৯ক৪৯১৯৮৪৯৪৮১৭৯ক৩২৩০০৮০৮৪৯০০০৯৯৪৪৭৯৮০৪৪ক৯৮৯৪ ৯৮ র৮৪৪শ* ক$কতি* হত কউ কিক ৯৯» হজ ৯ উকি তক ৪৮৪৬৫৩৭৯৯৯৪ -৯২৩৯৯৯৯৩৯৪৪৯ ০৬১ সতত তসনত পিত্ত উপজাতি পা তত তত শশা 


দু'বার দুধ চুষলে হুরমতে রিজা'আত প্রমাণিত হয় না। তিনি আরো বলেছেন, যদি কোনো মত 
পাচবার দুধপান করার ক্ষেত্রে হজরত আয়েশা রা.-এর উক্তি গ্রহণ করে, তবে সেটি হবে শক্তিশালী মাজহাব এবং 
তিনি এ প্রসঙ্গে কোনো উক্তি করতে দুর্বলতা প্রকাশ করেছেন। 

সাহাবায়ে কেরাম এবং অনেক আলেম বলেছেন, দুধপান কম হোক বা বেশি- এর ফলে হুরমতে রিজাজাত 
তখন প্রমাণিত হয়, যখন ভা পেট পর্যস্ত পৌছে। এটি সুফিয়ান সাওরি, মালেক ইবনে আনাস, আওজায়ি, 
আবদুল্লাহ ইবনে মুবারক, ওয়াকি' ও কুফাবাসীর মত । আবদুল্লাহ ইবনে আবু মুলায়কা হলেন, আবদুল্লাহ ইবনে 
উবায়দুল্লাহ ইবনে আবু মুলায়কা ৷ তার উপনাম হলো, আৰু মুহাম্মদ । আবদুল্লাহ রহ. তাকে তায়েফের বিচারপতি 
নিযুক্ত করতে চেয়েছিলেন । 

ইবনে জুরায়জ ইবনে আবু মুলায়কা হতে বলেন, তিনি বলেছেন, আমি ৩০ জন সাহাবিকে পেয়েছি। 


২] ০১৯৩১ ২ 05 2543 এ ৪৮০০ এ ০০ কও এআ ৩৮) 5 এ তা ০৩ ০০ 
0০ 9৩ 


শক 


এক বর্ণনা 3৩৯১.০১1 ১ ১ 2৯১০)। ১১ অতিরিক্ত শব্দও এসেছে ।*৮৮ ০ হলো ইসমে মাররা ৷ ০০ 
০৪ হতে গৃহীত। অর্থাৎ, চোষা। যা শিশুর কাজ। পক্ষান্তরে ০১. এর অর্থ হলো, প্রবিষ্ট করানো। যা 
দুর্ধীদানকারিণীর কাজ । অর্থাৎ, দুপ্ধাদানকারিণী কর্তৃক স্তন শিশুর মুখে প্রবিষ্ট করানো । 

এই মাসআলাতে মতপার্থক্য আছে যে, দুপ্ধপান কতটুকু পরিমাণ হারামকারি হয় । এতে চারটি মাজহাব 
আছে। 

১. প্রথম মাজহাব হলো, দুপ্ধপানের প্রতিটি পরিমাণই হারামকারি । কম হোক বা বেশি। আবু হানিফা তার 
ইবনে মুসাইয়িব এবং হাসান বসরি রহ.-এর মাজহাব । ইমাম আহমদ রহ.-এর প্রসিদ্ধ বর্ণনাও অনুরূপ ৷ 

২. দ্বিতীয় মাজহাব হলো, হারাম কমপক্ষে তিনবার দু্ধপান করার ছারা প্রমাণিত হয় । আবু উবায়দ, ইসহাক, 
আবু সাওর, ইবনুল মুনজির এবং দাউদ জাহেরি প্রমুখের মাজহাব এটাই । আহমদ রহ.-এর এক বর্ণনাও 
এমনটি । তাদের দলিল এ অনুচ্ছেদের হাদিস । এতে একবার ও দুইবার দুধ চোষাকে হারামকারি নয় বলে 
সাব্যস্ত করা হয়েছে। যার বিপরীত অর্থ হলো, তিনবার চোষণ হারামের কারণ ।*৯ 


৩. তৃতীয় মাজহাব হলো, পাঁচবারের চেয়ে কম দুধপান করার ফলে হারাম হয় না। আর এই পাচবারও 
বিভিন্ন সময়ে হওয়া চাই। তন্মধ্য হতে প্রতিবার তৃত্তিদায়ক পান আবশ্যক । ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাবও 


»* সহিহ মুসলিম : ন॥ ৩৮০০ 3৪ বাশিএ। ১১৯০ ৩ ০০ 5£57/1+ আবু দাউদ ২ ১/২৮২০ ০৯৯ ১২৯৯৪ ১৯ ২০ 
১০) তে । -সংকলক। 
১৮ সহিহ সুপলিম : ১/৪৬৮-৪৬৯, ০৩০০ বিশিষ্ট বর্ণনা (আয়েশা রহ.-এর হাদিস) স্বতজ্ ভাবে এবং ১৩৯১ বিশিষ্ট হাদিস 


উেম্দে ফজল রা.-এর হাদিস) স্বতন্ত্রভাবে এসেছে । অথচ সহিহ ইবনে হাবানে (২০১৬ ৮০) ০৮ ৮) 65 ) দুটি শব্দই এক 
বর্ণনায় একত্রে এসেছে। যেটি আবদুল্লাহ ইবনে জ্কুবায়র-তার পিতার সূত্রে বর্ণিত আছে। তবে ইমা ভিরমিবী রহ. এটিকে 
অসংরক্ষিত সাব্যস্ত করেছেন। দ্র. নসবুর রায়া : ৩/২১৭-২১৮, €১ 4535 1 সংকলক । 


»৯ এ দুটি মাজহাবের জন্য দ্র. উমদাতুল কারি : ২০/৯৩, ৯১৯৯] ০৫6৮০) ১ ৬ ০০ ০০৮ সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৫২১ 


ঠতঠশতকক্কগিকরীসত্ইকঠশসকঠঠন্ত্নশকতরতজঠজ্বকনকক্জকরব গঠগজকজক্ ব্রীজ ক্তকউএক্রিরউস্জজরিককডউরকর গর কঠ্রউিকএব্লাসপীরজপ্তরক্রত$$তরতরড তত ওর ন্ওউিক্তএউউকিততউককক তব সক কচ কককক্ঠক কউ জতজডিকসকবাসকডঠকজকও বতঠউজপকঙজএএকততত তত উকরিক ২০৩৪৬ উক্ত ক ০৩০০ 


এটাই । ইমাম আহমদ রহ.-এরও দ্বিতীয় বর্ণনা এমনটি 1১৯৯ হজরত আয়েশা রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের 
দ্বিতীয় হাদিস তাদের দলিল । তিনি বলেন, 


4১ ০ ১315 050 ২০ এ। ভ০০ এআ ০১০ ৪5 

এই বর্ণনাটি সহিহ মুসলিমেও এসেছে 1১৯১ 

৪. চতুর্থ মাজহাব হলো, দশবারের চেয়ে কম দুধপান করলে হারাম সাব্যস্ত হবে না। এটি হজরত হাফসা 
রা.-এর মাজহাব 1১৮ তাছাড়া আয়েশা রা. হতেও বর্ণিত আছে ।১৬০ 

জমহুরের দলিলসমূহ নিয়েযুক্ত- 

১. আল্লাহ তাআলার বাণী *5০.০)। ৬:১৬ ১৩০৫৭ ১১১৯ । এতে সাধারণ দুধপানকে হারাম করার কারণ 
সাব্যস্ত করা হয়েছে। কম-বেশির কোনো পার্থক্য হয়নি । বন্তত কিতাবুল্লাহর ওপর খবরে ওয়াহিদ বারা খাস করা 
এবং শর্তারোপ করার মাধ্যমে কোনো পরিবর্ধন করা যায় না। এই আয়াত দ্বারা অধিকাংশের দলিল এবং এর 
ওপর উত্থাপিত সংশয়গুলো ইমাম আবু বকর জাসসাস রহ. আহকামুল কোরআনে সবিস্তারে বর্ণনা করেছেন ১৬ 

২. তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ] ০১৭ ০৯3 ৩ ০৮০] ০৭ ০১৯৪ 
৮৮ এতেও সাধারণ দুধপানকে হারামকারি সাব্যস্ত করা হয়েছে। কম-বেশির কোনো সীমা নির্ধারণ করা হয়নি। 

৩. ওপরযুক্ত বর্ণনাটি আবু হানিফা রহ. হাকাম ইবনে উতায়বা-কাসেম ইবনে মুখায়মিয়া-শুখায়মিরা-শুরাইহ 
ইবনে হানি-আলি ইবনে আবু তালেব রা. সূত্রে এভাবে মারফু' আকারে বর্ণনা করেছেন, ৮০] ০৭ 2১৯১ 
১১১5) 498 ০০০ ০৭ 2১৯৪ ১৯ । এই বর্ণনাটি যেখানে অধিকাংশের মাজহাবের ক্ষেত্রে স্পষ্ট, সেখানে এর 
বর্ণনাকারিগণও সেকাহ মজবুত । আবু হানিফা রহ. ব্যতীত সবাই সহিহ মুসলিমের বর্ণনাকারি | 


”** ফতনুল কাদির : ৩/৩০৫. € ৮৮) 5405 1 -সংকলক। 
রর (১/৪৬৯, ০ ১০৯০ ১০৮৯৪) সংকলক । 
»* যেমন, মুয়াত্তা মালিকের বর্ণনা স্বারা বুঝা যায়, মালেক-নাফে"-সফিয়্যা বিনতে আবু উবায়দ সূত্রে বর্ণিত যে, হজরত উম্মুল 


মু'মিনিন হাফসা রা. আসেম ইরনে আবদুল্লাহ ইবনে সাদ রা.কে ভার বোন ফাতেমা বিনতে উমর ইবনুল খাশ্তাৰ রা.-এর নিকট 
পাঠিয়েছিলেন দশবার ভাকে দুধপান করানোর জন্য । যাতে তিনি তার নিকট প্রবেশ করতে পারেন। তখন আসেম ছিলেন ছোট 


দুঙ্ধপোষ্য । তখন হজরত ফাতেমা রা. তাই করেছেন। ফলে আসেম তার নিকট প্রবেশে করতেন । (৫৩৬, ৯৯০] 3০১৮৬) ৬০৪ )। 
-সংকলক। 
সপ” আয়েশা রা. হতে এই মাসআলাতে তিনটি উক্তি বর্ণিত আছে, ১. দশবার দুধপান করা । ২. সাতবার । ৩. পীচবার। দ্র. 
উমদা : ২০/৯৬, ৮:১৯) ২০6১৮ ৪ ৩০ ৬৪ 1 -সকেলক। 
»** সূরা নিসা : আয়াত-২৩, পারা-৪ । -সংকলক । 
সর্প দু ২/১২৪-১২৬, 6৮০০৪ 4৪৬ ৯১৯ ৬৪ ০০ ০৪৭ ৬৬৬৭ । সংকলক । 
স্প** সুনানে নাসায়ি ; ২/৮১, 6৮৯০৬ ০০ ০১০৪ 1 সংকলক । 


স** জামিউল মাসানিদ-খারিজমি : ২/৯৭, ০158 ৬ ১১১৬০৪১২১১৪ 543 , উকুদুল জাওয়াহিরিল মুনিক্ষা : ১/১৫৯, 4১ 
6৬১৪ 1 সংকলক । 


দরসে ভিরহিবী-৩য় খণ্ড ৮ ৫২২ 


হ্রঠককত একক +নকক৪এনককিওতজ করুক জক্কজত একক তবকক্ ক একরিজজক রী বককরক৪৪ক ৩০৭ করত ক রক পজউকীকীরকীককীরজকরুন্কাররাকিজক্রীতউনঠকরকীররানকীকরতর নও জিত কক ক্নঞউউককনীকজজকখাককরিকএ্করাররাককনাউড়তজনজদজজকজকররীককককতকরররকাজকারস তক ডক ৭ রও বক্তক্ষাকতীবী কক করিত আটকা কত + 


৪. সুনানে নাসায়িতে১* কাতাদা হতে বর্ধিত আছে, তিনি বলেন, 

41 ৬০) ১৬০ ৩) 0১১৯ ০৪১৬ 0) ০৫ €৮০০০ ০০ 4১ ১৯ ১৯৪ ৩৪ 8৯০৪ ওঠু 05 
4৯525) এ এ] ৩০১৯৪ ৩১৪০৪ ০১ ০৯৪ 09988 0৩ 4০ আআ ভা) ১৬ ৯3 4০ 

৫. মুয়াত্তা ইমাম মুহাম্মদে৯৯ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, ০১৫ ০) ১ ০৯৯৯) 05 ৬ 
৮১৯০ ৪ ৪১০৭১ ২৯ 

৬. মুসান্নাফে আবদুর রাজ্জাকে১১০ আবদুল্লাহ ইবনে উমর রা. ইডেন একটিরাদিন বিভাগের 
থেকে স্পষ্ট আকারে বুঝা যায় যে, দুধপানের কম-বেশি সব পরিমাণই হারামকারি। 

৭. পরবর্তী অনুচ্ছেদে (6৮০ ৬৪ 5১০ নখ 5৭ ৬$ ) হজরত উকবা ইবনে হারেছ রা.-এর 
দু পাপন বিধুরিটডিড কুট 
শুধুমাত্র ৮5০+০) ৪ ৬3 শুনে এ১০ 1৫০১ এর নির্দেশ দিয়েছেন। একথা জিজ্ঞেস করেননি যে, কতবার দুধপান 
করা হয়েছে। 

৮. মুসাননাফে আবদুর রাজ্জাকে১*২ বহু আছর এমন বর্ণিত আছে, যেগুলো সব ধরনের কম-বেশি পরিমাণ 
হারামকারি হওয়ার কথা বুঝায় । 


অবশিষ্ট আছে- এ অনুচ্ছেদের হাদিস। এটি হজরত আলি রা.-এর ওপরযুক্ত বর্ণনাগুলো দ্বারা গৃহীত হয়ে 
গেছে। যার দলিল হচ্ছে, জাসসাস রহ. আহকামুল কুরআনে+*** স্বীয় সনদে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস 


রা.-এর এই আছর বর্ণনা করেছেন যে, কেউ তার সামনে ০৩৬০১] ১১ 2০৮৯৪ ১৯০ 3 উল্লেখ করলেন, 
তখন তিনি বললেন- ৯৯০ 5১৯৭ 9 4০4০00550৬4 95 ২ 
মানসুখ হওয়ার আরেকটি দলিল এটিও যে, সহিহ মুসলিমে হজরত আয়েশা রা.-এর হাদিসের শব্দগুলো 
নিম্েযুক্ত, 
০৯৯) ৪ ০০০০৯৬১০০০৯ ০০ ৫১ ০০১৯৯ ০০৪৬০ ১৬০৬০ ০৪০ 99 ০০ ৭98 ৪ 9৬ 
ঘা ১০195 ৪ ৪৯3 03 435 এ ০০০ এ| 
অথচ উসমান রা.-এর মুসহাফসমূহে কোথাও ১০) ০১৬৯ শব্দ নেই। যা এর সুস্পষ্ট দলিল যে, এই 
শব্দগুলোও পরবর্তীতে রহিত হয়ে গেছে। 


সপ ২৮২, 6৮০০৪ ৩১ ০১৯৪ ৪ ১৫] 1 সংকলক । 

সপ* পৃষ্ঠা-২৭৬, €৮:০)] এ৩ 

স” ৭/৪৬৬, নং-১৩৯১১, 6৮৯০৪ ৩০ ৯ ০০৩ 1 সংকলক । 

৯ ২/৭৬৪-৭৬৫, 2৬৮৯১০৩ 5945 ০০3 5 ৪৩ । সংকলক । 

»৮২ দ্., ৭/৪৬৭-৪৭০। -সংকলক। 

৮০ ২/১৫২, 6৮০১৪ ০১৬ ৮০৯৩৪ ৩৬ খা ০৪০ ৬০৯০ 1 সংকলক । 
সপ” ১/৪৬৯ | 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮ ৫২৩ 


অবশিষ্ট আছে এ হাদিসের শব্দাবলি-) 98 ১ টাশিগ্্গরন্রা সরান 
এ সম্পর্কে তাহাবি রহ. মুশকিলুল আছারে বলেছেন যে, এই অতিরিক্ত অংশটুকু আবদুল্লাহ ইবনে আবু বকরের 
একক বর্ণনা । আমরার দ্বিতীয় ছাত্র ইয়াহইয়া ইবনে সায়িদ আনসারি+১৫ এবং কাসেম ইবনে মুহাম্মদ যিনি 
আবদুল্লাহ ইবনে আবু বকর হতেও বড় হাফেজ- এটি বর্ণনা করেন। সুতরাং এটা আবদুল্লাহ ইবনে আবু বকরের 
ভুল। 

যদি এটাকে বিশুদ্ধ স্বীকার করা হয়, তবুও ০090 ০+ 18 ৮৪৪ ৬৯5 এর অর্থ কারো মতেই এটা নয় যে, 
পাঁচবার দুধপান শেষসময় পর্যস্ত কোরআনে কারিমের অংশ ছিলো। বরং অর্থ হচ্ছে, এসব শব্দ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কয়েকদিন আগে মাত্র রহিত হয়েছে । এজন্য অনেক সাহাবি এগুলো 
রহিত হওয়া সম্পর্কে জানতে পারেননি । এ কারণে অনেক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ওফাত পর্যস্ত কোরআন হিসেবে এসব শব্দ পাঠ করতে থাকেন। আল্লামা নববি রহ. এর এ অর্থই বর্ণনা 
করেছেন 1১৮৭৩ 

হজরত শাইখুল হিন্দ রহ.ও এর এই অর্থ বর্ণনা করেছেন ।১১৭৭ তা না হলে স্পষ্ট বিষয় হলো যে, হজরত 
আয়েশা রা.-এর উদ্দেশ্য যদি এই হতো যে, এসব শব্দ রহিত হয়ে গেছে, তাহলে এগুলোকে তিনি মুসহাফে 
শামিল করানোর চেষ্টা করবেন না- এটা কিভাবে সম্ভব হতে পারে? 

আর এটাও সম্ভব যে, নববি যুগের একদম শেষদিকে রহিত হওয়ার কারণে স্বয়ং হজরত আয়েশা রা.ও এ 
সম্পর্কে জানতে পারেননি । এটা কোনো অযৌক্তিক বিষয় নয়৷ 

অনেক শাফেয়ি মতাবলমী এর জবাবে এই বলেন যে, এসব শব্দ যে রহিত হয়েছে, এটাতো স্বীকৃত । তবে 
এটির শুধু পাঠ রহিত হয়েছে। হুকুম রহিত হয়নি । তবে আল্লামা ইবনে হুমাম রহ. এর এই জবাব দিয়েছেন যে, 
রহিত হওয়ার ক্ষেত্রে আসল হলো শব্দের সংগে সংগে হুকুম রহিত হওয়া । শব্দ রহিত হওয়ার পর হুকুম রহিত না 
হওয়া কোনো দলিলের ওপর ভিত্তি করেই হয়।১*৮ অথচ এখানে দলিল মওজুদ নেই; বরং এর বিপরীত 
দলিলাদি উল্লেখ হয়েছে। 


6৮০ ও 5৯এঞা। ৮০ 5 ওঠ ৪৬ 0৩ ক 
অনুচ্ছেদ-৪ : দুধপানের ক্ষেতে মাত্র একজন মহিলার সাঙষ্য প্রসংগে (মতন পৃ. ২১৮) 


ঠ ৯৮০৫ প 6 ০1৫৯8৯199০০ টি ৫ 
4535 এ (| ১০ ৯৯১৭ চে কি ০5 3545) ৩ ৬১০০] ৩2 ০2 -19£ 
347৩০০০০১৮৯ ০6555585515 গে 
ও 054400$ 0০০2926 0৫ 494 ০১/০৫৮এ৭ এল আন্ত 2320 এ 9৪৫ 


পি শিরা ৮৯৮০ টি শে 


এ 42650 5 0৫587164845 36534 তু 2 ৩ তত ০০৪ 


»** ইন্লাহইয়া ইবনে সায়িদ রহ--এয় বর্ণনায় জন্য দন, সুসলিম : ১/৪৬৯ 1 -সংকলক ৷ 
»১** শরহে নববি : ১/৪৬৮ 1 -সংকলক । 
»+* দ্র. আনওয়ার মাহমুদ-নাজিহাবালী : ২/৯, ছাপা দিকটি, ১৩৫৬ হিজরি । 


*** ফতচছুল কাদির : ৩/৩০৬, ৮১-০)$ 4525 1 -সংকলক । 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড ২ ৫২৪ 


শঠিগিততিতিতিশ ১১৬৬৩ স-শিসতিকতত তি উঠত শক্ত কত ৯ জজজতি সতত ক সতক সকার বাক পরীতীজক সে জজজজ পর তি - কিউ ৬৯৩ অক রজত লজ সপাক কউ ৪৬৪ ৪৯৮৬ ৪৬ ক জলজ এ কতক জ্টিজতিউতিজ ও৬কউ৫ ১৪৬ পক পঞ্জিকা উতর ওক ০ কক০৬৩৬ ৮৩০ ₹৬৯ জিও পি একক তত. -ক-৩৩০কএ৩১, ৮৮০০৪০৯৬১০,৩০৩০৭ 


১১৫৪ । অর্থ : হজরত উকবা ইবনে হারেস রা. বলেন, উবায়দ বলেন, আমি এটি উকবা হতে শুনেছি। তবে 
উবায়দের হাদিসটি আমি বেশি মুখস্থ রেখেছি । তিনি বললেন, আমি এক মহিলাকে বিয়ে করেছি। তারপর 
আমাদের নিকট এক কৃষ্জ্াঙ্গ মহিলা এলো, সে বললো, আমি তোমাদের দু'জনকে দুধপান করিয়েছি। তারপর 
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, আমি বিয়ে করেছি অমুকের কন্যা 
অযুককে। তারপর এক কৃষ্গ্রঙ্গ মহিলা এসে বললো, আমি তোমাদের দু'জনকে দুধপান করিয়েছি। অথচ সে 
মিথ্যাবাদী । বর্ণনাকারি বলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হতে মুখ ফিরিয়ে 
ফেললেন। বর্ণনাকারি বললেন, তারপর আমি তার চেহারা যেদিকে সেদিকে দিয়ে সামনে এলাম এবং তাকে 
বললাম, সে মহিলা মিথ্যাবাদিনী । প্রিয়নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বললেম, এটা কিভাবে হয়, অথচ সে 
মহিলা দাবি করছে যে, সে তোমাদের দু'জনকে দুধপান করিয়েছে! তুমি তোমার কাছ হতে সে মহিলাকে ছেড়ে 


দাও। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত ইবনে উমর রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছে, উকবা ইবনে হারেস রা.-এর হাদিসটি ০১৯২০ ০৬ 

একাধিক বর্ণনাকারি এটি ইবনে আবু মুলায়কা-উকবা ইবনে হারিস সূত্রে বর্ণনা করেছেন। তবে ভারা তাতে 
'উবায়দ ইবনে আবু মারইয়াম' শব্দটি উল্লেখ করেননি। তাতে “তুমি তাকে তোমার কাছ হতে ছেড়ে দাও' এ 
কথাটিও উল্লেখ করেননি। সাহাবা প্রমুখ অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত তারা দুধপান 
করানোর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন এক মহিলার সাক্ষ্যেরও । 

ইবনে আব্বাস রা. বলেছেন, দুধপান করানোর ক্ষেত্রে এক মহিলার সাক্ষ্য দেওয়া বৈধ এবং তার কাছ হতে 
কসম নেওয়া হবে । আহমদ ও ইসহাক রহ. এ মতই পোষণ করেন । আর অনেক আলেম বলেছেন, এক মহিলার 
সাক্ষ্য বৈধ হবে না, যতোক্ষণ পর্যস্ত বেশি মহিলা না হয়। এটি ইমাম শাফেয়ি রহ.-এর মাজহাব । আবদুল্লাহ 
ইবনে আবু মুলায়কা হলেন, আবদুল্লাহ ইবনে উবায়দুল্লাহ ইবনে আবু মুলায়কা ৷ তার উপনাম দেওয়া হয়, আবু 
মুহাম্মদ । আবদুল্লাহ ইবনে জুবায়র রা. তাকে তায়েফের বিচারপতি নিযুক্ত করতে চেয়েছিলেন । ইবনে জুরাইজ 
ইবনে আবু মুলায়কা হতে বর্ণনা করেছেন, আমি ৩০জন সাহাবিকে পেয়েছি। আমি জারুদ ইবনে মুয়াজকে 
বলতে শুনেছি, আমি ওয়াকি'কে বলতে শুনেছি, এক মহিলার সাক্ষ্য বিচারের ক্ষেত্রে দূধপান করানোর ক্ষেত্রে বৈধ 
হবে না। তাকে সতর্কতামূলক স্বামী হতে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 


দরসে তিরমিযী 
১০৩ ৮০৫০০) ৩ ভ 2 এ 959৭ 2০৭ ১০৯৪ ঘ১এ ০৯৪92 এ ০৬০০৯] 0৪ 2৪০ ০০ 
ও ৪: 4 9১১৯ ৮০৭ 0৯৪ ০৭১৬ এ 295 ৩৯৪৪ 508 2০৩ ৮ এ| ৬ ৷ 
:: ০88 ০৯৬২ ৪০ ০০০০৩ লিও ০৪ ০০ এ আও ৮০ ০০০০০ 7 এ 543৫ ৬৯১ ০০০) 
44১০ ০১ 1০৬০) ২৪ ৬9 ০৮০ ১৪১ ৬০555 : শত ১৩ ও 


ইমাম আহমদ, ইসহাক ও আওজায়ি রহ. প্রমুখের এই হাদিসের ভিত্তিতে মাজহাব হলো, দুধপানের ক্ষেত্র 
এক মহিলার সাক্ষ্য যথেষ্ট | যখন সে মহিলা নিজে দুপ্ধদানকারিণী হয় । 


অধিকাংশের মতে, এক মহিলার সাক্ষ্য যথেষ্ট নয়। তারপর মালেকিদের মতে দুই মহিলার সাক্ষ্য যথেষ্ট । 
আৰু হানিফা রহ.-এর মতে, সাক্ষ্যের নেসাব তথা দুইজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুইজন মহিলা 


ক্কসঠককনজকঠনককএকত্রককতডউকন্ককককরনকক্রীত চক চকজরকছীককঞক্কত রিবা রজস্ওজচ$ককককরকডঈক্রা তর ককন -- লবীএককঞকঞজ্রাকবউকক্জক্ঞকঞএক ' একর কককরাকককককঞ্ক্গক ডি ০জ্পকাউীজপ কাকীর এক রস ক$৯ক হককে ক প্রকার ৬খার কনক কক কিউ ০৬৬ ইক তিল ককনঃরনককনিত৪৬৬৮৬৩ কস কক ৬০ 


আবশ্যক। অথচ শাফেয়ি রহ.-এর মতে, চার মহিলার সাক্ষী আবশ্যক । এটাই শাবি ও আতা রহ.-এর 
মাজহাবেও দলিজ 1১৮৭৯ 

হানাফিদের দলিল আল্লাহ তা'আলার বাণী- 03 ১। ০৯১১ ০১৯) 0953 2] 0৬ ১৬৮০ 

এ অনুচ্ছেদের হাদিসের জবাব, এখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক এই নির্দেশ 
দিয়েছেন। এ কারণে বোখারির বর্ণনায় নিম্নেযুক্ত শব্দ এসেছে- ১০ ৮৫০১ ১6 ১৪) ০১০ ১১ অর্থাৎ একটি 
কথা বলে সন্দেহ সৃষ্টি করে দেওয়া হয়েছে, সুতরাং স্ত্রীকে বিয়েতে কিভাবে রাখবে? কারণ, সন্দেহের অবস্থায় 
মজা ও আনন্দ হবে না। এর আরেকটি দলিল এটিও যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার 
হজরত উকবা রা.-এর কথা শুনে এর ওপর সিঙ্গান্ত দেননি, বরং বিমুখ হয়েছেন। যদি একজন মহিলার সাক্ষ্যই 
যথেষ্ট হতো, তাহলে তিনি তখনই হারাম হওয়ার নির্দেশ দিতেন । 

তাছাড়া শামসুল আয়িম্মা সারাখসি রহ. মাবসুতে বলেছেন যে, এই মহিলার এই সাক্ষ্য কারো মাজহাবেই 
আইনগতভাবে গ্রহণযোগ্য ছিলো না । কেনোনা অনেক বর্ণনা দ্বারা বুঝা যায়, উকবা ইবনে হারেছ রা.-এর সংগে 
এই মহিলার কোনো মনোমালিন্য হয়েছিলো ৷ এই মনোমালিন্য ও কষ্টের পরে তিনি এই সাক্ষ্য দিয়েছেন। স্পষ্ট 
বিষয় হচ্ছে, এটা ছিলো শক্রতামূলক সাক্ষ্য । যা কারো মতেই গ্রহণযোগ্য নয় ।১”২ সুতরাং এই হাদিসটিতে 
হাম্বলিদের মতেও ব্যাখ্যা প্রদান আবশ্যক । সতর্কতা অবলম্বন ব্যতীত এর কোনো প্রয়োগক্ষেত্র নেই । এজন্য 
ইমাম বোখারি রহ.ও এই হাদিসটি বেচাকেনা পর্বে বাবু তাফসিরিল মুশতাবিহাতে উল্লেখ করেছেন 1১১৮ যেটি 
কায়েম করা হয়েছে সতর্কতার ওপর আমল করার জন্য৷ 


৮15 ৯..585 » দিত তি ০ পরণ  ৫2 হা ৮০ চর রবে * 
১৪৫৯ 033 ৩০ ক ০৯১ 4৮৮৪০ 01393 0 হত ৪ 
অনুচ্ছেদ-€৫ : শুধুমাত্র দুধপান হারাম সাব্যস্ত করে দু'বছরের কম শিশুকালেই (২১৮) 


টা ৮০ পা এ পেজ 


৫ - এ ৩ এ ৪০ ভিডি রি 
এ 31 2০৮১0 ০১৩৯৪ 05 ও ও এ] ০55 এন 0549 05 2০০৪ 24০৭ ৯০১০ ১195 
৭৬] এ 04 ভিত ৩৯ ০০০৪ সৎ ৪ 


***৯ দেখুন, উমদাতুল কারি : ২০/৯৯, ০১০] 5১৫১ ৬৯৪ ০৪ 4855 , কতহুল ৰারি : ৫/২৬৮-২৬৯, 55১42] 5535 
2০১০৪ 5১৫৪ ৮০৫ 1 সংকলক । 

**” সূরা বাকারা : আল্লাত-২৮২, পারা-৩। -সহকলক । 

»*১ সহিহ বোখারি : ১/৩৬৩, 2০০০ 5১৫০১ 4১৫ 5534 55 1 সংকলক । 

স** মাবসুত সারাখসি : ৫/১৩৮, ৮৮ 5০ 6৮০০৪ এট ৮৪ ৩৩ ৪ ২০৪ তে বলেন, এর দলিল হলো, 
এই সাক্ষ্যটি ছিলো শক্রতা বা হিংসাঘশত্ত । কেনোনা বর্ণনাকার়ি বলেন, একজন কৃষ্থাঙ্গ মহিলা আমাদের নিকট এসে খাবার চাইলো । 
আমরা ভাকে খাবার দিতে অস্বীকার করলাম । তারপর নে মহিলা দুধপানের ব্যাপারে সাক্ষী দিতে এলো । সর্বসম্দতিত্রমে এমন সাক্ষ্য 
দ্বারা হারাম প্রমাপিত হয় না। সৃতরাং আমরা বুঝতে পারলাম যে, এটা ছিলো সতর্কতানুলক পবিত্র থাকার জন্য । -সংকষক ! 

*** সহিহ বোখারি : ১/২৭৫-২৭৬। -সংকলক। 

সশ 4৪১৯ 25 ০৮ অর্থাত, সেটি খাদ্যের স্থান দখল করে। এর পদ্ধতি হলো দুধপানের সর তা পান করবে 5- ৪৪ 
শব্দটি 5 এর ফায়েল হতে হাল । অর্থাৎ, $:* 1..../$ তথা মহিলার স্তন হতে প্রবাহিত হয়ে। স্তন হতে দুধ পান শর্ত নয় । কেলোলা, 
স্তন হতে দুধ বের করে শিশুয় সুখে দিলেও দুধ সম্পর্কীয় হারাম প্রমাণিত হয় । যাজহাউ বিছবায়িল আনওয়াঙক : ৪/৯৩। সংকলক । 


সা শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির ই্ক্তি অনুসারে এ হাদিসটি ভিরমিত্থী ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি ৷ সুনানে 
তিরমিবী : ৩/৪৫৮, নং-১১৫২। -সংকলক । 


ক্ক৬০৮ ৮5৯০ ৭কশ৮৬ দরসে তিরমিহী-৩য় ও টা ৫৬. ত৬০৬ক০কক$তত 

১১৫৫ । অর্থ : উম্মে সালামা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরমতে 
রিজা'আত কার্যকর হয় না, যতোক্ষণ পর্যস্ত সে দুধ পাকস্থলিতে না পৌছে এবং দুধ ছাড়ানোর আগে পান না 
করে। অর্থাৎ, যদি শরিয়তের নির্ধারিত সময়ে মধ্যে পান করে তবেই হারাম হয় । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০৯০৯ 
সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে, এর ওপর আমল যে, হুরমতে রিজা'আত প্রমাণিত হয় শুধুমাত্র 
দু'বছরের কমে। পূর্ণ দু'বছরের পর এটি কোনোক্রমেই হুরমতে রিজা"আত দলিল করে না। 


দরসে তিরমিযী 
4০৮০০] ০০ ৫৯৪ ১ ৮১১১ 4০১৮০ এ] ভা 491 ০৯৭০ ০৬ 2 পএও তি এ ভোজ) 4৮৯ ৭০০ 
০] 235 055 5১8 ভ$ ৪১৯৫১] 8 ও 

অর্থাৎ, হুরমতে রেজাআত সে দুধ দ্বারাই প্রমাণিত হয়, যেটি শিশুর জন্য নিয়মতান্ত্রিকভাবে খাদ্য হয়। এর 
উপস্থিতিতে জন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। এ হাদিসটি এর সুস্পষ্ট দলিল যে, হুরমতে রেজাআত 
দুধপানের মেয়াদেই প্রমাণিত হয়, এর পরে নয় । এটাই অধিকাংশের উক্তি! 

তবে আল্লামা ইবনে হাজম রহ.-এর মাজহাব হলো, দুধপানের কোনো সময় নির্দিষ্ট নেই। বরং দুধপান 
শৈশবে হোক কিংবা বয়স্ক হওয়ার পর, সর্বাবস্থায় তা হারামকারি 1৯৮৮ তাছাড়া তাদের মতে, দুধপানকারির জন্য 
আবশ্যক হলো, সরাসরি মুখে চুষে দুধপান করা। সুতরাং পাত্র ইত্যাদিতে বের করা দুধ দ্বারা তাদের মতে 
হুরমতে রেজাআত প্রমাণিত হবে না 1১৮৮৭ 

তাদের দলিল হজরত আয়েশা রা.-এর হাদিস, 


৬৪] ০৮৫৮ 48 ৬ ৪৩ ৭52 ৪ 485 4১৯ এ ত০05 2৬১৬ কম ভা ৬০ এ ০০ 
০) ৬3১০ ৯৯ 493159০ ৩৪553 0৯১/ 80৪ 0৩ 8 5৪ ১৭১৯ 0) 2 2 এ ৮ এ এ) 
সী বলল ভি্রিরজালভিরজেজনান তীর রিরারে দের 
ছিলেন। তারপর সুহাইলের কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, সালেম 
পুরুষ যেখানে পৌছে সেখানে পৌছে গেছে (বালেগ হয়ে গেছে) এবং পুরুষরা যা বুঝে সেও তা বুঝে ফেলেছে। 
সে আমাদের নিকট আসে । আমি মনে করি এ ব্যাপারে আবু হুজায়ফা রা.-এর মনে কিছু (কুধারণা) প্রবেশ 
করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি তাকে দুধপান করিয়ে দাও তুমি 


তার ওপর হারাম হয়ে যাবে এবং আবু হুজায়ফার মনে যে কুধারণা তা খতম হয়ে যাবে । তখন তিনি তার নিকট 
গিয়ে বললেন, আমি তাকে দুধপান করিয়েছি! তখন আবু হজ্্ায়ফা রা.-এর মনের ধারণা খতম হয়ে যায়।" 


**** আল-মুহাল্লা : ১/১৭-১৯, 5558 6৮০), নং-১৮৬৯ 1 সংকলক । 


১** সুত্র ওই । (১০/৭, ০১:৯৭] 6৮০১৪ ০ )। সংকলক । 
১৬৮* সহিহ মুসলিম : ১/৪৬৯ 1 -সংকলক ৷ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড *্ ৫২৭ 


ক্রকরীর কন নরকীঞককএরীঠ কত *জককররাবরন্কারীককীক কর সউকাক্রউ্রারজকএ্জজইকীরককর কাজ কাজককত রব কররিককর ররর ররাররাজকরঞররীণককজ্রঞাটককরাতকত করন তককরকারাঞকরনউকরকরররীতকরাককর কতক করার জরাগজক্রাকককরক্রর ররর কক ররাকককাজকীরাজিককীককরাড নাছ র্কাক ক স্কুরা$ এর ডলীর বীর হজ ফর কী রজত কস টীজীজ ৮ 


তবে তাবাকাতে ইবনে সাঁদে ওয়াকিদীর একটি বর্ণনায় সুস্পষ্ট বর্ণনা আছে যে, হজরত সাহলা বিনতে 
সুহাইল রা. একটি পাত্রে নিজের দুধ বের করে নিতেন যা সালেম পান করে নিতেন। পরে তিনি তার নিকট 
প্রবেশ করতেন খোলামেলা অবস্থায় । কেনোনা, সাহলা বিনতে সুহায়লের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের পক্ষ হতে এ ব্যাপারে অবকাশ ছিলো 1১১৮৯ 

এই সুস্পষ্ট বর্ণনা দ্বারা যেখানে বুঝা গেলো যে, হজরত সাহলঙ্লা রা. সরাসরি দুধপান করাননি । সেখানে 
এটাও বুঝা গেলো যে, বড় হওয়ার পর হারাম সাব্যস্ত হওয়া ছিলো হজরত সাহলা রা.-এর বৈশিষ্ট্য । অন্য ভাষায় 
বলা যেতে পারে, এটি বিচ্ছিন্ন ঘটনা । এতে কোনো ব্যাপকতা নেই। অথচ এ অনুচ্ছেদের হাদিস যেটি 
অধিকাংশের দলিল, সেটি মৌলিক নীতির মর্যাদা নীতির মর্যাদা রাখে । 

দুধপানকাল সংক্রান্ত ফুকাহায়ে কেরামের মাজহাব 

তারপর অধিকাংশের মাঝে দুধপানকালের সীমা নির্ণয়ের ক্ষেত্রে মতপার্থক্য আছে। অধিকাংশের মাজহাব 
হলো, দুধপানের সর্বোচ্চ পূর্ণ মেয়াদকাল দুই বছর । আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাব । ইমাম মালেক 
রহ.-এর মতে দুই বছর দুই মাস 1১৯৯ আবু হানিফা রহ.-এ মতে দুধপানের মেয়াদকাল আড়াই বছর। ইমাম 
জুফার রহ.-এর মতে দুধপানের পূর্ণ মেয়াদ হলো তিন বছর 1৯৯৯১ 

অধিকাংশের দলিল আল্লাহ তাআলার বাণী, 


০84৩ ০৯১৯ ০৯১১১ ০৮০৪ এআ) 
তাছাড়া ইবনে আব্বাস রা.-এর বর্ণনা, 
০29৯] ৬৯ 04 ৩ ১6৮০১) ০৫053 ৭৪৮ এএ। এ 4০ ০৯০ ০08 
আবু হানিফা রহ. ০8:44 1১৯ ০৯১ ১১1 ০৮০ 490 919 আয়াত দ্বারা অধিকাংশের দলিলের এই 
জবাব দেন যে, দু'বছর উল্লেখ করার ফলে এটা আবশ্যক হয় না যে, দু'বছরের পর দুধপান ঠিক নয় । বরং আগে 
৮৪০:০ ০৩৯ ১৬ ০১০০১ ৮4৬ ০195 ০০ ১৬৪ 159108 তে 94 এর ফা পরিণতিবোধক ৷ যা এর দলিল 
যে, দুই বছরের পরে দুধ ছাড়ানো হবে । যা থেকে বুঝা গেলো যে, দুই বছরের পরেও দুধপান হতে পারে । এতে 


*** তাবাকাতে ইবনে সাদ : ৮/২৭১, 4০ ২০৯5১ ০১3৪ ০৭ ০৪০০৬ 4৪০৭ ০১৬ ২ ৬৪ । তাছাড়া হাফেজ 
ইবনে হাজার রহ.ও আল-ইসাবাতে (৪/৩২৯) হজরত সাহলা রা.-এর জীবনীতে একথা উল্লেখ করেছেন৷ তাকহিলায়ে ফতহুল 
সুলহিম : ১/৪৯। -সংকলক । 

১» ইমাম মালেক রহ.-এর এ ব্যাপারে অনেক বর্ণনা আছে, ১. অধিকাংশের মত। ২.দুই বছর এক মাস। ৩. মুলপাঠে তথা 
মূল বক্তব্যে বর্ণিত। ৪. আবু হানিফা রহ.-এর মত । ৫. দুই বন্ছর এবং অতিরিক্ত এতোটুকু সময় যাতে শিশু অন্য খাবারে অত্যন্ত হতে 
পারে । ফতহুল কাদির : ৩.৩০৭, ফতস্থল বারি : ৯/১৪৬, ০:১৯ ১৯6০) ০9$ ৩০ ৪৩ 1 সংকলক । 

»৯* ফতহুল কাদির : ৩/৩০৭, 6১৯০৪ 45৪ 1 সংকলক । 

১৯৯ সুন্লা ৰাকাত্বা : আয়াত-২৩৩, পারা-২। -সংকলক । 

সপ সুনানে দারাকৃতনি : ৪.১৭৪, নং-১০ €1১)$ এবং তিনি বলেছেন, এটিকে সনদ সহকারে ইবনে উয়ায়লা হতে হাইছাম 
ইবনে জামিল ব্যতীত আর কেউ বর্ণনা করেননি । হাইছাম সেকাহু হাক । 

ইমাম নাসার রহ. বলেন, হাইছাম ইবনে জাফিলকে ইমাম আহমদ আন্জাঙি, ইবনে হাব্যান প্রয়ুখ একাধিক ব্যক্তি সেকাছু 
বলেছেন। তিনি হাফেজ ছিলেন তবে তিনি এ হাদিসটিকে মারফৃ' করার ক্ষেত্রে তুল করেছেন। সহিহ হলো. এটি আবাস রা.-এর 
মাওকুফ । নসবুর রায়া : ২/২১৯। এ প্র্থটি জর. 1 -সংকলক। 


দরসে ভিরযিবী-৩য় খণ্ড ৮: ৫২৮ 


১০০৩৯৮৯৮৯৮৬ ৮৯ ৬৯৯৯৪ ৯$৮৬ক৮৪ উ*ত৯ক৯*ককিককিব *তক্জকজিককিতক এক কচজিক ৪৪৩ জত তি ঠকক জ্িডককউিকজউজত সপ কতক পলককিজককসউকডিউজিকক কনক হ্রতিততি তক একক ডন হকজক ১৬৭৯৯ জজককতজভজউ$জজককউসজকউকজত কক তত ক্জউ৬ডক৬সসরকতকতজকলতিউরজিজকজনকতিশি- - ২ উপ ৯ ৩০৮ দকত১০৫ ঈপাশ তা তত 


বুঝা গেলো, এই আয়াতটি দুধপানের মেয়াদের সীমা নির্ধাণের জন্য আসেনি । বরং এর দ্বারা এটা বলা উদ্দেশ্য 
যে, যার সন্তান তথা পিতার দায়িতে দুগ্দানকারিণীর খোরপোষ ছুই বছরের গণ্তিতে আবশ্যক, এর অধিক 
না।১৯৯ 

অধিকাংশের একটি দলিল নিয়েযুক্ত আয়াতও- 145 ০৪১১ 41০) 41০৯১ ১৯৯৫ অর্থাৎ, গর্ভধারণের 
ন্যুনতম মেয়াদ হলো ছয় মাস। সুতরাং দুধ ছাড়ানোর জন্য অবশিষ্ট রইলো দুই বছর ১১ 

আবু হানিফা রহ.-এর দলিলও এই আয়াতটিই। হিদায়া গ্রন্থকার এই দলিলটি এভাবে বর্ণনা করেছেন যে, 
আল্লাহ তা'আলা এই আয়াতে দুটি জিনিসের কথা উল্লেখ করে এগুলোর মেয়াদ একটি বর্ণনা করেছেন। যার দাবি 
এই ছিলো যে, গর্ভধারণ ও দুধপান প্রত্যেকটির মেয়াদই হবে ত্রিশ মাস। যেমন, দুই খণের জন্য নির্ধারিত 
সময় । তবে গর্ভধারণের ক্ষেত্রে সময় হ্রাসকারি দলিল পাওয়া গেছে। অর্থাৎ হজরত আয়েশা রা.-এর বর্ণনা । 


03540 0 0৯৯০ ০ ১১৪ ৪০ ০4 98৫। ০০৯ ০১০৭ ৯৯৭ অর্থাৎ, গর্ভধারণ (কাল) দুই বছরের বেশি হয় 
না যদিও চরকার ছায়া পরিবর্তিত হওয়ার পরিমাণ সময়ও হোক না কেনো (ফতনহুল কাদিরে ইবারতটি আছে, 
0৮ 934 305 23199 ৬৪৪ ৮5 498 ১৯৪ 99 03০5 0০ 5১০ এ৭ ০৯৪ ওঠ ওঞ৪ 3 এ 4১ 53 
0), - এ কারণে গর্ভধারণের সর্বোচ্চ মেয়াদ দুই বছর হলো 1১৯ শাহ সাহেব রহ. বলেন, হিদায়া গ্রন্থকার 


এখানে যে জবাবটি দিয়েছেন, এটি মোটেও সামগ্রস্যশীল নয় । কেনোনা, এখানে হজরত আয়েশা রা.-এর আছর 
দ্বারা আয়াত রহিত হওয়া আবশ্যক হয়»৯৯ যা ঠিক নয়। 


সুতরাং নাসাফি রহ.-এর জবাবটি বিশুদ্ধ । তিনি বলেছেন যে, 41. এর অর্থ 5443) (৮7০ ০৯ | যেনো, 
এই আয়াতে এ কথা বর্ণনা করা উদ্দেশ্য যে, দুধপানের মেয়াদ আড়াই বছর । যেটি সাধারণত শিশুদেরকে কোলে 
রাখারও কাল 1১৭০০ এর ওপর যদি প্রশ্ন উত্থাপন করা হয় যে, ১৯১৪ 43০55 5 44। 44৯ ১০১ আয়াতে 


১»৯*এই জবাবটির জন্য দ্র. ফতহুল কাদির : ৩/৩০৯, তাকমিলায়ে কতহুল মুলহিম : ১/৫৩-৫৪, €৮০০৪ ৮১ 45 17 
সংকলক 

১৯ সূরা আহকাফ : আয্নাত-১৫, পারা-২৬। -সংকলক। 

»৯* ফাতহুল কাদির : ৩/৩৩৯ | -সংকলক । 

»** সুনানে দারাকুতনি : ৩/২২, নং-২৮০ | ২৭3, সুনানে কুবরা বায়হাকি : ৭/8৪৩, 3 ৬৪ ৮ ৩ ৩০১৯ 593৪ 
৯] | হজরত আয়েশা রা. এ আছরটি যদিও মাওকুফ ৷ তা সত্তেও কিয়াস অনুভূত না হওয়ার কারণে মারফু' পর্যায়ভুক্ত । - 
সংকলক । 

১৯৯ দ্র, হিদায়া : ফতনুল কাদিরসহ : ৩/৩০৮, কিতাবুল রিজা' ৷ -সংকলক। 

১৯৯৯ কেউ যদি এর ওপর প্রশ্ন উত্থাপন করে যে, আয়েশা রা.-এর আছর নাসেখ নয় । বরং খাসকারি । তবে এর জবাব আমরা 
এই দেবো যে, খাস করা হয় আমের মধ্যে, অথচ আয়াতে সংখ্যার উল্লেখ আছে যেটি খাসের শামিল 1 সুতরাং আছরটি রছিতকারিই 
হবে খাসকারি নয়। ফয়ঙ্ভুল বারি : ৪/২৭৮, ১১১৯] ১৬6৮-০3-০৬ ০০ ০৪ 1 সংকলক । 

১৭০০ নাসাফি রহ. এই জবাবটি আবু হানিফা রহ.-এর দিকে সম্বন্ধযুক্ত করে উল্লেখ করেছেন । দ্র. তাফসিরে হাদারিক : ৫/২৫। 
তবে ফর়ন্কুল বারিতে (৪/২৭৮) এই জবাবটি জযখশরির দিকে সম্বক্ধযুকত করা হয়েছে । তবে জমখখশরির কাশশাফে এই জবাব পাওয়া 
গেলো শা । -সংকলক। 

১০১ সুরা আহকাফ : আয়াত-১৫, পারা-২৬। -সংকলক । 


হননি শিত ৪৩ ৪তকজিউর্ত্ররঠিকপ্ডরকর কক উাজকজ উর ক্জওকুউন্ককককপররওককককড তক এজ তজএ৩৫৬৩কড$ক$ওত১৪ 


হি নিবি সির নদ ইজ তিক 55১88828858 84555558:5425425229 


-+1289 78 ৯ 4০ 1 4০৯5 পী ২৩ 4৩২০০৪১ ১ ০] ৩৪ 51৯56 4৭ 4৫৯ ০ 
তবে এতে সন্দেহ নেই যে, সংখ্যাগরিষ্ঠ আলেম এবং আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর মাজহাব 


দলিলসমূহের আলোকে নেহায়েত শক্তিশালী ও প্রধান। এজন্য ইবনে নুজায়ম রহ. বলেন, ১৭০২ 558 58৯১ ১১ 


৫১১ তথা তাদের দলিলের শক্তি অস্পষ্ট নয়। কেনোনা, ১145 ১] ৯৯ ০১৯১  ০৯৮৯-৪ 49] 90 3 আয়াতে 
পরবর্তীতে ৭০০০ ৫30) 3 ০4 শন্দাবলি এর দলিল যে, দু'বছরের পর দুধ ছাড়ানো সম্মতি ও পরামর্শের 
ওপর মওকুফ । এতে বুঝা গেলো, সম্মতি না থাকলেও দৃ'বছরের পরেও দুধপান করানো যেতে পারে। 


এর জবাব হলো, এই পরস্পর সম্মতি ও পরামর্শ, দুই বছরের মাঝে। দুই বছরের পর এর প্রয়োজনই 
নেই। বরং দুধপান না করানোই তখন নির্ধারিত। 


৪৮০ ০১৫ ০১৬ এ ৪৯ এক 
অনুচ্ছেদ-৬ : দুর্ঘপোষ্য শিশুর বিনিময় শোধ প্রসংগে মেতন পৃ. ২১৯) 


চি র্‌ 


রা রি আর্ত ৯০ ০০০৯৮ পে ২ 8 নি পপর 2৫৮2৪ ৫৫৮ 
১০ ৪৮১১ 04 &৯ 2৯৮ 05 ৮৪৩৮ ৩০১৬ ০০ 5৮ 82 735৯ ড এ 08৮ - ১1০৭ 


2252 চিজ তত ২ 82%1578-28 ৪ 4৫৫ ৃ পা 
১৮ ০৬? ১ এ কা অন 51 20 ০১৯ উ 0 15 535 এ] ০০ 2 044: এ 
( এবি 


১১৫৬। অর্থ : হাজ্জাজ আসলামি রা. নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে 
আল্লাহর রাসূল! দুধপানের হক আমার হতে কিসে আদায় করবে? জবাবে তিনি বললেন, গুররা- তথা একটি 
গোলাম কিংবা একটি বাদি। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.০ ০০৯। 1০০॥ ১১০ ১০ ০৯৬ এ এর অর্থ হলো, 
দুধপান করানোর হক। তিনি বলতে চান, যখন দুগ্ধদানকারিণীকে তুমি একটি গোলাম কিংবা বাদি দান করলে, 
তখন ভুমি তার হক আদায় করে ফেললে । 
আবৃত তুফাইল রা. হতে বর্ণনা করা হয় যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা 
৷ তখন এক মহিলা তার সামনে আসলে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারক 
বিছিয়ে দিলেন। তিনি সে চাদরের ওপর সলেন। যখন ভিনি চলে গেলেন, তখন বলা হলো যে, ভিনি নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান করিয়েছিলেন। 





** আল-বাহরুর রায়েক : ৩/২২৩, কিতাবুর রিজা'। -সংকলক । 
দরসে তির়নিষী _৩৪৫ক 


দরসে তিরমিবী-৩য় থ্ ২ ৫৩০ 
কক» ক৬ক৬৬-৬এককরিএডতকজশককিঠককজিডততক৬৪ক৯৬কডকিকজিতজ্তউল একক রক ঈিশগখতিক ১৯৮ নত4০৮০৬ক৩৩ক ৩ তিক িততরকীরলউক তলত ০ এশা তন 


অনুরূপ বর্ণনা করেছেন, ইয়াহইয়া ইবনে সায়িদ আল-কাত্তান, হাতেম ইবনে ইসমাইল ও একাধিক ব্যক্তি 
হিশাম ইবনে ওরওয়া-তার পিতা-হাজ্জাজ ইবনে হাজ্জাজ-তার পিতা-নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সূত্রে । সুফিয়ান ইবনে উয়াইনা বর্ণনা করেছেন, হিশাম ইবনে উরওয়া-তার পিতা-হাজ্জাজ ইবনে আবু হাজদাজ- 
তার পিতা সুত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে। তবে ইবনে ওয়াইনার হাদিসটি সংরক্ষিত নয় 
সহিহ হলো, তাঁদের সে বর্ণনাটি, যেটি হিশাম ইবনে ওরওয়া-তার পিতা সূত্রে বর্ণিত। হিশাম ইবনে ওরওয়ার 
উপনাম হলো, আবুল মুনজির। তিনি পেয়েছেন জাবের ইবনে আবদুল্লাহ, ইবনে উমর, ফাতেমা বিনতে মুনজির 
ইবনে জুবায়র ইবনে আওয়াম রা.কে। হিশাম ইবনে ওরওয়ার স্ত্রী ফাতেমা । 


65544 মু১এ। ৪8 পিউ এ এ 
অনুচ্ছেদ-৭ : স্থামীবিশিষ্ট যে বাদিকে আজাদ করা প্রসংগে (মতন পৃ. ২১৯) 


চা 
ঠি৮55০ ৯০ পি তে পা ুর্ব্তর 


এ, ১০ এ। ০০০০ এ] 645১ %12 285 £5 এ৫ 2 আও ২০ ১০ 701০৮ 
8৫061623455 45098 
১১৫৭। অর্থ : হজরত আয়েশা রা. বলেন, বারিরা রা.-এর স্বামী ছিলো গোলাম । নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন। ফলে তিনি নিজেকে এখতিয়ার করেছেন৷ তথা 
নিজেকে স্থায়ী হতে পৃথক করে ফেলেছেন। যদি তার স্বামী আজাদ হতো, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে এ এখতিয়ার দিতেন না। 


টি হী রী পে নিতে রেপ প ৫৪ পট শি দি রত 7৪৮ করে চিত ০৫ 
095 : এ 223০05১5০91 ০০ ৪০৯ ০০ ০৯০০9 ০৪ পি ও ১১১৯ ১৯৯ ৩ - 1০4. 
শা ৃ পু ১৮১০ রজতেত 29 4 ০৮ ৫5 ৮৫ 
,20.॥ 3431০ এ ০০০ এ ০০ ৯৯৯৪ 1১৯ ৪৪৯ 035 
১১৫৮। অর্থ : হজরত আয়েশা রা. বলেন, বারিরা রা.-এর স্বামী ছিলো আজাদ । তাই রাসূলুল্লাহ সাল্পাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে এখতিয়ার দিয়েছিলেন । 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি ০.০ ০৯৯১। 

অনুরূপ বর্ণনা করেছেন, হিশাম-তার পিতা-আয়েশা রা, সূত্রে। তিনি বলেছেন, বারিরা রা.-এর স্বামী ছিলো 
গোলাম ! আর ইকরামা ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি বারিরা রা.-এর স্বামীকে 
দেখেছি, সে ছিলো গোলাম । তাকে বলা হতো মুগিস। 

অনুরূপ বর্ণিত আছে ইবনে উমর রা. হতে । অনেক আলেমের মতে এর ওপর আমল অব্যাহত। তারা 
বলেছেন, যখন কোনো বাদি স্বাধীন ব্যক্তির অধীনে (বিয়েতে) থাকে, অতঃপর তাকে আজাদ করে দেয়া হয়, 
তখন এ বাদীর কোন ইখতিয়ার থাকে না। তার ইখতিয়ার হবে শুধু তখন যখন গোলামের অধীনে থাকার পর 
তাকে আজাদ করে দেওয়া হয় । এটি ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটিই। 

আ*মাশ-ইবরাহিম-আসওয়াদ-আয়েশা রা. সূত্রে একাধিক বর্ণনাকারি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, 
টির রাস রা রনিনিনিরউলন রানি পারিনা হনসা 

] 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫৩১ 


কতক এককু্ককর একনজর কডঞতককরকিজজ্রাবীতওকজকককজঝকজগ করত তক 
শঙ্গটসঠীগতস্কতণ্করককতজতবকন্কজতওও এরর ঠক ককরজইরচওকবীকককরারীরীককক্রএজঞকতঠউএঞককক্নকগকতচখককজ্জকএএক এক উজডকতকক কক কবজ কন জকজনীএনক্কীককলরকাড লজ্জিত কক চক রত কর কবর ককএ০কক গত ৪৪ $ কপ কক ওক এডি এজ 


আবু আওয়ানা এ হাদিসটি বর্ণনা করেছেন আ'মাশ-ইবরাহিম-আসওয়াদ-আয়েশা রা. সুত্রে বারিরার 
ঘটনায় । আসওয়াদ বলেন, তার স্বামী ছিলো আজাদ ৷ তাবেয়ি ও তৎপরবর্তী অনেক আলেমের মতে, এর ওপর 
আমল অব্যাহত । সুফিয়ান সাওরি ও কুফাবাসীর মত এটিই। 
লি পি লি চি লী ররপা্তি ৮ ল্ঠর এ টি ০৯ প ঃ লি ০29৮$2৮4 ৮৩০2৭ রি 
৩৪ ০০ 45955 ০০ 535 5০১5 89 তো ৩৮১৯৭ (৯5৮০ ৯ এ৯ ৩56৭ 


শত রস 
5৫0৮ প তু র্প নি ৫ ও ৬ ০ 


পান, ৮ দি £ ৮১ (৯০ যার রড হেব বি ৫2৪০৪ রি 
25১৭ ৮ 25 ও এ! 385 ৪০1 ৫8 ৮৯৬৭ ত৯০২৬৭ সি 05 58 53 ৩: ০০৪ 
পল পতি লা ০৭৫ এ রে টিচার রি এনে দর ৮5. , হি 
05০ 2৪ +3৩১৭ ২০৪০৪ 4৭ ৪৪ ০৯৭ 4০০ 5 এস 55 
১১৫৯। অর্থ : আব্বাস রা. হতে বর্ণিত যে, বারিরা রা.-এর স্বামী ছিলো বনু মুগিরার একজন কৃষ্ণাঙ্গ 
গোলাম, যেদিন বারিরাকে আজাদ করা হয়। আল্লাহর কসম, সে যেনো আমার সামনে আছে। মদিনার রাস্ত 
গুলোতে এবং বিভিন্ন কিনারায় ঘ্ুরাফেরা করছিলো, আর তার চোখের অশ্রু তার দীড়ির ওপর প্রবাহিত হচ্ছিলো, 

সে চাইছিলো বারিরাকে তার নিকট থাকার জন্য রাজি করাতে, কিন্তু সে সম্মত হয়নি । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯... ০১২1 
সায়িদ ইবনে আবু আরূবা হলেন, সায়িদ ইবনে মাহরান। তার উপনাম হলো, আবুন নজর । 
দরসে তিরমিযী 


বাদিকে মুক্ত করার সময় যদি তার স্বামী গোলাম থাকে তাহলে সর্বসম্মতিক্রমে বাদির এখতিয়ার আছে, সে 
স্বামীকে এখতিয়ার করতে চাইলে তা করতে পারে, আর ছেড়ে দিতে চাইলে ছাড়তে পারে । এই এখতিয়ারকে 
বলে খিয়ারে ইতক। 


যদি বাদির স্বামী মুক্ত হয়, তাহলে বাঁদির খিয়ারে ইতক হবে কিনা, এ বিষয়ে মতপার্থক্য আছে। 
হানাফিদের মতে, তখনও তার এই এখতিয়ার আছেঁ।১৭০৩ 

অথচ ইমামত্রয় তখন এই এখতিয়ারের পক্ষে না 1১৭০৪ 

হানাফিদের দলিল হজরত বারিরা রা.-এর আজাদের ঘটনা, 


401 ৭১০ ১০১৯৬1০৯4৬০ এ কও 55858 053 04 এআ ০ এ ক 283০ ৩০ ১৬৭ ০০ 
১০৫০, 43৮০ 40 ৩0১০ 


হজরত আয়েশা রা. বলেন, বারিরার স্বামী ছিলো আজাদ । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে এখতিয়ার দিয়েছেন ।' 





»** তাষ্উস, ইবনে সিরিন, মুজাহিদ, ইবরাহিম নাখরি, হাম্মাদ এবং সুফিয়ান সাওরি রহ.-এর মাজহাবও এটাই । দ্র, আজা- 
মুগনি :৬/৬৫৯, ৯ 4 ১৬০ ৯95 35 ৭1 9০ ৮159 ০৪35 1 -সংকলক । 


৭ হজরত আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্মাস রা.. সায়িদ ইবনে সুসাইয়িব, হাসান ৰসরি, আতা, সুলায়মান 
ইবনে ইয়াসার, আবু কিলাবা, ইবনে আবু লায়লা, আওজায়ি এবং ইমাম ইসহাক রহ.ও-এর এটাই মান্জহাব । সূত্র এ । -সকেলক। 


এ হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিবী এ অনুচ্ছেদে, আবু দাউদ তার সুনানে (১/৩০৪ 05 5:১4 ০৪৩ 53১৬ ৮৪৩৩ 
1৯ * নাসায়ি তার সুনানে (১/৩৬৬, ২৪১০ ১৯০1০ 5555] 5535) 1 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ৫৩২... 45500৮৮ল টিনের 


ট্রাযার্রর্রু রা রার্র্রর্হা তা কের ০7422 


আয়েশা রা. সুত্রে এভাবে বর্ণিত হয়েছে, 
১0358 ০1 4০ এ ভাত 40 ০১৯০ ২৯৯৪ ১০ ৩০ 49 ৯) 2৯১ 50 35 ০৩ 
১৯১১১১০1৯05 53 ৭৬4 

'তিনি বলেন, বারিরার স্বামী ছিলো গোলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
এখতিয়ার দিয়েছেন, ফলে সে নিজেকে এখতিয়ার করেছে। যদি তার স্বামী স্থাধীন হতো, তবে তিনি তাকে 
এখতিয়ার দিতেন না।' 

এর জবাব হলো, ১৯১৯১ 1 005 9) বাক্যটি হাদিসের অংশ নয়। বরং ওরওয়ার উক্তি। এজন্য 
নাসায়ির বর্ণনায় এর সুস্পষ্ট বর্ণনাও আছে।১০” আর এই উক্তিটি তার ইজতিহাদের মর্যাদা রাখে। যা অন্য 
মুজতাহিদের মুকাবিলায় দলিল নয়। 

অবশিষ্ট রইলো, বারিরার স্থায়ী গোলাম সংক্রান্ত সুস্পষ্ট বর্ণনা । সেটির সংগে আয়েশা রা.-এর এই সূত্রের 
বর্ণনাটির সংগে বিরোধ আছে যেটি হানাফিদের দলিল । এবার হয়, এই দুটিতে প্রাধান্যের পদ্ধতি অবলম্বন করা 
হবে, কিংবা সামগ্স্য বিধানের পদ্ধতি ধরা হবে। 

প্রাধান্যের পদ্ধতি যদি অবলম্বন করা হয়, তাহলে আসওয়াদের বর্ণনা প্রধান। যার তাত্বিক বিশ্লেষণ আল্লামা 
ইবনুল কাইয়িম রহ.-এর বর্ণনা অনুযায়ি নিম্েযুক্ত- এই ঘটনাটি হজরত আয়েশা রা. হতে তিনজন বর্ণনাকারি 
বর্ণনা করেছেন, আসওয়াদ, ওরওয়া এবং কাসেম ইবনে মুহাম্মদ রহ. | তার মধ্যে ওরওয়া হতে দুটি পরস্পর 
বিরোধী হাদিস বর্ণিত আছে, ১. বারিরার স্বামী স্বাধীন হওয়ার, ২. তার গোলাম হওয়ার১৭০৮, কাসেম ইবনে 
মুহাম্মদ হতে দুটি বর্ণনা বর্ণিত আছে, ১. স্বাধীন হওয়ার১৭০৯ অথচ আরেকটি বর্ণনা হলো, স্বাধীন কিংবা গোলাম 
হওয়ার ব্যাপারে সন্দেহ।১৭১০ এই দুটির তুলনায় আসওয়াদের বর্ণনায় কোনো বিরোধ নেই । বরং এতে বারিরার 
স্বামী শুধু মুক্ত-স্বাধীন হওয়ার উল্লেখ আছে।১ সুতরাং আসওয়াদের মুক্ত-স্বাধীন হওয়া সংক্রান্ত বর্ণনাটি 
প্রধান ।১৭১২ তাছাড়া আসওয়াদের বর্ণনা অতিরিক্ত বিষয় প্রমাণকারি হওয়ার ফলেও প্রাধান্য উপযোগী ৷ আর যদি 
সামগ্রস্য বিধানের পদ্ধতি অবলম্বন করা হয়, তবে আল্লামা আইনি রহ. বলেন যে, বর্ণনাকারিদের এমন দু'টি 
গুণের ক্ষেত্রে বর্ণনা আছে- যা একই সময়ে একত্রিত হতে পারে না। অর্থাৎ, স্থাধীন হওয়া ও গোলাম হওয়া 





১২০* সুনানে নাসায়িতে নিয্নেযুক্ত শব্দ এসেছে- 'ওরওয়া বলেন, যদি সে স্বাধীন হতো, তবে বারিরা রা.কে রাসূলুল্লাহ সাক্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিতেন না ।' দ্র, (২/১০৬, 4১০5 ৯১39 ০ 2431 ০৩৯ ১৪ 5১০ 35 )1 সংকলক । 

১৭০৭ ওরওয়া রহ.-এর এই বর্ণনা তালাশ করে পাওয়া গেলো না। -সংকলক। 

১৭০৮ দ্র. সৃহিহ মুসলিম : ১/৪৯৪, 2০1 ১] ০3 9 052 ৮০৩ ০০৯] 5305 1 সংকলক । 

১৭০৯ এই বর্ণনাটিও পাওয়া গেলো না। অবশ্য কাসেম ইবনে মুহাম্মদের বর্ণনা পাওয়া গেছে। তাতে বারিরা রা.-এর স্থামী 
গোলাম বলে উল্লেখ আছে । দ্র. সুনানে আবু দাউদ : ১/৩০৪, ১১০ 5 ১৯ ০ ৬৯১ সদ এ সপআ। কও ০০৪ ০১০৯৪ আও 17 
সংকলক । 

১৭১০ সহিহ মুসলিম : ১/৪৯৪ । -সংকলক । 

১৭১১ এই বর্ণনাটি তিরমিষীর এ অনুচ্ছেদ ব্যতীতও সুনানে আবু দাউদে (১/৩০৪,1-)৯ 25 ৬ ১ ০৯)। 

১৭১১ ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা বজলুল মাজহুদ (১০/৩৬২, ২0 4১৮৭] ৬ ৮৩ | হতে আল-হুদা-ইবনুল কাইয়িমের বরাতে 
গৃহীত) । -সংকলক । 


ঠতততহঠতউতঠ্জজতিতিউডততনচিতকতগক্রসিততিবলকক৯তিকতরি ১ করলজজ রও কউড্কক+ককঠকনক ৬৩৮৬ ৮$ককবডকরও 


১১৫৫ ২৩৮০ কির সিতঠিজ তত তউকাকউরউতিত৬ত৩ ৮৭ ৪৯ উড উজভজউ জজ জর ০৮৪৬৫ ক কতক জা তর উ৬ ৩৬ ৪৯৮৬ ০৪৯৩ ০৩০০০০৪৬ক৩ ৪৪৬৬ ৪৮৮৮২০০১০৪৮ ০ক৪১৪ ২০০০১১৭০০০১ ০০ 


স্বামী স্বাধীন ছিলেন, এর আগে ছিলেন গোলাম 1১৭১৩ 

আইনি রহ.-এর বক্তব্যের সমর্থন এই বর্ণনা দ্বারা হয় যেটি হাফেজ রহ. আল ইসাবাতে মুগিসের জীবনীর 
অধীনে উল্লেখ করেছেন। তাতে নিয়েযুক্ত বাক্য এসেছে। ০1৯...) ৯ ১১৪ ০৪5৭ 053 ৬5 ৬৯১) ৯৭ 
২1১১ 430০ এ ৬.০ এ ১৭১৪ 

'তার স্বামীর নাম ছিলো মুগিস। তিনি ছিলেন আজাদকৃত গোলাম । তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বারিরা রা.কে এখতিয়ার দিয়েছিলেন ।' 


এই বর্ণনায় সুস্পষ্ট ভাষায় মাওলা বা আজাদকৃত গোলাম এসেছে। যেটি স্বাধীন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় । 
এটা সম্ভব যেসব বর্ণনায় আব্দ বা গোলাম এসেছে সেটি আজাদকৃত দাসের অর্থে হতে পারে। সুতরাং 
বর্ণনাগুলোতে কোনো বিরোধ রইলো না। হানাফিদের মাজহাবের ওপর কোনো প্রশ্ন থাকলো না। 

প্রশ্ন : বলা যায় যে, গোলাম হওয়ার বর্ণনাটি এ অনুচ্ছেদে বর্ণিত ইবনে আব্বাস রা.-এর বর্ণনা ছারা 
সমর্থিত। 2৮-৪4-৫০৫৪ 5৯৮৭ তা ১৯৭ 95 ৩৩ 5৪৪ 6১99 

জবাব : ইবনে আব্বাস রা. আজাদ হওয়ার কথা জানতেন না এবং তার বর্ণনা হজরত আয়েশা রা.-এর 
বর্ণনার প্রতিদ্বন্বিতা করতে পারে না। কেনোনা, তিনি বারিরাকে মুক্তকারিণী এবং লেনদেনের সংগে জড়িত 
ছিলেন। 

'আর যদি এটা দলিল হয়ে যায় যে, মুগিস রা. হজরত বারিরা রা.-এর আজাদির সময় গোলাম ছিলেন, তবুও 
এর ফলে হানাফিদের মত প্রন হয় না। কেনোনা, তখন হানাফিদের মাজহাব কিয়াস ছারা প্রমাণিত হবে । সেটি 
এভাবে যে, হজরত বারিরা রা.কে এখতিয়ার দেওয়ার কারণ ছিলো, বিয়ের সময় তীর মর্জি আকদে ক্রিয়াশীল 
ছিলো না। বরং মনিবের মর্জিতে বিয়ে হয়েছিলো । আজাদির সময় তাকে নিজ মর্জি ব্যবহার করার অধিকার 
দেওয়া হয়েছিলো । আর এই কারণটি তখন পাওয়া যায়, যখন তীর স্বামী আজাদ হবে । 


053 


03198 490 ০0 পপ 
অনুচ্ছেদ-৮ ; স্ত্রী যার সন্তানও তার প্রসংগে (মতন পৃ. ২১৯) 
এসি] ১৯৬ ০৪আ) খুঞ। 0 5495 এ| এ 1 855) পুত 08558 নী ৩০ -115. 


১১৬০। অর্থ : হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিছানার 
মালিক বাচ্চার মালিক হবে । আর ব্যভিচারীর জন্য আছে পাথর । 





১৭১০ 


ওপরযুক্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : ২০/২৬৭, ৬৯ ০৬৩ 2৬৩) 9১৩ ৮৪ 59১] 445 ॥ - 
সংকলক । 


ইবনে হাজার রহ. আসওয়াদের বর্ণনায় ইমোম তিরমিহী রহ. সূত্রে বর্ণনা করেছেন। (তবে সুনামে তিরমিষীতে এই বর্ণনাটি 
আহকার পেলো না) । দ্র”. আল-ইসাবা : ৩/৪৫২, নং-৮১৭২। সংকলক । 


িিরান্যারাযরারারা টের জাবযা রন 


তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর, উসমান, আয়েশা, আবু উমামা, আমর ইবনে খারিজা, আবদুল্লাহ 
ইবনে আমর, বারা ইবনে আজেব ও জায়দ ইবনে আরকাম রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ০.০ ০১ 
সাহাবা আলেমগণের মতে, এর ওপর আমল চলছে। 
এটি বর্ণনা করেছেন, জুহরি সায়িদ ইবনুল মুসাইয়িব এবং আবু সালামা আবু হুরায়রা রা. হতে। 
দরসে তিরমিযী 


১]১ ০৭১] আঠা ০০১4০ এ ৬৮০ এএ 0১০ পভ 2 0৩ 45 আআ তাও ৪৮০৯ কম ৩৯ 
১৭৯৫ ] 


এই হাদিসটি জাওয়ামিউল কালিমের শামিল। অর্থাৎ, কথা কম, অর্থ অনেক ব্যাপক। গখ্যাগরিষ্ঠ 
মুহাদ্দিসের মতে এটি মুতাওয়াতির১৭৯। এই বর্ণনাটি বিশের অধিক সাহাবি হতে বর্ণিত আছে।১১; এই বর্ণনায় 





১৭৯ শিশু, বিছানার দিকে সমন্ধযুক্ত হবে স্বাতী বা মনিবের) ব্যভিচারীর জন্য আছে পাথর । -সংকলক। 

১২* জালালুদ্দিন সুযুতি রহ. এ হাদিসটিকে সুতাওয়াতির হাদিসমূহের মধ্যে গণ্য করেছেন। দ্র. তাকমিলায়ে ফতহুল মুলহিম : 
১/৮৩, 6৮০৬০ এ আঠা ০৪এ। 3০ ০৬০] ০৯305, তাকমিলায়ে শরহুল মুহাজ্জাব-আল-সুতিঈ রহ. সূত্রে । (১৬/৪০০)। 

ইবনে আবদুল বার রহ. বলেন (94 ১০ ১১ হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আসাহ হাদিসের 
একটি । বিশের অধিক সাহাবি হতে এটি বর্ণিত হয়েছে । উমদাতুল কারি : ২৩/২৫১, চা ০১80 ১১ ৯৩ 5০০ 55557 
ফতহুল বারি-হাফেজ ইবনে হাজার : ১২/৩৯। -সংকলক। 

১৭১৭ বর্ণনাকারি সাহাবায়ে কেরাম এবং তাঁদের বর্ণনার সংক্ষি্ চিত্র নিষ্তেযুক্ত- ১. হজরত উমর ফারুক রা.-এর হাদিস, 
মুসনাদে আহমদ : ১/২৫, মুসনাদে উমর রা. । ২. হজরত উসমান গনি রা.-এর বর্ণনা, মুসনাদে আহমদ : ১/৫৯, ৬৫, ১০৪, 
মুসনাদে উসমান রা. ৷ ৩. হজরত আয়েশা রা.-এর বর্ণনা, বোখারি : ১/২৭৬, 4১৬৬] ৯৮০ ৯ সন ৮0518. হজরত 
আবু উমামা বাহেলি রা.-এর বর্ণনা, মুসনাদে আহমদ : ৫/২৬৭, মুসনাদে আবু উমামা রা. ৷ ৫. হজরত আবু হুরায়রা রা.-এর বর্ণনা, 
তিরমিধীর এ অনুচ্ছেদের হাদিস। ৬. হজরত আমর ইবনে খারিজা রা.-এর বর্ণনা, সুনানে ইবনে মাজাহ : ১৯৪, ৩১১) 44৬৪ 
২019 ৯৪ 8 ৭3) ৭. হজরত আবদুল্লাহ্‌ ইবনে ভুবায়র রা.-এর বর্ণনা, সুনানে নাসায়ি : ২/১১০, ১] ৮০৪ ১০০৪ 455 
05 3১।। ৮. হজরত আলি রা.-এর বর্ণনা, মুসনাদে আহমদ ও মুসনাদে বাজ্জার। ৯. হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর 
বর্ণনা, সুসনাদে বাজ্ছার। ১০. হজরত মুয়াবিয়া রা.-এর বর্ণনা, মুসনাদে আৰু ইয়ালা। ১১. হজরত আবদুন্তাহ ইবনে আব্বাস রা.-এর 
বর্ণনা, মু'জামে তাবারানি। ১২. হজরত বারা ইবনে আজেব রা.-এর বর্ণনা, মু'জামে তাবারানি। ১৩- হজরত জায়দ ইবনে আরকাম 
রা.-এর বর্ণনা, মু'জামে তাবারানি। ১৪. হজরত উবাদা ইবনে সামেত রা.-এর বর্ণনা, মু'জামে তাবারানি ও মুসনাদে আহমদ । ১৫. 
হজরত আবু মাসউদ রা.-এর বর্ণনা, মু'জামে তাবারানি। ১৬. হজরত ওয়াসিলা ইবনে আসকা' রা.-এর বর্ণনা, মু'জামে তাবারানি। 
১৭. হজরত আবু ওয়াইল রা.-এর বর্ণনা, মু"জামে তাবারামি। ওপরযুক্ত বরাতগুলোতে ৮নং হতে ১৭নং পর্যন্ত মোট ১০টি বর্ণনার 
জন্য দ্র. মাজমাউজ জাওয়াইদ : ৫/১৩-১৫, ০8১8] 1১) ৮১৩ ১৬৬ 59৩5 ১৮, হজরত আবদুল্লাহ ইবনে আমর রা.-এর বর্ণনা, 


সুনানে আবু দাউদ : ১/৩১০, ০১%1)80 ১) ১৩ ১০০ ৮551 ১৯. হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর বর্ণনা, সুনান 
নাসায়িতে এই বর্ণনাটি ইবনে মাসউদের সুস্পষ্ট বর্ণনা ব্যতীত এসেছে। অবশ্য আল্লামা আইমি রহ.-এর বর্ণনার জন্য লাসায়িরই 
বরাত দিয়েছেন । ২০. হজরত সাদ ইবনে আবু ওয়াকাস রা.-এর বর্ণনা, মুসনাদে বাজ্জার । ২১. হজরত হুসাইন ইবনে আলি রা.-এর 
রেওয়ায়া, মু'জামে তাবারানি। সর্বশেষ দুটি বর্ণনায় হাদিসের শুধু প্রথম বাক্যটি বর্ণিত আছে। দ্র. মাজমাউজ জাওয়াইদ : ৫/১৩, 
১৫1 -সংকলক । 


ই উরি নি ভুলি হত বদ হি52558515422 04484 


১৯৯ দ্বারা কি উদ্দেশ্য? অনেকে বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য বঞ্চনা । অর্থাৎ, যে সন্তানের দাবি করছে, সে সন্তান 


হতে বঞ্জিত থাকা । আর অনেকে বলেছেন ১৯» দ্বারা উদ্দেশ্য প্রস্তরাঘাতে হত্যা করা । ইবনে হাজার রহ. প্রথম 
অর্থটিকে প্রধান সাব্যস্ত করেছেন 1১৭১৮ 


আহকার আরজ করছে যে, যদিও হাদিসের পূর্বাপর হতে প্রথম অর্থ প্রধান মনে হয়, কিন্তু প্রস্তরাঘাতের 
অর্থের দিকে ইঙ্গিত করা উদ্দেশ্য ৷ ভাষা পণ্ডিতদের কথাবার্তায় এ ধরনের প্রচুর ব্যবহার পাওয়া যায়। 
তারপর হানাফিদের মতে ফেরাশ তিন প্রকার। 


১. শক্তিশালী ফেরাশ। অর্থাৎ, বিবাহিতার ফেরাশ। যাতে দাবি ব্যতীতই বংশ প্রমাণিত হয়ে যায় এবং 
অস্বীকৃতির ফলে তা বাতিল হয়ে যায় । তবে যদি স্থামী লেআন করে, তাহলে ব্যতিক্রম । 

২. মধ্যম ধরনের ফেরাশ। উম্মে ওয়ালাদ । এর দ্বিতীয় বাচ্চা হতে দাবি ব্যতীত বংশ প্রমাণিত হয়ে যায়। 
অর্থাৎ, যুনিবের নিরবতা বংশ দলিল হওয়ার জন্য যথেষ্ট । অবশ্য বংশ অন্বীকার করলে তা বাতিল হয়ে যায়। 
লি“আনের প্রয়োজন হয় না! 

৩. জয়িফ ফেরাশ। তথা সাধারণ বাদিদের ফেরাশ। যাতে বংশ প্রমাণিত হওয়ার জন্য দাবি আবশ্যক । 
অবশ্য মুনিবের ওপর দিয়ানত হিসেবে বংশের দাবি করা আবশ্যক 1১৭১৯ 

এ অনুচ্ছেদের হাদিসের ভিত্তিতে হানাফি গ্রস্থরাজিতে লিপিবদ্ধ আছে যে, স্বামী যদি মাশরিকে থাকে আর স্ত্রী 
মাগরিবে, তখন যদি স্ত্রীর সন্তান হয়ে যায়, তবুও বংশ প্রমাণিত হয়ে যায়। চাই কয়েক বছর পর্যন্ত সাক্ষাত না 
হওয়া প্রমাণিত হোক না কেনো । কেনোনা, এটি শক্তিশালী ফেরাশ 1১৭২০ বস্তুত সন্তান হয় ফেরাশের জন্য । 

প্রশ্ন : শাফেয়ি মতাবলমবী প্রমুখ এর ওপর এই প্রশ্ন করেছেন যে, এই বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক এবং 
হাদিসের শব্দাবলির ওপর অস্বাভাবিক জড়তা সৃষ্টির নামাস্তর ।১৭২১ 

জবাব : শাহ সাহেব জবাবে বলেছেন, এই মাসআলাটি যৌক্তিক । কেনোনা, যদি এই বাচ্চা বাস্তবে স্বায়ীর 
না হয়, তাহলে স্বামীর ওপর লি“আন করা ওয়াজিব এবং লি“আন পরিত্যাগ করা হারাম । যখন স্বয়ং স্বামী এই 
ওয়াজিবের ওপর আমল করছে না, সেহেতু এটা এর নিদর্শন যে, উভয়ের মাঝে কোনো সাক্ষাত ঘটেছে১৭২২ এবং 
এ সাক্ষাতও সম্ভব ৷ চাই কারামতের ভিত্তিতেই হোক না কেনো। 





১৭১৮ ফতছুল বারি : ১২/৩৬-৩৭, (১4) ২১ ৮৪ ৪০৬০ ১8] শ১৩৪। স্সংকবক। 
১৭১৯ দ্র, ফয়জুল বারি : ৩/১৮৯, ২১2৯ ০ ৬১৭ ০6 582) ৬১৩5 । "সংকলক । 
৭” আল-বাহরুর রায়েক : ৪/১৫৫, ০৫ ৯১ ০ সংকলক । 


১৭২১ ফতহুল বারি : ১২৩৫, ০৪ 1 4১ ৩ 4১০১৪] ৮৯৩5 শরহে নবৰি : ১/৪৭০, ১55 ১০৯38 ২৯৪ 23 
6১০১] । -সহকলক। 


১ ফয়জুল বারি : ৩/১৮৯-১৯০। তাতে আছে, তৰে শাফেয়িগণ বিছানা তথা স্ত্রী প্রমাণিত হওয়ার পর সহবাসের সন্ভাবনাকেও 
শর্ত করেছেন। (হানাফিদের মতে এটি শর্ত নয়, বরং বিছানা ৰা স্ত্রী প্রমাণিত হলেই চলবে)। তারপর সহবাসের সন্তাবনার শর্তারোপ 
দ্বারা কি হবে? কারণ, হতে পারে তারা দু'জন কোনো একস্থানে একত্রিত হয়েছে। তারপর স্থায়ী ভার সাথে সংগম করেনি । অথচ এই 
সময়ে তার থেকে সন্তান ভূমিষ্ট হয়েছে। কিংবা তার সংগে সংগম করেছে, কিন্তু তার দ্বারা সে অস্তঃসত্বা হয়নি এবং সে মহিলা 
ব্যভিচার করেছে। নাউজ্জুবিল্লাহ! এবং এ হতেই সে তন্ধঃসত্ত্া হয়ে পড়েছে। এ ধরনের সস্ভাবনা কখনও বন্ধ হবে না। যলিও এসৰ 
সন্তাবনা কোনোটি শক্তিশালী এবং কোনোটি জয়িফ | সুতরাং বার ওপর বংশের বিষয়টি নির্ভর করে সেটি হলো, বিছানা তথা সত্রীতৃ। 
বিচারকের ওপরে মানুষের গোপন বিষয়ে গোয়েন্দা তথ্য নেওয়ার দায়িত্ব নেই। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ৫৩৬ 


২৯১০০০৩৪৯৩৬ ৯০০৯৮৯৪৪৪৩৪৪৯০৯৭ ৪০৯৪৩৯৪০৭৯৪ ৯৯১০০৮৪ক৪২৯৪৮০৪ ০৪ ৪৯ ৪৪৯৯উড৬৯৩৪ কত ১৩৪৯৯ ৪ক ৯৯ জর এ ককটিত তক ৪৯ কিক ক্চককিউকর ৪৯ কল লকিকক উর কজ ভব গত উভজতজিতডতইসতজিজতততকর দলতত৯৪তরজকইিক তক ত্কবত্রিকপতিক ৮৬০০৯ ০৬ সিউজিতজিততজসসত তিনশত 


তারপর আমাদের যুগে যেহেতু দ্রুতগামী যানবাহন আবিষ্কার হয়েছে, সেহেতু এতে বেশি অযৌক্তিকতাও 
অবশিষ্ট থাকে না। 


আর এ অনুচ্ছেদের হাদিসের শব্দাবলির প্রতি সৃন্্ দৃষ্টিতে দেখা যায়, তাহলে হানাফি মাজহাবের শক্তির 


আন্দাজ হয়৷ কেনোনা, 1) ১৪) ২১) এরপর ১৯৯ ১১৮] বাক্যের সংযোগ এদিকে ইঙ্গিত করছে যে, হাদিস 
সে পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে, যখন বাহ্যিক অবস্থায় ব্যভিচারে লিগ্ততা পরিলক্ষিত হয় । কেনোনা, তখনও 
সন্তানের সম্বন্ধ হবে ফেরাশেরই দিকে । এতে স্পষ্ট হয়ে গেলো যে, বিষয়টি ফেরাশের সংগে ঘূর্ণায়মান, বাস্তবে 


অন্তঃসত্ত্বা হওয়ার সংগে নয় । কেনোনা, অন্তঃসত্ত্া হওয়ার বিষয়টি গোপনই । এটা সম্পর্কে নিশ্চিত ও সুদৃঢ় জ্ঞান 
কাভ করার কোনো পথ নেই। 


মূল কথা হলো, শরিয়ত চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করেছে বংশ প্রমাণের বিষয়ে । যথাসম্ভব বংশ 
দলিল করার চেষ্টা করেছে। এর হিকমত হলো, বংশ প্রমাণিত না হলে একজন মানুষের জীবন তার কোনো 
অপরাধ ব্যতীত ধ্বংস হয়ে যায় । দিও শরিয়ত স্বীয় আহকামে জারজ সম্ভানের সংগে বিশেষ আচরণ করে না। 
এটা মানুষের স্বাভাবিক প্রবণতা যে, সমাজে জারজ সন্তানদেরকে এমন স্থান দেওয়ার জন্য প্রস্তুত হয় না, যেটি 
বংশ প্রমাণিত একজন মানুষের জন্য যেমনটি হয়ে থাকে । 


আর বাস্তবে বংশ প্রমাণ এমন একটি বিষয়, যার তাত্বিক নিশ্চিত জ্ঞান মা ব্যতীত আর কারো হতে পারে না। 
এমনকি বাবারও নয়। এজন্য এই মাসআলাটিকে বাহ্যিক আলামত তথা ফেরাশের ওপর নির্ভরশীল রাখা 
হয়েছে। সুতরাং যেখানে ফেরাশ পাওয়া যাবে, সেখানে বংশ প্রমাণিত হবে । তবে শর্ত হলো, কোনো যৌক্তিক 
অসন্তাব্যতা আছে, না শরয়ি নিষেধ । এজন্য শিশুর জীবন যথার্থ করার জন্য তার বংশ সাব্যস্ত করা আবশ্যক এবং 
লি'আনের সুরতে স্বামীর হকের প্রতিও দৃষ্টি রাখা হয়। 


৯5 ৪5 এ৪ ০৩ ৪১ 2 এ তি 
অনুচ্ছেদ-৯ : কোনো পুরুষ কোনো মহিলা দেখে পছন্দ হলে (মতন পৃ. ২১৯) 


& ০০০ পাতি ই করা তত্র ত%৭ - ৫ ৬ রা নিলে ৮ রি রর 
১০৪৬ 553) ৬৮০ ০৯১৬ 9১913 ৮১৭ 3৪০ এএ। এল তি ও £ এ] ১১০ 0 ১৯৯৯ 02- ৬ 
পর শি ৯5৮০: ২ 2০৫ পল পে এ ৮০৫ ৯ ০৫শ৫ 2 দি ৩ পঁ পাপা পা পারা পর পা 
রা ক রি ৯ 21 ] 1১৪ পরার ৪ ৮ ৩ রি ঞ্গ এ র্‌ ক 211৫ ভি রি রর 
০১৬ 4৩০৩ ৪০৭,০০৭ 5191 ১০৯১ 5১১০ 25 ০ ৩] 131 9920 ৩ এএ১ ৩৯৬ ৯০ 
৮৬ 


১১৬১ । অর্থ : জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 
এক মহিলাকে দেখলেন । ফলে তিনি হজরত জায়নাব রা.-এর নিকট প্রবেশ করে তার হাজত পূর্ণ করলেন 
(সংগম করলেন) এবং বেরিয়ে এলেন। আর বললেন, যখন কোনো মহিলা সামনে আসে তখন সে শয়তানরূপে 
সামনে আসে । সুতরাং যখন তোমাদের কেউ কোনো মহিলা দেখে, তার নিকট তাকে ভালো লাগে তবে সে 
যেনো তার স্ত্রীর নিকট গমন করে । কেনোনা, তার সংগে তাই সেম্তোগ উপকরণ) আছে যা সে মহিলার সংগে 


আছে। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
'তিরমিধী রহ. বলেছেন, হজরত ইবনে মাসউদ রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, জাবের ্বা.-এর হাদিসটি ০৪) ০০৯৯৯ ০৯৯1 
২ হিশাম আবু আবদুল্লাহ হলেন, দাস্তা তাওয়াঈর সাথি । তার নাম হচ্ছে, হিশাম ইবনে সামবার তার । 


০০০০৭ 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ২ ৫৩৭ 


কহছীজগকিক্কতককবকজীতজরত ককরজ্তটির চিঠি তররজিকিকননীতিও ব কক ক$ক গরককতিউরীউিস কম ব্নীক ক্র ত্রীকরীককজ্রান্উকিকককররাজকঞক কক ৪৬ রড ৪৪ক ওক এ৮৯৩রতর০৯৬৪কক৪ ডক কক ররর ঠডরর৬৬এরকক্কককরকওউররবাকরাকর্করিউতকিতঞ্টিএেরেকক্রকজ্বচএ্ঠরাজজকরওএজও ডক চকব্তলকঝাততককএ্রকক্কক্ক৪ 


০ ০০ 5৬৬ ০8 ৮৬ এ ্্ 
অনুচ্ছেদ-১০ : ত্র ওপর স্বামীর অধিকার প্রসংগে (মতন পৃ. ২১৯) 


০9751175256, ০ এগ ০০০ উর ৩৫: ১৮৮ 4.৩: শী 


৯59 ২৯০০ ৩৪০ ০১ 


১১৬২। অর্থ : আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 
গউকে যদি কারো জন্য সেজদা করার নির্দেশ দিতাম, তবে অবশ্যই স্ত্রীকে তার স্বাধ়ীকে সেজদা করার জন্য 


বর্দেশ দিতাম । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত মু'আজ ইবনে জাবাল, সুরাকা ইবনে মালেক ইবনে জুশুম, আয়েশা, ইবনে 
সাববাস, আবদুল্লাহ ইবনে আবু আওফা, তাল্ক ইবনে আলি, উম্মে সালামা, আনাস ও ইবনে উমর রা. হতে এ 
সনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি এই সূত্রে ₹3)০ ১৯০১1 
তথা মুহাম্মদ ইবনে আমর-আবু সালামা-আবু হুরায়রা রা. সুত্রে । 
৩25 55 (25815 05 3435 ঞ ৪৮০ হি এড উড ৮ ০০7 ৮) 
০০ 54৫33381847 


১১৬৩। অর্থ : তাল্‌ক ইবনে আলি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 
কোনো স্বামী তার স্ত্রীকে তার হাজতের (সহবাসের) জন্য ডাকে তখন সে যেনো অবশ্যই তার ডাকে সাড়া দেয়, 
ঘদিও সে চুলার নিকটেই থাকুক না কেনো। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১) ০১০। 


চি ৮ এ জপ লি প ০ & ক. ও পা লাকি লি 
155 7558177857857775 5, ৩8৫ 24%12 117 
এক 553০4 


১১৬৪ । অর্থ : উম্মে সালামা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা রাত্রি 
যাপন করে এমতাবস্থায় যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, তবে সে জান্নাতে যাবে । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি 3৮ ১১১ । 


দরসে ভিরমিধী-৩য় খণ্ড ঞ ৫৩৮ 


এক ১৩৬৩৭ এ ৬৩ কক কক কক কত +ককএি৬কঙকত ৬৬৯০৬ ৬১৬৬ক৪ক০ক৪কশক নক ৬৬৬৩৩ মউডক্কতডএককক্রিককজলকজডকস১১৪৫৩৬১৬কতক আটক তত ব্রদ্কঠজজ কক সঞ্ঞককজল উজ ৬০৪৬$ত * তক ককীত ৪৯০ ১৬০৩ খিগকখাক৪৬কটিউল- ৪? হর ৯৬ ক ৯৪৬৫ নিক কক, ৮++-  কশসিতত্কলকি তত ৭ ৮৩১৯৭০ 


14৯30 455 ১4 ০5 ৩০৪ 
অনুচ্ছেদ-১১: স্বামীর ওপর স্ত্রীর অধিকার প্রসংগে মেতন পৃ. ২১৯) 


পি এ ১১১৭ শুর ২. 34৪৮০ 41 ০ এ চিট 0৬ 5552, ও ১০- ৭৭7০ 
নব িকপডেনে (5745১5 এ 
১১৬৫ । অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে পূর্ণাঙ্গ 
ঈমানদার হলো, যার চরিত্র সবচেয়ে সুন্দর । আর তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা, যারা তাদের স্ত্রীদের 


নিকট আফজাল । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেন, হজরত আয়েশা ও ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
সী রন দরগা পস্কাগার 


ডি ১ পরও উ7547575 
১49526225 উ3% এ১ 45 ৬4 ৪5 95 ও 55 ৪৪ ০81254 
পর ৪ 5 «১০০ ক ৯ টনি পরা এ রে ৮ নহি € £ ০ 2 হি সির, 
৫ 9১১০ 5৮51 8 06554 3১০ (৮৭5 চসিক ও ১3 
৮৬৪৭৩ ৩৮৪ ৬০১৫৬ (5 ১87-5৮18504 054557890০৪ 
দিবি (৯5৮৮৮ ০৮৩০ ০ ক টিটি 

88050 95555 ৩৪ 4119084 ১56 555 4558 5475% 

১১৬৬। অর্থ : হাসান ইবনে আলি..... সজনী কক প্চ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে উপস্থিত ছিলেন। তিনি আল্লাহর হামদ ও ছানা পড়লেন। 
তারপর ওয়াজ-নসিহত করলেন। তারপর তিনি তার হাদিসে একটি ঘটনা বর্ণনা করে বললেন, সাবধান! তোমরা 
আমার নিকট হতে মহিলাদের সংগে মঙলজনক ব্যবহারের ওসিয়ত গ্রহণ করো । এরা তোমাদের নিকট আবদ্ধ । 
তোমরা এছাড়া আর কিছুর অধিকার রাখো না। তবে যদি তারা সুস্পষ্ট অশ্রীল কাজে লিপ্ত হয়। যদি তারা এ 
কাজ করে তবে তাদেরকে বিছানায় পরিত্যাগ করো । আর তাদেরকে হালকা প্রহার করো। তারপর যদি 
তোমাদের আনুগত্য করে, তবে তাদের ব্যাপারে (নির্যাতনের) কোনো পথ তালাশ করো না। সাবধান! তোমাদের 
স্ত্রীদের ওপর তোমাদের অধিকার আছে এবং তোমাদের ওপরও আছে তোমাদের স্ত্রীদের অধিকার । তোমাদের 
স্ত্রীদের ওপর তোমাদের অধিকার হলো, তোমরা যাদেরকে অপছন্দ করো, এমন লোকদের যেনো তারা 
তোমাদের বিছানা মাড়াতে না দেয় এবং তোমরা যাদেরকে অপছন্দ করো তাদেরকে যেনো তোমাদের ঘরে 
অনুমতি না দেয়। সাবধান! তোমাদের ওপর তাদের অধিকার হলো, তাদের পোশাক ও খাবার-দাবার 


তোমাদের ভালো ব্যবহার করা । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০১৯০ ০০১। 
১৩১: ৩) ১০ উক্তিটির অর্থ হলো, তোমাদের নিকট তারা বন্দি। 


দরসে তিরখিষী-৩য় খণ্ড 2 ৫৩৯ 


শিশির ..০০০০০০০০০০০০০০ 
৩৯১০৭ ০8 £-। 953 28155 উই ৪ 0 
অনুচ্ছেদ-১২ : জীদের গুহ্যঘারে সংগম করা নিষিদ্ধ প্রসংগে মেতন পু ২২০) 
! 4 4525 0 ওত ৫০ ৪ ৭০ এ ০০ তি 28521 এ, 0৩ 3৮ এ ৮ ৩57 


১435 এ ৬০ ০ 3553 এ € 2 2 ও 5758 725 25 054 294 ৬ ১১০৩০ ৩২৩ 
না ৫৫ 


8 ৮০৫১ এ 85925 ক 2 550558৫৫ল 81] ০ 

১১৬৭। অর্থ : আলি ইবনে তাল্‌্ক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক 

বেদুইন এসে বললো, হে আল্লাহর রাসূল! আমাদের এক লোক ময়দানে থাকে এবং তার হতে হালকা বাযু বের 

হয়, সেখানে পানিও কম। (সে কি করবে?) জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন 

তোমাদের কেউ ক্ষীণ আওয়াজে বায়ু ছাড়ে, সে যেনো উধু করে নেয় এবং স্ত্রীদের সংগে তাদের গুহ্যদ্বারে 
তোমরা কেউ সংগম করো না। কেনোনা, আল্লাহ তা“আলা হক কথা বলতে সংকোচবোধ করেন না। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত উমর, খুজায়মা ইবনে সাবেত, ইবনে আব্বাস ও আবু হুরায়রা রা. হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আলি ইবনে তাল্‌কের একমাত্র এই হাদিসটি ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে অন্য কোনো হাদিস সম্পর্কে জানি না। আর তাল্ক ইবনে আলি সুহাইমির হাদিসরূপে 
এ হাদিসটি জানি না। যেনো তিনি মনে করেছেন যে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য 
আরেকজন সাহাবি ছিলেন । 


ক ছি চিত ৩ 
০৯/ ০ /এ]পু। 2৯৪3 0০ 55 এ এ 2 052) 0৬ : ৫০১৮৪ 2 92 ০- 11৭ 
03 ০ গছ) ণৃ 


নানার: ইননিরলনসরানিচরিনিনরা বলার বাগ 
আলামিন এমন পুরুষের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না, যে কোনো পুরুষ কিংবা মহিলার গুহ্যদ্বারে 


সংগম করেছে। 
ইমাম তিরমিধীর বক্তব্য 
রাগ এ হাদিসটি ০১১৮ ৯৯1 
29৮6285414278572855-52118517 36৬৮ 5224 ০৭ 


8১১০৩ দি 178 


নারারা নূর নোন্রালারদারির নারিলারাতি৮০৪এজক 
ক্ষীণ শব্দে বায়ু ছাড়ে তখন সে যেলো ওদ্ধু করে নেয়। আর তোমরা তোমাদের স্ত্রীদের গুহ্যঘধারে সংগম করো 


না। 
ইমাম ভিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ, বলেছেন, এ জালি হলেন, আলি ইবনে তালক। 


হ 
১৬ করত ব৬৬উতককঞ্কিকিবক তন ভকককরিককককতক-স্কিকিকক্ককফক্কককতকঞিকতরকতকক ক এএজিক্ক্কিতক্রড$তঠররকবরাকীকর্ককিক্উ উজ ও এজ কাজ্জপরানীকককীকতকরকত্কককীফকতউ৮৬১৩ ক উতকরককজ ওজজন্নীবীক্রজ্লীরক করীজরীকএ্জকক্কাজরকত উঠত ক কক্স +ক৬০০৬এ৯সকজকজ৬ কস উীতঠ লক ৬৪ কত সা 


বসি 


258 ৬ 5৮০] 0৬১৯. 2৯155 48 ৪5 0 ০ 
অনুচ্ছেদ-১৪ : সজ্িত হয়ে মহিলাদের ঘরের বাইরে যাওয়া প্রসংগে (মতন পৃ- ২২০) 


৯ টিঈ এত লি 


1 415::)708: ৫ (৭০১৮ এ এ এ ২৪৫৪) ২৭ ০৪৪০১৪-৮ 
1671 ২5450 21555512 £ 2 এষ] ও এ 9 ১৭0০ 395 এ ৪৮০ 
১১৭০। অর্থ : মাইমুনা বিনতে সাদ (তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবিকা) 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম বলেন, নিজের পরিবার (স্বামী) ব্যতীত অন্যত্রে সাজসজ্জা করে 
যে মহিলা অহঙ্কার করে বেড়ায় তার দৃষ্টান্ত কেয়ামতের দিবসের অন্ধকারের মতো, যার কোনো আলো নেই। 
ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি আমরা মুসা ইবনে উবায়দা ব্যতীত অন্য কোনো সূত্রে জানি না। মুসা 
ইবনে উবায়দাকে স্মরণশক্তির দিক দিয়ে হাদিসে জয়িফ সাব্যস্ত করা হয়৷ অবশ্য তিনি সত্যবাদী । অনেকে এটি 
মুসা ইবনে উবায়দা হতে বর্ণনা করেছেন, তবে মারফু' আকারে বর্ণনা করেননি । 


65 ৪৪ ₹ ৩ এ 
অনুচ্ছেদ-১৪ : আত্মমর্ধাদাবোধ প্রসংগে (মতন পৃ. ২২০) 
95072095৫0০ ৩55 এ 2০5 0 452) এ : 0৫58৮ শত £ _ 81৬" 


এ চে 


উড এ পে 025 
১১৭১ অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা 
আত্বমর্যাদাবোধ রাখেন । ঈমানদারও আত্মমর্যাদাবোধ রাখে । আল্লাহর আত্মমর্ধাদাবোধ হয় যখন কোনো 
ঈমানদার ব্যক্তি তার ওপর আল্লাহর নিষিদ্ধ জিনিসে লিপ্ত হয়। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আয়েশা ও আবদুল্লাহ ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত 
আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি ৮১১ ০১৯ । 

এটি ইয়াহইয়া ইবনে আবু কাসির-আবু সালামা-ওরওয়া-আসমা বিনতে আবু বকর সুত্রে নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে। উভয় হাদিসই সহিহ। 

হাজ্জাজ সাওয়াফ হলেন, হাজ্জাজ ইবনে আবু উসমান । আবু উসমানের নাম হলো মাইসারা । হাজ্জাজের 
ডাক নাম হলো আবুস সাল্ত । ইয়াহইয়া ইবনে সায়িদ আল কান্তান তাকে সেকাহ বলেছেন। 

আবু ঈসা রহ. আবু বকর আর আত্তার-আলি ইবনে আবদুল্লাহ মাদিনি সূত্রে বর্ণনা করেন, আমি ইয়াহইয়া 


ইবনে সারিদ আল কাল্তানকে হাজ্জাজ সাওয়াফ সম্পর্কে জিজ্ঞেস করেছি” তিনি বলেছেন, তিনি সেকাহ, বুদ্ধিমান, 
বড় আলেম। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড 2৮ ৫৪১ 


1 ঠিতিতসিনতইিকতক্কজরতগক্রক্ারঠজতখকততন্তিকিইঠতত্৬ঠসতক কট ক্ত্ককক্রকনঠঠক্ককককতরকককককর রক স্করতকএব কক এজ ক্রককরীক্জকররাজবীক্বাহকককক্করাজককজ কবজ এরর $ ৩৮৩৮ ০কজততন্তিকগক্িউঠততিকউরককিজপকরকক নর কক ক্ককতি্কজককউককিককক০০০৯৩৬০০৬৬৮৯$৩০৯১৬-ত৩৩৩, 


1১50141 98৫ 01554৫০৪20০ ধা 
অনুচ্ছেদ-১৫ : মহিলার একাকি সফর করা নিহেধ (মতন পু. ২২০) 
৩৭০৯ ৬১০২ ০৬০, ০ এ ৩৮৯ ০১৫ এ ২ 3৫ (১০০০ লা ৩৫ 80 
টা 67 ৬৬০০ ৯1০৮ ৪ ৪১ 4১503541584 9.5 2 ৯ ০9 4০৪, 


পারনি নে 


০১৯ ৪১১ 

১১৭২ অর্থ : আবু সায়িদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা 

আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস করে তার জন্য বাপ কিংবা ভাই কিংবা স্বামী কিংবা ছেলে কিংবা তার কোনো 
মাহরাম ব্যতীত তিনদিন বা ততোধিক সময়ের জন্য কোনো সফর করা হালাল নয়। 


ইমাম তিরমিষীর বক্তব্য 
এ অনুচ্ছেদে হজরত আবু হুরায়রা, ইবনে আব্বাস ও ইবনে উমর রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০.০১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত 
আছে। তিনি বলেছেন, কোনো মহিলা মাহরাম ব্যতীত যেনো একদিন একরাতের সফর না করে। ওলামায়ে 
কেরামের মতে, এর ওপর আমল অব্যাহত । তারা মহিলার জন্য মাহরাম ব্যতীত সফর করা অপছন্দ করেন। 
মহিলা যখন বিত্তশালী হয় এবং তার কোনো মাহরাম না থাকে, তবে সে হজ করবে কিনা- এ বিষয়ে ওলামায়ে 
কেরাম মতপার্থক্য করেছেন । 

অনেক আলেম বলেছেন, এ মহিলার ওপর হজ ওয়াজিব হবে না । কেনোনা, মাহরাম সাবিল তথা পাথেয়'র 
শামিল । কেনোনা, আল্লাহ তা“আলা বলেছেন, 'যে পাথেয়'র সামর্থ্য রাখে' | তারা বলেছেন, যখন মহিলার কোনো 
মাহরাম থাকবে না, তখন সে হজের পাথেয়'র ওপর সামর্থ্যবান হবে না। এটি সুফিয়ান সাওরি ও কুফাবাসীর 
মত। 

অনেক আলেম বলেছেন, যখন পথ নিরাপদ হয়, তখন সে লোকজনের সংগে হজে বের হবে । মালেক ইবনে 
7775 


১2589 ৮৪. ১0 ১43০ এ ৫০০ 88 ইরিনা 0628০ 5 । 


এ স্ছি লি টা ০০০৮৫ 


১১৭৩। অর্থ : হজরত আবু হুরায়রা রা. বলেন, নী রনি কপি কোনো 
মহিলা মাহরাম ব্যতীত একদিন একরাতের সফর করবে না। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


আবু ঈসা রহ, বলেছেন, এ হাদিসটি ০৮৯০ ১১1 


পা 


** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৮ ৫৪২ 


+৬ককক স৬ ৬ ১৯ ক৬০ককত্শঞককত ৩৮০৬০০৮৬৬৬৬ কক ৪ কককস্ ক ৬০৪৪২৪৬৬৬৬৩ ৪০০০এ৭ক৮৪৬৬৬০৫০০০রর ওর করিত কককরাডর রক কক কিক ককের কহিজকিককরার জতজক ৩০ ৬ কক ক ওরিতী রক কিক কক একরককীউীরকীবরারাবাটিবীককরককরীক্রকীঞ্র কক এক জর অুরাকীজরা কর কক কনক এ কমীনীন্দরা বকন্কপীরা কত তত কক১ জবর ক 


223 ৯১ :20০০১ 430০ এ ভ৮০ এ০। ০৯৯৪ ০৩ 2 05 45 এ ০০ ৩১৯ লি তম ট ৩০ 
১০ ১১৯ 59 3 ৯ 
আবু হানিফা ও আহমদ রহ. প্রমুখের মতে মহিলা যদি মন্ধা-মুকাররামা হতে সফরের পরিমাণ দূরতে থাকে 
তাহলে হজের সফরে স্বামী কিংবা মাহরাম সংগে থাকা আবশ্যক । আর এই শর্ত ব্যতীত তাদের মতে হজ 
ওয়াজিব হবে না। বরং হজের সফর বৈধও হবে না। 
আর মালেক ও শাফেয়ি রহ.-এর মতে স্বামী কিংবা মাহরাম সংগে থাকা মহিলার ওপর হজ ওয়াজিব হওয়ার 
শর্ত নয়। বরং এছাড়াও হজ আবশ্যক হবে । তবে শর্ত হলো, হজের সফর এমন নিরাপদ সাথিদের সংগে হতে 
হবে, যাদের মধ্যে থাকবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মহিলাও 1১৭২৫ 
হজ ফরজ সংক্রান্ত ব্যাপক নসসমূহ মালেকি এবং শাফেয়িদের দলিল । যেগুলো এদিক দিয়ে ব্যাপক যে, 
এগুলোতে মাহরাম থাকার কোনো শর্ত নেই। যেমন, ১৪২৬ 430 6০ ০০ এই তে এনএ ৪০ 4৪১১১ 
হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ, 
২৭৯৯৬ ৮৯] 53০ ০০০৪ 3৪ ০০১০ ও) 
“হে লোক সকল! তোমাদের ওপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো ।' 
তাছাড়া আদি ইবনে হাতেম রা.-এর বর্ণনায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, 
১৯০৯০ ৬5 4880 ০858 5০৯৭ ০০ ২৪৬ ০০৯০ ৪০৯ ১) 1৯৬ এআ ০49 ০১৪৪ ভাঁঞ্ি আও 
১৭৭৬ ২5 
“যার কুদরতি হাতে আমার জান তার কসম, আল্লাহ তা'আলা অবশ্যই এ (দীনের) বিষয়টি পূর্ণ করে 
ছাড়বেন। এমনকি একজন মুসাফির মহিলা হিয়ারা হতে বের হয়ে বায়তুলাহ শরিফ তাওয়াফ করবে কারো 


সহযোগিতা ব্যতীত ।' 
হানাফি এবং হাম্ছলিদের দলিলসমূহ 
১. আবু সায়িদ খুদরি রা. হতে বর্ণিত এ অনুচ্ছেদের হাদিস। 
২. ইবনে আব্বাস রা. এর বর্ণনা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, 


১ সহিহ বোখারি : ১/২৫১, ৮14) ৮০৯ ৩৭৩ ০5৬ 558, সহিহ মুসলিম : ১/৪৩৩, ৮০ 9০ ১৬০ ২৪ ০৯০ 4855 
৯ ৯১৯৮০ 1 -সংকন্লক । 

১ দ্র. বিদায়াতুল মুজতাহিদ : ১/২৩৫, 931 ০-৯৯॥ ৮৯] ২৯৩ ফতহুল কাদির : ২/৩৩০ ৮৯] 8351 -সংকলক । 

১*২* সূরা আলে-ইমরান : আয়াত-৯৭, পারা-৪ ! -সংকলক। 


**২১ সহিহ মুসলিম : ১/৪৩২, ৮৯॥ ৬৮ 5১০ ০৯0 ০০০৪ ৩০৩। সংকলক । 
২৮ ৪/২৫৭, ৪/৩৭৮ । -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ধ ৫৪৩ 


১৭২ শি নর 
৯১৯৭ 5) ও ১ 2১ ০৯৯০ ১ 
“কোনো মহিলা সংগে মাহরাম ব্যতীত যেনো হজ না করো ।' 
৩. আবু উমামা বাহেলি রা.-এর বর্ণনা, 


305) ৮৯ ৮৯০ ০) ২4০০ ০০০১ ০৯৪১: ০৯8৮ ৮১০১ ০ এ ভৌত এ ০১৪ ৩০ 2০৪ 


১৭৩৩ 
2১৯০ ৩৪৭ 


তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে, কোনো মুসলিম মহিলার 
জন্য স্বামী কিংবা মাহরাম ব্যতীত হজ্র করা অবৈধ ।' 

৪. যৌক্তিক দলিল দ্বারাও হানাফিদের মাজহাবের সমর্থন হয় । সেটি হলো, মাহরাম ব্যতীত সফরে ফিৎনার 
আশঙ্কা আছে। আর মহিলার সংগে অন্য কেউ থাকলে আশঙ্কা আরো বৃদ্ধি পায়। এ কারণে পর নারীর সংগে 
নির্জনতা অবলম্বন করা হারাম । যদিও অন্য কোনো রমণীই উপস্থিত থাকুক না কেনো ।১৭৩, 

এসব দলিল যেগুলোর ব্যাপকতা দ্বারা শাফেয়ি এবং মালেকিগণ দলিল পেশ করেছেন, সেগুলো দলিল নয়! 
কেনোনা, এসব দলিলসমূহ স্বীয় ব্যাপকতার ওপর অবশিষ্ট নেই। বরং ইজমায়ীভাবে অনেক শর্তের সংগে 
শর্তায়িত। যেমন, রাস্তা নিরাপদ না হওয়ার শর্ত । সুতরাং ওপরযুক্ত দলিলসমূহের ভিত্তিতে অতিরিক্ত শর্ত আরোপ 
করা হবে এবং খাস করা হবে আর বলা হবে যে, স্বামী কিংবা মাহরাম ব্যতীত মহিলার ওপর না হজ আবশ্যক, 
না হজের সফর বৈধ । শায়খ ইবনে ছুমাম রহ. এর বক্তব্যে যেমনটি জানলাম । 


০৫৯০ ৮5 05৯ 9835 2৯ দে এ 
অনুচ্ছেদ-১৬ : স্বামী অনুপস্থিত অবস্থায় মহিলার নিকট 
প্রবেশ করা নিষিদ্ধ প্রসংগে মেতন পৃ. ২২০) 


শিপন ক 


রা পাত ৪ ০:৯০ ৮ ৯ টি 
৪০০৪ ০০ ০১৯১ (এ 03 10৮ 5 ভিত এ ৩৮০ 0 ০১৮50 2 35 ০৯ ৪5 ০৪ - 11৫ 
রর ০ £ তি 
৫88 ঠ8 এর 2০ ও 81 | এড ঠা 3৫9 
১১৭৪ । অর্থ : উকবা ইবনে আমের রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


তোমরা মহিলাদের নিকট প্রবেশ করা হতে সতর্ক থাকো। তারপর এক আনসারি ব্যক্তি বললেন, হে আল্লাহর 
রাসূল! হামৃও (দেবর-ভাসুর) সম্পর্কে কি বলেন? জবাবে তিনি বললেন, হামৃব হলো যম । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ, বলেছেন, উমর, জাবের ও আমর ইবনুল "আস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, উকবা ইবনে আমের রা.-এর হাদিসটি ০১৯০ ০০৯ 





**২১ সুনানে দারাকুৃতনি : ২/২২৩, নং-৩০, কিতাবুল হজ । -সংকলক । 
**** আত তা'লিকুল মুগনি আলা সুনানিদ দারাকৃতনি : ২/২২৩, নং-৩২। -সংকলক। 
১*০১ ফতহুল কাদির : ২/৩৩৩। সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫88 


++ একক কও এত চিজ কবীতকটিককরকজীীক 5৩৩৩ ৬০৬৬৬ ৩কওঞক্ ক কঞজ$ককককক৬০০৬৬ ৩৩৯৬ কস্ক৪$রডড৪ককঞককডকক৬ক$ ০ জক্জরকতন কক ও এজ কতক ককও৬ক একক $৯$ রও কিক তন ৯ তিক »কওকিককককরাকরঞক এর পকককীগা পাঠ উক ককরাককজ তত তক স্তর আরারাকপপাল ক্রীউজীক বত ক 


মহিলাদের নিকট প্রবেশ করা নিষেধের অর্থ ঠিক এমনিই যেমন, নবী করিম সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে কোনো পুরুষ কোনো মহিলার সংগে নির্জনে কাটালে সেখানে অবশ্যই 
তৃতীয়জন থাকে শয়তান । আর হাম্‌ও শব্দের অর্থ বলা হয়, স্বামীর ভাই । যেনো তিনি স্বামীর ভাইও তার স্ত্রীর 
সংগে নির্জনতা অবলম্বনকে অপছন্দ করেছেন। 


৯৫৮ ৮ 


(4৯5 ১৪) রি 
রঃ শিরোনামহীন অনুচ্ছেদ-১৭ (মতন পৃ, ২২১) 
০4৯৪] 36 ৩৪৮ এড সা ০৩ 0০ এ ৮ এ এ উপ 45 ২ 2৯ ০০ -11৬০ 


0 25 ১49 59959041450 8 ও 84০ ৮৩০৯ 

১১৭৫। অর্থ : জাবের রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মহিলার 

স্বামী উপস্থিত নেই তোমরা তাদের নিকট প্রবেশ করো না। কেনোনা, শয়তান তোমাদের মধ্যে এমনভাবে 

চলাচল করে যেমন রক্ত চলাচল করে। আমরা বললাম, আপনার দেহেও? বললেন হ্যা । আমার দেহেও । তবে 
আল্লাহ তা*আলা এই ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। সুতরাং আমি নিরাপদ থাকি 


ইমাম তিরমিষীর বক্তব্য 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এই সূত্রে ₹3১। 

অনেকে মুজালিদ ইবনে সায়িদ সম্পর্কে তার স্মরণশক্তির ব্যাপারে কালাম করেছেন। আমি আলি ইবনে 
খাশরামকে বলতে শুনেছি, সুফিয়ান ইবনে উয়াইনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী 4 5 
০১৩০ ৭। এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ আমি শয়তান হতে নিরাপদ থাকি । 

সুফিয়ান বলেন, শয়তান আত্মসমর্পণ করে না বা ইসলাম গ্রহণ করে না। 

০৬৯৭] ০০ 1১৯ ১, (যেসব মহিলার স্বামী কাছে নেই তোমরা তাদের নিকট প্রবেশ করো না।) এখানে 
৩৬৯ এর অর্থ হলো, এমন মহিলা যাদের স্বামী উপস্থিত নেই । আর এ১-৯৯৭] শব্দটি 2১৯] এর বহুবচন । 


পর পিএ ত্র 


(০৯৩০ ১৪) ্ 
শিরোনামহীন অনুচ্ছেদ-১৮ 


02752577555 74587553 401 ১৯০ ১০ ০০7 ১১৬৭ 


১১৭৬। অর্থ : হজরত আবদুল্লাহ রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
মহিলা হলো পর্দার জিনিস 1 যখন সে বাইরে বেরোয় তখন শয়তান তার দিকে তাকায় তীক্ষদৃষ্টিতে । 


দরসে তিরমিমী-৩য় খণ্ড ৮8 ৫৪৫ 


৪+%রকএকিজকরিতরলক্রর কিক কক ৪ করররগরজরড ভিড় উব জর ককরকাকককওক৬এ৪ কও ককঞররককঞ্কককরকতককডউককজওর+৮৪ক৬এক৮$রক৮৪০৮কক৬৪+৪৯ক৪৭৪৪৬০ডরক ক্র এর এক কুক কর ক এর এজ ভরা এক ররর এরাওডুকরভকরুর একর করওজ্রকতকককররুকরএঞকররজকককারাতর ওক তকরুর জুন" ক 


(35১৪) ৮৪ 


শিরোনামহীন অনুচ্ছেদ-১৯ (মতন পৃ. ২২১) 


৬ ও ৭] 238২ ৪0৮2 9৮ এ এ উর ৬৪২ ১৫০ ২৬৭০০ - ২) 
* ডে ঠ৯ত 


2] 4৫) 3 45855 435 % এ এর এ ৪9523 


১১৭৭। অর্থ : হজরত যু'আজ ইবনে জাবাল রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, যে মহিলা দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় তখন ডাগর চক্ষুবিশিষ্ট তার স্ত্রী হুর বলে, হে মহিলা! তুমি 
তাকে কষ্ট দিয়ো না। আল্লাহ তোমাকে ধ্বংস করুন। কেনোনা, সে তোমার নিকট মুসাফির ৷ শিগগিরই তোমার 
হতে বিচ্ছিন্ন হয়ে আমাদের নিকট চলে আসবে । 


দরসে তিরমিযী 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি 4১০ ০১৯৯ | 


এই সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে আমরা এটি জানি না। ইসমাইল ইবনে আইয়াশের বর্ণনাটি শামিদের 
সূত্রে আফজাল । হিজাজবাসী ও ইরাকবাসীদের সূত্রে তার অনেক মুনকার হাদিস আছে। 


দরসে তিরমিবী-৩য় খণ্ড ৪ ৫৪৬ 


১০৪১ ৩০১ ৮০৯১ ভা ৪৯৪5৩ 5৪৪৯৪৮৪৪ক ০৯৪৯০৬৯৪০৬০ ৪৯৪৯ ০০৩৯াইভত ৬৯ তিক উকি $ কত ০৪৯৯৯৬৪৬৪৬৭ কক ৪৫৯৯৬৪৬৪৯৯৯ ক৯ ভর নিও ৯ তব উজ কলর উ$ ৮৯ কতকরক তত তন ততজিত ৯০৫৫ ২৫১ ততিত তত ০৩ তত তত তত 


পে আর্ত ০ 8224৫ 


0৯019 2০০ ৬ 
১১৭ ৩43৮ &। ০০০ 21 4৯০ ০৪ 
তালাক ও লিআন অধ্যায় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 


দরসে তিরমিযী 
৪১এর আভিধানিক অর্থ ছেড়ে দেওয়া, বর্জন করা। শরিয়তের পরিভাষায় বলে বৈবাহিক সম্পর্ক ছিন্ন 


করা 1১০২ 

ইসলামে তালাকের যে ব্যবস্থা আল্লাহ তা"আলা নির্ধারিত করেছেন যদি অন্যান্য ধর্মের সংগে তুলনা করা হয় 
এর হিকয়তসমূহের কিছুটা আন্দাজ হতে পারে । 

ইহুদি ধর্মে তালাকের বিধান 

ইহুদিদের আসল ধর্মে তালাকের সুস্পষ্ট অনুমতি ছিলো । এর এখতিয়ার ছিলো শুধু স্বামীর । তবে তাদের 
মতে তালাক শুধু লিখিতভাবেই হতে পারতো। তাছাড়া তালাকদাতা ব্যক্তির জন্য দ্বিতীয় স্বামী কর্তৃক 
তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করা ও তালাকের পরেও হালাল হতো না ।১৩ অতিরিক্ত কোনো পাবন্দি স্বামীর 
ওপর ছিলো না! বরং তার পূর্ণ স্বাধীনতা ছিলো । যখন এবং যেভাবে ইচ্ছা তালাক দিতে পারতো । তবে ইহুদিরা 
পরবর্তীতে তালাকের ওপর অনেক কড়াকড়ি আরোপ করে। ফলে ১১০০ হিজরি শতাব্দিতে তালাক হয়ে যায় 


একেবারেই নগণ্য ৷ 
খস্টান ধর্মে তালাকের বিধান 

ইহুদিদের বিপরীত মূল খ্রিস্টান ধর্মে তালাক দেওয়া হারাম এবং মারাত্মক গোনাহের কাজ ছিলো। তবে 
মহিলা যদি ব্যভিচারকারিণী হতো, শুধু তখন ব্যতীত অন্য কোনো সুরতে তালাক প্রদানের অনুমতি ছিলো না। 
এজন্য ইস্ত্রিলে মারাকিসে১৩ হজরত ঈসা আ.-এর উক্তি বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি স্বীয় স্ত্রীকে তালাক দিয়ে 
অন্য কোনো মহিলাকে বিয়ে করেছে সে ব্যভিচার করেছে । আর যদি কোনো মহিলা স্বীয় স্বামীকে তালাক দিয়ে 
অন্য কাউকে বিয়ে করলো, সে ব্যভিচার করলো । ইস্জ্িলে লৃকাতে১” হজরত ঈসা আ.-এর এ বক্তব্য বর্ণনা 
করা হয়েছে যে, যে ব্যক্তি কোনো তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করেছে সে ব্যডিচার করেছে। 

সারকথা, খ্রিস্টান ধর্মে তালাক ছিলো নিষিদ্ধ । অপরদিকে একাধিক বিয়ে করাও ছিলো নিষিদ্ধ ।”* যার ফল 
এই ছিলো যে, যদি ভুলক্রমে দু'জন মানুষের সংগে বিয়ের সম্পর্ক কায়েম হতো, যাদের দু'জনের মাঝে বনিবনা 








১২০২ দ্, কাওয়ায়িদুল ফিকহ : ৩৬২। -সংকলক। 

১৭০০ ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা সাফারুত তাসনিয়া : ২৪:১-৪, সফরে আরমিয়া আ. : ৩/১ হতে গৃহীত। তাকমিলায়ে ফতহুল 
মুলহিম : ১/১৩০। বিস্তারিত বর্ণনার জন্য সেখানে দ্র. । -সংকলক । 

১৭০ ১০/১১-১২, তাকমিলা : ১/১৩১। -সংকলক। 

১৭৩ ১৬/১৮, তাকমিলা । -সংকলক। 

১৭০* সীরাতে মুস্তফা : ৩/৩৫৩। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হ ৫৪৭ 


বক্ককিএকএকজা+ক৯ককরক্ এক্ডকরনক্ক$করক কন ৬ রক ক্ুট ও যাককরজনউিক রক কাকার কিএ্তকক এক ৯ককককরাতককজীনীতককরজড বাকি কওজ্ডরকরীততডককউিজত ওকউিক কক এ পএকিকতত ৬ কক এককককএেউজ্রাতক ০ কককএঠীকউককজকরওকর ও জ্কাদ কক কডঠকঠবীওএঞ্ঞ্কগার এও নীককঠত ৬১ ন্রিতক ক বডক নক শজন্কত কক 


নেই। তখন এ দু'জনের জীবন হয়ে থাকতো, স্বতন্ত্র জাহান্নাম ৷ যা হতে মুক্তির কোনো পথ ছিলো না। তবে 
স্পষ্ট যে, এমন বিষয় চলতে পারে না। ইসলামে যদিও তালাকের অনুমতি দেওয়া হয়েছে, তথাপি অনেক 
খিস্টান ইসলামের এই হুকুমের ওপরও প্রশ্ন উত্থাপন করেছে তবে যেহেতু তালাকের অনুমতি না দেওয়া ছিলো 
একটি অস্বাভাবিক হুকুম, সেহেতু পরবর্তীতে স্বয়ং ধিস্টানরাও এর ওপর আমল করতে পারলো না। ধীরে ধীরে 
টিলে হতে লাগলো তালাকের ওপর আরোপিত কড়াকড়িগুলো এবং ব্যভিচার ব্যতীত অন্যান্য কোনো অসুবিধার 
কারণেও তালাকের অনুমতি স্বয়ং গীর্জা দিয়ে দিয়েছে । তারপর লোকজনের চাপে গীর্জা এসব ওজরের মধ্যে 
সংযুক্ত করতে শুরু করেছে এবং তা অব্যাহত রেখেছে । তা সর্তেও তালাকের ওজরসমূহ সীমিত ছিলো । তালাক 
দেওয়ার ওপর এখতিয়ার শুধু গীর্জার আদালতগুলোর ছিলো । স্বামী কিংবা স্ত্রী কারো কোনো প্রকার এখতিয়ার 
ছিলো না। তারা শুধু প্রয়োজন দেখা দিলে গীর্জার শরণাপন্ন হতো । অনুসন্ধানের পর নিজস্ব রায়ে সঠিক মনে 
করলে তালাকের হুকুম জারি করতো । তবে গীর্জার আদালত যথাসম্ভব আমলের চেষ্টা করতেন বাইবেলের দিক 
নিদের্শনার ওপর । এজন্য তাদের পক্ষ হতে তালাকের সিদ্ধান্ত কম হতো । 

যাতে তালাকের এসব কড়াকড়ি উঠিয়ে দেওয়া হয় ইউরোপে পুনজীবন লাভের পর এ আন্দোলন তৈরি 
হয়েছিলো । অবশেষে একটি বিপ্লবী পদক্ষেপ নেওয়া হয়। তালাকের এখতিয়ার গীর্জার আদালত হতে উঠিয়ে 
স্থানান্তরিত করা হয় রাষ্ট্রীয় সাধারণ আদালতে । তালাকের ওজরের ফিরিস্তি নেহায়েত দীর্ঘ তৈরি করা হয়। মজার 
ব্যাপার হলো, পুরুষ ব্যতীত মহিলাকেও আদালতের শরণাপন্ন হয়ে তালাকের এখতিয়ার দেওয়া হয়। আর উভয় 
পক্ষের জন্য শুধু অপছন্দ হওয়া তালাকের আইনগত বৈধতার স্বীকৃতি পায়। যার পরিণতি এই হলো, বর্তমানে 
ইউরোপে তালাকের আধিকতা প্রাচ্যের দেশগুলোর লোকজন তার কল্পনাও করতে পারে না। তাদের দাম্পত্য 
সম্পর্ক সর্বদাই ভঙ্গুর অবস্থায় থাকে । অর্থাৎ শেষ হয়ে যাবে যাবে অবস্থায় থাকে । 

হিন্দু ধর্মে তালাকের বিধান 

হিন্দু ধর্মে তালাক নিষিদ্ধ ছিলো । এমনকি যদি মহিলা ব্যভিচার করতো তাহলেও স্বীয় ধর্ম হতে খারিজ মনে 
করা হতো, কিন্তু তালাকের কোনো ব্যবস্থা ছিলো না। হিন্দুরা যখন এই হুকুমে সংকীর্ণতা অনুভব করলো, তখন 
তাদের অনেক সম্প্রদায় এর অনুমতি দিলো যে, প্রয়োজনে স্থায়ী স্বীয় পণ্তিত এবং পুরোহিত প্রমুখের নিকট 
তালাকের জন্য শরণাপন্ন হতে পারে । তাই দক্ষিণ ভারতে এখনো সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে তালাকের 
ধারাবাহিকতা আছে। অথচ উত্তর ভারত এখনও শুধুমাত্র কয়েকটি নিচু সম্প্রদায় ব্যতীত অন্যদের মধ্যে 
তালাকের প্রচলন নেই এবং উচু পর্যায়ের হিন্দুদের মধ্যে এটাকে এখনও অবৈধ মনে করা হয় ।১০৭ 

ইসলামে তালাকের বিধান 

তালাকের যে ইনসাফপূর্ণ ব্যবস্থা ইসলাম নির্ধারণ করেছে, সেটা এ চরম ও শিথিলপন্থা হতে পবিত্র । 
যেগুলো অন্যান্য ধর্মে পাওয়া যায়। ইসলাম তালাককে সম্পূর্ণরূপে নিষেধ করেনি, আর না এর খোলামেলা 
অনুমতি দিয়েছে । মূলত ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য হলো, দাম্পত্য সম্পর্ক যেনো দীর্ঘস্থায়ী এবং আনন্দময় হয়, 
আবার অপারগতার সময় তালাকেরও সুযোগ থাকে । যার কিছুটা আন্দাজ নিম্েযুক্ত আহকাম দ্বারা হতে পারে । 

১. বিয়ের আগে পুরুষকে প্রস্তাবিত কনেকে দেখে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে! 


4183515৯4৩8 4০ ৯৯33 35 15৯555 0 ভোক্জি ০৯ ৬৯55 টিলা 





**** “তালাকে দীনে হুনুদ' শিরোনামের অধীনে ওপরযুক্ত ব্যাখ্যা সংকলক কর্তৃক সংযুক্ধ । এগুলো ভাকমিলায়ে কুল মুলছিম : 
১/১৩২ হতে পৃহীত। সূত্র দায়িরাতূল মা'আরিফিল বারিভানিয়া (এনসাইক্লোপেডিয়া অব ব্রিটানিকা) যাচ্দা [93৬০166, ছাপা : 
১৯৫০ইং (৭/8৫৩)। -সংকলক । 

**০ সুরা নিসা : জআম্মাত-১৯, পারা-৪ । -সংকলক । 


কপ ক্কক্৮৯ কক ওঠ তক ৫৬৪৬ আডকক$৩৬র ৬৬৩৪৫ দরসে তিরমিবী-৩য় খড ৫৪৮ 
আল্লাহ তা*আলা রেখেছেন অনেক কল্যাণ ।) 

যাতে সে পছন্দ সহকারে বৈবাহিক সম্পর্ক কায়েম করে এবং পরবর্তীতে তার কুশ্রী ইত্যাদি কারণে তাকে 
ডিভোর্স করতে না হয়। 

২. অতি সাধারণ কথায় তাকে তালাক দেওয়া পছন্দ হয়নি। বরং স্বামীকে তাকিদ দেওয়া হয়েছে, যদি স্ত্রীর 
পক্ষ হতে কোনো অসৌজন্যমূলক খারাপ আচরণ হয় বা এমন বিষয়ের সম্মুখীন হয়, তাহলে তার সৌন্দর্যগুলোর 
চিন্তা করবে৷ তাছাড়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, 

১১৭৩৯ ১০ 0891৯ 4৩৬ ৬9 ৬ ৮০555 9) ০০৮০ ০০৬০ এ০৪ 

৩. এরপরও যদি স্বামীর জন্য অসহনীয় কোনো ব্যাপার হতে শুরু করে, তাহলেও তালাকের পরিবর্তে 
পুরুষকে আয়াত দ্বারা তাকিদ দেওয়া হয়েছে, যেনো সে ধীরে ধীরে তার সংশোধনের চিন্তা করে। তাই বলা 
হয়েছে, 

1১০ ১৬ ৫৮ন 03 ৩৯ ৯১২৭১ থা ও ১৯১১৯১১০১১৪ ০৯3 95855 ১9 5 
৫ টানি 

“আর তোমরা যাদের মধ্যে অবাধ্যতার ভয় করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং 
প্রহার করো । যদি তাতে তারা অনুগত হয়, তাহলে আর তাদের জন্য অন্য কোনো পথ অবলম্বন করো লা। 

৪. তারপর যদি স্থামী-স্ত্রীর মাঝে প্রচণ্ড মতপার্থক্য হয় এবং সংশোধনের ওপরযুক্ত পদ্ধতিগুলো কাজে না 
লাগে, তাহলে স্বামী-স্ত্রীর আত্ীয়-স্বজনকে সংশোধনের চেষ্টা করার জন্য বলা হয়েছে। এজন্য এরশাদ আছে, 
0 ৯1 ০০০৯১ ৬ ০১ ৮৫৯ 1৯১৬৪ ৮৫৯৪ 99 2০৪ 09 “আর যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ 
হওয়ার মতো পরিস্থিতির আশংকা কর তবে স্বামীর পরিবার হতে একজন এবং স্ত্রীর পরিবার হতে এক জন 
সালিস নিযুক্ত করো ।' 

আরো এরশাদ আছে, ৬ ১১১ শৈ.০9-51452 4) 8৯৮১৭1৯১৪০১ 

“তারা উভয়ে যদি মীমাংসা চায় আল্লাহ তাআলা উভয়ের মাঝে এর শক্তি দান করেন এবং সন্ধি করাই 
আফজাল ।' 

৫. তারপর যদি সংশোধনের এসব চেষ্টাও ফলদায়ক না হয়, তবে এর অর্থ এই যে, উভয়ের স্বভাব এতোটা 
সাংঘর্ষিক যে, এখন বৈবাহিক সম্পর্ক তাদের ওপর চাপিয়ে রাখাও জুলুম । তখন পুরুষকে যদিও তালাক প্রদানের 


অনুমতি দেওয়া হয়েছে, কিন্তব সংগে সংগে এটাও বলা হয়েছে যে, 2১১০ ০৯১১০ 4 এ ০১৯ ০১? 


»৭০» সহিহ মুসলিম : ১/৪ ৭৫1 -সংকলক । 

১৭ সূরা নিসা : আয়াত-৩৪, পারা-৫। -সংকলক। 

১১ এই আয়াতে সংশোধনের তিনটি পর্যায় বর্ণিত হয়েছে। ১. নসিহত-উপদেশ তথা নম্রভাবে বুঝানো । ২. বুঝানোর পরেও 
বিরত না হলে বিছানা ভিন্ন করা। ৩. তার পরেও যদি বিরত না হয়, তবে অপারগতার পর্যায়ে সাধারণ প্রহারের অনুমতি দেওয়া 
হয়েছে। বিস্তারিত বর্ণনার জন্য দ্র. মা'আরিফুস কোরআন : ২/৩৯৯-৪০০। -সংকলক । 

১** সূরা নিসা : আয়াত-৩৫, পারা-৫। -সংকলক । 


** হজরত ইবনে উমর রা. হতে মারফু সূত্রে সুনানে আবু দাউদের বর্ণনা, (১/২৯৬, ১4০) +৯৯-)5 ৩ ৮১4) -সংকলক 


বররন োলোরাত্রারা যা ারারা্রা রান 


৬. তারপর তালাকের জন্য এটাও আবশ্যক সাব্যস্ত করা হয়েছে যে, এটি এমন পবিভ্রতার সময়ে সময়ে হবে 
যাতে তার সংগে সংগম করা হয়নি । যাতে তালাক কোনো সাময়িক ঘৃণার কারণে না দেওয়া হয় এবং তালাকের 
পর ইদ্দত গণনা করাও সহজ হয়। 


৭. তাছাড়া নির্দেশ দেওয়া হয়েছে শুধু এক তালাক দিয়েই যেনো ছেড়ে দেয়। এতে যদি অবস্থার উন্নতি 
ঘটে অর্থাৎ, যদি সংশোধনের দিকে ধাবিত হয়, তাহলে ইদ্দতের সময় যেনো রুজু করাও সম্ভব হয় এবং ইদ্দতের 
পরেও বিয়ে নবায়নের অবকাশ থাকে । 


৮. যদি স্থামী ইচ্ছা করে যে, মহিলা তালাকের পর তার নিকট ফিরে আসতে না পারে এবং চুড়ান্ত পর্যায়ে 
বিচ্ছেদ ঘটে যায়, তবুও তাকে এক পবিভ্রতার ভিতরে তিন তালাক দিতে নিষেধ করা হয়েছে এবং তার জন্য 
এই পদ্ধতি নির্ধারণ করা হয়েছে যে, প্রতিটি পবিত্রতায় একটি করে তালাক দিবে । অবশেষে তিন তালাক পূর্ণ 
হয়ে তার উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে যায়। এই পদ্ধতিতে এই হিকমত নিহিত যে, সে তখন প্রায় দু'মাস চিস্তা- 
ফিকিরের সময় পাবে । এই সময় সে তালাকের পরিণতি প্রত্যক্ষ করে ফয়সালা করতে পারবে । আর যদি তার 
নিকট স্ত্রীর সংশোধন অনুভূত হয়, তাহলে তিন তালাক পূর্ণ হওয়ার আগে পুনরায় তাকে ফিরিয়ে নিতে পারবে। 
অথচ একই সময়ে তিন তালাক দিলে এই উপকারিতা অর্জিত হবে না। 


৯. তারপর তালাকের এসব এখতিয়ার দেওয়া হয়েছে পুরুষকে । কেনোনা, মহিলারা সাধারণত আবেগপ্রবণ 
এবং তাড়াহুড়াপ্রিয় হয়ে থাকে। তাই তালাকের ব্যাপারে তাদের কাছ হতে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত কঠিন। সীমা 
ংঘনের আশঙ্কা রয়েছে। 


তবে অনেক পদ্ধতি এমনও হতে পারে যে, মহিলা যৌক্তিক বিভিন্ন কারণের ভিত্তিতে বিচ্ছেদ চায় । তাহলে 
তার জন্য খোলার পথ রেখে দেওয়া হয়েছে। তাছাড়া বিশেষ অবস্থায় আদালতের মাধ্যমেও বিয়ে বাতিল করাতে 
পারে। যেমন, স্বামী পাগল, হারিয়ে গেছে, কাপুরুষ কিংবা খোরপোষ দেয় না কিংবা হারিয়ে যায়নি, তবে উধাও 
এবং মহিলার নিজের পাক-পবিত্রতা আশঙ্কাজনক অবস্থায় পতিত । 

সেসব সমস্যার পথ এসব বিধিবিধানের মাধ্যমে বন্ধ করা হয়েছে, যেগুলো ওপরযুক্ত চরম ও শিথিলপন্থা 
থেকে সৃষ্টি হতে পারবে। বাস্তবতা হলো, যদি এই ব্যবস্থার ওপর সঠিকভাবে আমল করা যায়, তাহলে বিয়ে ও 
তালাকের সমস্ত সমস্যাই সহজে সমাধান হতে পারে অতি সহজে১*৪৪। 


2১০55 ৪০ 
অনুচ্ছেদ-১ ঃ সুন্নত তরিকায় তালাক প্রসংগে (মতন পু. ২২২) 


ঠ এ ভু 19, রঃ ৮০৫ ৭ 2 টি 2 তা ক তি লিক রি শ প্তাত স্পটে চি 

০১০ ০১ 0৩ ০০০৯ ৮৯৪ 4০৭ ৬ এও ০৪ ০০০ ৩৪ আন ও লী 22০858০5145 
৯%6৮৫৩ ৫ ০৪ তর ৩৫] ণ ৫ 2 তা 5: পতি ০95 পন 
31১৭৩ ৬ 95 এআ এল তা 5৫ 0 ০০৫০ ০৯০4০ গেছ ভিত 5 এন 2৫ 


ন্‌ কর কপালে ত রর ৩৪ ৫৪ ৮,2৯৮ পিল ঠি ৩০৩ টি ৮৮ 

4৯০১ ০৯০ ৫৫ ০8 4 0৬ সা এনে ৪ এ এ এসএ 

১১৭৮। অর্থ : ইউনুস ইবনে জুবায়র বলেন, ইবনে উমর রা.কে আমি এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস 
করেছিলাম, যে তার স্ত্রীকে তালাক দিয়েছে মাসিক অবস্থায়, জবাবে তিনি বললেন, তুমি কি আবদুল্লাহ ইবনে 





+** এ বিষয়ের ওপর আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র.. তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৩০-১৩৪ 1 -সংফলক । 


দরসে তিরমিহী-৩য় খণ্ড 2 ৫৫০ 


১১৯০০৯১০৯১ -$5০০৪০ ৪৮০০ ৯৪০৯৩৩৩৭ কত: ৮৯৯০ 5৯ ৯ককত৯ তক ৪ কত ৩৩৪৯ ৯৪১৯ জডতক তক ততককই কত ০৪৫৪৯$5৯$৯ককএ৩এও তলজক নপক তত উকি উট জকতিক তক৬৯ ৬৬ উকি জজনিউিসক্জতিলত ০৯৯৩৩ এ তত ইজ ঠজতিতিউকঠতততকজিকিস্জকত ০১৯০৩০০৩০০৩ ১ কক তক ৬ ৯ কব কিতক এক ১ত+, ৮৬ কক তক 


উ্রুকে চেনো? সে তার স্ত্রীকে তালাক দিয়েছে মাসিক অবস্থায় । তারপর উমর রা. নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনার নির্দেশ দেন! 
বর্ণনাকারি বলেন, আমি বললাম, সে তালাক ধর্তব্য হবে? জবাবে তিনি বললেন, থামো। তুমি কি মনে কর? যদি 
সে অক্ষম হয় ও আহমকি করে? 


১৮। ১435 4০1 ৬১১০ সি ৩2৫5 টি পিল ০85৮৮ 


১১৭?) চনন 42109 ৫৮০ 

১১৭৯। অর্থ : সালেমের পিতা হতে বর্ণিত যে, তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন মাসিক অবস্থায় । তখন 

উমর রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, তাকে নির্দেশ দাও সে 
যেনো অবশ্যই তার স্ত্রীকে ফিরিয়ে আনে । তারপর যেনো পবিত্র কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে তালাক দেয়। 


ইমাম তিরমিবীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, ইবনে উমর রা. হতে বর্ণিত ইউনুস ইবনে জুবায়েরের হাদিসটি ০১৯০ ০৯ 
অনুরূপ ইবনে উমর রা. হতে সালেমের হাদিসটি । এ হাদিসটি একাধিক সূত্রে ইবনে উমর রা.-এর সনদে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে। সাহাবা প্রমুখ আলেমগণের মতে, এর ওপর আমল 

অব্যাহত । সুন্নত তালাক হলো, সংগম ব্যতীত পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া । আর অনেকে বলেছেন, যদি 
স্ত্রীকে পবিত্র অবস্থায় তিন তালাক দেয় সেটিও সুন্নত তালাক হবে । এটি ইমাম শাফেয়ি ও আহমদ ইবনে হাম্বল 
রহ.-এর মাজহাব। আর অনেকে বলেছেন, যদি একটি একটি করে তালাক না দেয় তবে তালাক সুন্নত হবে না। 
এটি সাওরি ও ইসহাক রহ.-এর মাজহাব । তীরা বলেছেন, (অন্তঃসত্ত্বা মহিলার তালাক সম্পর্কে) তাকে যখন 
ইচ্ছা তালাক দিতে পারবে । এটি শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব 1 আর অনেকে বলেছেন, তাকে 
প্রতিমাসে এক তালাক দিবে। 
দরসে তিরমিযী 


তালাকে সুন্নতের অর্থ অধিকাংশের মতে, এমন পবিভ্রতায় তালাক দেওয়া, যাতে সংগম করা হয়নি। তারপর 
দ্বিতীয় ও তৃতীয় পবিব্রতায়ও এমনভাবে তালাক দেওয়া । 

অনেক সাহাবি ও তাবেয়ি তালাকে আহসান বা সর্বোন্তম তালাককেও তালাকে সুন্নত বলে আখ্যায়িত 
করেছেন 1১৭৪৫ তালাকে আহসানের অর্থ হলো, এমন এক পবিভ্রতায় এক তালাক দেওয়া যাতে সংগম হয়নি । 
তারপর অতিরিক্ত তালাক দিবে না; বরং ইদ্দত অতিক্রান্ত হতে দিবে ।*** 

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত যে, তিনি তিনটি ভিন্ন পৰিত্রতায় ভিন্ন ভিন্নভাবে 
তালাকের ওপর তালাকে সুনুত প্রয়োগ করেছেন। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্থানে 
হজরত ইবনে উমর রা.কে বলেছেন, 


১৭৪৭০ 306] 95 ৫1০0 0.৩ ০) 2১ ০২৭ এ এ এ এ ০৭ 1৬ তি 


১৫ এর সূত্র আহকার তালাশ করে পেলো না। -সংকলক । 

১*+* তালাকে সুন্নত এবং তালাকে আহসানের পরিভাষার জন্য দ্র. ফতহুল কাদির : ৩/৩২৭-২৮ ০১১. ৮৬ আল-বাহরুর 
রায়েক : ৩/২৪৮, 3১. 5951 সংকলক । 

*** সুনানে দারাকৃতনি : ৪/৩১, নং-৮৪ 1 -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2৪ ৫৫১ 


সত+নকতা হি িশগ্রতীকরীরিদরশক করব ওজ্জরাক্কজরতক্রজ্ীস্ককগারাররীরীকতীককউইকর্কীক্জরীককীকীণীতক্ডকক্রজককরাডিরীরবীকাতগ্কত্করীকক্চত্রঞকররকীররউনকরকররনাকার রুরু ুতকতজরএরজরুক্রকীকরারকজকতত্ধীকটপজনকজতব্ককরবকএঠকীরুকরককনাতকওত কর কতকরক $করএরাজগ্কাকাক বা তকততিজ কর কাজও +৩ একশত তত ককওকএএনকও 


সতোমাকে আল্লাহ তা'আলা এমন নির্দেশ দেননি। তুমি সুন্নত লংঘন করেছো। । সুন্নত হলো, পবিত্রতা সামনে 
নিয়ে তাতে প্রতি মাসিকের জন্য তালাক দেওয়া ।” 


তবে আল্লামা আলুসি রহ. বলেন যে, তালাকে সুন্নতের ওপর এটার প্রয়োগ এই হিসেবে নয় যে, এ 
পদ্ধতিতে তালাক দেওয়া পছন্দনীয় এবং সওয়াবের যোগ্য । বরং এটাকে সুন্নত বলা হয়েছে- এ হিসেবে যে, এই 
পদ্ধতিটিও শরিয়তে বৈধ । এমন করা শাস্তির কারণ নয় 1১৭৪৮ 


বরং শামসুল আয়িম্মা সারাখসি রুহ.-এর উস্তাদ ইমাম সাগদি রহ. স্বীয় ফতওয়ায় উল্লেখ করেছেন যে, 
তালাকে সুন্নি দুই প্রকার । এক, মুস্তাহাব, দুই. মাকরূহ । মুস্তাহাব সেটি, যেটিকে ইসলামি আইনবিদগণ তালাকে 
আহসান বলেন। অর্থাৎ, এমন পবিভ্রতায় এক তালাক দিবে, যাতে সংগম হয়নি । তারপর অতিরিক্ত তালাক 
দেওয়ার পরিবর্তে ইদ্দত অতিক্রান্ত হতে দিবে! আর মাকরূহ হলো, প্রতিটি পবিভ্রতায় এক তালাক দেওয়া । 
এভাবে তিন তালাক পূর্ণ হয়ে যাবে। এই তালাকে সুন্নি মাকরূহ । কেনোনা, এখানে আল্লাহ তা“আলার নির্দেশ 
নতুনভাবে কার্যকর করার কোনো সুযোগ রাখা হয়নি 1১৭৪৯ 

সাগদি রহ.-এর এই ফতওয়া ঘ্বারা বুঝা যায় যে, তালাকে সুন্নির ওপরে এটি প্রয়োগ হয়েছে, তালাক 
বিদয়ির১৭৫০ পরিপন্থী । 


খাতু অবস্থায় ইবনে ওমর রা.-এর তালাক 


00 ০১০১৯ ৬৯3 40০৭ 5 49৪ ৪78185562 4০ 401 ৬০) ০০ 081 এ পা ১৯৯৯ 08 ০৩০৪ ০০ 
১২৫১০৯|৪ 0) ১০৬ ০৯৮১১ 490০ 4০) ভো০ ভি) ০৯০ 


রুজুর ওপরযুক্ত হুকুম শাফেয়িদের মতে মুস্তাহাব । অথচ এ ব্যাপারে হানাফিদের দুটি বর্ণনা আছে। এক. 
মুস্তাহাব দুই. ওয়াজিব । হিদায়া গ্রন্থকার ওয়াজিবের বর্ণনাটিকে আসাহ সাব্যস্ত করেছেন ।১৫২ 


44448 448 0৬ 98954 এড ২০৯৩৪ 2 এ 20৯ 0 ০৯ 2008 


এ এর মূল, যাতে আছে 5244 ৮০ অর্থাৎ, ৫০১০০৯০ শ:০) 0558 ৮1 এই ব্যাখ্যার ভিত্তিতে হা 
অক্ষরটি ওয়াকৃফের জন্য । তাছাড়া 4 তে হা অক্ষরটি আসল হওয়ারও সম্ভাবনা আছে। তখন এটি 


১৮ রুহুল মা'আনি ; ২/১৩৬, সুরা বাকারা ১৩১4 3১০8 1 -সংকলক 


১*৯ দ্র. আন-নুতাফ ফিল ফাতাওয়া : ১/৩১৯-৩২০, ৬৬ ১৮০ 6158 3১৬০ 48051 সংকলক । 

১৫০ তালাকে বিদয়ির সংজ্ঞা দেওয়া হয়েছে, “সুন্নতের দুই প্রকার তথা আহসান ও হাসানের বিপরীত তালাক ।' এই সংস্কার 
আলোকে নিম্নেযুক্ত পদ্ধতিগুলো তালাকে বিদয়ির শামিল হবে । ১. এক শন্দে দুই তালাক প্রদান । ২. ভিন্ন ভিন্ন শব্দে এক তুহুরে তথা 
পবিত্রতায় দুই তালাক প্রদান ৩. এমন পবিভ্রতায় এক তালাক প্রদান যাতে সংগম করা হয়েছে৷ ৪. মাসিক অবস্থায় তালাক প্রদান । 
৫. এক শব্দে তিন তালাক প্রদান । ৬. এক পবিব্রতায় দুই বা তিনটি তালাক ভিন্ন ভিন্ন শব্দে প্রদান ইত্যাদি । দ্র.. আল-বাহরুর 
রায়েক : ৩/২৩৯, কিতাবুত তালাক, কাওয়ায়িদূল ফিকাহ : ৩৬৩ । -সংকলক । 


*** এ হাদিসটি বোখারি শরিফেও এসেছে। দ্র. (২/৭৯০, দ॥ ০০১৯] ০৮ 13 ০৩ সহিহ মুসলিষ : ১/৭৭৭, 43 
১০০০] ১5১০০ ১৯) 1 সংকলক । 
'** হিদায়া কতহুল কাদিরসহ : ৩/৩৩৮, 2৬ ৯১৬ ০১৩ ০3১০) ০৩5 । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড » ৫৫২ 


কপ ত৬ন ৯৪৫ রক ক্৯ক৪০একবকক ৮১৩৪৮৬৬০৬৬৬ ক৬ককককককজজ্ারিককক কক উঠক ডক ক$ক ও পরও ভওরকতক কতক কক রকঞকককিতরিককিক৯ক০রইিউককওতকককককীককরককএরঞকককরকতডজরাককরাওরিছতজীকক কি ৬৪ একক ০৫০ করতকরকঞককওকতকরতককীরও কত উগক- এএউলজজশত$৯৮০কী অশ্এজপ্রক ও কক কজতত ৩০ 


সতর্কবাণীবোধক শব্দ । এর অর্থ হলো, “*0১১ 5১4০] € 58) ০০ ১৪3 433 434019৯০০০৪ "তুমি এই 
কথা হতে বিরত হও 1 কেনোনা, এর ঘ্বারা তালাক পতিত হয় আবশ্যকভাবে ।' 
₹১০৯৩ $ 7৯০ 0) এ) ছুটি অর্থ হতে পারে এই ইবারতটির । ১. যদি ইবনে উমর রা. বিশুদ্ধ পদ্ধতিতে 
তালাক দিতে অক্ষম হয়ে যান এবং খতু অবস্থায় তালাক দিয়ে নির্বুক্ধিতার শিকার হন, তাহলে এটি তালাক 
পতিত হওয়ার জন্য কিভাবে প্রতিবন্ধক হতে পারে? নিশ্চয়ই তালাক তো হয়ে গেছে, তখন এ বাক্যটির অর্থ 
হবে- ১০ & 1 5০০৯৯ ৭৯ ওঠ ৬০1 ওই ৬০৯১1 ০৯ ০৯3 ৯৯০ ০০০৭০ ৩৪ ১৯০ 9) 
৭5১.) “যদি সে যথার্থরূপে তালাক দিতে দিতে অক্ষম হয় এবং মাসিক অবস্থায় তালাকের ক্ষেত্রে বোকার 
মতো কাজ করো, তবে কি তালাক পতিত হবে নাঃ' 
দ্বিতীয় অর্থ হলো, যদি ইবনে উমর রা. স্থীয় স্ত্রীকে ফিরিয়ে আনতে অক্ষম হয়ে যেতেন এবং নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বাস্তবায়ন না করে আহমকির শিকার হতেন, তাহলেও সুস্পষ্ট তালাক 
হয়ে যেতো এবং তখন বাক্যটির অর্থ এই হবে, 
৮৪ 31 ০০৪৭৭] এ তই 8150 এই ৬৭৯১ ৩৯৪ ০৪ বলিও ৪০ ৬১০ 6১০০ ১৯০ ৩ 
78201 
“হজরত ইবনে ওমর যদি স্ত্রীকে ফিরিয়ে আনতে অক্ষম হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
হুকুম তামিল না করে বোকার মতো কাজ করে, তবে কি তালাক হবে না? 
১০ 91১৮ ৫৫0) 0 ৮৯8৪ ১১০ 
হজরত ইবনে উমর রা.-এর বর্ণনার দ্বিতীয় টুকরা এই অনুচ্ছেদে এসেছে। সুনানে আবু দাউদে১৫ এই 
বর্ণনাটি মালেক-নাফে-আবদুল্লাহ ইবনে উমর রা. সুত্রে এসেছে। তাতে এই তাফসিল আছে যে, 
০১৩ 005 41১ ৬০ ০৫৬৭ ০৩ ০) ০ 545০ ০১ ০০৯৯০ ৫ 59৮০ ৬০৯ ৩০১ ০ 1৯1০88 ১১০ 
২০৯৪ 0 08 3105 
“তাকে নির্দেশ দাও সে যেনো তার স্ত্রীকে ফিরিয়ে আনে, তারপর সে পবিত্র হয়ে মাসিকগ্রস্থ হবার পর 


পুনরায় পবিত্র হওয়া পর্যস্ত তাকে নিজের নিকট রাখে । তারপর ইচ্ছা করলে নিজের নিকট রাখবে আর ইচ্ছা 
করলে স্পর্শ করার আগে তাকে তালাক দেবে ।' 


হানাফিসহ সংখ্যাগরিষ্ঠ ফকিহের মত হলো এই হাদিসের ভিত্তিতে, যে খতুতে প্রথম তালাক দিয়েছিলো তার 
ংগে সংগে পবিব্রতায় তালাক দেওয়া হবে না। বরং তালাক দেওয়া হবে পরবর্তী তুহ্রে 1১১ আল্লামা নববি 


+** আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র., তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৪৬-১৪৭, ০১১৬] ০১৬৬ ৯১১৯০ ১৩৪ -সংকলক । 
'** আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র. তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৪৬-১৪৭, ১: (১০৬ ৯৯০ 4৯3 1 -সংকলক। 
১৮৭ ১/২৯৬, ২০০ ১১৬ এ$ ২১১ সংকলক । 


*** এতে ফুকাহায়ে কেরামের মতপার্থক্য আছে। আবু হানিফা ও শাফেয়ি রহ. উততয়ের আসাছ বর্ণনা হলো, যে মাসিকে 
তালাক দিয়েছিলো এর সংগে মিলিত পৰবিভ্রতার় তালাক দেওয়া অবৈধ । দিও তাদের উভয়ের একেকটি বর্ণনা বৈধতার আছে: অথচ 


144০ রবে ম রর রররারেকার রাকা ররর ররর রা রানা 


মাসিক অবস্থায় তালাকের হুকুম এবং 
এ সংক্রান্ত মতপার্থক্য 
সারকথা, এ অনুচ্ছেদের হাদিস এই বিষয়ে প্রমাণ যে, মাসিক অবস্থায় প্রদেয় তালাক যদিও হারাম তবুও 
এটি পড়ে যায়। কেনোনা, এতে এমন অবস্থায় রুজুর হুকুম দেওয়া হয়েছে। আর স্পষ্ট বিষয় হলো, রুজু তালাক 
হওয়ার পরেই হতে পারে। তা না হলে রুজুর কোনো অর্থই হয় না। এজন্য এটাই ইমাম চতুষ্টয় এবং 
সংখ্যাগরিষ্ঠ আলেমের মত 1১৭৫৮ 


অবশ্য আল্লামা ইবনে হাজম, আল্লামা ইবনে তাইমিয়া এবং হাফেজ ইবনে কাইয়িম রহ.-এর মাজহাব হলো, 
মাসিক অবস্থায় তালাক হয় না।১৭৫৯ 


এ অনুচ্ছেদের হাদিসে ইবনে উমর রা.-এর উক্তি 4. এবং **৮৯৩৬। 5 ১৯০ ০) 5) ও অধিকাংশের 
মাজহাবের সমর্থন করে । যেমন, এ দুটির ব্যাখ্যাই পেছনে গেছে ।১৭৬০ 


77৫৫৮ শেরব: র্ব্১ ৫৫০৫৫ 7 
ইমাম আহমদ রহ.-এর মতে দ্বিতীয় তৃহুরে তালাক দেওয়া মুস্তাহাব। যার অর্থ হলো, মিলিত তুহরেও তালাক দেওয়া বৈধ । 
মালেকিদের আলোচনাও এরই দাবি করে। 


ফতহুল বারি : ৯/৩৪৯, ১১৮] 5555 ১0 *১/ 5131 ০% 99: ০০০ | 0১ ১5 আলা-বাহরুর রায়েক : 
৩/২৪২। 

উভয় পক্ষের দলিলসমূহের জন্য দ্র., ভাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৩৭। -সংকলক। 

দ্র“ শরহে নববি : ১/৪৭৫ 6) ০০৪০ 9১৬৬ ১১৯৩। আল্লামা নববি রহ. এস্থানে মিলিত তুহ্‌রে তালাক না দেওয়ার 
চারটি কারণ বর্ণনা করেছেন। তাছাড়া দ্র., তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৩৭-১৩৮। -সংকলক । 

** দ্র” বাদায়িউস সানারে' : ৩/৯৬, টা ২০২ ১৯ 5৯ ১ ০, আল-মাজমু" শরহুল যুহাজ্জাৰ : ১৬/৭৮, 2১] 
৮০৯০ ০১৯৪ ও$1 সংকলক । 

*** দ্র” আল-মূহাল্লা : ১০/১৬০, তৈ ৬৯১৯ ৩৪ 4৩১4 ৪ ০) ০৯) ০৯ ১, নং-১৯৪৯, ফয়ন্জুল বারি : ৪/৩১০, ৬১৪ 
শো ০১৭ 4১৯14 জাদুল মা'আদ : ৫/২২১, ০৯৯] ১ ১৯৩ ৬ 0৮5১ 495 41 ০৮৯ এ। ০৯+১ ৪৯ । -সংকলক। 

*শ ইবনে তাইমিয়া রহ. “-& এর এই অর্থ বর্ণনা করেছেন, তুমি তালাক পতিত হুওয়ার যে ধারণা পোষণ করছো তা হতে 
বিরত হও । আর .+:।১ ১৯০ ০ এর অর্থ এই বর্ণনা করেন যে, শরিয়ত তার পরিবর্তন সাধনের কারণে পরিবর্তিত হবে লা। 
যেহেতু শরিয়তের হুকুম তাতে আছে যে, মাসিকের যধ্যে তালাক গ্রহণযোগ্য নয়, সুতরাং তা কি পরিবর্তন করা ও এক তালাক ও 
তার আহ্মকি ধর্তব্যে আনা সম্ভব? কিন্তু হজরত কাশ্মীরি রহ.-এর এই জবাব দিয়েছেন যে, অনেক বর্ণনা এ ব্যাপারে স্পষ্ট যে. এ 


তালাক হিসাবে ধরা হয়েছিলো । এজন্য হজরত সালেম ইবনে আবদুল্লাহ বলেন, হজরত আবদুন্সাহ রা. তাকে এক তা্দাক 
দিয়েছিলেন তারপর তার এই তালাক ধর্তব্য হয়েছে। তাছাড়া ইবনে উর রা. বলেন, তারপর আমি সেই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে 


এসেছি এবং আমি তাকে ঘে তালাক দিয়েছি সে তালাক ধর্তব্যে এনেছি । (এ দুটি বর্ণনা সহিহ মুসলিমে (১/৪ ৭৬, ১৬৬ ১১৯০ ২৯3 
০০১) এসেছে । ওপরবুক্ত জবাবের জন্য দ্র. কয়ন্ুল বারি : ৪/১৪০-১৪১। -সংকলক। 


চুরিরাতাভা রর বরতরর রান 5 


(এটা এ (98 লগ 5 এন 
অনুচ্ছেদ-২ : নিজ স্ত্রীকে যে তালাকে বাইন দেয় প্রসংগে (মতন পৃ. ২২২) 


এ, ১১৮ এ ০৮০৪০ এ 25 ৭ ০5 0279 ৯৯2৭ ১ ১৪০8 
এ ; ৫ উকি ০222 282 2246 
361507010 06280 0৫1 6 5 ওএ ও পলি তর 2191 4543৬ 4. 
বিলি 
১১৮০। অর্থ : রুকানা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার স্ত্রীকে তালাকে বাইন দিয়েছি। তখন তিনি আমাকে জিজ্ঞেস 
করলেন, তুমি এই তালাক দ্বারা কি ইচ্ছা করেছো? বললাম, এক তালাক। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম? 
আমি বললাম, আল্লাহর কসম! তিনি বললেন, তাহলে তুমি যা নিয়ত করেছো তাই। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, আমরা এ হাদিসটি কেবল এ সূত্রে জানি । আমি এ হাদিসটি সম্পর্কে মুহাম্মদকে 
জিজ্ঞেস করেছিলাম । তিনি বলেছেন, এতে ইজতিরাব আছে। ইকরিমা সূত্রে ইবনে আব্বাস রা, হতে বর্ণনা করা 
হয় যে, রুকানা তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন । 
সাহাবা প্রমুখ আলেমগণ বাত্তা বা তালাকে বাইন সম্পর্কে মতপার্থক্য করেছেন। উমর ইবনে খাস্তাব রা. হতে 
বর্ণিত আছে যে, তিনি বাস্তাকে এক তালাক সাব্যস্ত করেছেন। হজরত আলি রা. হতে বর্ণিত আছে যে, তিনি 


এটিকে তিন তালাক সাব্যস্ত করেছেন। 
দরসে তিরমিযী 


অনেক আলেম বলেছেন, এতে তালাকদাতা পুরুষের নিয়ত ধর্তব্য। এক তালাক নিয়ত করলে এক তালাক, 
আর তিন তালাক নিয়ত করলে তিন তালাক। আর যদি দুই তালাকের নিয়ত করে তাহলে শুধু একটিই হবে। 


সাওরি ও কুফাবাসীর মত এটিই। 


মালেক ইবনে আনাস বলেছেন, যদি এই স্ত্রীর সংগে সে সংগম করে থাকে, তবে এটি তিন তালাক। 

শাফেয়ি রহ. বলেছেন, সে যদি এক তালাকের নিয়ত করে, তাহলে এক তালাক । সে তাকে ফিরিয়ে আনার 
অধিকার রাখে । আর যদি সে দুই তালাকের নিয়ত করে, তাহলে দুই তালাক । আর তিন তালাকের নিয়ত করলে 
তিন তালাকই হবে । 


|) ৪ ০059 405 1 ০০ ল। ৪৪: 05 ১৬৯০৪ বট ০০ 04) 0৪ ৯৪ ০ এ ৯৮ 

: 005 15 2 0৪ 1019: 03 5১০1) এ 12559102036 এ ৪0০৭ ৮ ভন (এ ০৯৯১ 

০১১) ৮ 588 

দুটি বিষয় আছে এখানে। প্রথম বিষয় যেটি এ অনুচ্ছেদের মূল্য লক্ষ্য-উদ্দেশ্য সেটি হলো, যদি কেউ স্বীয় 
স্ত্রীকে (200০ ৫ বলে তবে এর হুকুম কি? 


ন৬১ . 
৬ 





১৭১ সুনানে আবু দাউদ : ১/৩০০, 22 ৬$ 44৬ সুনানে ইবনে মাজাহ : ১৪৮, 4:40] ৩১২০ ১৫। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৫৫ 


ক্করএকরক্জ্তবকক্কস্কককজক্করক কতক কপরিত্ক তত ৯ 
ক্কীক্র্তিপবীজএসিককক্রাজরর$ককজ্কীরীককচ করার গ্তজরিকরক্রীকরএপ্কনকায্রাক্তউকরীকতরজ্কজ্জকক্বণজরকততকখউতরজরএকনকীকরকীককডত একর জকজন্বকঞক০০৬৮০ক ক $রঞ্করিক৫৬৪৭ক$ককঞ্ঞজঠঞএঞ্রীকীকডচ$ঠরাজকজএককীককততককক$৩৬৪৪৪৪৩এরএসককক্কতএকীর+ত এরিক ১৯ করুক ++ তর তপতি 


এর দ্বারা এক তালাকে বাইন পতিত হবে হানাফিদের মতে, যদি সে একটি তালাকের নিয়ত করে থাকে 
কিংবা কোনো নিয়ত না করে থাকে । আর যদি তিন তালাকের নিয়ত করে. তবে তিনটিই হবে । তবে যদি দুই 
তালাকের নিয়ত করে তাহলে পতিত হবে শুধু এক তালাক 1১১২ 

অথচ শাফেয়িদের মতে, একটির নিয়ত করলে এক তালাক রাজয়ি, দুটির নিয়ত করলে দুটি, আর তিনটির 
নিয়ত করলে তিনটি তালাক পতিত হবে । আর যদি কোনো নিয়ত না করে, তাহলে হবে একটি । 

মালেকিদের মতে, যদি এই শব্দগুলো সংগমকৃতা মহিলাকে বলে, তাহলে তিন তালাক পতিত হয়ে যাবে। 
নিয়ত না করলেও ।১৬৩ 

তিনটির নিয়ত করলে হানাফিদের মতে ওপরযুক্ত শব্দে তিন তালাক পতিত হওয়া যদিও পূর্ণাঙ্গ জিন্স কিংবা 
হুকমি শাখা হিসেবে সঠিক আছে, কিন্তু নিয়ত করা সব্বেও দু'তালাক পতিত হবে না। কারণ, এটি শুধু সংখ্যা । 
আর এই শব্দগুলো শুধু সংখ্যার সম্ভাবনা রাখে না। তার যদি স্ত্রী বাদি হয়, তবে দুটির নিয়ত সঠিক আছে। 
কেনোনা, তার ক্ষেত্রে দুটিই পূর্ণ জিন্স এবং হুকমি ফরদ ।*৯ 


তিন তালাক সংক্রান্ত আলোচনা 
দ্বিতীয় বিষয় হলো, তিন তালাক সম্পর্কীয় । এই এ বিষয়ের অধীনে আছে দুটি মাসআলা | 


তিন তালাক এক সংগে দেওয়া কি বৈধ? 
প্রথম মাসআলা হলো, একই সময়ে তিন তালাক বাস্তবায়ন করা বৈধ কিনা? আবু হানিফা ও মালেক রহ.- 
এর মাজহাব হলো, এটা হারাম এবং বিদ'আত । ইমাম আহমদ রহ.-এরও একটি বর্ণনা অনুরূপ! এটাই 
সাহাবায়ে কেরামের মধ্য হতে হজরত উমর ফারুক, আলি, ইকনে মাসউদ, ইবনে আব্বাস এবং হজরত ইবনে 
উমর রা.-এর মাজহাবও । 
ইমাম শাফেয়ি রহ.-এর মতে, এমনভাবে তালাক দেওয়া বৈধ ।১+৫ আহমদ রহ.-এরও ছিতীয় বর্ণনাটি 
অনুরূপ ।১*৯ এটিই আবু সাওর এবং দাউদ রহ.-এর মাজহাব । হাসান ইবনে আলি এবং আবদুর রহমান ইবনে 


** অবশ্য হানাফিদের মধ্য হতে ইমাম জুফার রহ.-এর মতে দুটির নিয়ত ধর্তব্য। মুহাল্লা : ১০/১৯১, 31 ৩৪ ৭০/, 40 
৬] 0০১ ০ এ ৬১০ এ ০৯০ ০০ ক ২৩ ভে এ । সংকলক । 

*** মাজহাবসমূহের বিস্তারিত বর্দনা এ অনুচ্ছেদেই বর্ণিত ইমাম ভিরমিষী রহ.-এর আলোচনা হতেই গৃহীত। অবশ্য মুয়াফফাক 
রহ.-এর আলোচনা হতে কিছুটা সংযোজন হয়েছে। মুয়াফফাক আরো বলেছেন, ইমাম আহমদ রহ. হতে বেশির ভাগ বর্ণনা হলো যে, 
তিন তালাকের প্রতি তার ঝৌক সত্তেও তিনি এ ব্যাপারে ফতওয়া দিতে অপছন্দ করতেন । আর অনেকে বলেছেন, ইমাম আহমদ রহ. 
হতে দুই বর্ণনা আছে! একটি হলো এই । অপরটি হলো, সে যা নিয়ত করেছে তাই হবে । আর যদি সে তালাকদাতা কোনো নিয়তই 


না করে, তবে এক তালাক হবে । দ্র বজলুল মাজহুদ : ১০/৩১৬, 4 ৬$ 5931 -সংকলক। 

১৮ দ্র, নুরুল আনওয়ার : পৃষ্ঠা-৩০, ০ ৪৪১০ * ১ ১৯১। -সংকলক । 

** অবশ্য তাদের মতেও ফুস্তাহাব হলো, এক তৃহ্রে তিন তালাক না দেওয়া। আল-সুহাজ্জাব-শিরাজজি (২/৭৯, তাকমিলায়ে 
ফতহুল মুলহিম : ১/১৫২, ২১৩ ১৬ 35) । -সংকলক। 

ইমাম শাফেয়ি রহ.-এর দলিল উয়াইমির আজলানি রা.-এর লেজানের ঘটনা । এটি ৰোখারিতে (২/৭৯১, ৮২১০৯) 4835 


2১৩] ১৮৯ ১৭৭ ০৮ ৬০৯) হজরত সাহল ইবনে সাদ সাইদি রা.-এর বর্ণনায় বর্ণিত আছে। তাতে আছে- যখন তারা দু'জন 


স্বামী-স্ত্রী) লেআন হতে অবসর হলো, তখন উয়াইমির বললেন, আমি স্ত্রীর প্রতি হিখ্যা কথা বললাম, হে আল্লাহর রাসূল! যদি আমি 
তাকে রেখে দিই! তারপর তিনি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৫৬ 


**৬৯ ৪ কাজির +রএ কজন জনাররজরির ডজন জিত ককররাউরিক কক্স উককককওনডত জীন ত৬-ক কপ ৬জ্রকততউকতউকরর এও কও ক৬ক এড এ কও ক কারক ওউনীক কী ৮৪ ককনরকরক্ডরএপউকজজ -জক্িকএজককরতক্ ৪৩৬ এজজকিউিকককজত্কব্কজককজস্একঞজঠব্কাককিত্কতঞজ্কজউিকীড তত কন কিকশ্হউটীক্ক্ককককীকন ০ ৩ক। জন 


আওফ রা. হতেও এমন বর্ণিত আছে ।১*** হানাফিদের দলিল সুনানে নাসায়িতে১** বর্ণিত মাহমুদ ইবনে 
লবিদের বর্ণনাটি, 
3৯০৮ ৮৬ ১০০৯ 985 ০১৩ এ ৩ ৩৯১০০ ১৬3 ২৯০ এ ৯ এ 059 ১৯৬ 
“১৭৯৯৭৪১1101 ০0৯৯3 উ 2009 ০৯) ৩ ৬০৯ ০6 058 ১ এ 5১৩৪৪ ৯ 
তিন তালাক পতিত হওয়ার বিধান 


দ্বিতীয় মাসআলা তিন তালাক পতিত হওয়ার যেটি অধিক গুরুত্পূর্ণ এবং মহা বিতর্কিত বিষয় । অর্থাৎ, যদি 
কোনো ব্যক্তি এক কথায় তিন তালাক দেয় কিংবা এক মজলিসে তিন তালাক দেয়, তবে সেটি পতিত হয় কিনা? 
একটি হয়, না তিনটি । এ সম্পর্কে তিনটি মাজহাব আছে। 

১. প্রথম মাজহাব ইমাম চতুষ্টয়ের । সেটি হলো এমনভাবে তিন তালাক পতিত হবে এবং মহিলা চূড়ান্তভাবে 
বিচ্ছিন্ন হয়ে যাবে । ০৯০ ৯১) ০০০ ৬০৯ ০581 $৯.)) ০৯০ ১ ৯» এই মহিলা তার প্রথম স্বামীর জন্য হালাল 
হবে না, যতোক্ষণ না এছাড়া অন্য স্বামীর সংগে বিয়ের ঘর-সংসার (সংগম) করে। এটাই পূর্ববর্তী ও পরবর্তী 





মুসনাদে আহমদে (৫/৩৩৪, আবু মালেক সাহল ইবনে সাদ সাইদি রা.-এর হাদিসে) আছে, “তিনি বললেন, হে আল্লাহর রাসূল! 
আমি যদি তাকে রেখে দিই, তবে আমি তার ওপর জুলুম করবো । সে তালাক, সে তালাক, সে তালাক ।' 

তবে আবু বকর জাসসাস রহ. এর এই জবাব দিয়েছেন যে, এই ঘটনা দ্বারা ইমাম শাফেয়ি রহ. কর্তৃক তিন তালাকর বৈধতার 
ওপর দলিল পেশ করা ঠিক নয় । কেনোনা, তার মাজহাব অনুসারে স্ত্রীর লেআনের আগে শুধু স্বামীর লেআন ছারা বিয়ে বিচ্ছেদ ঘটে 
যায় এবং তালাকের ক্ষেত্র অবশিষ্ট থাকে না। সুতরাং তিন তালাক দেওয়া সম্পর্কে অস্বী্নৃতির প্রয়োজনই ৰাকি থাকে না। 

তবে হানাফিদের মতে যেহেতু লেআনের পর বিচারকের ফয়সালার ফলে বিয়ে বিচ্ছেদ ঘটে যায়, €হিদায়া : ২/৪১০) সেহেতু 
তাদের মাজহাব অনুসারে এই জবাব চলবে না। এজন্য ইমাম আবু বকর জাসসাস রহ. "হানাফিদের পক্ষ হতে জবাব দিতে গিয়ে 
বলেন, 'হতে পারে এটা ইদ্দতের মধ্যে তালাক সুন্নত হওয়া এবং এক তুহরে কয়েকটি তালাক একক্রিত করা নিষেধ হওয়ার আগের 
ঘটনা । এ কারণে প্রিরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো অস্বীকৃতি জ্ঞাপন করেননি । আবার এটাও হতে পারে যে, 
যেহেতু সে মহিলা তালাক ব্যতীতই বিচ্ছেদের যোগ্য হয়েছিল। এ কারণে তালাকের মাধ্যমে বিচ্ছেদ ঘটানোর ব্যাপারে তিনি 
অস্বীকৃতি জ্ঞাপন করেননি । দ্র. আহকামুল কোরআন-জাসসাস : ১/৩৮৪ । -সংকলক । 

১৭৬৭ ওপরযুক্ত মাজহাবগুলোর জন্য দ্র. আল-মুগনি : ৭/১০২, ১১৩ ৩৫ 903 4141 -সংকলক। 

১৭৬৮ এই বর্ণনা সম্পর্কে হাফেজ ইবনুত তারকুমানি রহ. বলেন, 'এ হাদিসটি সহিহ এবং স্পষ্ট ।' আল-জাওহারুন নাকি 
বিজায়লি সুনানিল কুবরা লিল বায়হাকি : ৭/৩৩৩, 5১৯1১ 31 15 3 ৩ 0330 ১৬০১ ৪৩ ০৯১ ৮৯০ ০857 স্বয়ং 
হাফেজ ইবনে হাজ্জার রহ. বলেন, এর বর্ণনাকারিগণ সেকাহ। তবে এরপর হাফেজ রহ. প্রশ্ন উত্থাপন করেছেন, “কিন্ত মাহমুদ ইবনে 
লাবিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনুগ্রহণ করেছেন। তবে তার থেকে তীর শ্রবণ প্রমাণিত নয়। যদিও 
অনেকে তাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের শামিল করেছেন। তবে সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দর্শনের কারণে । -ফতহুল বারি : ৯/৩৬২, ৮১৩] 3১৬৬] ১5৯ ১০ শ5। তবে হাফেজ রহ.-এর এই প্রশ্ন ঠিক নয়। 
কেনোনা, তখন এটি সর্বোচ্চ, সাহাবির যুরসাল হবে। যেটি অধিকাংশের মতে মু্তাসিলের পর্যায়ভুক্ত। -সুকাদ্দামাতু ফাতহিল মুলহিম : 
১/৯১, ৮ ৮০৬০১ ০০ । সংকলক । 

১৭৯ হানাফিদের একটি দলিল হজরত আনাস রা.-এর হাদিস। হজরত উমর রা.-এর নিকট খন এমন ব্যক্তিকে হাজির করা 
হতো, যে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে, তিনি তার পিঠে আঘাত করতেন। এ হাদিসটি বর্ণনা করেছেন, সায়িদ ইবনে মানসুর 
রহ. । হাফেজ রহ. ফাতহুল বারিতে এ তথ্য উল্লেখ করেছেন । তিনি আরো বলেছেন, এর সনদ সহিহ । দ্র. (৯/৩৬২)। 

পরবর্তী মাসআলাতে (তিন তালাক পতিত হওয়াতে)ও বিভিন্ন বর্ণনা এমন উল্লিখিত হবে, যেগুলো হানাফিদের মাজহাব প্রমাণের 
সহায়ক 


সগসতগপ গতি ত ১৫ ৪৪৮৫১ তক ২৮০ কিতিইতত৯জউ৪ক তর ৫৪৩৯৪ চক কপ চক কত উজিউইিকডকজকড ৯৯১ ৪৯৯৪৯৬৯৬১০ ০৬৬ ০৬ রত কক তক ত৪০৮০৬ক৬ কই সক ক৯৬ক৪ ৪৪৯৪৪০৪৪৮৮১ ৮৬ ৪৬৪৪৮ ০৪০৭ 5 উর উড ৬৩ ৬৬৪ ৪৩ ৮৯৪০৯ ০৮৯৯৪, কক ৯৭০৪৯৯৪০৪৪০ ৮০ 5৯৯০০০০৩৯৮০ ৪১০২ 


মাজহাব এটিই |: হাজ্জাজ ইবনে আরতাত, মুহম্মদ ইবনে ইসহাক এবং ইবনে মুকাতিলের দিকেও এই 
উক্তিটি সম্বন্ধযুক্ত 1১৭৭২ 

৩. তৃতীয় মাজহাব হলো, এমনভাবে এক তালাক পতিত হবে। স্বামীর রুজু করার এখতিয়ার থাকবে । এটা 
অনেক আহলে জাহের, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িমে এবং ইকরিমা রহ. প্রমুখের মাজহাব ।১৭৩ আমাদের 
যুগে গাইরে মুকাল্লিদরাও এই বিষয়ে অস্পষ্ট ভূমিকার অধিকারি । 

তবে ওপরযুক্ত তিনটি মাজহাবে এ বিষয়টি যৌথ শরিক যে, যদি তিন তালাক ভিন্ন ভিন্ন তিনটি পবিত্রতায় 
দেওয়া হয়, ভাহলে এগুলো সবার মতেই পতিত হয়ে যাবে। এমন মহিলার চূড়ান্তভাবে বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে 
কারো কোনো মতপার্থক্য নেই। এমনকি আহলে জাহের ও রাফেজিরাও এই তালাক পতিত হওয়ার প্রবক্তা 

তবে আমাদের দেশে যে পারিবারিক আইন বাস্তবায়িত হয় তাতে বলা হয়েছে যে, তিন পবিভ্রতায় ভিন্ন 
ভিন্নভাবে তিন তালাক দিলেও তিন তালাক পতিত হবে না, বরং একটিই পতিত হবে । চৃড়ান্তভাবে বিচ্ছিন 
হওয়ার পদ্ধতি এই পারিবারিক আইনের আলোকে শুধু এটাই যে, স্বামী এক তালাক দিয়ে রুজু করবে। তারপর 
তালাক দিবে । তারপর রুজু করবে । পরে তালাক দিবে। 

স্পষ্ট বিষয় যে, ওপরযুক্ত পদ্ধতি উম্মতের কোনো একজনেরও মাজহাব নয়। সুতরাং যেসব লোক এসব 
পারিবারিক আইনের সমর্থনে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম কিংবা আহলে জাহেরকে পেশ করেন, তাদের এ 
কাজ কোনোক্রমেই বৈধতার স্তরে নেওয়া যায় না। 


জমহুরের দলিলসমূহ 


১. সুনানে নাসায়িতে+++১ শা"বি রহ.-এর বর্ণনাটি আছে, তিনি বলেন, 
৬৯৪০ 0১ ১৯ ০ ৪ 0 2 এ ০0১ ৪১০ এ) ভোজ এ এস এও ০095৪ 298 ১৯ 
42 ০০) 4 1401 0১ 95158 590০ ১85 ৮৩০5 এ) 4৯৯) এন ওঠ 5 2০ এ 0509 0১৬ 





১৭২৩ 


বাহ্যত এ হুকুমটি তখনকার জন্য যখন স্ত্রীর সংগে সংগম করা হয়, আর যদি স্ত্রীর সংগে সংগম না হয়, তবে তখন 
হানাফিদের মতে বিস্তারিত বর্ণনা আছে। যদি এক সঙ্গে তিন তালাক দেওয়া হয়। যেমন বলা হয়, তোমার ওপর তিন তালাক, 
তাহলে তখনও একসংগে তিন তালাক পড়ে যাবে । আর যদি ভিন্ন ভিন্ন শব্দে তিন তালাক দেয়, চাই একই মজলিসে হোক লা কেনো, 
যেমন- তুমি তালাক, তালাক, তালাক, তখন শুধু এক তালাকেই বিচ্ছিন্ন বোইন) হয়ে অন্য তালাকগুলোর ক্ষেত্রই অবশিষ্ট থাকবে 
না। হিদায়া : ২/৩৭১, 0৯৯১৪ ০ 3১১৯ ৬৪ 3+৬। সংকলক । 

'** শিয়া হিল্পি এ ব্যাপারে শারারিউল ইসলামে দৃঢ়তা প্রকাশ করেছেন। (২/৫৭)-তাকমিলা : ১/১৫৩। 

শায়খ ইবনে হুমাম রহ. বলেন, ইমামিয়া হতে বর্ণিত আছে যে, ছালাছ বা 'তিন' শব্দ ব্যবহার করলে তালাক হবে না এৰং 
মাসিক অবস্থায়ও তালাক হবে না। -ফতহুল কাদির : ৩/৩২৯, 2০. 5১৩০ 4১1 -সংকলক ! 


**৭ নবৰি শরহে মুসলিম : ১/৪৭৮, ২১ 3১. 4১51 হাজ্জাজ ইবনে আরতাত এবং মুহাম্মদ ইবনে ইসহাকের ছিতীয় বর্ণনা 
তৃতীয় মাজহাবের মতো এক তালাকে রাজ্জয়ি পতিত হবে। সুত্র এ ৷ -সংকলক । 

'** চতুর্থ আরেকটি মাজহাবও উল্লেখ করা হয়েছে যে, স্ত্রীর সংগে যদি সংগম হয়ে থাকে তৰে তিন তালাক, আর যদি সংগম 
না হয়ে থাকে তবে এক তালাক হবে । -কতহুল কাদির : ৩/৩২৯। এই চতুর্থ মাজহাৰটিকে ইবনুল কাইরিম রহ. ইবলে আব্বাস রা.- 
এর অনেক ছাত্র ও ইসহাক ইবনে রাহওয়াইহ রহ.-এর আল-মুগনি : ৭/১০৪-১০৫ ১১ ৬ 9 শরহে নববি : ১/৪৭৮। - 
সংকলক । 


১৭৭৪ 


২/১০০ ১ ৬$ 4৮১০৪ ৬০৪ । "সংকলক । 


৩৯, ৪১০৪ ৬৬৬৬ ৬ক কক কা কত উরি কাকিত আঠিউক্িকীজলশকতিজতীককক্তউজজতকীক ক চাচি ক্ককিকজিজীক ক ক৮০এ ৪৪৪৬৩৪৬৪৯০০ ডক$কজজকলররীতজিকরততজউ ৯০১ ৬৬ -ক ০৬৪ ০কপ্কতকত ৪কন কিক কতক গককউিকছিকতিজির কক্ষ রজব করত ত জিত উস ভিকক+$ কন কও, ঝি ৭৫৭০৩ জ কক ৮ ৮ অক এপ চ উকি ত কপ - ১ 


3519 গর) ০৪ 21 এ 2:05 485 এ আত এ ০৮9 এ 2 এ ৪০০ ০১৪ 
২৯ ৯০ ৯১০ 


আমাকে ফাতেমা বিনতে কায়স হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, আমি খালেদ পরিবারের কন্যা। আমার স্বামী আমার নিকট 
খোরপোষের আবেদন করছি। তারা আমাকে তা দিতে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া 
রাসূলাল্লাহ! তার স্থায়ী তার নিকট তিন তালাকের সংবাদ পাঠিয়েছেন। তখন ফাতেমা রা. বললেন, তারপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোরপোষ ও বাসস্থান মহিলার জন্য হবে কেবল তখনই, বখন 
তার স্বায়ীর জন্য অধিকার থাকে তাকে ফিরিয়ে আনার 1' 

এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তালাকের সুরতে স্বামীকে রুজু 
করার অধিকার দেননি । 

২. 
1০০) 5০০ 05 04 435 | ৩৪১ ০০০ 0৯ ২০ ৯০৯৯ 235 এ 2 ০৩ 4৬০ ৪ ৯০৮ ০ 
03 ০১১৩ ৩০৪ 59005 9৪ ৬৯9 1 ০১০০ ০৮ 09০: এ৩ ০১৯ এ £ এও 4৪ 
(35১,০51 ৮১১০১ ৪১০০ ০০ এ] 958 কি ১০০৪ ০১০ ০৯৪ ০৯ ০৪০ ৪ ০৯ 
১৪১৯ ৩১০০০ এ 9 0 ৩ এ ভ1ড এ ০ 55৬০ ০৯৯ ০০ ৯৪ €৮ 2৪ তাস আদল 
এ] ০০৩ এ 24০ ১৪ 9 ০৪3 ২৩ ৩ এ 0৬ 4৯০ 2058 ভসী তি নি ক ৩৯৯ এ 

৩৩৫৯) ১১০ ৬০৯ ১৮৯ ৯3০ ০9০ ০৯ 


'সুরাইদ ইবনে গাফালা বলেন, আয়েশা খাছ'আমিয়্যা ছিলেন হাসান ইবনে আলি রা.-এর নিকট তর সতী) । 
যখন আলি রা.কে শহিদ করা হলো, তখন আয়েশা বললেন, খেলাফত আপনাকে মুবারকবাদ জানাচ্ছে। তখন 
হজরত হাসান রা. বললেন, আলি রা.-এর শাহাদাতের ঘটনায় তুমি আনন্দ প্রকাশ করছো! যাও- তুমি তালাক। 
অর্থাৎ তিনটি। তিনি বললেন, তারপর আয়েশা তার কাপড়-চোপড় গায়ে চড়িয়ে বসে রইলেন এবং তার ইদ্দত 
পালন করলেন। তখন হজরত হাসান রা. তার নিকট তাঁর মহরের বকেয়া পাঠিয়ে দিলেন। তাতে সংগে আরো 
দিলেন দশ হাজার দানস্বরূপ। যখন তার নিকট বার্তাবাহক এলো তখন আয়েশা বললেন, বিচ্ছিন্ন বন্ধুর কাছ 
হতে সামান্য ভোগসন্তার মাত্র। যখন হজরত হাসান রা.-এর নিকট আয়েশার এই কথা পৌছলো, তখন তিনি 
কাদতে লাগলেন। তারপর বললেন, যদি আমি আমার নানার কথা না শুনতাম কিংবা বলেছেন, যদি আমার 
আব্বা আমাকে এ হাদিস বর্ণনা না করতেন যে, তিনি আমার নানাকে বলতে শুনেছেন, যে ব্যক্তি তার স্ত্রীকে 
মাসিকের সময় তিন তালাক দেয়, কিংবা অস্পষ্ট তিন (তালাক) দেয়, তখন সে মহিলা তার জন্য হালাল হয় লা, 
যতোক্ষণ না জন্য স্বায়ীর সংগে বিয়ে ও সংগম হয়- তাহলে আমি অবশ্যই আয়েশাকে ফিরিয়ে আনতাম ।' 


বায়হাকি 1১৭৫ 





১৭ সুনানে কুবরা : ৭/৩৩৬ 3১৯৪১ ৫০৯৮ 535 ১২০৩ +পঠ 55 ০৩ ১১ ৩৯১৬ এ৩৯এ জট তি তি পনি ও 
সংকলক । 


১৯৯১৯ একগ্ররীতরতিক্িকর৯র৯৬৬৪ ৪৪৬৯৪ রিকতকন উতর কত উর কক কব এরিকককডজজ ৬০ ৩ক০সবড৪৬৪৬৬এর৩ক কক শকজকততকত 


৩. 
+3০ 401 এছ গা ০৯ 53088 55৯398 ১৩ 49০৭ 905 ১০ 9 5০1 0) 2৬ ০০ 


৩৯ 33 - 4381 3 ০৮০০ ১৯ ৬০৯ ০ এত 5০১১৪ এস 25 
“আয়েশা রা. হতে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে । তারপর সে মহিলা বিয়ে করেছেন । 
তারপর তাকে স্বামী তালাক দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এ 
মহিলা কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? জবাবে তিনি বললেন, না, যতোক্ষণ পর্যন্ত তার সামান্য মধু দ্বিতীয়) 
স্বামী সম্ভোগ না করে, প্রথম স্বামী সম্ভোগ করেছিলো যেমনটি । বোখারি শরীফ 1১৭৭ 
৪. বোখারিতেই; হজরত সাহল ইবনে সাদ সাইদি রা.-এর হাদিস আছে, এতে তিনি উয়াইমির 
আজলানির লি'আনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, উয়াইমির লি“আন হতে অবসর হওয়ার পর নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, 


1543০ 401 ৪০ এ ০১১০ ০০০৪০। ও5 95 ০৪ ৫০ 0 1 0১৮) 0০ ৩৪ 

হে আল্লাহর রাসূল! আমি যদি তাকে রেখে দিই, তাহলে তার প্রতি আমি মিথ্যা আরোপ করলাম । তারপর 
তিনি তাকে তিন তালাক দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাকে নির্দেশ দেওয়ার 
আগেই।' 

৫. সু'জামে তাবারানিতে হজরত উবাদা ইবনে সামেত রা. হতে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, 


140 ০১) 31৮) 0৮৪ 4৩০ এ এড ও 0৯9 এ] ১১৪ 9৮৪৩ আ। এ ১৭ ওত ০০ ডে 
১৪ ৯৯৭ ০৮৭ ০৭ এ এক ওত এ 95 0790 01 2 0৬ 0০৯০ ০০ এ] 48 আআ] এ 90 ও ও) 


€ 6১৩৭৮ ৮, 


4৬১০ ৩১ ০) 0১4০) ৬৯৭৪ 4 ৮০৪৪ &৯আ ৯৪ ভা ৩১১৪ 4৬ 
“আমার পিতা-প্রপিতাদের মধ্য হতে একজন তার স্ত্রীকে হাজার তালাক দিয়েছিলেন । তখন তার সন্তানগণ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসুল! আমাদের পিতা আমাদের 
মাকে হাজার তালাক দিয়েছেন। তার জন্য কি কোনো উপায় আছে? জবাবে তিনি বললেন, তোমাদের পিতা 
আল্লাহকে ভয় করেনি যে, তিনি তার জন্য কোনো মুক্তির পথ করে দিবেন। মহিলা তার হতে সুন্নতের পরিপন্থী 
তিন তালাকের ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর অবশিষ্ট ৯৯৭টি তালাক তার ঘাড়ে গোনাহ হিসেবে রয়ে গেছে।' 


সককঠিঠিইি কত জএির তত ৯ কস করঞজিজতকা রত জি কপউি এরিক ৬৯০৪৪ $ক পরিকর উজ ওকি ডর কজ করত রতক তত ৬৮৮০৪৩৭ ০৮০৬০০০০-০০৯৪১৩২০৩-১৬০০ 





৯ ২/৭৯১, ৬১৬০ 5১৬ 3৯] ০০ ৬৪ 

হাফেজ ইবনে হাজার রহ--এর কৌক এদিকেই যে, ওপরযুক্ত বর্ণনার ঘটনা এবং হজরত রিফা'আ রা.-এর স্ত্রীর ঘটনা ভিন্ন 
ভিন্ন। ফতনুল বারি : ৯/৩৬৭, ২১৩] 2১২৯ )১৯ ০ 4১51 যেনো, এ দুটি ঘটনা স্বতত্ত্র দুটি দলিল । -সংকলক। 

১১৭৭ সূত্র এর । -সংকলক । 

'-* মাজমাউজ জাওয়াইদে (9/৩৩৮, ২১৩ ০+ 481 ৯ ১০৪ ০১২) হাইছামি রহ. ষলেছেন, এতে আছে- উবায়দৃললাহ 
ইবনুল ওয়ালিদ আল-ওয়াসসাফি আল-আজারি । তিনি জর্িক ৷ 

তবে তার সম্পর্কে ইমাম আহমদ রহ. বলেন, তার হাদিস লেখা যাবে । কেনোনা, তার মধ্যে জ্ঞান আছে, মিজানুল ই'তিদাল : 
৩/১৭, নং-৫৪8০৫। 

সুতরাং তার বর্ণনা সমর্থকরূপে পেশ করা যায় । এই বর্ণনাটি সুসান্নাফে আবদুর রাজ্জজাকেও (৬/৩৯৩, নং-১১৩৩৯ 1৮০) ১৪ 
১১০) এসেছে। তাছাড়া দ্র. সুনানে দারাকৃতনি : ৪/২০, নং-৫৩। -সংকলক । 


রযারারারাররান্রা ররর 


শব্দরাজি বর্ণিত হয়েছে, 

2১০৬ 355 455 2৪৩ ডি ও 2৯0 0 ৩] 04 ৩১৩ ৬ 9 ৭ চিলি 

'তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি যদি তাকে তিন তালাক দিতাম, তবে কি আমি তাকে 
ফিরিয়ে আনার অধিকার রাখতাম? তিনি বললেন, তখন সে তোমার হতে বিচ্ছিন্ন হয়ে যেতো এবং এটা তোমার 
জন্য হতো পাপ কাজ ।' 

৮. সুনানে দারাকৃতনিতে১**১ হজরত আলি রা.-এর হাদিস আছে। তিনি বলেন, 
| ১১১ 919১৯ 81 ৩ 0১০ 053 ০০৯৪ এ 90৮ ১৯১ ৭০ 45 কতটি কা তি শি 

'নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক ব্যক্তি স্ত্রীকে তালাকে বাইন দিয়েছে। তখন তিনি 
কুদ্ধ হলেন এবং বললেন, তোমরা কি আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টার বিষয় বানাচ্ছো? কিংবা বলেছেন, আল্লাহর 
দীনকে ঠীন্ট্রা ও ত্রীড়া-কৌতুকের বিষয়ে পরিণত করছে? যে (তার স্ত্রীকে) নিশ্চিত তালাক দিয়ে দেয়, আমরা 
তার জন্য তিনটি তালাক আবশ্যক করে দিই । তার জন্য সে মহিলা ততোক্ষণ পর্যস্ত হালাল হবে না, যতোক্ষণ না 
অন্য স্বামীর সংগে বিয়ে বসে (এবং সংগম করে)।' 

৯. মুসান্নাফে আবদুর রাজ্জাকে১*৮২ জায়দ ইবনে ওয়াহাবের বর্ণনা আছে, ভাতে তিনি বর্ণনা করেন, হজরত 
উমর রা.-এর খেদমতে এমন এক ব্যক্তিকে পেশ করা হয়েছিলো, যে তার স্ত্রীকে এক হাজার তালাক 
দিয়েছিলো । জিজ্ঞাসাবাদ করলে লোকটি ওজর পেশ করলো, ০ ০৬] 5৫ ৮? আমি কেবল ত্রীড়া-কৌতুক 


করছিলাম । এরপর হজরত উমর রা. তাকে বেত্রাঘাত করেছিলেন আর বলেছিলেন ৭3০৩ 4১ ১ 42893 
১৭৮৩ তথা তোমার জন্য তো তিন তালাকই যথেষ্ট ছিলো ।' 





১৭৭৯ হাদিস এবং এর স্বারা দলিল পেশ সংক্রান্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র., তাকমিলারে ফতহুল মুলহিম : ১/১৫৫। -সংকলক। 

১** মাজমাউজ জাওয়াইদ : ৪/৩৩৬, 3১৬) 55১ 5৬ ৩১০০ ১৩ আল্লামা হাইছামি রহ. এই বর্ণনাটি উল্লেখ করার 
পর বললেন, এতে আছেন আলি ইবনে সায়িদ রাজি। ইমাম দারাকৃতনি রহ. তার সম্পর্কে বলেছেন, তিনি তেমন শক্তিশালী নন। 
তবে অন্যরা তার ব্যাপারে সম্মানপূর্বক উক্তি করেছেন । আর অবশিষ্ট বর্ণনাকারিগণ সেকাহ। 

তবে আলি ইবনে সায়িদ রাজিকে জয়িফ সাব্যস্ত করার ব্যাপারে দারাকৃতনি রহ.কে একক মনে হয়। তা না হলে হাফেজ জাহ্বি 
রহ. তার সম্পর্কে বলেন, হাফেজ প্রচুর সফরকারি এবং বড় পর্যটক । ইবনে ইউনুস রহ.-এর উক্তি বর্ণনা করেন, “তিনি বুঝতেন এবং 
হিফজ করতেন ।' দ্র. মিজানুল ই'তিদাল : ৩/১৩২, নং-৫৮৫০। “সংকলক । 

১৯১ ৪/২০, নং-৫৫, 3১১৮) ৮৮35 1 -সংকলক । 

১৮২ ৬/৩৯৩, নং-১১৩৪০ ০১৩ 31৮/ ৩১৪ 1 সংকলক । 

১৯০ ওপরযুক্ত বর্ণনাটি সুফিয়ান সাওরি-সালামা ইবনে কুহাইল রহ. সূত্রে বর্ণিত, অথচ এই বর্ণনাটি সুনানে কুবরা ৰায়হাকিতে 
শো'বা-সালামা ইবনে কুহাইল সূত্রে বর্ণিত আছে । দ্র. (৭/৩৩৪, ৬১৬ ১১৬৪ ০৪ ৬৪ 2 ও ৮০৩১১৯৪3৮55 


১০ ৯৯০ 5 5) 1 
উভয় সূত্রেই বর্ণনাকারিগণ সিহাহ সিত্তার বর্ণনাকারি 1 -তাকমিলা : ১/১৫৬। -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড 2 ৫৬১ 


কাশক্পঠকিক করন দরজার রকক্রারাকককনস্ররককজররকীরাঝানীনর্রীবকজকটিককীকনীতপ্করবকক্রীকররককাড ররর কক রকরাককডীউিক ক একরাককীড করার কিররতকরজকণরজরউকররকরতর্রগরকককতঞকককরুত্জিততকরক্ডকততড একর করত রকরারারককজরনততডউঞকজতউ এজ তততকতজজন্রউককীককতসএএেতক তক কক তকঙহকতককুকতককজজ৬৮এ৬৩৩এএকলজত 


১০. মুয়াত্তা ইমাম মালেকে১৮* মু'আবিয়া ইবনে আবু আইয়াশ আনসারির হাদিস আছে । তিনি বলেন, আমি 
আবদুল্লাহ ইবনে জুবায়র রা. এবং আসেম ইবনে উমরের নিকট বসা ছিলাম । তখন তার নিকট মুহাম্মদ ইবনে 
আয়াস ইবনে বুকায়র এসে বললো, এক বেদুইন তার এমন স্ত্রীকে তিন তালাক দিয়েছে, যার সংগে সংগম করা 
হয়নি। এই মাসআলাতে আপনাদের দু'জনের কি অভিমত? জবাবে আবদুল্লাহ ইবনে জুবায়র রা. বললেন, 


এ] ৫০) 58১৯ 234০ এ০। ০১০০ ০৭৩০ 0 0১০ ভে ০৯১৩৪ 058 4৩ ৩ ৬৪ ৬৩০০১ 0৯৯ 07 
“4০৯ ০০ (১ ০105 4০০ এএ। ৬০০ 4১9০ ৩ ৮55 ৬৪ 4৩ 
'এ ব্যাপারে আমাদের নিকট কোনো উক্তি পৌছেনি। সুতরাং তুমি আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু হুরায়রা 


রা.-এর নিকট যাও। কেনোনা, আমি তাদের দু'জনকে আয়েশা রা.-এর নিকট রেখে এসেছি। তাদের যেয়ে 
জিজ্ঞেস করো, তারপর আমাদের নিকট এসে আমাদেরকে অবহিত করো ।' 


ফলে প্রশ্নকারি যেয়ে তাদের দু'জনকে জিজ্ঞেস করলো । ইবনে আব্বাস রা, জবাব দিলেন, 0 ৬ 48 


4425 ০০১৯ ৬ 15৯১৯ “আবু হুরায়রা! আপনি তাকে ফতওয়া দিন। যুশকিল বিষয় আপনার নিকট 
এসেছে।' হজরত আবু হুরায়রা রা. জবাব দিলেন, 


১১১০ ৯১) ০০১০ ৬ ৬০৯১০ ১৩) ৯০ 25457 
“এক তালাক তাকে বিচ্ছিন্ন করে দেয়, তিন তালাক তাকে হারাম করে দেয়, যতোক্ষণ না অন্য আরেক 
স্বামীর নিকট সে বিয়ে বসে' ইবনে আব্বাস রা.ও এই জবাবই দিলেন ।১*৮৫ এখানে সর্বমোট দশটি দলিলে পূর্ণাঙ্গ 
জবাব হলো। 


হাদিস গ্রস্থাবলিতে ওপরযুক্ত দলিলসমূহ ব্যতীত আরো বহু দলিল ও আছর+৮* বিদ্যমান আছে। যেগুলো 


১৭৮৪ ৫২১ 3430 3১৬5 | -সংকলক। 

১৭৯ উত্তাদে মুহতারাম দা.বা. এই বর্ণনার অধীনে তাকমিলাতে (১/১৫৭-১৫৮) লিখেন, এই হাদিসটি আমাদের এদিকে 
পথপ্রদর্শন করছে যে, এই পাচজন সাহাবি (হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র, আসেম ইবনে উমর, আবু হুরায়রা, ইবনে আব্বাস ও 
আয়েশ! রা.) এক শব্দে তিন তালাক পতিত হওয়ার ব্যাপারে একমত ছিলেন! আবু হুরায়রা রা. ও ইবনে আব্বাস রা.-এর 
মাজহাবতো স্পষ্ট । আর আবদুল্লাহ ইবনে জুবায়র ও আসেম ইবনে উমর রা. এ মাসআলাটিকে স্ত্রীর সংগে সংগম না করা হয়ে থাকার 
সুরতে জটিল মনে করেছেন। যদি তিনটি তালাক সংগমকৃতা মহিলার ক্ষেত্রে অর্থহীন হতো, তাহলে এটাকে তারা জটিল মনে করতেন 
না এবং স্ত্রী যদি সংগমকৃত না হয়ে থাকে তবে সে অবস্থায় আফজালরূপেই তারা দু'জন তালাক পতিত না হওয়ার ফতওয়া দিতেন । 
তারা দু'জন এ কারণেই এ মাসআলাটিকে জটিল মনে করেছেন যে, এটি ছিলো অসংগমকৃতা মহিল।গ ক্ষেত্রে আর আয়েশা রা.-এর 
যে ব্যাপারটি, ঘটনার পূর্বাপর দ্বারা স্পষ্ট এটাই যে, হজরত আবু হুরায়রা ও ইবনে আব্বাস রা.-এর ফতওয়া প্রদানের সময় তিনি 
উপস্থিত ছিলেন । -সংকবলক | 

১*৮* কয়েকটি বরাত নিয়্নেযুক্ত- ১. হজরত আনাস রা.-এর বর্ণনায় হজরত উমর রা.-এর আছর- সুনানে কুবরা বায়হাকি : 


৭/৩৩৪ 1 ২. হজরত উসমান গনি ও আলি রা.-এর আছর । -মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৬/৩৯৪, নং-১১৩৪১ ৩১৩ ০৮৬০ তক 


৩. হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-এর আছর । -সুয়াতা ইমাম মালেক : ৫২১ 430 ১১৬ 15. হক্রত আবদুল্লাহ 
ইবনে মাসউদ রা.-এর আছর । -যুসান্নাফে আবদুর রাজ্জাক : ৬/৩৯৫, নং-১১৩৪৩। ৫. হজরত আবদুল্লাহ ইনত; ৬মর ক'.-এর 
আছর । সূত্র এ । নং-১১৩৪৪ । তাছাড়া দ্র. বায়হাকি : ৭/৩৩৫ । ৬. হজরত আলি রা.-এর আরেকটি আছর । -বায়হাকি : ৭/১৩১ 
৭. হজরত মাসলামা ইবনে জাফর আহমাসি রহ. বলেন, আমি জাফর ইবনে মুহাম্মদকে বললাম, একদল মনে তেল, যে 
অজ্ঞতাবশত তিন তালাক দিয়েছে, তাকে সুন্নতের দিকে ফিরিয়ে নেওয়া হবে। তারা এটিকে এক তালাক সাবাস্ত করেন এবং 
আপনাদের মাজহাবের সংগে তারা এটি বর্ণনা করেন । জবাবে তিনি বললেন. লাউজ্জুবিল্লাহ! এটা আমাদের মাজহাব লয় ৷ যে তিল 


দরসে তিরমিযী -৩৬ক 


দরসে ভিরমিযী-৩য় খণ্ড ৮ ৫৬২ 
ক +কগ্ক৪$ এ দকঞকজ্স৪৬০৬ক৬১৭কডক৪৩ক৩কও৪কককডএকগজকন্উতিড কল কণককন্াকও+ ক্রিক কক ডক উিন০৫৩০৪কব কসর৪৫$৪৬ বিএ কিতককি কক ৬৪৪ র করা করককজকজকিডঞত কক ঠরএন কুপতিতিক উরি কক কউ টভীররীকউতন্চন বনিক কর কউকউ উন ও তপ্রকতক্উীক্জক্রজউকককতকজরারীত ক ক জতিককজকককত ১৮৮৬ 


একই সময়ে প্রদত্ত তিন তালাক পতিত হওয়া প্রমাণ করছে। এসব দলিলসমূহের কোনো কোনোটি যদিও জয়িফ, 
তবে এগুলোর সমষ্টি এবং সাহাবায়ে কেরামের ইজমায়ি তা'আমুল*৮* অধিকাংশের মাজহাবের বিশুদ্ধতা প্রমাণ 


করে। 
বিরোধী পক্ষের দলিলসমূহ ও এগুলোর জবাব 
ওপরযুক্ত সুরতে শুধু এক তালাক পতিত হওয়ার ওপর আহলে জাহের এবং আল্লামা ইবনে তাইমিয়া 
প্রমুখের দলিল নিম়নেযুক্ত- 
১. সহিহ মুসলিমে১* হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনা আছে । তিনি বলেন, 
40 ৫০০ ১৭৮ 48১৯ ০০ ০8৬5 ০৪৪ ভয় 2৪ 43০ এআ ভোটীঙ এএ। ০৯৯০ ৫০ ০5 ১৬৭ 95 
594 ০৭ কঃ 19৯১ ২ ৭ 01 2 4০ এ ০০০ ৮১৬৯ ০৯০০5 এ 5০৭১ এআ ৩১০৬ 4০ 
১৫7১০ ০০4৪ ০৫১১০ ১১ 38 50458 ০৫] 
'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের যুগে এবং উমর রা.-এর খিলাফতের দু'বছর 
পর্যন্ত তিন তালাক ছিলো এক তালাক । তখন হজরত উমর ইবনে খাত্তাব রা. বললেন, লোকজন এমন একটি 


বিষয়ে তাড়াহুড়া করেছে, যেটিতে তাদের ধীরস্থিরতা অবলম্বন করা উচিত ছিলো! যদি আমরা তাদের ব্যাপারে 
এ বিষয়টি বাস্তবায়ন করে দিই, তবে ভালো হবে । তখন তিনি তাদের ব্যাপারে তা বাস্তবায়ন করে দেন ।' 


এই বর্ণনার একাধিক জবাব দেওয়া হয়েছে১””৯। 

১. বর্ণনায় উল্লিখিত সমস্ত ব্যাখ্যা সেসব মহিলার ক্ষেত্রে প্রযোজ্য যার সংগে সংগম করা হয়নি। মূলত 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লোকজন সে মহিলাকে এমন তালাকই দিতেন, যার সংগে 
সংগম করা হয়নি৷ তারা বলতেন, “*10 5 5910 ৪ 59৬৬ ৬" মানে তুমি তালাক, তুমি তালাক, 
তুমি তালাক। তখন যেহেতু প্রথম তালাকেই সে মহিলা বিচ্ছিন্ন হয়ে যেতো, যার সংগে সংগম করা হয়নি, 
সেহেতু পরবর্তী তালাকগুলো পতিত হতো না। এর বিপরীত হজরত উমর রা. এর যুগ হতে যখন লোকজন এ) 


তালাক দিবে সে যেরূপ বলেছে, অনুরূপই হবে। (তিন তালাক হবে)। -বায়হাকি : ৭/৩৪০, 3) ১৪৯৭5 ১:১৩] ১.৯ 0০ ৪৪ 

১** ইমাম তাহাবি রহ. তিন তালাক পতিত হওয়ার ব্যাপারে ইজমা উল্লেখ করেছেন। দ্র.. শরহে মা"আনিল আছার : ২/২৯, 
৬৩১৩ 43০৭ ১ ০৯] এও 

ইবনে হাজার রহ.ও এর ওপর সাহাবায়ে কেরামের ইজমা উল্লেখ করেছেন৷ ফতচ্ছল বারি : ৯/৩৬৫, ০১১] ১৯ ০5 ২৯৪ 
১১] । শায়খ ইবনে হুমাম রহ.ও ইজমা উল্লেখ করেন । ফতহছ্ল কাদির : ৩/৩৩০ 43 3১৮৬ ৮৪ । 

হাফেজ ইবনে আবদুর বার রহ.ও ইজমা বর্ণনা করেছেন উমদাতুল আছাছ : ৩৬, জুরকানি শরহে মুয়াস্তা সূত্রে । (৩/১৬৭)। 


আবু বকর ইবনুল আরাবি ও আবু বকর রাজি রহ.ও ইজমা উল্লেখ করেছেন! -উমদাতুল আছাছ : ৩৭, ইপাছাতুল লাহফান : 
১/৩২৩ সূত্রে । -সংকলৰ | 


১৭৮৮ ১/৪৭০, ৬:১১] 3১৮৬ ৩০৪ 1 -সংকলক। 
১** যেগুলো হাফেজ ইবনে হাজার রহ. ফতছুল বারিতে (৯/৩৬৩-৩৬৫, ২১১] 3১০০৪ ১১৯ ০০ ০১৪) সবিষ্তারে উল্লেখ 
করেছেন। সর্বমোট জবাব সংখ্যা হলো ৮টি । -সংকলক। 
দরসে তিরমিযী -৩৬৭ 


75558555454 রক ত্র্রার্র ্র্র্র্যার্ যারা ররর রানার 


৩১১ ৩5৭ শব্দে তালাক দিতে শুরু করে, তখন হজরত উমর রা. তিনটি তালাক পতিত হওয়ার হুকুম দেন। 
এই জবাবটি মূলত ইমাম নাসায়ি রহ. হতে গৃহীত। কেনোনা, তিনি স্বীয় সুনানে১* ইবনে আব্বাস রা_- 
এর বর্ণনার ওপর এই শিরোনাম কায়েম করেছেন, “5৯15 0৯) 0 90০ ১১১] 5১5 50 

'অনুচ্ছেদ : স্ত্রীর সংগে সংগমের আগে বিচ্ছিন্ন তিন তালাক প্রদান ।' ইমাম নাসায়ি রহ. এই শিরোনামে স্ত্রীর 
সংগে সংগমের আগের যে শর্তারোপ করেছেন, তাতে স্পষ্ট যে, তার নিকট এ সম্পর্কে কোনো হাদিস হতে 
থাকবে । কেনোনা, ইমাম বোখারি ও ইমাম নাসায়ি রহ.-এর শিরোনামের এই প্রসিদ্ধ পদ্ধতি আছে যে, তারা যে 
বর্ণনাটিকে নিজেদের শর্ত অনুযায়ি পান না, সেদিকে শিরোনাম ছ্বারাই ইঙ্গিত করতেন। 

২. মূল মাসআলাটি হলো, যদি কোনো ব্যক্তি তিনবার তালাক শব্দ ব্যবহার করতো, কিন্ত তিন তালাক 
প্রদান এর উদ্দেশ্য হতো না। বরং সে একটি তালাককেই তাকিদের জন্য বারবার বলতো, তখন দিয়ানত 
হিসেবে তিন তালাক পতিত হতো না, বরং শুধু হতো এক তালাক। 

রিসালাত এবং খিলাফতে রাশেদার প্রাথমিক যুগে যেহেতু লোকজনের দীনদারির ওপর নির্ভরতা ছিলো এবং 
লোকজনের কাছ হতে এটা আশাও করা যেতো না যে, তারা মিথ্যা বলে হারামে লিপ্ত হবে, এজন্য সে যুগে যখন 
কোনো ব্যক্তি তিনবার তালাক শব্দ ব্যবহার করার পর বর্ণনা করতো যে, আমার নিয়ত ছিলো নতুন তালাকের 
পরিবর্তে তাকিদ করা, তার উক্তি বিচারের ক্ষেত্রেও গ্রহণ করা হতো। তবে হজরত উমর রা. স্বীয় যুগে অনুভব 
করলেন যে, দীনদারির মানদণ্ড দিন দিন নিয়ে চলে যাচ্ছে। যদি লোকজনের বর্ণনা বিচারের ক্ষেত্রে গ্রহণ করার 
ধারা অব্যাহত থাকতো, তাহলে লোকজন মিথ্যা বলে বলে হারামে লিপ্ত হবে। এজন্য তিনি ঘোষণা দিয়ে দিলেন 
যে, এবার যদি কোনো ব্যক্তি তিনবার তালাকের শব্দ ব্যবহার করে তাহলে তাকিদের ওজর কবুল হবে না। 
বাহ্যিক শব্দের ওপর ফয়সালা করতে গিয়ে এটাকে তিন তালাক গণ্য করা হবে 1১৭৯১ 


হজরত উমর রা.-এর এ সিদ্ধান্ত হয়েছিলো সাহাবায়ে কেরামের উপস্থিতিতে । কেউ এর ওপর প্রশ্ন উ্থাপন 
করেননি। সাহাবায়ে কেরাম এরপর সর্বসম্মতিক্রমে তদনুযায়ী ফয়সালা করতে শুরু করেন ।১৭৯২ এমনকি হজরত 


আবদুল্লাহ ইবনে আব্বাস রা. যার ওপরযুক্ত বর্ণনার ওপর আহলে জাহের গর্ব করেন, ১৭৯ তার এই ঘটনা ইমাম 
আবু দাউদ রহ. সুনানে১*৯ বর্ণনা করেছেন, 





১৯” ২/১০০। দ্র. সিনদির চীকা নাসায়ি সহ। -সংকলক। 


: ৯ এই জবাবটিকে আল্লামা নববি রহ. আসাহ সাব্যস্ত করেছেন। শরহে নববি : ১/৪৭৮। আল্লামা কুরতুবি রহ.ও এই জবাবটি 
পছন্দ করেছেন এবং হজরত উমর রা.-এর উক্তি 'লোকজন এমন একটি বিষয়ে তাড়াহুড়া, করেছ্ন......- সমর্থকরুপে পেশ 


করেছেন। তাফসিরে কুরতুবি : ৩১৩০, ২.4 2. এ “0৩০৯ ১০০৯ ০০ । সংকলক । 
১৯২ একাধিক ফতওয়া কিংবা এগুলোর বরাত পেছনে উল্লিখিত হয়েছে। তাছাড়া সুনানে দারাকৃতনিতে (৪/২১) হাবিব ইবনে 
আবু সাবেতের বর্ণনা আছে । তিনি বলেন, 'এক ব্যক্তি হজরত আলি ইবনে আবু তালেব রা.-এর নিকট এসে বললো, আমি আমার 


স্ত্রীকে এক হাজার তালাক দিয়েছি। তখন হজরত আলি রা. বললেন, তোমার স্ত্রীকে তোমার তিন ভালাকই হারাম করে দিবে । আর 
বাকি তালাকগুলো তুমি তোমার স্ত্রীদের মধ্যে বষ্টন করে দাও।" 


সুসান্নাফে ইবনে আবু শায়ৰাতে (৫/১৩, 0 29 ১4 ০ ০৯) ৬$)। মুগিরা ইবনে শো'বা রা.-এর ফতওয়া উল্লিখিত 
হয়েছে। তাকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, যে তার স্ত্রীকে একশত ভালাক দিয়েছে। জবাবে তিনি বললেন, 
অকে তো লোকটির জন্য ভিন তালাকই হারাম করে দিবে । আর বাকি ৯৭টি অতিরিক্ত । -সংকলক। 

+শ" উমদাতৃল আছাছ : ৮০, দ্বিতীয় অনুচ্ছেদ । -সংকলক । 


০১৩ 80 ২৬ এ ৬৪ মরু আও গান], । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৬৪ 


431 ০৮ ০০৯ 55 এ ৩১৩ 0১ ৬ এও শঞ্জ ০৯০ ০ ০০৩০ ৩৯ ২০ ৩৪ ০৬ ১৯৩১ ০৪ 
৩৯১ 05 ০ 0১ 1০১৮ ০৪৮ 01০০০ ০৮ 5558 পি ৬৯] 5০৯8 ৫9৯৭ ৪০৯৪ এও শি কি উস 
তি] 401১॥ 4০০ 595১ 4৫১ ৯০০ ১৯৮ এস 3 এ ও এ এএ১ ১০৯ ৭ ০ নি ৩ 
*মুজাহিদ বলেন, আমি ইবনে আব্বাস রা.-এর নিকট ছিলাম, তারপর এক ব্যক্তি এসে বললো, সে তার 
স্ত্রীকে তিন তালাক দিয়েছে। বর্ণনাকারি বলেন, তারপর তিনি নিরব থাকলেন। ফলে আমি মনে করলাম, তিনি 
মহিলাকে লোকটির নিকট ফিরিয়ে দিবেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যেয়ে আহমকি করবে, আর 
এরপর এসে বলতে শুরু করবে, ইবনে আব্বাস! ইবনে আব্বাস! অথচ আল্লাহ রাবুুল “আলামিন বলেছেন, যে 
আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার মুক্তির পথ করে দিবেন। তুমি তো আল্লাহকে ভয় করনি। সুতরাং আমি 
তোমার কোনো মুক্তির পথ পাই না। তুমি তোমার প্রভুর নাফরমানি করেছো । তোমার থেকে তোমার স্ত্রী বিচ্ছিন্ন 
হয়ে গেছে।' 
আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনার ওপরযুক্ত ব্যাখ্যা এজন্য আবশ্যক যে, যদি এই বর্ণনাটিকে 
বাহিক অর্থে প্রয়োগ করা হয় তবে এর দাবি হলো, প্রতিটি অবস্থায় তিন তালাক এক তালাক গণ্য হবে, যদিও 
তিনটি ভিন্ন পবিত্রতাতেও দেওয়া হোক না কেনো । কেনোনা, 45২ ১৩ ১১৮০০১১, ১.৮ 0৫"? বাক্য 
এক মজলিসে তিন তালাক এবং তিন পবিভ্রতায় বিচ্ছিন্ন তিন তালাককেও শামিল করে । অথচ তিন পবিত্রতার 
তিনটি বিচ্ছিন্ন তালাককে আল্লামা ইবনে তাইমিয়া রহ. প্রমুখও তিনটিই মনে করেন। স্পষ্ট বিষয় যে, এই 
হাদিসের ব্যাপকতায় তিনিও খাস করতে গিয়ে বলবেন যে, এটা তখনকার জন্য প্রযোজ্য, যখন একই মজলিসে 
তিন তালাক দেওয়া হয়। যখন তিনি এই বর্ণনায় খাছ করার জন্য বাধ্য, সুতরাং অধিকাংশের জন্য এটাকে 
তাকিদের ক্ষেত্রে খাস করে নিয়ার অবকাশ থাকবে না কেনো? 
আহলে জাহের ও আল্লামা ইবনে তাইমিয়া রহ. প্রমুখের দ্বিতীয় দলিল মুসনাদে আহমদে+: বর্ণিত হজরত 
আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এরই আরেকটি বর্ণনা। তিনি বলেন, 
1১৪ 0১৯ 2০ ০১৯৪ ১০১ ০৯০ আত 01১৭ ২ তর ১৯ ১৪ ১০ 03 995 ১9৮ 
১১ 03 ৭3 ০০ ভদ্ 2:0 2 এ 2 ১ 084311০ -5৫ 20১১ 430০ | 142 এ৪। 00১০) 418 2005 
৬৯৯৬: 03 5455 0 ৮৯০৩ 5৭3 এ ৩ 2 ৪৪ 
'বনু মুত্তালিবের এক ব্যক্তি রুকানা ইবনে আবদ ইয়াজিদ তার স্ত্রীকে এক মজলিসে তিন তালাক 
দিয়েছিলেন। ফলে এর জন্য মারাত্মক উৎকপ্ঠিত হলেন। বর্ণনাকারি বলেন, তারপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তাকে কিভাবে তিন তালাক দিয়েছো? বর্ণনাকারি বললেন, তিনি 
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, একই মজলিসে? তিনি বললেন, হ্যা। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতো কেবল একটি তালাক । সুতরাং তুমি ইচ্ছা করলে তাকে ফিরিয়ে নিয়ে 
আসো । বর্ণনাকারি বলেন, ফলে তিনি তাকে ফিরিয়ে নিয়ে আসলেন ।' 
এর জবাব হলো, হজরত কুকানা রা.-এর তালাকের ঘটনা সম্পর্কে বর্ণনাগুলো বিভিন্ন ধরনের । কোনোটিতে 
আছে “৬১১ 4১৭ 9” যেমন, ওপরযুক্ত বর্ণনায় আছে। আর কোনোটিতে আছে “252 ১৬৮ যেমন, 


৬৪রজজিকিেউককককরজএকঞনককতকরাকককজ্কঠক কক ৯ককক॥ 


১৯৫ ১/২৬৫, মুসনাদে আবদুল্লাহ ইবনে আব্বাস রা. । -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৬ ৫৬৫ 


১ভককককুর্রপ্শসককরককচকরককাজরীকককডিক়করারীককরররকজরাজকরকরকক কক ক্কাজকিককক করবা ক্কউরগ্রীককারততিতকতককজজ্উকরকতএজকরজর করার জরারীজডরাকতিত এক কক্ররীরককরাডরজকন্রীকরীরককতকনা কতক জ্বাররারককারককরজতউতকরততচতকররজরনকরাররাক্রককররকককর +বাককলাএজককককাজজকবা বলত পজ হাতকে সাকনন 


আবু দাউদের বর্ণনায় »*** আছে। ইমাম আবু দাউদ রহ. **250”” বিশিষ্ট বর্ণনাটিকে দুই কারণে প্রাধান্য 
দিয়েছেন। প্রথমতো এই জন্য যে, এই বর্ণনাটি হজরত রুকানা রা.-এর পরিবার হতে বর্ণিত। তারা এ ব)াপারে 
অধিক জ্ঞানের অধিকারি | দ্বিতীয়তো এজন্য যে, “১১১ 91৮" বিশিষ্ট বর্ণনাগুলো মুজতারিব ৷ কেনোনা, অনেক 
বর্ণনায় তালাকদাতার নাম উল্লেখ করা হয়েছে রুকানা। যেমন, আহমদের বর্ণনায় আছে। আর কোনোটিতে 
এসেছে আবু রুকানা 1৮৯ অথচ “3” বিশিষ্ট বর্ণনাটি ইজতিরাব শূন্য । এতে ঘটনার সংগে সংশিষ্ট ব্যক্তি 
সুনির্দিষ্টরূপে হজরত রুকানা রা.কেই সাব্যস্ত করা হয়েছে। তারপর হজরত রুকানা রা. স্থীয় স্ত্রীকে তিন তালাক 
দেননি; বরং বলেছিলেন-_ 2] 21 ৩৪ । যেহেতু প্রাচীন বাগধারায় 34 ১.৮ এর প্রয়োগ তিন তালাক 
প্রদানের ওপর হতো (তিনটির নিয়ত করার সুরতে) এ কারণে, অনেক বর্ণনাকারি অর্থণতভাবে হাদিস বর্ণনা 
করে “9 010”? কে “৩১৩ 1? শব্দে ব্যক্ত করেছেন।১৭৯৮ 


যেহেতু প্রমাণিত হলো যে, রুকানা রা. "2 91৮ এ” বলেছিলেন, সেহেতু তার তালাককে এক 
সাব্যস্ত করা সম্পূর্ণ স্পষ্ট। এ কারণে আমাদের মতেও এ অবস্থায় এক তালাকে বাইন পতিত হয়। 

তাছাড়া যদি মেনে নিয়ে স্বীকার করা হয় যে, হজরত রুকানা রা. তিন তালাক দিয়েছিলেন, তখনও এই 
হাদিস দ্বারা অধিকাংশের বিপক্ষে দলিল হতে পারে না। কেনোনা, এতে সুস্পষ্ট বর্ণনা আছে যে, প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক তালাক সাব্যস্ত করার আগে হজরত রুকানা রা.কে কসম দিয়ে এ 
বিষয়ে প্রশান্তি লাভ করেছিলেন যে, হজরত রুকানা রা.-এর নিয়ত ছিলো এক তালাক দেওয়া । যেমন, এ 
অনুচ্ছেদের হাদিসে আছে। বস্তুত পেছনে গেছে যে, রিসালাত জামানার পর এটাকে বিচারের ক্ষেত্রে গ্রহণের ধারা 
হজরত উমর রা. খতম করে দিয়েছেন। হ্যা, দিয়ানত হিসেবে এই নিয়ত আজও গ্রহণযোগ্য ও ধর্তব্য 1১৭৯৮ এ 





+** ১/৩০০ 2৬। ৬ ৩১৪ 1 তাছাড়া এ অনুচ্ছেদের হাদিসে স্বয়ং হজরত রুকানা রা. বলেন, আমি আমার স্ত্রীকে নিশ্চিত 
তালাক দিয়েছি। -সংকলক। 

'** আবু দাউদের হাদিস (১/২৯৮, ২১৩। 45941 ১ ২০৯১ ০৯ 2৪ 433)। -সংকলক। 

** তাছাড়া তিন তালাক বিশিষ্ট বর্ণনাটিকে দুর্বলও সাব্যস্ত করা হয়েছে। এজন্য আল্লামা নববি রহ. বলেন, এটি দুর্বল বর্ণনা । 
অজ্ঞাত একদল লোক হতে বর্ণিত। শরহে নববি : ১/৪৭৮, 2১১ 5 

ইবনে হাজম রহ. বলেন, 'এটি সহিহ নয়। কারণ এটি আবু রাফে'য়ের সন্তানদের হতে নাম অনুষ্পেখিত ব্যক্তি হতে ৰর্ণিত। আর 
বন আবু রাফে'য়ের মধ্যে শুধুমাত্র উবায়দুল্লাহ ব্যতীত আর এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমরা জানি না, যার ছ্বারা দলিল পেশ করা 
হয়। অবশিষ্টরা অজ্ঞাত। -মৃহাল্লা : ১০/১৬৮, €] 4১৩৪ 3১০ ৩৪ ৮.৯] ৮১১৩৬ 0051 -সংকলক। 


২ এটি ছিলো এক বাক্য কিংবা এক মজলিসে প্রদত্ত তিন তালাককে এক তালাক গণ্যকারিদের দলিলসমূহ এগুলোর 
জবাবাদির আলোচনা । 


অবশিষ্ট আছে, অন্যান্য মাজহাবের ব্যাপার । যারা এমন সুরতে এক তালাকেরও প্রবক্তা নন। যেমন. অনেক রাফেজির মত 
আমরা বর্ণনা করে এসেছি, তাদের দলিল কোরআনে কারিমের নিয্নেযুক্ত আয়াত- ৩৩০ ৪১৯৯ । -স্রা বাকারা : আয়াত-২৯, 
পারা-২। এতে ১. শব্দ দূলিল করছে যে, দুই তালাক একই সময়ে দেওয়া হবে না। বরং দুইবারে দেওয়া হবে। যার দাবি হলো, 
তিন তালাক একই সময়ে না দেওয়া; বরং তিনবারে দেওয়া। 


এর জবাৰ হলো, এ দলিলটি ঠিক নয়। কেনোনা, এ আয়াতের উদ্দেশ্য হলো, এমন একটি ত্রান্ত পদ্ধতিকে বাতিল সাব্যস্ত করা 
যেটি জাহেলি আমলে প্রচলিত ছিলো । লোকজন সত্রীদেরকে একটি তালাক দিয়ে তাকে ফিরিয়ে আনতো। তারপর যখন চাইতো. তখন 
দিতীয়বায তালাক দিয়ে ফিরিয়ে আনতো এবং তালাক ও ফিরিয়ে আনার এই ধারা অব্যাহত খাকতো। আল্লাহ তা'আলা এ শরায়াত 


০১১০৪ ০৮ক৯৯৪৯০ ১৬৪৮৪ ৪৯১ ৭৩১৪ক৯কক৪কজ তত বিকতি5জ কক ১ ৪৪ ৬৪ক৬৬ক৯৯ক ৯৩৭ ইক কশিতিকল৯৬ক৬ ৩১১৪৯৬৬৮৯৬৭ তভউউিক১কিককিজককিজিক উজকচিজিকউকজ৯জজ৬১ শতিকিতিকসিজউিউিলিকা সিক্ত তল ৩৩৬৪৪ ৪ককডকক লক উন্প্রিক৮৬৪ডকনজককএজজলককএ উঠ তকজকতজসতীসতর কিরপাজ কক গজল কীসীজর দি ৯ 2 


ছিলো এই মাসআলাটির হাকিকত। কিছুদিন হতে বহু ইসলামি রাষ্ট্রের সরকার এমন আইন তৈরি করছে, 
যেগুলোতে একই সময়ে প্রদত্ত তিন তালাককে চূড়ান্ত পর্যায়ের হারাম হওয়ার কারণ সাব্যস্ত করা হয়নি। এর 
কারণ সাধারণত এই বর্ণনা করা হয় যে, লোকজন তিন তালাকের হাকিকত সম্পর্কে বেখবর । তারা মনে করেন, 
তিন তালাকের কমে তালাক হয় না। এজন্য সর্বদা তিন তালাক দেয়। এভাবে পরিবারের পর পরিবার উজাড় 
হয়ে গেছে। তবে বাস্তব ঘটনা হচ্ছে, এই দোষ আইনের নয়; বরং আইন সম্পর্কে অজ্ঞতা । আর এর প্রতিকার 
আইন পরিবর্তন করা নয়; বরং জনসাধারণকে তালাকের ইসলামি বিধিবিধান সম্পর্কে অবহিত করা । যার পদ্ধতি 
হলো, প্রচার মাধ্যমের সমস্ত উপকরণ কাজে লাগিয়ে এ অজ্ঞতা দূর করা। 

তাছাড়া যেহেতু তিন তালাক দেওয়া শরিয়ত মতে অবৈধ এবং গোনাহের কাজ, সেহেতু ইসলামি সরকারের 
জন্য একই সময়ে তিন তালাক প্রদানকে দণ্ডনীয় অপরাধ সাব্যস্ত করার অবকাশ আছে। এজন্য সায়িদ ইবনে 
মানসুর রহ. হয়রত আনাস রা. হতে বর্ণনা করেছেন, 


১১৪৮ ৮৯১ ১১৩ 4১4 ডে ০৯১৪ এ 11 1) ০ তি 
“হজরত উমর রা.-এর নিকট যখন স্ত্রীকে তিন তালাক দানকারি ব্যক্তিকে হাজির করা হতো, তখন তিনি তার 


পিঠে আঘাত করতেন-তাকে প্রহার করতেন ।' 
সারকথা, অজ্ঞতার কারণে সৃষ্ট ওপরযুক্ত ক্রটির ভিত্তিতে শরিয়তের আহকাম পরিবর্তন করার কোনো বৈধতা 


নেই [হিঃ 





অবতীর্ণ করে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন যে, দু'তালাক পর্যন্ত রুজু হতে পারে। তৃতীয় তালাকের পর তাকে আর ফিরিয়ে আনার 
অবকাশ নেই। তবে হালালার পরে পুনরায় বিয়ে করলে সেটা ব্যতিক্রম । এর সংগে এমন কোনো আলোচনা সম্পৃক্ত নেই যে, এসব 
তালাক একবারে দেওয়া হয়েছে, না দুইবারে ! 

আর যদি এটাও মেনে নেওয়া হয় যে, ১৩১ শব্দ নিয়ে বলা হচ্ছে ষে, একবারের পর আবার তালাক দেওয়া যাবে তবুও এটা 
তালাকের শরয়ি পদ্ধতির বর্ণনা হবে ।) সুতরাং তালাকে হাসান কিংবা তালাকে সুন্নির পদ্ধতি এটাই। যেমন, আগে সবিস্তারে 
আলোচনা হয়েছে ।) যেনো, এই আয়াতে তালাক প্রদানের পদ্ধতি বর্ণনা করা হচ্ছে । তবে আয়াতে এর ওপর কোনো দলিল নেই যে, 
যদি তিন তালাক একই সময়ে দেওয়া হয়, তাহলে এটি পতিত হবে না। (০1 41) দ্র. শরহে বেকায়া ও উমদাতুর র্নেয়ায়া (২/৭৯, 
১৯ 6৬) ০০৩ 488) 1 

বাস্তবতা হলো, এ আয়াতটি অধিকাংশের মাজহাব পরিপন্থী লয় । বরং স্বরং তাদের মাজহাবের দলিল । বিস্তারিত বর্ণনার জন্য 
দ্র. উমদাতৃল আছাছ : ৫১-৫৪। 

রাফেজিদের দ্বিতীয় দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ- ১4৪ 4১৭ ১৪] ৮০1১৬ ০০৭ ও ৮০৭ ০৯ 
3১1 সহিহ বোখারি : ১/৩৭১, হৈ] ০০ ০১০ 1১৯০০ | ৮০৪ ০৭ ও সহিহ মুসলিম : ২৭৭, ০১৩ ০০৪31 ১83৪ 
2০২] ৩১৭1 ০০৫০ হজরত আয়েশা রা. হতে বর্ণিত। যেহেতু একসংগে তিন তালাক দেওয়া বিদআত ও হারাম, সেহেতু এ 
অনুচ্ছেদের হাদিসের আলোকে এটিও প্রত্যাখ্যাত ৷ 

এতে স্পষ্ট বিষয় হলো, এ দলিল ঠিক নয়। কেনোনা, হাদিসের উদ্দেশ্য শুধু এটা বলা যে, দীনের মধো কোনো এমন বিষয় 
শামিল করা যেটি দীনের অংশ নয়, সেটি প্রত্যাখ্যাত । সুতরাং একসংগে তিন তালাক দেওয়াও বিদআত হওয়ার কারণে প্রত্যাখ্যাত 
এবং শরিয়ত এর অনুমতি দেয় না। বাকি আছে, একব্রিত তিনটি তালাক পতিত হওয়া- এটি ভিন্ন বিষয়। যেটি এ অনুচ্ছেদের 
হাদিসের এ বিষয় নয়। বহু দলিল স্বারা এটি পতিত হয় বলে প্রমাণিত । ৮১০1 4১1 -সংকলক। 


১৮০০ ইবনে হাজার রহ. বলেছেন, এর সনদ সহিহ । ফতহুল ৰারি : ৯/৩৬২, ৬১৩০ ১১৬৪ ০৯৯ ০০ ৮1 সংকলক । 
১৮১ তিন তালাক সংক্রান্ত বিস্তারিত আলোচনার জন্য দ্র. তাকমিলায়ে ফতহ্ুল মুলহিম : ১/১৫২-১৬০, ২১১০ ১১০ 4৪2। 
তাছাড়া দ্র. উমদাতুল আছাছ ফি হুকমি তালাকাতিছ ছালাছ- লেখক হজরত মাওলানা মুহাম্মদ সারফরাজ খান। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ঞ ৫৬৭ 


57 শি রানি ৪১৩ 
এ১৪ এড ০ ₹৮ তত 
অনুচ্ছেদ-৩ প্রসংগ : তোমার ব্যাপার তোমার হাতে (মতন পৃ. ২২২) 
ঠ ৫০ ” £ ৮৯৫. িরি227-57287738 বে পর ৭০ চল 96০ 0৫৮5 
২১৩ ৬] (498 454) ৩৪ এ5 14 ০০০৬০ ৩৯ ৯১৪ 2 ৩5 3 ০২ ১৯0৩৯ 018 
চিনি ৮.১ 


পেছন ই ও 8০ ৮৫৫ ৪:16 ৯ ৮2৯৬৫ 2 , 5৬ গর ৪ 2 ৪8 
0585 কর্ট ৪1১ 555 35 লব 23১৯ এ ২1195 শ্রু॥। 052 ০৭ ও এ £ 545] ২ 
রস ৫:78: ৮-৮8. ৮ ৯৫22114192৩ িরপ ৫০০2 ৯৭ গার্ডেনে 
৪5154188552 ০৬ 05 4১৩ 0০ 5405 এ] ০ ভা 05 598৮ ত ০০ এ 

লে লপত৫ঠলিতলি তরল তত * পি ৯০০৬ £ ০6৭৫৫ ৫৩ 

০৬৪ 0039 43855055905 গে! ৩৪০৪ 449 25 400 

১১৮১। অর্থ : হাম্মাদ ইবনে জায়দ বলেন, আমি আইয়ুবকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন যে, 

শুধুমাত্র হাসান ব্যতীত কেউ বলেছেন, তোমার ব্যাপার তোমার হাতে এ কথাটি তিন তালাক? তিনি বললেন, না। 

শুধুমাত্র হাসান ব্যতীত আর কেউ বলেনি । তারপর বললেন, আয় আল্লাহ! ক্ষমা করো। তবে কাতাদা আমাকে 

বর্ণনা করেছেন, বনু সামুরার আজাদকৃত গোলাম কাসির-আবু সালামা-আবু হুরায়রা রা. সূত্রে নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিস বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, এটি তিন তালাক । 

আইয়ুব বলেন, তারপর আমি বনু সামুরার আজাদকৃত গোলাম কাসিরের সংগে সাক্ষাত করে তাকে এ 

ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন তিনি তা জানলেন না। তারপর আমি কাতাদার নিকট ফিরে এসে তাকে 

অবহিত করলাম। তখন তিনি বললেন, 'তিনি ভুলে গেছেন ।' 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ) ০১৬ । 


এটি আমরা সুলায়মান ইবনে হরব-হাম্মাদ ইবনে জায়দ সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রে জানি না। আমি 
মুহাম্মদকে এ হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, আমাদেরকে এ হাদিসটি বর্ণনা করেছেন 
সুলায়মান ইবনে হরব হাম্মাদ ইবনে জায়দ হতে। আসলে এ হাদিসটি হলো হজরত আবু হুরায়রা রা. হতে 
মাওকুফরূপে বর্ণিত। আবু হুরায়রা রা.-এর মারফু* হাদিসরূপে এটি জানা যায়নি। আলি ইবনে নসর ছিলেন 
হাফেজ এবং মুহাদ্দিস । 

'তোমার এখতিয়ার তোমার হাতে-' এ উক্তিটি নিয়ে ওলামায়ে কেরাম মতপার্থক্য করেছেন। আলেম 
সাহাবিগণের মধ্য হতে অনেকে বলেছেন, এটি এক তালাক। সেসব সাহাবির মধ্যে আছেন হজরত উমর ইবনে 
খাত্তাব ও আবদুল্লাহ ইবনে মাসউদ রা. । তাবেয়িন ও তৎপরবর্তী একাধিক আলেমের এ মতই । 

উসমান ইবনে আফফান ও জায়দ ইবনে সাবেত রা. বলেছেন, মহিলা যা পছন্দ করে তাই ফয়সালা । ইবনে 
উমর রা. বলেছেন, যখন কোনো স্বামী মহিলার এখতিয়ার তার হাতে দিয়ে দেয় এবং মহিলা নিজেকে তিন 
তালাক দিয়ে দেয়, আর স্বামী অস্বীকার করে- সে বলে, আমিতো তার হাতে শুধুমাত্র এক তালাকের এখতিয়ার 
দিয়েছি, তাহলে স্বামীর কাছ হতে শপথ নেওয়া হবে এবং তার কথাই গ্রহণযোগ্য হবে কসম সহকারে । 

সুফিয়ান ও কুফাবাসী হজরত উমর ও আবদুল্লাহ রা.-এর উক্তি অনুযায়ি মতপোষণ করেছেন । তবে মালেক 
ইবনে আনাস বলেছেন, মহিলা যা পছন্দ করে সেটিই ফয়সালা । এটি আহমদ রহ.-এর মাজহাব । তবে ইসহাক 
রহ, যতপোষণ করেছেন হজরত ইবনে উমর রা.-এর উক্তি অনুযায়ি। 


তাল 2:38 4১৯৩ 5৩5 ৩] ০৯০৪ ০৬০৭ 0 এ 5১০০ তা এ]৯০ 1 35 ৪৪ 2:৯৪ 5 


28 
2:৯০ 


রি 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ৮৮: ৫৬৮ 


১০৩০৯৯০৪ক৪০৪৯০৯২০০৯৯১৪৪১৪৪৪৪৪৪৪৯৪৪৯৪২কক৪ ৩৪০৪০৯৯৪৯৬৩ ৪৪৯৯০৭০৯৯৮৪৬৯ ৬৭৯৯ - ৯০৯১০৩৯৬ক৪ত৪৯৬৯৬৪ক কক ৮৪১৪ক৯৯৪৪৪ উত৯৯ ০৯৯৬৩০৮৬৬৫১ ২৪৯৯৯৬৯০১৯৯ *৮৯০৩০৯৯১৩৩০-৭৩১৩৯১৯১-৯ত১তত৬ত৫ তত সগত ততসততশত তত 


তালাকে তাফবিজ যদি **এ১১ ১" শব্দের মাধ্যমে দেওয়া হয়, তবে সেটি মজলিস পর্যন্ত সীমিত 


থাকে । তবে **০:১১ ১০০" ইত্যাদি শব্দের মাধ্যমে এটাকে ব্যাপক করে দিলে, সেটা ভিন্ন ব্যাপার । 

তারপর এতে মতপার্থক্য আছে যে, এর ফলে কয়টি তালাক পতিত হয় । হানাফিদের মাজহাব হলো, নিয়ত 
করলে এর দ্বারা এক তালাকে বাইন পতিত হয় । তবে স্বামী যদি তিন তালাকের নিয়ত করে, সেটা ভিন্ন ব্যাপার । 
হজরত উমর রা. এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.ও এসব শব্দে এক তালাকের প্রবক্তা । 

ইমাম মালেক রহ.-এর মতে মহিলার সিদ্ধান্ত গ্রহণযোগ্য । অর্থাৎ, মহিলা যতো ইচ্ছা তালাক দিতে পারবে । 
ইমাম আহমদ রহ.-এরও এই উক্তি। হজরত উসমান গনি এবং জায়দ ইবনে সাবেত রা.-এরও এ মাজহাবই 
বর্ণিত আছে। 

ইমাম শাফেয়ি রহ.-এর মতে স্বামীর নিয়ত ধর্তব্য ৷ দুইয়ের নিয়তও তার মতে গ্রহণযোগ্য । এমন সুরতে 
তালাকে রাজয়ি পতিত হবে 1১৮০২ 


এ৪৯] ও ৪৩ ক 
অনুচ্ছেদ-৪ : এখতিয়ার প্রসংগে (মতন পৃ. ২২৩) 
£ 090৯ 048 539 0.. ১১৮ ৭0 ০৮০ | 4559৮ রি 2 এ ২49০ 05 7071 
১১৮২। অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখতিয়ার 
দিয়েছিলেন, আমরা এখতিয়ার গ্রহণ করেছিলাম! তবে কি এটা তালাক হয়েছিলো? 


ইমাম তিরমিযীর বক্তব্য 
০৬৭৯৮) ৬ম ০০০ ০১৯০১) ৪7০ 00৬৯, (3১১৯ 44৫ ০৮ ০৯৭ সপে ১১১৯ 60০১3 ০3 ১১৭ ১১০১ 
১4০০ ১9 এ ভোজ 4৩০ ০৮ ০৩১৯৬৬ ০০ 
মুহাম্মদ ইবনে বাশশার....হজরত আয়েশা রা. হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯০ ০৯১1 

ওলামায়ে কেরাম এখতিয়ার সম্পর্কে মতপার্থক্য করেছেন। হজরত উমর ও আবদুল্লাহ ইবনে মাসউদ রা. 
হতে বর্ণিত হয়েছে, তারা বলেছেন, মহিলা যদি তার নিজেকে এখতিয়ার করে নেয় তবে এক তালাকে বাইনা 
এবং তাদের হতে বর্ণিত আছে যে, তারা উভয়ে বলেছেন, এক তালাক হবে। পুরুষ তাকে ফিরিয়ে আনার 
অধিকার রাখবে । আর যদি মহিলা স্বামীকে এখতিয়ার করে তবে কোনো কিছুই নেই (তালাক হবে না) 

হজরত আলি রা. হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যদি মহিলা তার নিজেকে এখতিয়ার করে নেয় তাহলে 
এক ভালাকে বাইনা। আর যদি স্বামীকে এখতিয়ার করে তাহলে এক তালাক পড়বে, এখানে স্থায়ী তাকে 
ফিরিয়ে আনার অধিকার রাখবে । 


১৮০২ মাজহাবসমূহের ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা তিরমিধী, এ অনুচ্ছেদ, বিদায়াতুল মুজতাহিদ : ২/৫৩, ৬৯ ১৯৯ ৮১০] 


4১04] ১ ৯১], বজলুল মাজহুদ : ১০/৩১১-৩১২, 4৪১ 4১৭] ৬$ এন$ হতে গৃহীত । আরো বিস্তারিত জানতে হলে প্র. বজলুল 
মাজহুদ | -সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৬৯ 


ক্ডওকতগ্কিকজককককক্রনীকএকডককজকররকককঞ্জরকীকজকজর রজার তত চউনএকরীপরজজিককএককীকরপ্তগজককররজকররচকরররগাককিকরকককক করত এ কউকডিতককিকরাককরীকরযককডককরকরাকরুককীরুকরীকবাককরকততকতিরককর ৫৬৯৩ কক তর তকিককরড কতবার উিককীকীকপিকককীরাডবরুউককররক এস ততজততকীতন্জলজকল শত 


জায়দ ইবনে সাবেত রা. বলেছেন, মহিলা যদি স্বামীকে এখতিয়ার করে তাহলে এক তালাক । আর যদি 
নিজেকে এখতিয়ার করে তাহলে তিন তালাক । সাহাবা ও তৎপরবর্তী সংখ্যাগরিষ্ঠ আলেম ও ফকিহ এ ব্যাপারে 
হজরত উমর ও আবদুল্লাহ রা.-এর উক্তিকে মাজহাবরূপে গ্রহণ করেছেন। এটি সাওরি ও কুফাবাসীর মত । তবে 
আহমদ ইবনে হাম্বল রহ. মতপোষণ করেছেন হজরত আলি রা.-এর উক্তি অনুযায়ি । 


“459৩০” শব্দের মাধ্যমে তাফবিজে তালাকও (তালাকের কর্তৃত্ব অর্পণ করা) মজলিসে সীমাবদ্ধ 
থাকবে । অবশ্য এর হুকুমে ব্যাপক মতপার্থক্য আছে। হানাফিদের মতে মহিলা যদি নিজেকে এখতিয়ার করে 
নেয়, তাহলে এক তালাকে বাইন পতিত হবে। আর যদি স্বামীকে এখতিয়ার করে নেয় তাহলে কোনো তালাক 
পতিত হবে না। এটাই উমর ফারুক ও আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এরও মাজহাব 1১৮০১ তাছাড়া তিনের 
নিয়ত স্বামী-স্ত্রীর মধ্য হতে কোনো একজনের পক্ষ হতেও ধর্তব্য নয়। 

ইমাম শাফেয়ি রহ.-এর মতে, মহিলা নিজেকে এখতিয়ার করার সুরতে হবে এক তালাক রাজয়ি পতিত । 
আর স্বামীকে এখতিয়ার করলে হানাফিদের মাজহাব অনুযায়ি কিছু হবে না। তিনটির নিয়ত করলে তিন তালাক 
পতিত হবে । পক্ষান্তরে ইমাম আহমদ রহ.-এর মতে মহিলা যদি নিজেকে এখতিয়ার করে তাহলে এক তালাকে 
বাইন পতিত হবে । আর যদি স্বামীকে এখতিয়ার করে তবুও এক তালাকে রাজয়ি পতিত হবে । হজরত আলি রা. 
হতেও বর্ণিত আছে এটাই 1১৮০ 

এ অনুচ্ছেদের হাদিস আহমদ রহ.-এর বিরুদ্ধে দলিল । যাতে হজরত আয়েশা রা. বলেন, 


“25005 55954 ৮৮০ 4১৮০ এ ভান এ. ০৯৯ 0৯৯ 
“আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিয়েছেন। সুতরাং আমরা এখতিয়ার 
গ্রহণ করেছি। এটা কি তালাক হয়েছে? এতে অস্বীকারমূলক প্রশ্ন আছে। অর্থাৎ, এর ছারা কোনো তালাক পতিত 
হয়নি। 


শি শি ক ক 


2383 12545825০25 এ ৩৪ 
অনুচ্ছেদ-৫ : তিন তালাকপ্রাপ্তার খোরপোষ এবং 
এর 
এ ০০০ ০ 8০০০ উ৫ তি ৩৫ ২৪ )১১54058 ও: 3 ৮9 ০০ 2: 11/ 


(8৯৫৩৫ ঠ৩ 


09৭ 98154 18836453 2 ৪৪৫২ ০45৮ এ ০০০৪ 5525 ৩4০১৭৮ 
97৩৫ ০৮৪ 6১০ যু 5 9৮7১৮ এ ০০৭ চি ৭ ০653 5 ৩৪ 


৯ এ 


রি রি চা হিসি 


৮০৭ অবশ্য তাদের দু'জনের অন্য একটি ৰর্ণনা হলো, লিজেকে এখতিয়ার করার সুরতে এক তালাকে রাজয়ি পতিত হবে । 
যেমন, ইমাম ভিরমিবী রহ. এ অনুচ্ছেদে বর্ণনা করেছেন । -সংকলক। 


৯ গপরমুক্ত বিস্তারিত বিবণর তিরমিষীয় এ অনুচ্ছেদ, ফতন্থল কাদির : ৩/৪১০. ১৯) ১4১০ 443 এবং বিদায়াতুল 
মুজন্তাহিদ : ২/৫৩ হতে গৃহীত। 

ইমাম মালেক রহ.-এর মতে যদি স্ত্রী সংপমকৃতা হয়, তবে তিন তালাক পতিত হবে । জার বদি সংগমকৃতা না হয়, তবে স্বামীর 
পক্ষ হতে এক তালাকের দাবিও গ্রহণ করা হবে! -কতন্ুল কাদির : ৩/৪১৩। -সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৭০ 


১৯ শঠিতসএনবীকীতশকককিত জর ক- হউন জজ৬৬ জটবীডজাজককী কক উিকিপজজত রকীকীত কাকার কডজউ টক জব কতক ক শ্হীতত কত জনক জজ ৪ক এজ এএকককএ১৬৬৬টক কক ডর জর তক ভক্ত তাক র একক সক এজাজ কারকালরীবাকপশকবজকজজী ১৪৯৩ লকাককীকজক জাতক তিক্ত উবে তক হত অককীপকজন ০1৫০০-্র্িত আনত 


১১৮৩। অর্থ : ফাতেমা বিনতে কায়স রা. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 
আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্পাক্াহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তোমার কোনো খোরপোষ ও বাসস্থানের অধিকার নেই । মুগিরা রা. বলেন, আমি এ বিষয়টি ইবরাহিমের নিকট 
আলোচনা করলে তিনি বললেন, উমর রা. বলেছেন, আমরা একজন মহিলার কথায় আল্লাহর কিতাব ও আমাদের 
নবীজির সুন্নত বর্জন করতে পারি না। আমরা জানি না, সে মহিলা স্মরণ রেখেছে, না ভুলে গেছে। হজরত উমর 
রা. এমন মহিলার জন্য বাসস্থান খোরপোষ দিতেন । 


ইমাম তিরমিবীর বক্তব্য 

আহমদ ইবনে মানি'-হুশাইম-হুসাইন, ইসমাইল ও মুজাহিদ সূত্রে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন। 

হুশাইম বলেন, আমাদেরকে দাউদও শাবি হতে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ফাতেমা 
বিনতে কায়সের নিকট উপস্থিত হয়ে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সম্পর্কে 
তাকে জিজ্ঞেস করেছি। তিনি বলেছেন, তার স্বামী তাকে বাত্বা তথা নিশ্চিত তালাক দিয়েছেন । তখন তিনি তার 
নিকট খোরপোষ ও বাসস্থানের অধিকার নিয়ে মুকাদ্দমায় লড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার জন্য বাসস্থান ও খোরপোষের ব্যবস্থা করেননি । 

দাউদের হাদিসে আছে, ফাতেমা বিনতে কায়স রা. বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে নির্দেশ দিয়েছেন, ইবনে উম্মে মাকতুমের ঘরে যেনো আমি ইদ্দত পালন করি । 

আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৮ | 

এটি অনেক আলেমের মত । তার মধ্যে আছেন হাসান বসরি, আতা ইবনে আবু রাবাহ ও শাফেয়ি রহ. । 
আহমদ ও ইসহাক রহ, এ মতই পোষণ করেন। তারা বলেছেন, তালাকপ্রাপ্তা মহিলার জন্য না বাসস্থানের 
অধিকার আছে, না খোরপোষের, যদি তার স্বামী তাকে ফিরিয়ে আনার অধিকার না রাখে । আর অনেক আলেম 
সাহাবি বলেছেন, তিন তালাকপ্রাপ্তা মহিলার জন্য ধোরপোষ ও বাসস্থানের অধিকার আছে। সেসব সাহাবিগণের 
মধ্যে আছেন- হজরত উমর ও আবদুল্লাহ রা.। এটি সুফিয়ান সাওরি ও কুফাবাসীর মত। 

অনেক আলেম বলেছেন, এ মহিলার জন্য বাসস্থানের অধিকার আছে! তবে খোরপোষ নেই । এটি যালেক 
ইবনে আনাস, লাইস ইবনে সাদ ও শাফেয়ি র-এর মাজহাব । বস্তত ইমাম শাফেয়ি রহ. বলেছেন, আমরা এ 
মহিলার জন্য রেখেছি কিতাবুল্লাহর আলোকে বাসস্থানের অধিকার । আল্লাহ তা"আলা বলেছেন, 


4১১৬ ২৯৬ 0805 0 তা ০৯০৯৪ ১ 06258 ০৭ ০৯৯৯০৯০৩ 
তোমরা তাদেরকে তাদের ঘর হতে বের করে দিয়ো না এবং তারাও যেনো ঘর হতে না বের হয়। তবে 
যদি তারা কোনো সুস্পষ্ট অশ্লীল কাজে লিপ্ত হয়, তবে সেটি ভিন্ন ব্যাপার ।' তারা বলেছেন, এটি হলো বদ জবান 
হওয়া । অর্থাৎ, যে মহিলা তার স্বামীর সংগে বদ জবানি করে এবং এর কারণ বর্ণনা করেছেন যে. ফাতেমা 
বিনতে কায়সের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসম্থানের অধিকার এজন্য দেননি যে, তিনি 
তার স্বামীর সংগে মুখ খারাপ করে কথা বলতেন। 


ইমায় শাফেয়ি রহ. বলেছেন, তার জন্য খোরপোষ নেই। কেনোনা, যষ্রতৈমা বিনতে কায়সের হাদিসের 
ঘটনায় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। 


৯ ৮৩৬৩৯৬৯১৬০০ ০র কই সনিরসি- জ$৩ক৩ক৬৬একক৩৬ক তক তরল র-৯৯৬ক কবর ড৬জ ৬ কও $৯৯জ৬এ ক৪০ রক ৬৮ ককওক তক $৯৬ ৯৩৩৪৬ ৯৬ হত ও ভব তত ও কও ৬ ৪ ও ক চক ক তল ড জঙ্ত ড তত কত ৩৪৪ তর ক ৩৫৬ ৪ $ কও কত কউ ক কত তউ লড৪ ৪৯ ৪৪৮৪৩ $৬৪৮৪৪৪৮৭০০৩১০০৪১৬৪৬৯০০৩০০০০০৭ 


49০ এ এন কিম এপি ৪০০ 035 ৬৯১3 55৮ 2০88 এ এও আআ 2 0 জি] ১৮০০০ 
€১ ১ 45০ 4০1 ৬৯১ ০৯০ এ 7588 95] ডে সি? ৯২১৮5 430০ 401 ৮৮০ 41 ৩৯৯০ 08 543 
১০৯০০ ৮ ০১৬৭ ০১০ এ ৮১৭ 5988 209 4905 এ ৩৮০ ০ 8১53 এ ২5৫ 

উসুলে ফিকহের অনেক কিতাবে “১ শি -:৬৯। 5১১১ 3"* এর পরিবর্তে ০ -৪১০। ১১ ১" 
“4০১৫ শব্দ বর্ণনা করা হয়েছে ।*”১ যেগুলোকে ভিত্তি করে অনেক হাদিস অস্বীকারকারি হাদিসসমূহে সংশয় 
সৃষ্টি করার চেষ্টা করেছেন। যেমন, মিসরের প্রসিদ্ধ পাশ্চাত্যসৃষ্ট এবং আধুনিকতাপ্রিয় লেখক আহমদ আমিন 
মিসরি স্বীয় গ্রন্থ ফজরুল ইসলামে এই শব্দগুলো বর্ণনা করে এ হতে দুটি ফল বের করেছেন। ১. সাহাবায়ে 
কেরাম অনেক সময় একজন অপরজনকে মিথ্যাপ্রতিপন্ন করতেন । যা থেকে বুঝা গেলো, আদালতে সাহাবা তথা 
সাহাবায়ে কেরামের দীনদারির বিষয়টিকে সুনিশ্চিত মনে করা ভুল। ২. হজরত উমর রা. একটি হাদিসকে 
দলিলরূপে স্বীকার করতে অস্বীকার করেছেন। 

তবে বাস্তবতা হলো, আহমদ আমিন মিসরির এই দুটো প্রশ্ন সম্পূর্ণ ভিত্তিহীন। প্রথম বিষয়টি নির্ভরশীল 
44535 2 4৪১৭? শব্দের ওপর । এই শব্দগুলো হাদিসের কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। এজন্য শায়খ 
মুস্তফা হাসান সাবায়ি স্বীয় গ্রন্থ আসসুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরিইল ইসলামিতে লিখেছেন যে, আমি এই 
বর্ণনাটি হাদিসের প্রচলিত সবগুলো কিতাবে দেখেছি। তবে কোথাও আমি 58১6 ৭ ৪১৯৬" শব্দ পেলাম 
না।১””' তাছাড়া আল্লামা ইবনুল কাইয়িম “535 ?1 ৪১.৭। (5১3 8” সম্পর্কে বলেন, ৬৪ ০১৯ 
৯২৯১৭ তথা এটি ভুল, হাদিসে নেই।' বাকি আছে, উস্সুলিগণ কর্তৃক এ শব্দটির উল্লেখ । তাদের সাধারণ 
অভ্যাস হলো, হাদিসের শব্দগুলোকে শুধু নিজের স্মরণশক্তির ভিত্তিতে বর্ণনা করেন। এই বর্ণনার সময় মূল 
গ্রন্থের শরণাপন্ন হন না। সুতরাং তাদের বর্ণনার ওপর নির্ভর করা ঠিক নয়। 

বাকি আছে, হজরত উমর রা.-এর উক্তি। “4১৯০ এ. এ৬৪৯। ১১৩ ১" এর দ্বারা না কারো 


মিথ্যাপ্রতিপন্নতা আবশ্যক হয়, আর না এর হতে এই ফল বের করা বৈধ যে, হজরত উমর রা. শুধু নিজের 
রায়ের ভিত্তিতে হাদিস রদ করে দিয়েছিলেন । বাস্তবতা হলো, হজরত উমর রা.-এর নিকট হজরত ফাতেমা রা.- 


* মুসলিম : ১/৪৮৫, 588 3 40 44] ০৬ আৰু দাউদ : ১/৩১২, 2৩5৯০] 20 5৪ ০১৩। -সংকলক । 

*** দ্র, মুসাল্পলামুস সুবৃত : ৭ ৯৮] ক ৬৩৭ 535 খ। 2201 তাছাড়া হিদায়া গ্রস্থকারও নিষ্ত্েযুক্ত শব্দাবলি 
উল্লেখ করেছেন, ১.১ ৫ ৯৪৯ 4১5 ০1 ০৬১০ ৬১১১ ১ “আমরা জানি না, সে মহিলা সত্য বলেছে না মিথ্যা বলেছে। মনে 
রেখেছে লা ভুলে গিয়েছে? দ্র., (২/৪৪৩, :5 ০৯3) । -সংক্ক । 


পপদ্র,, লীনে ইসলাম মে সুন্নত ও হাদিস কা যাকাম- অনুবাদ আস সুন্লাতু ওয়া মাকানাতুহা.... । -মাওলানা আহমদ হাসান 
টুংকি ৷ মূল কিতাব আহকার পেলো না । -সংকলক । 


সপ তাহজিবুল ইমাম ইবনিল কাইয়িম- মুখতাসার সুনানে আবু দাউদের টীকা । (৩/১৯৪, নং-২১৯৬, :5 4১ ১53 ৩০ 48 
২০০ 4৮৬) 1 -সংকলক । 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৭২ 


চি তসকিশিএকজডিরিককরকজপন্ভিককচগ্ককককডররকককরকঅসজজিক্রররারজ্রীতকঞজজকজবাজতররকত তর তরররজকন উকজকঞ্কক বক্কর রতকাকজরগাওওকস্ককজজককাজজরকন্রীকজকিডজজ্ততরউক গ্রীক কন$ তরকারী ও এ্ককড়ুকরঞরজ কত ঠতককক্কঠরবাজতক্রচকজকাককক রা +রাননীককন কৰক বকর কও ঠক ঠক এককত০০৩ 


এর বর্ণনার বিপরীতে কোরআন-হাদিসের মজবুত দলিলসমূহ বিদ্যমান ছিলো । তিনি মনে করতেন, হজরত 
ফাতেমা রা.-এর বর্ণনা সংক্ষিপ্ত এবং এর যোগসূত্র বা পূর্বাপর জানা নেই যে, তিনি (নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ) কোনো অবস্থায় খোরপোষ এবং বাসস্থান দিতে অস্বীকার করেছেন। হতে পারে নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জন্য খোরপোষ ও বাসস্থান নির্ধারণ করেননি, সেটি এমন কোনো 
কারণে ছিলো যেটি হজরত ফাতেমা রা.-এর সংগে বিশেষিত। হতে পারে হজরত ফাতেমা রা. এর মনোযোগ সে 
কারণের দিকে ছিলো না। কিংবা সে কারণ তার মনে ছিলো না। তিনি খোরপোষ এবং বাসস্থান না দেওয়াকে 
একটি সাধারণ হুকুম সাব্যস্ত করে দিয়েছেন। হজরত উমর রা.-এর ওপরযুক্ত কর্ম না হাদিস অস্বীকার এবং না 
এর দ্বারা হাদিস অস্বীকারের ওপর দলিল পেশ করা যায়। বর্ণনাসমূহে এ ধরনের পরখ ও সমালোচনা সর্বযুগে 
অব্যাহত ছিলো যে, একটি বর্ণনাকে অপরটির মাধ্যমে শর্তায়িত কিংবা বিশেষিত করা হতো । পরবর্তী তাত্তিক 
আলোচনা দ্বারা এ বিষয়টি সামনে আসবে যে, হজরত উমর রা.-এর এই ধারণা সম্পূর্ণ যথার্থ ছিলো যে, ফাতেমা 
রা.-এর ঘটনা দ্বারা যে ব্যাপকতা বুঝা যাচ্ছিলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপকতার সংগে 
খোরপোষ ও বাসস্থানের কথা অস্বীকার করেননি । 


এ অনুচ্ছেদের মাসআলা 

এ ব্যাপারে ইসলামি আইনবিদগণের একমত যে, রাজয়ি তালাকপ্রাপ্তা কিংবা নিশ্চিত তালাকপ্রাপ্তা অন্তঃসত্ত্বা 
মহিলা ইদ্দতের সময় খোরপোষ এবং বাসস্থান উভয়টির হকদার হয়। অবশ্য নিশ্চিত তালাকপ্রাপ্তা অন্তঃসত্ত্বা নয় 
এমন মহিলা সম্পর্কে মতপার্থক্য আছে। এ সম্পর্কে তিনটি মাজহাব আছে। 

১. আবু হানিফা রহ. ও তার ছাত্রদের মাজহাব হলো, অন্তঃসত্ত্বা নয় এমন সুনিশ্চিত তালাকপ্রাপ্তা মহিলার 
খোরপোষ ও বাসস্থান ব্যাপক আকারে স্বামীর ওপর ওয়াজিব । হজরত উমর ইবনে খাত্তাব ও আবদুল্লাহ ইবনে 
মাসউদ রা.-এর মাজহাবও এটাই । তাছাড়া সুফিয়ান সাওরি, ইবরাহিম নাখয়ি, ইবনে শুবরুমা এবং ইবনে আৰু 
লায়লা রহ. প্রমুখও এর পক্ষে | 

২. আহমদ, ইসহাক ও আহলে জাহেরের মাজহাব হলো, তার জন্য খোরপোষ আছে, বাসস্থান নয় । আলি 
ইবনে আব্বাস ও জাবের রা.-এর দিকেও এই মাজহাবটি সম্বন্ধযুক্ত । তাছাড়া এটাই হাসান বসরি, তাউস এবং 
আতা ইবনে আবু রাবাহ রা.-এর মাজহাবও ৷ 

৩. ইমাম মালেক ও শাফেয়ি রহ.-এর মতে বাসস্থান ওয়াজিব, খোরপোষ ওয়াজিব নয়। এটা সপ্ত ফকিহ 
এবং হজরত আয়েশা রা.-এর মতও 1৯৮০৯ 

হজরত ফাতেমা বিনতে কায়স রা.-এর হাদিস খোরপোধ এবং বাসস্থান না হওয়ার পক্ষে ইমাম আহমদ রহ. 
প্রমুখের দলিল । 

ইমাম মালেক ও শাফেয়ি রহ. খোরপোষ না হওয়ার ওপর হজরত ফাতেমা রা.-এর বর্ণনা দ্বারাই দলিল পেশ 
করেন । অবশ্য তারা বলেন, 


৮১০০৪০০1589 ০৯১০৬০ 9৪ ৪ ৪ ০০ ৮০৫৮ ১৯৯ ০০ ০৯ ৯৫৭৪ 


৮০৯ মাজহাবসমূহের ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা উমদাতুল কারি : ২০/৩০৭-৩০৭, ১৪৪ ১৩১ ০৮০৬ 5০ ৩৯ কিতাবুত 
তালাক, আহকামুল কোরআন-জাসসাস : ৩/৪৫৯, 2৮) ৪:5০ ৪৬ তাহজিবুল ইবনিল কাইয়িম মুখতাসার সুনানে আৰু দাউদ- 


মুনজিরির চীকা (৩/১৯০-১৯১) হতে গৃহীত ৷ -সংকলক। 
*৯ সূরা তালাক : আয়াত-৬, পারা-২৮ । -সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৫৭৩ 


ককজকএিকজিকপারাগীজ্উিকতিকরত ককীককিককককিকরকিক একক কক উর এ করত তর টক রক একনি ব করিও একলতরাএতও ওজর জর ন০০৮০৪ক এর কক সঞনডরকজকর এ ওর ও জর কাক রিজপররাজতজক্করকরীককককরকককুকর ৪৬৩ ৩৪৪৩ কদরককুউন্ককএরএকক রক লতজখাতজজতিততকবীরত কক তল ক শক্ত এত লকতক তন 


উক্ত আয়াত বাসস্থান সংক্রান্ত হজরত ফাতেমা রা.-এর বর্ণনার সংগে সাংঘর্ষিক । সুতরাং আমরা এই 
বর্ণনাটি পরিহার করেছি এবং আল্লাহর কিতাব অবলম্বন করেছি ৯৮১১ 


হানাফিদের দলিলসমূহ 
১. এই আয়াতে “০১৫ ০০ 1৯ ১১১৬৪ 6৩৬ 4৮৪ (আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য 
প্রচলিত নিয়ম অনুযায়ি খরচ দেওয়া মুত্তাকিদের ওপর কর্তব্য) দ্বারা খোরপোষ ও বাসস্থান উভয়টিই উদ্দেশ্য । 
এই আয়াতের যোগসূত্র এটাই দলিল করছে। কেনোনা, এ আয়াতের আগে, 


21 4010 ৯০ ০১৯ ভো। ৩৬ 398 ৯৯১33105985 2555 095859 0৯১09? 

“আর তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মৃত্যু বরণ করবে, তাদের স্ত্রীদের ঘর হতে বের না করে এক বছর 
পর্যস্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যাবে... ।' আয়াত এসেছে, তাতে 1০৩, ছ্বারা সর্বসম্মতিক্রমে 
উদ্দেশ্য খোরপোষ এবং বাসস্থান । তারপর যেহেতু কারো এই সন্দেহ হতে পারতো যে, খোরপোষ ও বাসস্থান 
তো যে মহিলার স্বামী মারা গেছে তার সংগে বিশেষিত, এজন্য এ সন্দেহের অবসানের জন্য বলা হয়েছে 
০১০০ €৩৩ 4৮০0১” | অর্থাৎ, খোরপোষ ও বাসস্থান যার স্বামী মারা গেছে তার সংগে তালাকপ্রাপ্তদের 


জন্য ৷ আর “তালাকপ্রান্তারা' শব্দটি ব্যাপক । রজয়ি তালাকপ্রাপ্তা এবং নিশ্চিত তালাকপ্রাপ্তা উভয় মহিলাকেই এটি 
শামিল করে। 


২..০৫০ 15৮০০ ০৯১০০ ১৩ ৮০৯৯১ ০০ ৫৪৬ ৯৯ ০০ ০৯৪৯৭), 

অর্থাৎ, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ি যেমন গৃহে বাস করো, তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ 
দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। 

জাসসাস রহ. এই আয়াত হতে তিন পন্থায় হানাফিদের মাজহাব দলিল করেছেন। 

ক. যেমন্ভাবে বাসম্থান একটি আর্ক অধিকার এবং এ আয়াতের আলোকে ওয়াজিব, এমনভাবে 
খোরপোষও অর্থনৈতিক অধিকার হওয়ার কারণে ওয়াজিব! 

খ. ০১৯ 5) ১5 দ্বারা তালাকপ্রাপ্তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে নিষেধ করা হয়েছে। বস্তুত ক্ষতি যেমনভাবে 
বাসস্থান না দিলে হয়, অনুরূপভাবে খোরপোষ না দিলেও হয়ে থাকে। 

গ. (১4১১০ 1 5.০ অস্থচছলতা এবং সংকীর্ণতা যেমনভাবে বাসস্থান না দেওয়ার পদ্ধতিতে হয়, এমনভাবে 
খোরপোষ না দিলেও হয়। 

প্রশ্ন : এখানে যেহেতু প্রতিটি তালাকপ্রাপ্তার জন্য ইদ্দতকালে খোরাপোষ এবং বাসস্থান ওয়াজিব, তারপর 
পরবর্তীতে “০4:০৯ ১৯:০3 ৯ 063১০ 1 55898 ০0০৯ ০3 9 05 ০05 বর্ণনা করার কি প্রয়োজন ছিলো! 


*১* তাঁদের দলিল আরেকটি পদ্ধতিতেও বর্ণনা করা হয়েছে যে, 235. ১১৯ ৩ ০৯ ৯৭ বারা সাধারণ বাসস্থানের দলিল 


হলো, আর এই আয়াতের পরবর্তী অংশ ৬৮৯ ৮০১ (৪৯ ০৫৯১০ 15498 ০৬ ০39 0 ৩)) দ্বারা বুঝা যায় যে, খোরপোহও 
ওয়াজিব । অবশ্য খোরপোধ ওয়াজিব হওয়ার জন্য স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার শর্ত আছে। এতে স্পষ্ট হলো যে, সে মহিলা যদি অন্তঃসত্ত্বা 
না হয় তবে তার খোরপোষ নেই । তখন তাদের দলিল হবে মাফহুমে মুখালেফ তথা বিপরীতে অর্থ ছারা । যেটি শাফেয়ি মতাবলবী 
প্রমুখের মতে দলিল | দ্র. ফতহুল বারি : ৯/৪৮০, ১১ 4১১ 240৮0 2.০ ৮১১1 -সংকলক । 


দল্পসে তিরুমিষী-৩য় খণ্ড ৮ ৫৭৪ 


০০৬ একক ককক কক ৩+৬ কও ক৬৯ড+৪৬৬৬০ডকডঞকরওক*৫৮ডককরককক্এককডিককক৮০কক রও রকরীজককনীককরউককর কক কাক জিকা কতএকক৪ ওকড়এতরবাজতওওও একক করুক রকজাজহঞরতওজজজককরুজএ গানটি ওতক্াক্ককরাক করন টিক কর এস্জতন কক এর কতউীকাকীকার রাজ জজ ন্কীকবজীগাপ্রীরাকীকিএ পক তক এক জবজকর চপ 


জবাব : "৬৬ ৫১১5” শর্তারোপটি অন্যদেরকে বাদ দেওয়ার জন্য নয়। আর না আমাদের মতে 
বিপরীতে অর্থ দলিল। অন্তঃসত্ত্বা তালাকপ্রাপ্তা মহিলাকে স্বতন্ত্রভাবে আলোচনা করার মধ্যে এই হিকমত আছে যে, 
অন্তঃসত্ত্বা মহিলার ইদ্দত অনেক সময় দীর্ঘ হয়ে যায়। তখন স্বামীর পক্ষ হতে খোরপোষ পরিহারের সন্দেহ হতে 
পারতো । এজন্য সতর্ক করা হয়েছে যে, এই খোরপোষ সন্তান জন্মদান পর্যস্ত ওয়াজিব । চাই এর জন্য যতো 
সময়ই লাগুক না কেনো ।১৮১২ 

৩. সুনানে দারাকুতনিতে১৮১০ উসমান ইবনে আহমদ দাককাক-আবদুল মালেক ইবনে মুহাম্মদ আবু কিলাবা- 
তার পিতা-হরব ইবনে আবুল আলিয়া-আবু জুবায়র-জাবের রা. সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হতে বর্ণিত আছে। তিনি বলেছেন, “2391 ) 55... 4] ৩১৩ 28০40” তথা তিন তালাকপ্রাপ্তা মহিলার জন্য 
খোরপোষ এবং বাসস্থান আছে ।' 

এই হাদিসে দারাকুতনির উত্তাদ এবং উস্তাদের উত্তাদ ব্যতীত সমস্ত বর্ণনাকারি মুসলিমের বর্ণনাকারি*** 


এবং এ দু'জন হলেন বিতর্কিত বর্ণনাকারি 1১৮১৫ সুতরাং এ হাদিসটি ০ অপেক্ষা নিয়স্তরের না।১৮১১ 


৪. তাহাবিতে৯*১" হজরত ফাতেমা বিনতে কায়স রা.-এর ঘটনা সম্পর্কে উল্লিখিত আছে যে, হজরত উমর 
রা. এটা শুনে বলেছিলেন, 


০৩৮০৯৪] ক 2১ এওএ ৮৭১ 4৪১০ এ০। ৬১১০ এ ০১53 0555 ভোজ এ ০৩৫ ০৭ 2 ৬৫ 
4৮১৮৪) ৬৫ ক 0358 ০৭৪ ৮০ এ ৬৮০০৪ এ০। ০0559 ০৮৪ 


১১২ হানাফিদের দলিলসমূহ হতে এতোটুকু পর্যস্ত আলোচনা তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/২০২-২০৩, এবং আহকামুল 
কোরআন-জাসসাস (৩/৪৫৯-৪৬০, ১৪.) 542) হতে সংকলকের ভাষায় গৃহীত । 

তাকমিলায়ে ফতনহুল মুলহিমে (১/২০৪) ওপরযুক্ত আয়াত দ্বারা নিশ্চিত তালাকপ্রাপ্ত মহিলার জন্য খোরপোষ ওয়াজিব হওয়ার 
আরেকটি কারণও উল্লেখ করেছেন যে, ভিনি বলেন, ইবনে মাসউদ রা. এ আয়াতটি পাঠ করলেন- 35, ১৯ ০৭ ০৯ ১২৫॥ 


৯০১৯১ ০০ ০৫3১০ 1588931 যেমন, আলুসি রহ. রূহুল মা'আনিতে (২৮/১৩৯) উল্লেখ করেছেন যে, শাঞ্জ কেরাত খবরে ওয়াহিদের 
চেয়ে নিম্ন পর্যায়ে যায় না। -সংকলক । 


১৯১০ ৪/২১, নং-৫৯ ১.১। ৯৫৫1 -সংকলক। 


**১* যেমন, আল্লামা উসমানি রহ. ইলাউস সুনানে (১১/২৯৫, 34 ৬৪৯ হয এ ২৮ এ ০৪) এ তাহকিক 
করেছেন । -সংকলক। 

১৮৯৫ উসমান ইবনে আহমদ আদদাক্ধাককে স্বয়ং দারাকুতনি রহ. নির্ভরযোগ্য সাব্যস্ত করেছেন এবং হাফেন্জ জাহাৰি রহ. 
বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে সত্যবাদী । দ্র. মীষানুল ই'তিদাল : ৩/৩১, নং-৫৪৮৬। 

আবদুল মালেক ইবনে মুহাম্মদ আবু কিলাবাকে ইমাম আবু দাউদ রহ. আমিন, মামুন বা আমানতদার নিরাপদ সাবাস্ত 
করেছেন । ইবনে জারির রহ. বলেন, 'তার চেয়ে বড় হাফেজ আমি দেখিনি ।' হাফেজ জাহাবি রহ. বলেন, 'তিনি প্রচুর হাদিস 
বর্ণনাকারি । মুহাদ্দিস এবং বুদ্ধুর্গ ।' মিজানুল ই'তিদাল : ২/৬৬৩, নং-৫২৪৫ 1 -সংকলক । 

১৮৯ এই বর্ণনার বর্ণনাকারিদের সম্পর্কে বিস্তারিত তাহকিকের জন্য দ্র. ইলাউস সুনান : ১১/২৯৫-২৯৬ এবং তাকমিলায়ে 
ফতহুল মুলহিম : ১/২০৪-২০৫। -সংকলক। 

১৮১৭ শরহে মা'আনিল আছার : ২/৩৫, ১.৮ 5৩০] ৪:৫৯ 9 8 ৪ । -সংকলক। 

৯*১* এটাকে ইমাম তাহাবি রহ. ব্যতীত কাজি ইসমাইল রহ.ও উল্লেখ করেছেন। যেমন, আল-জাওহারুন নাকি গ্রন্থকার আল্লামা 
মারদিনি রহ. বর্ণনা করেছেন । (৭/8 ৭৬, 259 ৫) 9$ ০ ০১ 59 5৪3৫) । তাছাড়া ইবনে হাজম রহ.ও এটি আল-মুহাল্পলাতে 
(১০/২৯৭-২৯৮) উল্লেখ করেছেন । -সংকলক । 


০১৯৪০০১৬৭৯০ 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ৫৭৫ 


করর্ককনরাকপত্রঞককককখ্রীকখকরএ্রুরকর কক রর৬কর০$৮ককগত+ক০৬ক৬৪৬এ৩র৪৫৬৬৩৪৩ক৩এক্ক রাজ ককককরকক৬৪ক৪৪৪৪৩৪কড$৮কএকক৬রক কতকরক একরাররর$৪কওককককুরএবানকঞিকক৬০জএতগাবা ঠক ডকক্রারাকীকককপ্রিরতিডগএকনরীকরাঠকত্রাকডচজ্তক্কর্ককরাককচকবজক্রত্কাজরজজাজঠউচকককাতকক্এর 


“আমরা একজন মহিলার কথায় আল্লাহর কিতাবের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের বাণী পরিহার করতে পারি না। হতে পারে মহিলাটির ভুল হয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লালাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তার জন্য বাসস্থান এবং খোরপোষ হবে ।' এটা বাসস্থান ও ধোরপোষ 
সম্পর্কে সুস্পষ্ট ও মারফু* হাদিস। 


প্রশ্ন : এখানে প্রশ্ন করা হয়েছে যে, ইবরাহিম নাখয়ি রহ.-এর শ্রবণ হজরত উমর রা. হতে প্রমাণিত নয় । 

জবাব : ইবরাহিম নাখয়ি রহ.-এর যুরসালগুলো অধিকাংশের সম্মতিক্রমে গ্রহণযোগ্য । এজন্য হাফেজ ইবনে 
আবদুল বার রহ. আত-তামহিদে১১৯ বলেন, 2৯১৯০ (45১1 ০১১॥ ১ 0?" তথা ইবরাহিম নাখয়ি রহ.-এর 
মুরসালগুলো বিশুদ্ধ । 

এর ওপর অনেকে এই প্রশ্ন করেন যে, ইমাম বায়হাকি রহ. বলেছেন, এই হুকুম ইবরাহিম নাখয়ির সেসব 
মুরসাল সম্পর্কে, যেগুলো হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, সমস্ত মুরসালের নয় 1১৮২০ 

তবে ইমাম বায়হাকি রহ.-এর এ উক্তি সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসের বিপরীত, ধারা ইবরাহিম নাখয়ি রহ.-এর 
মুরসালগুলোকে সাধারণভাবে গ্রহণ করেছেন ।১৮২, 

৫. তারপর ওপরযুক্ত আলোচনা ছিলো তাহাবির ওপরযুক্ত বর্ণনা সংক্রান্ত । যাতে উমর রা.-এর পক্ষ হতে এ 
সুস্পষ্ট বর্ণনা এসেছে, 


45480521959 219 49০ এ] ভোঁপিনি আআ ০৯৯ শসা? 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' কে আমি বলতে শুনেছি, এ মহিলার জন্য বাসস্থান এবং 
খোরপোষ আছে। হজরত উমর ফারুক রা.-এর এ শব্দরাজি সহিহ মুসলিমে-৮২২ বর্ণিত আছে, 


5] ০১০০ 91 ১৬৯ ৯] 5০১০ ১54 003 20১ 4০ এ ভোপিজ 9 ৪ এ 7৩৩ এ ৩ 
52883 ১ ০:৫০ 
যা থেকে এতোটুকু স্পষ্ট হয়ে যায় যে, উমর রা.-এর নিকট ফাতেমা বিনতে কায়স রা.-এর ঘটনা আল্লাহর 


কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত ছিলো । যার অর্থ হলো, উমর রা.-এর নিকট 
ফাতেমা বিনতে কায়স রা.-এর ঘটনার বিপরীত কোনো সুস্পষ্ট হাদিস বিদ্যমান ছিলো । বন্তত উসুলে হাদিসে এ 


বিষয়টি সিদ্ধান্তকৃত যে, কোনো সাহাবি যদি 1১৩ %...| তথা সুন্নত অনুরূপ বলেন, তাহলে তার এই উক্তি মারফু' 
হাদিসের পর্যায়তুক্ত 1১৮২০ অনেকে “৪ 2১১" অতিরিক্ত শব্দটিকে অশুদ্ধ সাব্যস্ত করার চেষ্টা করেছেন। 


১৮১৯ ১/৩৭-৩৮, তাকমিলা : ১/২০৫। -সংকলক। 

১৮২০ যেমন, মুবারকপুরি রহ. তোহফাতুল আহওয়াজি গ্রন্থে বর্ণনা করেছেন৷ (২/২১৩, অনেক অনুচ্ছেদ । -সংকলক। 

৯৮২১ ইবনে হাজার রহ. তাহজিবুত তাহজিবে বলেছেন, এক জামাত ইমাম তার মুরসালগুলোকে সহিহ বলেছেন। যেমন, আল্লামা 
মুবারকপুরি রহ. তোহফাতুল আহওয়াজিতে এটি বর্ণনা করেছেন। (২/২১৩)। 

আর ইবনে আবদুল বার রহ. বলেন, “ইবনে মাসউদ ও উমর রা. হতে তার সমস্ত মুরসাল সহিহ । বরং এগুলোর মধ্য হতে 
মুরসালগুলো মুসনাদ অপেক্ষাও অধিক শক্তিশালী । ইয়াহইয়া আল-কাত্ান প্রমুখ এটি বর্ণনা করেছেন। আল-জাওহারুন নাকি ; 
৭/৪ ৭৭, 438:)) 4] 03 0 4৪1 সংকলক । 

১৮৭২ ১/৪৮৫ । -সংকলক । 


৯২০ দ্র, ফতন্ুল মুলহিম : ১/১৩১, মুকাদ্দমা £6৪সা 5৯ ৬১ ৯ 05135 2 ৩০ ভিত 3 ০৯৯] ৭581 সংকলকা। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৫ ৫৭৬ 


৪৮৩৪৪ খজক্উক কী কলকঞজ্ঠলগ্তকক্ জরা ককতকজল্রপরএকতকিপীকীউক্রীউকককণ কক+৪৬কএ৬ ভক্ত ৫সক৪৯ক১৬৪৬কককএ $কঝভভজকজকশউীউকখতকক্তউিকিউকডক জাজ রা কককরনা উক্ত ক৬ডকজওড$ককককজ্কর৪৬ককবকডকরককজকজবাককউিতএক তত জকজরকীতগনতকততিতজাত 


মুসলিমের সহিহ বর্ণনায় এসব শব্দ আসার পর এই প্রশ্ন গ্রহণযোগ্য বা সেকাহ নয়।”*১ বাকি আছে, ফাতেমা 
বিনতে কায়সের বর্ণনা । এর বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। বাসস্থান সম্পর্কে শাফেয়ি মতাবলম্ী প্রমুখের পক্ষ 
হতে এই জবাব দেওয়া হয়েছে যে, ফাতেমা বিনতে কায়স স্বীয় স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে উচ্চবাচ্য 
করতেন 1১৮২৫ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বামীর ঘর হতে সরিয়ে দিয়েছেন” ১ 

দ্বিতীয় কারণ, সহিহ বোখারি ও মুসলিমে ১৮২৭ হজরত আয়েশা রা. প্রমুখ হতে বর্ণিত আছে যে, ফাতেমা 
বিনতে কায়স রা. স্বীয় স্বামীর ঘরে একাকি হওয়ার কারণে ভয় অনুভব করতেন । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা.-এর ঘরে ইদ্দত পালনের অনুমতি দিয়েছেন । 

অনেক হানাফি এর এই জবাব দিয়েছেন যে, তার স্বামীর উকিল তাকে খোরপোষের একটি পরিমাণ 
পাঠিয়েছিলেন! তবে ফাতেমা বিনতে কায়স এটাকে কম মনে করছিলেন । আরো বেশি কামনা করছিলেন। হতে 
পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত পরিমাণ সম্পর্কে নিষেধ করেছেন। সুতরাং এ 
হাদিসে খোরপোষ না হওয়া দ্বারা উদ্দেশ্য সাধারণ খোরপোষ অস্বীকার করা নয়। বরং উদ্দেশ্য অতিরিক্ত অংশ 
অস্বীকার করা 1১৮২৮ 

দ্বিতীয় জবাব তাহাবি রহ. এই দিয়েছেন যে, কোরআনে কারিমে ০৯৯৪ 3 06292 ০০ ০৯ ১৯-৯৭ 
১৮২৯১”, এর সংগে 29৯5 ২১৯৬ 089 0 1" ব্যতিক্রমতুক্তি এসেছে এবং জবানদরাজিও সুস্পষ্ট 
অশ্রীলতার শামিল। এ কারণে ফাতেমা বিনতে কায়স বাসস্থান হতে বঞ্চিত থাকেন। আর যখন স্বামীর ঘরে না 
থাকে এবং এই ঘরে না থাকাও স্বয়ং তারই আচরণের কারণে হয়েছে, সুতরাং এটা সুস্পষ্ট অশালীনতার অধীনে 


$$বতককককা কী ততিকচউতস্ঠ৬ 





»২* ওপরযুক প্রশ্ন সংক্রান্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র. তাহজিবুল ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা। মুখতাসার সুনানে 
আবু দাউদের টীকা (৩/১৯৩, 44 ৫৮০ 4১ 755 ০১ ২০৪) 

এই প্রশ্নের জবাব এবং ০ 2.5 বর্ধিত অংশের বিভিন্ন শাহেদ ও মুতাবি'য়ের জন্য দ্র.” আল-জাওহারুন নাকি : ৭/৪৭১, হী 
28850 এ] 903 ০৮1 -সংকলক। 

১২ মিশকাতে শরহুস সুন্নাহ সূত্রে হজরত সায়িদ ইবনে মুসাইয়িব রহ.-এর আছর বর্ণিত হয়েছে, ১] 4২০ 5 ৮১ 
(১৬। ৮ এ০এএদ্র” ২৯৯৪, নং-৩৩২৬। -সংকলক। 

১২৬ শরহে নবৰি : ১/৪৮৩, 4) 3 3 0১0 4] ০৬ 8/৪৮৮ । সংকলক । 

১৯২৭ বোখারি (২/৮০২, শ॥ ০ 59 01 ৬৯০ ৮৯৯14 2০০ ০৬ 4৯০ 95)তে এই বর্ণনাটি এভাবে এসেছে । 
০) 29০ ৩৫৬ এ ০০ 4৯ ৩০ ১৪০] ভঠ ০৪ ১১১ ৮7৮০ মও ৩০ ১০০ 7০ ০৩ 9 5৪০৪ ৩৪ 

এই বর্ণনা ছারা ফাতেমা বিনতে কায়সের ওপর আয়েশা রা.-এর ভীষণ অসস্তপষ্টিও স্পষ্ট । কেনোনা, বিশেষ অবস্থায় প্রদ্ 
অনুমতিকেও তিনি সাধারণ ভাষায় বর্ণনা করে দিয়েছেন। 

আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা.-এর ঘরে থাকার অনুমতির উল্লেখ সহিহ মুসলিমের (১/৪৮৪-৪৮৫)। বিভিন্ন বর্ণনায় 
এসেছে। প্রকাশ থাকে যে, হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রা. ছিলেন তার চাচাতো ভাই। সুনানে নাসায়ির (২/১১৯, 
তা ০৫ 5 35৭ ০১১৯ ৬৪ ৭৯৯৪) বর্ণনা দ্বারা বুঝা যায়। -সংকলক। 

১৮২ এর জবাবটি মুসলিমে (১/৪৮৩) বর্ণিত স্বয়ং হজরত ফাতেমা বিনতে কায়স রা.-এর বর্ণনা স্বারা বুঝে আসে । -সংকলক। 

১২» সূরা তালাক : আয়াত-১, পারা-২৮ । -সংকলক । 


ভিরিওহা রত বহি ররর রাজার হারার 


শামিল হয়ে স্থামীর অবাধ্যতা হলো। বন্তত স্বামীর অবাধ্যতার পর যোরপোষ ওয়াজিব হয় না ১৮০ এটাই 


আহকারের মতে, ফাতেমা বিনতে কায়স রা.-এর ঘটনার সর্বোত্তম ব্যাখ্যা এটাই যে, যখন স্বামীর ঘরে 
অবস্থান শেষ হয়ে গেছে, চাই ফাতেমা বিনতে কায়সের একাকিত্ের কারণে, কিংবা ভীতির কারণে, কিংবা তার 
জবানদরাজির কারণে, ফলে তার খোরপোষও বাতিল হয়ে গেছে। কেনোনা, খোরপোষ হলো নিজেকে আবদ্ধ 
রাখার প্রতিদান । আর এখানে নিজেকে আবদ্ধ রাখাই ছুটে গেলো ।১৮৩২ 


এসব ব্যাখ্যার ওপর সুনানে নাসায়ির””** সে বর্ণনা দ্বারা প্রশ্ন হয়, যাতে হজরত ফাতেমা বিনতে কায়স রা. 
হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়েযুক্ত ভাষ্য বর্ণিত হয়েছে। 
2৯০ ৩9০ ৬৯ ০ ০৫ 15 ম ১ ৩) 2980 0 


বাহ্াত এসব শব্দ বলছে যে, এই হুকুম ফাতেমা বিনতে কায়সের সংগে বিশেষিত নয়। বরং প্রতিটি 
সুনিশ্চিত তালাকপ্রাপ্তা মহিলার জন্য ব্যাপক। 


এই বর্ণনার কোনো প্রশান্তিদায়ক জবাব এছাড়া আহকারের নজরে পড়েনি১”৩ যে, এসব শব্দ বর্ণনাকারির 
তাসাররুফ 1১৮৩৫ 


01 038 29522. এ ০৪ 
অনুচ্ছেদ-৬ প্রসংগ : বিয়ের আগে তালাক নেই মতন পৃ. ২২৩) 
0 7406528 ০1০ 401 রি 0 ০২35 ১০ ০৯৯৪ ৩8 ৬১০০ ০০ 914 


৫৫ ৩৯০১৫ ৫৫৯ পিং তে 4১১৫ পি, ৮৫ ৯৯ 
4৪ ১১৬ 5 334১৪ ১ ০৪০১ ০১১ 





”” শরহে মাআনিল আছার : ২/৩৬-৩৭, :64 1433 ৪১৬ ২4০ ২১১- সূরা তালাক । -সংকলক 
'** দ্র. আহকামুল কোরআন : ৩/৪৬২, 38 5:5..| ২:3। -সংকলক। 


*** তাহলে মুসলিমে (১/৪৮৪, () 29 3 133 44১) উবায়দুন্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবার বর্ণনায় প্রিয়নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম়নেযুক্ত শব্দ এসেছে- এ] 29) 3 অর্থাৎ তোমার কোনো খোরপোষ নেই! তারপর বর্ণনাকারি 
বলেন, ফলে তিনি তাকে অনুমতি দিলেন। যার স্পষ্ট অর্থ এই যে, খোরপোষ না হওয়ার হুকুম লেগেছে প্রথমে এবং আবদ্ধ থাকার 
বিষয়টি বাদ পড়েছে পরে। তখন ওপরযুক্ত ব্যাখ্যা খাটানো মুশকিল। তবে এতোটুকু বলা হতে পারে যে স্বামীর অবাধ্যতার কারণে 
নিজেকে আবদ্ধ রাখার হুকুম খতম হয়ে গেছে, এটা সুনির্দিষ্ট হয়ে গিয়েছিলো । এজন্য খোরপোষও না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়ে 
গিয়েছিলো । যদিও এ ধরনের বর্ণনায় প্রথমে খোরপোষ না হওয়ার উল্লেখ হয়েছে। আর নিজেকে আবদ্ধ রাধার হুকুম শেষ হয়ে 
যাওয়ার উল্লেখ আছে পরবর্তীতে । -সংকলক। 

পপ (২/১০০, এ]১ ৫৪ 2০৯১০ *১১)। সংকলক । 

** তাহাবি রহ. এর বিস্তারিত জবাব দিয়েছেন। যার সারমর্ম হলো, এই বর্ণনাটি কিতাব ও সুন্নতের বিপরীত হওয়ার কারণে 
দলিল নয় প্র. শরহে মাআনিল আছার : ২/৩৬, ($:১০ ওঠ ৬১) ০৮০ 013 ৬ 095 ১৩ 4 ৮৭৪7 আল্লামা আইনি 
রহ--এর এ জবাব বর্ণনা করেছেন। দ্র., উমদাতুল কারি : ২০/৩১১, ৯১$ ৩০১ £২৮ ২.০$ ১১] সংকলক । 

+”* তাহাবি রহ.-এর জবাবের পর বর্ণনাটিকে বর্ণনাকারির তাসাররূফের ক্ষেতে প্রয়োগ করা যুক্তিযুক্ত -সংকলক। 
দরসে ভিরমিযী -৩৭ক 


যারা হু রারারারার্যা্রাকা যারা রহ হি রর 


১১৮৪ । অর্থ : হজরত আমর ইবনে শো"আইবের দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
বলেছেন, এমন জিনিসে বনি আদমের মানত নেই যার সে মালেক নয় এবং তার গোলাম আঙজাদও নেই, যার সে 
মালেক নয় এবং তালাক নেই এমন ক্ষেত্রে যার সে মালেক নয়। 


ইমাম তিরমিযীর বক্তব্য 


তিরমিযী রহ. বলেছেন, হজরত আলি মু'আজ ইবনে জাবাল, জাবের, ইবনে আব্বাস ও আয়েশা রা, হতে এ 
অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। ৃ 


আবু ঈসা রহ. বলেছেন, আবদুল্লাহ ইবনে আমর রা.-এর হাদিসটি ০.০ ৯। 

এ অনুচ্ছেদে বর্ণিত এটি সবচেয়ে সুন্দর হাদিস। এটি সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মাজহাব | এটি 
বর্ণিত হয়েছে হজরত আলি ইবনে আবু তালেব, ইবনে আব্বাস, জাবের ইবনে আবদুল্লাহ রা., সায়িদ ইবনে 
মুসাইয়িব, হাসান, সায়িদ ইবনে জুবায়র, আলি ইবনে হুসাইন, শুরাইহ, জাবের ইবনে জায়দ ও একাধিক 
ফুকাহায়ে তাবেয়িন হতে । ইমাম শাফেয়ি রহ. এ মতই পোষণ করেন। 

ইবনে মাসউদ রা. হতে বর্ণিতি আছে, তিনি মানসুবা তথা নির্ধারিত মহিলা সম্পর্কে বলেছেন, সে 
তালাকপ্রাপ্তা হয়ে যাবে । ইবরাহিম নাখয়ি, শা'ৰি প্রমুখ আলেম হতে বর্ণিত আছে, তারা বলেছেন, যখন সময় 
নির্ধারণ করে দিবে, তখন তার ওপর তালাক পতিত হবে । এটি সুফিয়ান সাওরি ও মালেক ইবনে আনাস রহ-- 
এর মাজহাব । অর্থাৎ যখন কেউ কোনো নির্দিষ্ট মহিলাকে বলে কিংবা কোনো সময় নির্ধারণ করে দেয় কিংবা 
বলে, আমি যদি অমুক গোত্রের মহিলাকে বিয়ে করি, তাহলে যদি সে তাকে বিয়ে করে তাহলে মহিলার ওপর 
তালাক পতিত হবে। 

আল্লামা ইবনে মুবারক রহ. এ বিষয়ে কঠোরতা আরোপ করেছেন। আবার তিনি (এটাও) বলেছেন, যদি 
এমন করে তবে আমি বলবো না, সে মহিলা হারাম । আর ইসহাক রহ. বলেছেন, নির্দিষ্ট মহিলার ব্যাপারে আমি 
অনুমতি দেবো । ইমাম আহমদ রহ. বলেছেন, যদি সে বিয়ে করে তবে আমি তাকে তার স্ত্রী হতে বিচ্ছেদ ঘটাতে 
নির্দেশ দেবো না। ইসহাক রহ. অনির্দিষ্ট মহিলা সম্পর্কে উদারতা রেখেছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহ. হতে 
বর্ণিত আছে, কেউ তাকে জিজ্ঞেস করেছিলো, কোনো ব্যক্তি কসম খেয়েছে তালাক দেওয়ার (অর্থাৎ, সে বলেছে- 
আমি যে মহিলাকে বিয়ে করবো তার ওপর তালাক 1) তারপর ইচ্ছে হলে, তাকে বিয়ে করবে, এমতাবস্থায় তাকে 
বিয়ে করা বৈধ হবে কিনা? অর্থাৎ তাকে বিয়ে করলে তালাক পতিত হবে কিনা? এবং তার জন্য সেসব ফকিহের 
উক্তি মতো আমল করা বৈধ কিনা, ধারা তাকে বিয়ের অনুমতি দিয়েছেন? তখন ইবনে মুবারক রহ. জবাব দিলেন 
যদি এ ব্যক্তি এই বিপদের আগে তাদের উক্তিকে হক মনে করতো, ধারা তার বিয়ের অনুমতি দিয়েছেন, তবে 
এখনও তাদের উক্তি. অনুযায়ি আমল করা তার জন্য বৈধ । আর যে প্রথম হতে তাদের বক্তব্য পছন্দ করতো না 
তার জন্য এই মুসিবতে পতিত হওয়ার পরও এর ওপর আমল করা বৈধ মনে করি না। | 

ইমাম আহমদ রহ. বলেছেন, পক্ষান্তরে যদি সে বিয়ে করে তাহলে আমি তাকে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার 
জন্য হুকুম দিই না। ইসহাক রহ. বলেছেন, আমি অনুমতি দেই মানসুবা তথা নির্দিষ্ট কারণ, ইবনে মাসউদ 
রা.এর হাদিসে এর উল্লেখ আছে। আর যদি সে মহিলাকে বিয়ে করে, তার সম্পর্কে আমি বলি না যে, তার ওপর 
তার স্ত্রী হারাম । ইসহাক রহ. গর-মানসুবা তথা অনির্দিষ্ট মহিলার ক্ষেত্রে উদারতা দেখিয়েছেন । 


শঠছতিকিজিরতষর তত ৮জ্রিত কত উতক এ ককরকউর ৬৮ ৯$৬৪৬৬ ৬৭ ৬ কিক ৬৬ ৪৪৪ কক কর কর টির বিচ ৬ও ৬ একর $৯৪৬ড কক ৬২১লডকরিতক$উককতত 


ঠত্ঠিতকতততিত১৯উকত১৭ ৩ জলজ উতিকজ্ বজরার কিউ উজ জ্স্রতকনরাকএতকজককররজজজতক ডক ৯এ০ কক জতনকিউজিত ৯৩৪৮ ৪৯০৪লককিকত৬৪৪৬৪০৪ল৩৬৯৪৬৬৬ 


০১ ০১১ ১ 2০৮3 4০ এ ভে এ 0৯৪ ০ 05 ০৯০০ ৪০০ ৪৪৯৪ 0৪ ১১০০ ১৮৩৩০০ 
14০ ১ ৮০৪ এ ১০৬ ৩ ০] ৩ ১৪৪ 4] 55 3৩ এ ১ ০৬ 41 ০ 3 ৪ ১ ৪ ০১ 


এই হাদিসের কারণে এ ব্যাপারে সবাই একমত যে, কোনো ব্যক্তি যদি অবিবাহিতা মহিলাকে (9.৮ ৩ 


বলে, তাহলে তার ওপর তালাক পতিত হবে না। চাই পরবর্তীতে সে মহিলা তার বিবাহিতা স্ত্রীই হোক না 
কেনো। 


আর যদি তালাকের সম্বন্ধ মালিকানার দিকে করা হয়, যেমন, “900 ৪ 4৫৯৫৪ ০। তথা আমি যদি 
তোমাকে বিয়ে করি, তবে তুমি তালাক- তাহলে এ সম্পর্কে মতপার্থক্য আছে। 

হানাফিদের মতে, এমন ঝুলস্ত বাক্য ব্যবহার করা সাধারণত বৈধ হয়ে যায় 1৯৮৭ শাফেয়ি এবং হাম্থলিদের 
মতে, সাধারণত এ ধরনের ঝুলস্ত বাক্য বাতিল । মালেকিদের মতে, এতে তাফসিল আছে। যদি এই ঝুলন্ত 
বাক্যে ব্যাপকতা থাকে অর্থাৎ, এমনভাবে বলা হয়, যার ফলে কোনো মহিলার সংগেই বিয়ের সম্ভাবনা অবশিষ্ট না 


থাকে, যেমন, “9. ৪ 5১4 ৯৩৭ 1৮৭৫," তবে এমন ঝুলন্ত বাক্য ব্যবহার করা বাতিল। অবশ্য যদি 
কোনো বিশেষ মহিলা কিংবা কোনো বিশেষ এলাকা কিংবা বিশেষ গোত্র এবং সময়ের দিকে সম্বন্ধ করে বাক্য 
ঝুলন্ত রাখা হয়ঃ তাহলে এমন ঝুলন্ত রাখা বৈধ । যেমন, “যদি আমি অমুক মহিলাকে বিয়ে করি' কিংবা “যদি 
অমুক শহর হতে বা গোত্র হতে বিয়ে করি' কিংবা “যদি আমি এই মাসে বিয়ে করি।' এটাই আওজায়ি রহ. ও 
ইবনে আবু লায়লা রহ. প্রমুখেরও মাজহাব ১৮ ইমাম তিরমিধী রহ. হজরত সুফিয়ান সাওরি রহ.-এর 
মাজহাবও এটাই বর্ণনা করেছেন। 

ব্যাপকতার সুর্ধতে এমন ঝুলন্ত বাক্য দুরুস্ত না হওয়ার কারণ তাদের মতে এই যে, এটি একটি হালাল 
জিনিস তথা বিয়েকে সম্পূর্ণরূপে হারাম করে দেওয়ার সমার্থক । যার এখতিয়ার কোনো মানুষের নেই ।১৮৬৯ 


শাফেয়ি এবং হাম্থলিদের দলিল এ অনুচ্ছেদের হাদিস। যাতে এরশাদ আছে, 3 1০৪ +] 3১. ১১, 


চে 





+”* এটি ইমাম আবু দাউদ ঈষৎ পরিবর্তন ও পরিবর্ধন সহকারে বর্ণনা করেছেন। (১/২৯৮, 0৩] 8 5১৮ ৩৪ ২৭৩)। - 
সংকলক । 


**** এমনভাবে যদি আজাদিকে মালিকানার দিকে সন্বন্ধযুক্ত করা হয় এবং বলা হয়- ১৯538 ০০৮০ এ তথা যদি আমি 
তোমার মালিক হই, তবে তুমি স্বাধীন, কিংবা মালিকানার কারণের দিকে সম্বন্ধযুক্ত করা এবং বলা হয়- ০৯ 5 এ) ও) 
অর্থাং, আমি যদি তোমাকে ক্রয় করি তবে তুমি আজাদ, তাহলে এই শর্তায়ন হানাফিদের মতে বৈধ । এই মৌলিক বিষয়টির বিস্তারিত 
বর্ণনার জন্য দ্র., নুরুল আনওয়ার : ১৫৭, 3৫] 4২30 5১১৪] * ৯৯১] ২৯১০1 -সংকলক। 

*** মাজহাবসমূহের বিস্তারিত বর্ণনার জন্য দ্র., বজলুল মাজস্থদ : ১০/২৭২-২৭৩। -সংকলক । 

১৮» ইবরাহিম নাখয়ি রহ.-এর একটি আছরও তাদের দলিল। তিনি বলেন, যখন কোনো মহিলা কিংবা কোনো গোত্রকে 
নির্ধারিত করে, তবে এটা বৈধ । আর যখন সব মহিলাকে ব্যাপকভাবে বলে, তবে সেটা ধর্তব্য নয়। মুসান্নাফে আবদুর রাজ্জাক : 
৬/৪২১, শং-১১৪৭১, ০১ 5 ১ ০০৪ সংকলক । 


টুর্র্যারারারাররারারারালা নার রা দরসে তিরমিবী-৩য় খণ্ড এ: ৫৮০.................... 

হানাফিদের পক্ষ হতে এর জবাব হলো, মালিকানার দিকে সক্বন্ধযুক্ত তালাককে অমালিকানার তালাক বলা 
যায় না। কেনোনা, তালাক পতিত হবে মালিকানা অর্জনের পর। সৃতরাং এ অনুচ্ছেদের হাদিস হ্বারা হানাফিদের 
বিরুদ্ধে দলিল পেশ করা ঠিক নয় । হানাফিদের মতে, এ অনুচ্ছেদের হাদিসের প্রয়োগক্ষেত্র তাৎক্ষণিক তালাক 
কিংবা এমন তালাক যেটি ৫ অমালিকানার সংগে ঝুলত্ত। 


এই ব্যাখ্যার সমর্থন মুসান্নাফে আবদুর রাজ্জাকের১*৫০ একটি আছর ছারাও হয়, 
2১৯ ৬5 27501 27 453 90 ৩৫8 ক 2৭45 2 এত ০৯) ভ৪ ০৯১ ০৪ ০ ৩০ 
3) 28:০ ১5০0০] 48 ১৯) 0 4 ৮৫১০৯ ০০ ৮৯ ২৪ ০813) 498 ০০ 0 ০5৩ ৩৩ ০৯ 2 পি 
* ৯ ৩১৬ ৬০১ ০০ ০১৪ ম০এ ৯) 038 এ) এ১ ১ এও এএএ ০৬ 
'জুহরি হতে এক ব্যক্তি সম্পর্কে বর্ণিত আছে, যে বলেছিলো, যতো মহিলাকে আমি বিয়ে করবো, তারা 
সবাই তালাক। আর যতো বাদি আমি ক্রয় করবো সবাই মুক্ত জুহরি রহ. বললেন, সে যা বলেছে অনুরূপই। 


মা*মার বলেন, আমি বললাম, অনেকের হতে কি বর্ণিত নেই যে, তিনি বলেছেন, বিয়ের আগে তালাক নেই এবং 
মানিকানার আগে আজাদি নেই? জবাবে তিনি বললেন, এটা তো হলো তখন যখন কোনো পুরুষ বলবে, 


অমুকের স্ত্রী তালাক এবং অমুকের গোলাম আজাদ ।' 

হানাফিদের দলিল মুয়াত্তা মালিকে১*১ বর্ণিত হাদিস, 
৫৯) ৯২ 0 2১49 ০৯০০ ১৯৯০ 08 ১9 ০৭ এ ও০৩॥ তে ০2 ১০৭০ ৩৯ ৯৬৮ ০০ 
05১] ৩১ ১০০ ১১৭৪ ৬৯ 5৯ 0) 4৭855 45 মন এ ১০ ৭) ১০৯৯ ও৪ টন 5 এও 

১৯০এ। 5045 582 ৬০৯ 25৮ 3 ৯১৮ ১৯ ০77০ 

'সায়িদ জুরাকি হতে বর্ণিত, তিনি কাসেম ইবনে মুহাম্মদকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, যে 
এক মহিলাকে তালাক দিয়েছিলো যদি সে তাকে বিয়ে করে, এই শর্তে। বর্ণনাকারি বললেন, তখন কাসেম ইবনে 
মুহাম্মদ বলেন, এক ব্যক্তি এক মহিলাকে তার ওপর তার মায়ের পিঠের মতো সাব্যস্ত করেছিলো, যদি সে তাকে 
বিয়ে করে। তখন উমর রা. তাকে নির্দেশ দিলেন, যদি সে তাকে বিয়ে করে তবে যেনো জিহারকারির 
কাফফারার মতো কাফফারা দেওয়ার আগে তার নিকট না যায়।' 

এ ধরনের আরো অনেক আছর মুসান্নাফে আবদুর রাজ্জাক ইত্যাদিতে সাহাবায়ে কেরাম হতে বর্ণিত 
আছে 1১৮৪২ 


৮৬৬০৬৬০৬১৩ক্আকককএউটকবআবজজ গর সশ তথ ঠা 





১৮৮ ৬/৪২১, নং-১১৪৭৫। -সংকলক। 


১৮৪১ ৫১৫, 3১০০] ১৩৩ ১৯] ১451 -সংকলক। 

১৯৬২ হাদিসে আছে, মৃহাম্মদ ইবনে কায়স বলেন, আমি ইবরাহিম ও শাবি রহ.কে বিয়ের আগে আলাক সম্পর্কে জিজ্ঞেস 
করেছি। তা শুনে তারা দু'জন বললেন, আসওয়াদ এক মহিলার নাম নির্ধারিত করে বললেন, যদি তিনি তাকে বিয়ে করেন, তবে সে 
তালাক । তারপর তিনি হজরত ইবনে মাসউদ রা.কে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে মহিলা তোমার ৰিয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে 
গেছে। সুতরাং তুমি তাকে প্রস্তাব দাও । (১১৪ ৭০)। 

তাছাড়া আরেক বর্ণনায় আছে, হজরত আবু সালামা ইবনে আবদুর রহমান হতে বর্ণিত যে, এক ব্যক্তি হজরত ওমর ইবনে 
খান্তাব রা..এর নিকট এসে বললো, আমি যে কোনো মেয়েকে বিয়ে করবো, সেই তিন তালাক । তখন উমর রা. তাকে বললেন, এটি 
তুমি যেমন বলেছো তেমনি । (১১৪৭৪, সুসাননাফে আবদুর রাজ্জাক : ৬/৪২০-৪২১)। -সংকলক । 


পঠিত তত সউরিজ হরর বিজিত তত ৬কতত৬িত তিন জকি পরিজ রও কি ৯৪ কিউ ৯ ৬৬৯৪ এ ভিত ক কর উতজত্ততউউকও ৯ জতকড কত তত চক উউজ ও কক কত কও জউ ক রক৯ ৬ উকি ১৩ জকি ৬৪ কউ ৪০৪৯৩০৩০৯০৩ উ ৫5 টক ৩৪ কত তত ক ৭০৪১ ০8৩০5০০০৪৪০ ০০০০০ ০০০১০০১৯১০০০০১২৪৩ 


3585 2 595 8 গজ ও ৩৪ 
অনুচ্ছেদ-৭ প্রসংগ : বাদির তালাক দু'টি মেতন পৃ. ২২৪) 
০ 0৮ হা 9১৮ 05 ০ ১:45 এ ৮০ 4 চি 223০ ০৬৭7 
১১৮৫। অর্থ : আয়েশা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁদির তালাক 


দুটি । আর তার ইদ্দত দুই মাসিক। 
ইমাম তিরমিযীর বক্তব্য 
মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলেছেন, আমাদেরকে আবু আসেম-মুজাহির সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন। 
তিরমিযী রহ. বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, আয়েশা রা.-এর হাদিসটি গরিব। এটিকে আমরা মুজাহির ইবনে আসলাম সূত্রেই 
কেবল মারফুরূপে জানি । বস্তুত মুজাহিরের এ হাদিস ব্যতীত অন্য কোনো ইলমি ব্যাপার জানা যায় না। সাহাবা 
প্রমুখ আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত । এটি সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর 


মাজহাব । 
দরসে তিরমিযী 
051৮0 2১1 345 5 0 ০১০৪ 4৪০ এআ ৬০ 4০1 0১১30) 5 ঞ0। ৬৭5 20০ ১৮৪০০০ 
০১০১৯ ১০ 
এ বিষয়ে এ হাদিসটি হানাফিদের দলিল যে, তালাকের সংখ্যার ব্যাপারে স্ত্রীর স্বাধীনতা ও অস্বাধীনতা ধর্তব্য, 


পুরুষের নয়। অর্থাৎ, বাদি দু'তালাকে চূড়ান্ত পর্যায়ে হারাম হয়ে যাবে, আর স্বাধীনা নারী তিন তালাকে। চাই 
স্বামী স্বাধীন হোক কিংবা গোলাম। 


ইমাম শাফেয়ি রহ.-এর মতে, পুরুষের স্বাধীনতা ও পরাধীনতা ধর্তব্য। অর্থাৎ পুরুষ যদি স্বাধীন হয়, 
তাহলে তার স্ত্রী তিন তালাকের কমে চূড়ান্ত পর্যায়ে হারাম হবে না। আর যদি গোলাম হয়, তাহলে স্ত্রী দু'তালাকে 
চূড়ান্ত পর্যায়ে হারাম হয়ে যাবে । চাই স্ত্রী যাই হোক না কেনো 1১৮৪৪ 

শাফেয়িদের দলিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. প্রমুখের হাদিস 5১৬] ০৯) ৩১৬ 
০1..0০১৮৪৫ দ্বারা | 





৯০০ সুনানে ইবনে মাজাহ : ১৫০, ১০১ 2231 33৩০ ৬৪ ৩৭৩1 -সংকলক। 

”* মজহাবসমূহের বিস্তারিত বর্ণনার জন্য দ্র., হিদায়া ফতহুল কাদিরসহ : ৩/৩৪৮, 0 3735 ৯৬৮ ৫০ ০০০3) - 
সংকলক । 

*** এই বর্ণনাটি বিভিন্ন সাহাবি হতে মওকুফ আকারে বর্ণিত হয়েছে। দ্র... সুনানে কুবরা বায়হাকি : ৭/৩৬৯-৩৭০ 325 
২৯911 সংকলক । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৮২ 


ররর ররর রর ব্রয্র ররর 


নয়। কেনোনা, এর অর্থ এটাও হতে পারে যে, 2৯] এ] ০05৫৯ 3১০] । অর্থাৎ, তালাকের এখতিয়ার শুধু 
পুরুষদের । 
শাফেয়িদের দলিলের বিপরীত এ অনুচ্ছেদের হাদিস হানাফিদের মাজহাবের ক্ষেত্রে সম্পূর্ণ স্পষ্ট । 
প্রশ্ন : এই বর্ণনায় এই প্রশ্ন করা হয়েছে যে, এটি মুজাহির ইবনে আসলাম হতে বর্ণিত, যিনি জয়িফ ৷ 
জবাব : এর জবাব এই যে, তিনি একজন বিতর্কিত বর্ণনাকারি । ইমাম ইবনে হাব্বান রহ. তাকে সেকাহদের 
শামিল গণ্য করেছেন 1১৮৪৮ শায়খ ইবনে হুমাম রহ. বর্ণনা করেন যে, ইমাম হাকেম রহ. তাকে বসরার একজন 
শায়খ বলেছেন 1১৮৪৯ 
শায়খ শব্দটি সুমুতি রহ.-এর সুস্পষ্ট বর্ণনা অনুযায়ি তা'দিলবোধক 1১” সুতরাং এই বর্ণনাটি হাসান 
অপেক্ষা নিয় পর্যায়ের নয়। বিশেষত এই কারণে সুনানে দারাকৃতনিতে*”* হজরত ইবনে উমর রা. হতে বর্ণিত 


একটি বর্ণনা দ্বারাও এর সমর্থন হয় । বর্ণনাটি নিয়েযুক্ত- 231 ১.৮ ৯১০১ 43০ 401 ৮ এ ০0৯৮9 ০৩ 93 
4০০৯৯ ১০3 959 

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদির তালাক দু'টি, আর তার ইদ্দত হলো, 
দু'মাসিক 1" এই বর্ণনাটি যদিও জয়িফ, কিন্তু সমর্থন ও শক্তি যোগানোর জন্য যথেষ্ট ৷ 


১৮৪৭ 


442 রি শত না 
(3141 ০5১৩০4০০৭৯৪ ০৬৪, ৬ ৩ আজি 


বাজি 


অনুচ্ছেদ-৮ প্রসংগ : যে মনে মনে তার স্ত্রীকে তালাক 
দেওয়ার জন্য চিস্তা করে (মতন পৃ. ২২৫) 


৮৮৫ 5 25 5 প৫০৩ রর ৃ কি পে ৮৮০/৯০১ পা, 
+5:3১৫ 0 ৮৬ এ। 9১43 0০ 325 এ পি 22৮5 ৩5 2 ৩৩ ৮৯০৯ ক ০৪71৯ 
নি ৫৯ ৫৯ ০৯৭৫ পা 99৭1 


5০৫ সি এ এ 


১৮৪৬ হাফেজ জায়লায়ি রহ. বলেন, 'এটি মারফু' আকারে গরিব নসবুর রায়া : ৩/২২৫। হাফেজ রহ. বলেন, 'মারফু রূপে আমি 
এটি পাইনি ।' আদদিরায়া : ২/৭০। -সংকলক। 

১৪ হাফেজ রহ. তাকরিবে (২/২২৫, নং-১১৮৭) অনুরূপ বলেছেন। -সংকলক। 

১৮৫৮ মিজানুল ই'তিদাল : ৪/১৩১, নং-৮৬০২। -সংকলক। 

»**৯ ফতনহুল কাদির : ৩/৩৪৯, শু] ৫3) 45 ১১০৬ &৪ ০১০৪ । -সংকলক। 


+*০ দ্র. তাকরিবুন নববি ও তাদরিবুর রাবি : ১/৩৪৫, ১১০০/ ১৯৪ ১ ৬৪ 2১৬০ 24501 -সংকলক। 

১৮৫১ ৪/৩৮, নং-১০৪ । -সংকলক। 

১৯৫২ সুসান্নাফে ইবনে আবু শায়বাতে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর হাদিস আছে- তালাক কিংবা ইন্দতের সুন্নত 
হলো মহিলার দিকে লক্ষ্য করে হওয়া । দ্র. (৫/৮২, শে ৮১৯ +৩৯০ 555 এ ভঠ 1 সাও ৩ ৯০৯)। 

এ স্থানে হজরত আলি রা.-এর আছর আছে, তালাক এবং ইদ্দত হয় মহিলাদের দিকে লক্ষ্য করে। 

তাছাড়া সুনানে কুবরা-বায়হাকিতে (৭/৩৭০, ৯] 3১৬ 2১০ ৬৪ ৮১৯ ৩০০৪) ইবনে আব্বাস রা.-এর আছর আছে, তালাক 
এবং ইদ্দতের ক্ষেত্রে সুন্নত হলো মহিলার দিকে লক্ষ্য করে হওয়া । সাহাবায়ে কেরামের এসব আছার হানাফি মাজহাব প্রমাণ করে । 
তাছাড়া এগুলো যুক্তির মাধ্যমে অনুধাবিত না হওয়ার কারণে মারফুর পর্যায়ভূক্ত ৷ -সংকলক । 


65758597794 দ্র বত বারা ফ্র্ররারর যার রার্রা র্যা র্র্রা ররর 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৮০ ০.৯ । 


ওলামায়ে কেরামের মতে, এর ওপর আমল অব্যাহত । কোনো ব্যক্তি যখন তালাকের কথা মনে মনে বলে 
তবে এটি কিছুই নয় (ধর্তব্য নয়), যতোক্ষণ না মুখে উচ্চারণ করে। 


9৬] ০২ 0513 30 ০8 ৪৯ 0 
অনুচ্ছেদ-৯ : এচ্ছিক এবং ঠাট্াচ্ছলে তালাক দেওয়া প্রসংগে (মতন পৃ. ২২৫) 


ি 
৫8555162277 চিত €প৫৪% 


/ র্‌ রি যারা 
: ১৯ 0৫১৯ ২৯ ০৯১১ ৩১ ০১০ ৩35 এ ০০০ এ 0545 এ 7 05 59% ৩ 06-00/৬ 
পি টি রা এ? / 4৫ , ৫ ৮৫০ 
৯১03১৮05058 
১১৮৭। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস 
ইচ্ছাকৃত করলে যেমন বাস্তবে সংঘটিত হয়, ঠাট্টাচ্ছলে করলেও তেমনটি- বিয়ে, তালাক এবং স্ত্রীকে ফিরিয়ে 


আনা। 
ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি 3১ ৬৯1 
সাহাবা প্রমুখ ওলামায়ে কেরামের মতে, এর ওপর আমল অব্যাহত। 


আবু ঈসা রহ. বলেছেন, আবদুর রহমান হলেন, ইবনে হাবিব ইবনে আদরাক-আর মাদানি । ইবনে মাহাক 
হলেন, আমার মতে ইউসুফ ইবনে মাহাক। 


৪১1 48 ৪50 ৩ 
অনুচ্ছেদ-১০ : খোলা প্রসংগে মেতন পৃ. ২২৫) 


১ ১4 ৯০:12 লি ৫৫6৮ ৮৮ পি: দি ১৬০9 ৯ ১১ পা 
৭ 5 425 এগ এন ভিসা ৫০০৮ এ উস 2৮99০08১৬৯৭ ৪ ৮ 05 5078 


শি 
পে ৯০৫22 5 রা পে পার্ট ৩ 
রি খ্ট 


2১৯৯ এস 0 নিচে চে নিহীরির্িনিা চিডিডিনি? ররর 

১১৮৮। অর্থ : রুবাইয়ি' বিনতে মুআওয়িজ ইবনে আফরা রা. হতে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যুগে খোলা করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ 
দিয়েছেন কিংবা তাকে নির্দেশ দেওয়া হয়েছিলো ইদ্দত পালন করার জন্য এক মাসিক পরিমাণ সময় । 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ঃ ৫৮৪ 


ক৩৪৩র+-৯- নল. ৯+৮৬ককস০৬৬৬৪৪০+৬-ককস্ককউকরুকিককরাক কস্রীরিককঞ৬৬গকক রক ৬জওকরারীতউিননিককাস্টকককন্ককজকারাককডরুত্জকরকীকাচএ্কুকরকডকরারততকগজকীউলঞকাডক্রররীককককককতকাররডকাড চক ডরঞজজকণাওররচাতীরীকজরারাত্রতকজতনএপ্রাতকখ +করাজজজীরানিতী কক কররলিকরজ এ সবাক সস 


ভিরমিযী রহ. বলেছেন, ইবনে আব্বাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেন, রুবাইয়ি' বিনতে মুআওঁয়িজের হাদিসটি সহিহ। তাকে এক মাসিক পরিমাণ ইদ্দত 
০ 
7০2. £ 
এ ০৮০ দর 42 2 45 8১ ৮ এজ ও 2 এনএ ও, ০০০০ 58:০5 7075৭ 


24074 545 ও পলি ৬০৭ ৭০ 
১১৮৯ । অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, সাবেত ইবনে কায়স রা.-এর স্ত্রী তার স্বামীর সংগে 
খোলা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে । তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লায় তাকে নির্দেশ দিয়েছেন এক মাসিক পর্যস্ত ইদ্দত পালন করার । 


দরসে তিরমিযী 
ভা ৬১৭৪ 0০০ ০০ 4০ এত ক ০০৮০ এএ৬ দর 2 ল১৮০ ২ ১৮৮১ ৪ তউ ৩০ 
2০০১৯ ২০০ 01 ০৭ 5003 ২৯০ এআ ভিত 
এই অনুচ্ছেদে আলোচ্য বিষয় পাচটি । 
খোলার আভিধানিক অর্থ 
খোলা শব্দটি ৫৯ হতে উত্ভতৃত। এর অর্থ, খুলে ফেলা । সামঞ্জস্য এই যে, কোরআনে করিম স্বামী-স্ত্রীর 


একজনকে অপর জনের পোশাক সাব্যস্ত করেছে। এরশাদ আছে ০) ১451 ০) ৯৫) ১২] ০৯১৮৭) তথা তারা 


তোমাদের পরিচ্ছদ, আর তোমরা তাদের পরিচ্ছদ । আর খোলার মাধ্যমে পারস্পরিক বিচ্ছেদ পোশাক খুলে 
ফেলার সমার্থক 1১৮৫৫ 


চারটি প্রায় সমার্থক শব্দ এবং এগুলোর মাঝে পার্থক্য 
তারপর এ অনুচ্ছেদে চারটি শব্দ প্রায় সমার্থবোধক ব্যবহৃত হয়! ১. খোলা, ২. মালের ভিত্তিতে তালাক, ৩. 
ফিদিয়া, ৪. মুবারাত। ইবনে হাজার রহ. ফতহুল বারিতে১৮৫১, আল্লামা কুরতবি রহ. স্বীয় তাফসিরে১*ৎ এবং 
আল্লামা ইবনে রুশৃদ রহ. বিদায়াতুল মুজতাহিদে১৮৫৮ এগুলোর মাঝে এই পার্থক্য করেছেন যে, পূর্ণ মহরকে 
বিনিময় সাব্যস্ত করা খোলা, আর আংশিক মহরকে বিনিময় সাব্যস্ত করা ফিদিয়া, মহিলা কর্তৃক স্বামীর দায়ি 


”* সুনানে নাসায়ি : ২/১১২, ৯০১৯৭] ৪১০, ইবনে মাজাহ : ১৪৮, 2০৯০) 5১০ এ%3। -সংকলক । 

**৫, সূরা বাকারা : আয়াত-১৮৭, পারা-২। -সংকলক । 

*** শরয়ি মতে এর অর্থ হলো, বিয়ের মালিকানা দূরীভূত করা। যা মহিলা কর্তৃক গ্রহণের ওপর নির্ভরশীল ৷ খোলা কিংবা তার 
সমার্থক কোনো শব্দ । যেমন, মুবারাত শব্দ! কাওয়ায়িদুল ফিকাহ : ২৮১1 -সংকলক ! 


৭৯ ৯/৪০৩, ১১০] ৮55১ ০০৯ ০১৩1 -সংকলক। 

*** আল-জামে' লিআহকামিল কোরআন (৩/১৪৫-১৪৬, সূরা বাকারা- ৫ ৬৪ এএ। ০১৩ আয়াতের অধীনে)। - 
সংকলক । 

৭” ২৫৩, ৫০ ৬২ এ ৮৩০ । -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড হই ৫৮৫ 


ররর 


হতে বিয়ে সংক্রান্ত অধিকার ছেড়ে দেওয়ার নাম মুবারাত। আর মালের ভিত্তিতে তালাকের বিষয়টি স্পষ্ট । অর্থাৎ 
মহরের প্রতি দৃষ্টিপাত না করে কোনো পরিমাণ নির্ধারিত করে তালাক দেওয়া । ওলামায়ে কেরামের বর্ণনার 
সারনির্যাস এটাই। 


খোলাকারি মহিলার ইদ্দত 


এ অনুচ্ছেদের হাদিস দ্বারা দলিল পেশ করে ইমাম ইসহাক এবং ইবনুল মুনজির রহ. প্রমুখের মাজহাব হলো, 
খোলাকারিণীর ইদ্দত শুধু এক মাসিক। অধিকাংশের বক্তব্য হলো, খোলাকারিণীর ইদ্দত সেটাই, যেটা অন্যান্য 


তালাকপ্রাপ্তা মহিলার। অর্থাৎ, তিন মাসিক। অধিকাংশের মতে, এ অনুচ্ছেদের হাদিসে 2.১ দ্বারা উদ্দেশ্য 
মাসিক জাতীয় বিষয় । 


প্রশ্ন : এর ওপর অনেক বর্ণনা দ্বারা প্রশ্ন উথাপিত হয়, যেগুলোতে 2.০: শব্দের সংগে $১৯। $ তথা একের 
শর্তারোপ সুস্পষ্ট ভাষায় করা হয়েছে ।১৮৫১ 


জবাব : এটা বর্ণনাকারির তাসাররুফ । মূলত তিনি 2০১৯ এর “%'' কে “৬১ ০৩" মনে করেছেন 
এবং নিজের বুঝ অনুযায়ি “5২১1১ 2০১৯? বর্ণনা করে দিয়েছেন। অথচ 2০১৯ এর তা $১৯১ এর জন্য নয়। 
বরং জাতি বুঝানোর জন্য তা ব্যবহার করা হয়েছে। 

তাছাড়া এটাও বলা যেতে পারে যে, এই বর্ণনাটি খবরে ওয়াহিদ । এটি কোরআনের নস- ৫৮০] 


” ৯৮৬০ 


৪ 908 44১৩ ০৫০৩ ০০৯)৪১১০ এর প্রতিদ্বন্দিতা করতে পারে না ।১৮৬, 


খোলা মানে কি বিয়ে রহিত, না তালাক? 

ইমাম আহমদ রহ. এর মতে, খোলা মানে বিয়ে বাতিল হয়ে যাওয়া (ফসখ্)। এটিই ইসহাক ও আবু সাওর 
রহ. -এর মাজহাবও | ইমাম শাফেয়ি রহ. -এরও একটি বর্ণনা অনুরূপ । তাছাড়া ইবনে আব্বাস রা. এর দিকে 
এটি সম্বন্ধযুক্ত | 

অধিকাংশের মতে, খোলা হলো তালাক । উসমান গনি, আলি এবং ইবনে মাসউদ রা. হতেও এটাই বর্ণিত 
আছে 1৯৮৬২ 

ইমাম আহমদ রহ. এর দলিল হলো, কোরআনে কারিমে খোলার আলোচনা করা হয়েছে ১৩ ১,5১৮] এর 
পর। অর্থাৎ, 4 | ৮৯৪ ৮০ ০০৯ ১৩ | ১১৬ ১৪৪ ১। ৮ 9৩। এর পরবর্তী আয়াত হলো- ০ 
১১০ ৯) 0০০০ ৯ ২৬ ০৭ 4৭ ০৯০ ১৪ 5 


**** নাসায়ির বর্ণনা : ২/১১২। -সংকলক। 

১৬ নাসায়ির বর্ণনা : ২/১১২। -সংকলক। 

””* ওপরযুক্ত দুটি জবাবের জন্য দ্র. আল-কাওকারুদ দুররি : ২/২৬৭, বজলুল মাজছুদ : ১০/৩৩২ ৫১ ৫৩৯ 5431 - 
সংকলক। 


”* মাজহাবসমূহের বিস্তারিত বর্ণনার জন্য দ্র, আল-মুগনি : ৭/৫৬, 08 (৪ ২৯০5 : (53 : 20-.১1 এখানে আহমদ রহ.- 
এর একটি বর্ণনা অধিকাংশের মতই বর্ণিত হয়েছে। -সংকলক। 


দরসে ভিরমিষী-৩য় খণ্ড ৮ ৫৮৬ 


চস ত্কক কক্স ক সকতন্ কক ব৬ককরাক্কিকুরুএ্কওকিরুকরাডকঞকউীক করবার তজতকিককন্কতকককককককএ্ঞড কতক করাত ককঞররারাকককর্ারককরবাজ্ডএককত কও রবককিককএকওএ্কেভউকরকরককনররুত ক করাকিজকককরউিকর্করারযাকিক্ত করার কিক রা কককককরুটীকীরকজ্কাতীররীজকরী  কার্ডকট কক উপবকতস এ গজককক 


যা এর দলিল যে, খোলা সে তিন তালাকের অন্তর্ভূক্ত নয়। যদি খোলা স্বয়ং তালাক হতো তবে তালাক হয়ে 
যেতো চারটি । যার প্রবক্তা কেউ নেই। 
এর জবাবে অধিকাংশের বক্তব্য হলো, কোরআনের পূর্বাপরের অর্থ হলো, যে তালাক দ্বারা স্ত্রী চূড়াত্ত পর্যায়ে 
হারাম হয় না, এমন তালাক দু'টি । তারপর এগুলোর মধ্যে দু'টি পদ্ধতি আছে। হয়ত মাল ব্যতীত তালাক হবে 
ংবা মালসহ। ০১৩) 2১. দ্বারা এখানে এমন তালাক দু'টি হওয়া বুঝা যায়, যে তালাক ছারা স্ত্রী চূড়াস্ত 
পর্যায়ে হারাম হয় না। এখানে এর ব্যাপকতা দ্বারা মালবিহীন তালাকের পদ্ধতিও বুঝে আসে । খোলার আয়াত 
দ্বারা মালসহ তালাকের আলোচনা হচ্ছে। সুতরাং খোলা (১2) হতে বহির্ভূত নয়। কাজেই 14) 0১5 দ্বারা 
তৃতীয় তালাকের উল্লেখ হবে । আর তালাক চারটি হওয়া আবশ্যক হবে না ।১৮৬ 
তাছাড়া অধিকাংশের দলিল এটিও যে, যখন ছাবেত ইবনে কায়স রা.-এর স্ত্রী খোলার দাবি করলেন, তখন 
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাবেত ইবনে কায়স রা.কে বললেন, তুমি বাগানটি গ্রহণ করো। আর 
তাকে এক তালাক দিয়ে দাও।১১ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাকে তালাক শব্দে ব্যক্ত 


করেছেন ন্ট 
খোলা কি রমণীর অধিকার? 


আমাদের যুগে খোলা সম্পর্কে আধুনিকতাবাদীরা আরেকটি বিষয়ের জন্ম দিয়েছেন । যার বিস্তারিত বর্ণনা এই 
যে, সমস্ত ওলামায়ে উম্মত এ ব্যাপারে একমত আছেন যে, খোলা এমন একটি লেনদেন, যাতে উভয় পক্ষের 
সম্মতি আবশ্যক । কোনো দল অন্য দলের ওপর চাপ সৃষ্টি করতে পারে না বা বাধ্য করতে পারে না। তবে 
আধুনিকতাবাদীরা দাবি করেছেন যে, খোলা মহিলার একটি অধিকার । যা স্বামীর সম্মতি ব্যতীতও সে আদালত 
হতে উসুল করতে পারে । এমনকি পাকিস্তানে কিছুদিন আগে উচ্চ আদালত তথা সুপ্রীম কোর্ট তদানুযায়ী সিদ্ধান্ত 
দিয়েছেন। এখন সমস্ত আদালতে এ ফয়সালা অনুযায়ি আইন হিসেবে কাজ চলছে। অথচ এই সিদ্ধান্ত কোরআন 
ও সুন্নতের দলিলসমূহ এবং অধিকাংশের সম্মিলিত সিদ্ধান্তের বিপরীত 1১৮ 


এসব আধুনিকতাবাদীর মৌলিক দলিল নিম়নেযুক্ত- খোলার আয়াতটি হলো, এ ১১৯ ৮৪৬ 31 ৮৬৯ ০এ 


১ 5538] ৬৪ ৫৯০ ৮৮৯ ১৪1 এতে ৮৬১ 9৪ শব্দে সম্বোধন করা হয়েছে বিচারকদেরকে । বহু মুফাসসির 
এই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন ।১৬৭ সুতরাং আয়াতের অর্থ এই হলো যে, যদি বিচারকগণ মনে করেন স্বামী- 
স্ত্রীর মধ্যে মিল হবে না, তাহলে তারা সঠিক মনে করলে তাদের রায় অনুযায়ি বিয়ে বাতিল করে দিতে পারেন। 


'”* এই মাসআলাটির সংগে সংশ্লিষ্ট আরো বিস্তারিত বর্ণনার জন্য দ্র. নুরুল আনওয়ার : ২১, ২২ ৮০ এ) 4398 ৪ 
৮] ১০ ১০৬ €। মা'আরিফুল কোরআন : ১/৫৬১-৫৬২1 -সংকলক। 

১৮৮ সহিহ বোখারি : ২/৭৯৮, 2১৩ ১5১ ৫০৯ ৩১৪ -সংকলক । 

৮৯ এর হারা সে দলিলেরও জবাব হয়ে যায়, যেটি আল-মুগনিতে ইমাম আহমদ রহ.-এর পক্ষ হতে পেশ করা হয়েছে। অর্থাৎ, 
আরেকটি কারণ হলো খোল! একটি বিয়ে বিচ্ছেদ, যেটি সুস্পষ্ট তালাক ও নিয়তশূন্য হয়েছে । সুতরাং এটি বিয়ে রহিত হওয়ার কারণ 
হবে অন্যান্য রহিত বিষয়ের মতো । দ্র. (৭/৫৭)। -সংকলক। 

১*৬* উভয় পক্ষের সম্মতি আবশ্যক হওয়ার ওপর কোরআনে কারিমের দলিল পরবর্তীতে উন্তাদে মুহতারামের মূল বক্তব্যে 
আসছে। সুন্নত হতে দলিলের জন্য দ্র. আহকামুল কোরআন-জাসসাস : ১/৩৯৫। অধিকাংশের মাজহাবের জন্য দ্র... বিদায়াতুল 
মুজতাহিদ : ২/৫১ ২০৩] 20. ০ 5১১১5 5 ৬৪৪ ০ম দ৯৮ 55 ৩ম ১৪ ।-সতকলক। 

শ** যেমন, দ্র. তাফসিরে কুরতুবি : ৩/১৩৮, রূহুল মা'আনি : ২/১৪০, তাফসিরে কবির : ৫/১০৬। -সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ২ ৫৮৭ 


ছক ঠ৫৯৪৮৯র৬ ৯৪ ক৩৪৬৬৬ত৫৬রজকিতজকউিতএততনির কক উকউিউঠররজ্কঠকচউজতজতিকই কচ তককরউউউওকক্জচ উর উ্রউউডজককডিকজ তক কনক $রউজজওডজওককিডজডওকর জর জ্রতককরএকজলকিকওরঠউজডক ৪িডিক কক ক৬৬ক ১৪৩ ৬৪৩ $জ৬৪ক$ক ৩ র৬৬৬৩৩৯৪৩৬ক৫৬৪৮৬৮৪০০৯ক৩ ০০৩৩৮০৫৩৩৪৪ ৫৪০০০০৯৯ 


চাই স্বামী এর ওপর সম্মত হোক বা না হোক। তা না হলে যদি বিচারকদের এই এখতিয়ার না হতো, তবে 
তাদের সম্বোধন করার কি প্রয়োজন ছিলো? 

এর জবাব হলো, খোলার আয়াতে ন্যুনতম তিনটি শব্দ এমন আছে যেগুলো খোলার জন্য উভয় পক্ষের 
সম্মতি শর্ত সাব্যস্ত করছে। কেনোনা, পূর্ণ আয়াতটি নিয়নেযুক্ত, 


১১০৯ ৮৪ 31 ০৩৯ 05 40 ১৯৯ ৬ 3৪ ০) 1 0৩ ০৯ ১৭ ৯0 এ 1১৮5 0 2৭ ০৯৪ ১১, 
৩ এন 0৪ ০৪০ ৮৮৯ ১৪ 


এখানে প্রথমতো 41 ১১১০ (5৪ 31 ৪ 0) ১। এর সুস্পষ্ট দলিল যে, আলোচনা সে সুরতের হচ্ছে, যখন 


স্বামী-স্ত্রী উভয়ে খোলার প্রয়োজন অনুভব করে। কিংবা কমপক্ষে এর জন্য সম্মত। দ্বিতীয়তো 137০ ০১৯ ১৬ 
তে দ্বিবচনের শব্দ এর স্পষ্ট দলিল যে, আলোচনা চলছে উভয় পক্ষের সম্মতির সুরতে । তৃতীয়তো কোরআনে 
করিম খোলার জন্য ফিদিয়া শব্দ ব্যবহার করেছে। যেটি যুদ্ধবন্দীদের মুক্তিপণকে বলা হয়। এতে উভয় পক্ষের 
সম্মতি আবশ্যক হয়। সুতরাং এতেও তা আবশ্যক হবে। তাছাড়া আল্লামা ইবনুল কাইয়িম রহ. বলেন যে, 
আল্লাহ তা“আলা খোলার জন্য ফিদিয়া শব্দ ব্যবহার করেছেন। যেটি এর দলিল যে খোলাতে বিনিময়ের অর্থ 
বিদ্যমান। সুতরাং এতে উভয় পক্ষের সম্মতি ধর্তব্য হওয়া আবশ্যক 1১৮৬৮ 


বাকি আছে ₹৬১ 0৬এর সম্বোধন । প্রথমতো মুফাসসিরগণের একটি দলের মতে এই সম্বোধন পরিবারের 


লোকজনের প্রতি ।+৮৬* হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলি থানবি রহ.ও বয়ানুল কোরআনে১৮* 
এটাই অবলম্বন করেছেন। 


দ্বিতীয়তো যদি সম্বোধন বিচারকদেরই প্রতি করা হয়, তাহলেও এর দ্বারা এই ফল বের করা যায় নাযে, 
বিচারকগণ স্বামীর সম্মতি ব্যতীত খোলা করতে পারেন। কেনোনা, বিচারকদের কাজ স্বামী-স্ত্রীকে পরামর্শ 
প্রদানও হয়ে থাকে । সুতরাং আয়াতের সারনির্ধাস এই যে, তখন*৮*১ বিচারকগণ স্বামী-স্ত্রীকে খোলার পরামর্শ 
দিবেন। যাতে উভয় পক্ষের সম্মতিতে খোলা হতে পারে । 


আধুনিকতাবাদীদের দ্বিতীয় দলিল হজরত ছাবেত ইবনে কায়স রা.-এর স্ত্রী হজরত জামিলা১৮*২ রা.-এর 
ঘটনা। যেটি তিরমিধীর এ অনুচ্ছেদেই সংক্ষিপ্ত আকারে এসেছে। আর বোখারিতে ৮৯ নিম্নেযুক্ত বিস্তারিত 
বর্ণনার সংগে উল্লিখিত হয়েছে, 


** দ্র, জাদুল মা'আদ : ৫/১৯৬, ৯] ৬৪ ১4৩১০ 40 ৪:১০ এ॥ ৯৭ ১5৯1 -সংকলক। 

১৮» আহকামুল কোরআনে (১/৩৯৫) ইমাম জাসসাস রহ.-এর বক্তব্যের সারমর্মও এটাই পরিলক্ষিত হয় যে, খোলাতে উভয় 
পক্ষের সম্মতি আবশ্যক । তাছাড়া দ্র. মা'আরিফুস কোরআন-মুফতি আজম রহ. : ১/৫৫৩, মা'আরিফুস কোরআন-শায়খ কান্দলভি 
রহ. : ১/৩৩৭। সংকলক । 

৭০ ১/১৩৩। -সংকলক।. 

৮ অর্থাৎ, যে অবস্থায় এই আশঙ্কা হবে যে, তারা আল্লাহ তা*আলার সীমারেখার প্রতি লক্ষ্য রাখতে পারবে না। -সংকলক। 

১২ এই নামটি প্রধান উক্তি অনুযায়ি । তা না হলে তাঁর নাম সম্পর্কে বিভিন্ন রকমের বর্ণনা আছে। বিস্তারিত বর্ণনার জন্য দ্র. 
ফতহুল বারি : ৯/৩৯৮-৩৯৯। -সংকলক। 


৮ ২৭৯৪, 3১৩০) 85১ ৫4৯] ৩/৩। -সংকলক। 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ২: ৫৮৮ 
141 ১৯) 3 9৬ 05 43০ এএ। এত কাথা এ ০ ০৪ ২১৩ ঘ০এ। এ 7৮৮০ ৩৯৩০ ৩৪ ০০? 
এম ৯ এ ০৮9 এ ৫৯৯ ক 980 ১5০ কও ০৪১৩ ক 4305 2০51 ৬ এক ৩১ এ 
১425 2২৯৭ ০৪1 ৮০ 4০০ এআ ভাসি এ ০১৯০ 28 এ) এও ১৬ ০ 05859 ০৮০ ৪০ 
4893 

'ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে, ছাবেত ইবনে কায়স রা.-এর স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! ছাবেত ইবনে কায়সের চরিত্র এবং দীন সম্পর্কে আমি 
দোষারোপ করি না। তৰে আমি ইসলামে কুফরি তথা অকৃতজ্ঞতা অপছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে তার বাগান ফিরিয়ে দিবে? তিনি বললেন, হ্যা । প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাগান গ্রহণ করে নাও এবং তাকে এক তালাক দিয়ে দাও ।' 

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছাবেত রা.-এর সম্মতি জানেননি। বরং সরাসরি তাকে 
তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন । প্রকাশ থাকে যে, হজরত ছাবেত ইবনে কায়স রা. সম্পর্কে হজরত জামিলা 
রা. এর অভিযোগ শুধু এই ছিলো যে, তুমি কুশ্রী 1১৮৫ 


এই দলিলের জবাব হলো, খোলার এই সিদ্ধান্ত হজরত ছাবেত রা.-এর মর্জি মাফিকই হয়েছিলো । এজন্য 
সুনানে নাসায়িতে১৮* নিয়েযুক্ত শব্দ বর্ণিত হয়েছে, 
০১4১১৭০৯৪৪৮ তি) ৬৭] ১৯ 4 ০0 এড ও ০4৪ ০ এআ ভোগ এট ০৮০3 

৮ 08 

“তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাবেতের নিকট সংবাদ পাঠালেন, তাকে বললেন, তুমি 
তোমার ওপর তার যে অধিকার ছিলো সেটি নিয়ে নাও। আর তার পথ মুক্ত করে দাও । তিনি জবাবে বললেন, 
হ্যা 

এটি তার সুস্পষ্ট মঞ্ুরি । 

বরং আবু বকর জাসসাস রহ. তো ছাবেত ইবনে কায়স রা.-এর কাহিনী দ্বারা এর ওপর দলিল পেশ 


করেছেন১**৭ যে, খোলার এখতিয়ার শুধু পুরুষের, বিচারপতির নয়! কেনোনা, এখানে প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ছাবেত রা.কে তালাক দেওয়ার জন্য বলেছেন, নিজে বিচ্ছেদ ঘটাননি। যদি এই বিষয়টি 


১৮৭৪ অর্থাৎ, আমি অপছন্দ করি- আমি যদি তার নিকট অবস্থান করি, তাহলে কুফরের দিকে পৌছে দেয় এমন কাজে জড়িয়ে 
পড়তে পারি ৷ এখানে কুফর দ্বারা মূল কুফরও উদ্দেশ্য হতে পারে । যেনো তিনি এদিকে ইঙ্গিত করলেন যে, তিনি যে তার স্বামীকে 
ভীষণ অপছন্দ করেন, এটা তাকে কুফরি প্রকাশ করার জন্য উদ্ভদ্ধ করবে । যাতে তার বিয়ে সে স্বামী হতে রহিত হয়ে যায়। সে 
মহিলা ভানেন যে, এটা হারাম । তবে আমি আশঙ্কা করি যে, ভীষণ বিদ্বেষ সে মহিলাকে কুফরের মধ্যে পতিত করতে পারে । (কুফর 
অপছন্দনীয় একটি বিষয়)। তাছাড়া কৃফর ছ্বারা স্বামীর অবাধ্যতাও উদ্দেশ্য হতে পারে । কেনোনা, এটাতো হলো, স্বামীর অধিকারের 
ক্ষেত্র স্ত্রী কর্তৃক ক্রটি করা । 

বিস্তারিত বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : ২০/২৬৩, ৮৯) 4/ ফতহুল বারি : ৯/৪০০। -সংকলক । 

***« বিভিন্ন বর্ণনায় এর সুস্পষ্ট বর্ণনা এসেছে । এসব বর্ণনার জন্য দ্র. উমদাতুল কারি : ২০/২৬৩ 1 -সংকলক । 


১৮৭৯ ২/১১২, 2১৯০০) 5561 সংকলক । 
*** আহকামূল কোরআন : ১/৩৯৫, ৫1৯) ১১৬] ০০৪ ৬ ০১৭ ৬ ১১০০৪ এ ৮৪৩৬ 5১1 সংকলক । 


দরসে তিরমিযী-৩য় খণ্ড ঞ ৫৮৯ 


চ্ক্ক্রহ্ররবকক্রীকরতকর রকি রতরঠ৯ও তরি কউককরঠনবরকতকককজকউও কউ জহর ককঠরজচ্উকররকতকজরবরককককডঝকক কাকী কক$কটউকররজউক্রররঞজিচত্রিকরুগরর্যর্জ্ককর্ককক্রীকরকরক্কককরতিককরকতরককরজউকর$তকজডরকতর্রুতজওকএককককককত্ককককডচজকক্রকক্কিউ৪৩৬করাঠকতককরককককওকককঞর 


আদালতের হাতে থাকতো, তাহলে নিজেই বিচ্ছেদ ঘটাতেন। যেমন, লেআনের ঘটনায় প্রিয়নবী সাল্লালাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত আছে।১৮৭৮ 


তারপর আধুনিকতাবাদীদের দলিল হাদিসে ($ (তাকে তালাক দাও) এর নির্দেশ ওয়াজিব বুঝানোর জন্য 
নয়। বরং এই এরশাদ হলো মুস্তাহাব এবং পরামর্শের জন্য । (যেনো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
এরশাদের উদ্দেশ্য হলো, তোমার স্ত্রী কোনোক্রমেই তোমার সংগে থাকতে প্রস্তত নয় । সুতরাং তখন জোরপূর্বক 
তাকে তোমার স্ত্রী বানিয়ে রাখা তোমার জন্য সমীচীন নয় । -সংকলক)। যেমন, হাফেজ রহ. ফতনুল বারিতে১৮৭৯ 
আইনি উমদাতুল কারিতে১৮০ এবং কুসতুল্লানি রহ. এরশাদুস সারিতে,৮”১ এ বিষয়ে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন । 

তাছাড়া কোরআনের আয়াত “৮11 ৪3৪০ ১ 5১ 9853 31 05৮ 0031 ও এর দলিল যে, খোলা 
স্বামীর মর্জি ব্যতীত হতে পারে না। কেনোনা, এখানে সীমাবদ্ধতার»৮২ সংগে বলা হয়েছে যে, বিয়ের গ্রন্থি 


পুরুষের হাতেই আছে। কেনোনা, যেটা পরে হওয়ার কথা সেটাকে আগে উল্লেখ করা হলে সীমাবদ্ধতা বুঝা 
যায়ঃ 


প্রশ্ন : এর জবাবে আধুনিকতাবাদীরা বলেন যে, ০15 ৪৪০ ০১১ ২ দ্বারা স্বামী উদ্দেশ্য নয়। বরং 
উদ্দেশ্য হলো, অভিভাবক ৷ যেমন, বহু মুফাসসির বলেছেন 1১৮৮৪ 

জবাব : প্রধান ব্যাখ্যা এখানে এটাই যে, এতে স্বামী উদ্দেশ্য । তাতে ইবনে জারির তাবারি রহ. এ উক্তিটির 
সমর্থনে বিস্তারিত দলিলসমূহ পেশ করে এটাকে প্রধান সাব্যস্ত করেছেন।১৮৫ তাছাড়া তাফসিরে এই বক্তব্যটির 
সমর্থনে একটি সূক্ষ্ম হিকমতও আবু সাউদে বর্ণনা করা হয়েছে ।১৮৮৬ 


১৮৭৮ এজন্য লেআনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবনে আব্বাস রা. বলেন, এক আনসারি ব্যক্তি তার স্ত্রীকে অপবাদ 
দিয়েছিলেন । তারপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দু'জনকে শপথ করিয়েছিলেন, তারপর উভয়ের মধ্যে বিচ্ছেদ 
ঘটিয়েছেন । সহিহ বোখারি : ২/৬৯৯, ১০১৯] ৮৪১৬ ৬৪। -সংকলক। 

৯৮৭৯ ৯/৪০০ | -সংকলক। 

১৮৮০ ২/২৬৩। -সংকলক। 

১৮৮১ ৮/১৫১। -সংকলক। 

১৮৮২ সূরা বাকারা : আয়াত-২৩৭, পারা-৩। -সংকলক। 

*** কারণ, মূল ইবারত ছিলো নিম্নেযুক্ত- ৯ 04 23৪০ ৬1 এতে ৯৬৪ শব্দটি (5) 2-৬০ মুবতাদার খবর। এটিকে 
আগে উল্লেখ করে ০] ০২৪০ »২১৪ বলা হয়েছে। -সংকলক। 

১৮৮ কাশশাফ : ১/২৮৬, আত তাফসিরুল কাবির : ৬/১৫৩-১৫৪ | -সংকলক। 

১৮৫ দ্র+ জামিউল বায়ান আন তাবীলি আ-ইল কোরজান : ২/৫৪৫-৫৫১ পর্যস্ত। 

তাছাড়া ইমাম রাজি রহ.-এর অধীনে লিখেন, এ আয়াতটিতে দুটি উক্তি আছে। প্রথম উক্তিটি হলো, এর দ্বারা উদ্দেশ্য স্বামী । 
এটি হলো, হজরত আলি ইবনে আবু তালেব রা. সায়িদ ইবনে মুসাইয়িব ও প্রচুরসংখ্যক সাহাবি তাবেয়ির মাজহাব । এটিই আবু 
হানিফা রহ.-এর মাজহাব । -তাফসিরে কবির : ৬/১৫২। 

আল্লামা আলুসি রহ.ও এই ব্যাখ্যাটিকে প্রধান সাব্যস্ত করেছেন । রূহুল মা'আনি : ২/১৫৪। 

তাছাড়া হাফেজ ইবনে কাসির রহ. ইবনে আবু হাতিমের সূত্রে একটি মারফু'' বর্ণনা উল্লেখ করেছেন। বিয়ে গ্রন্থির অধিকারি 
হলেন, স্বামী । এই বর্ণনাটি যদিও জয়িফ, কিন্তু এটিকে দলিলম্বরূপ পেশ করা হয়। দ্র. তাফসিরুল কোরআনিল আজিম-ইবনে 
কাসির : ১/২৮৯। -সংকলক। 

১৮* এজন্য তিনি বলেন, প্রথম উক্তিটি অর্থাৎ, বিবাহ বন্ধনের মালিক স্বামী হওয়া এটাই অধিক সঙ্গত | কেনোনা, আল্লাহ 
তা'আলা বলেছেন, 5580] 5১98 19০5 0191 কেলনোনা, নাবালিকার হুক বাতিল করে দেওয়াতে কোনো তাকওয়া নেই । তাফসিরে 
আবুস সাউদ : ১/১৭৯। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৮: ৫৯০ 


05555255255 ---5255555175-54578557557558 
কী 
৪ 
”)৪2] 178 ৮ 93 
টা ৫ ০, চু ৪ ক 
অনুচ্ছেদ-১১ : খোলা কামিনী রমণীর প্রসংগে (মতন পৃ. ২২৬) 


০5 8:০2৯$ 


48 ৫৫ ১ এ ৮ এন ০৮০ উই ৩৫, 0 ০ ৩ 2০ - ৭৭৭. 
১১৯০। অর্থ : হজরত সাওবান রা. হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (বিনা 
কারণে) খোলা অশ্বেষণকারিণীরা সুনাফিক। 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি এ সূত্রে ১ | 


এর সনদ শক্তিশালী নয় । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে 
মহিলা তার স্বামী হতে কোনো অসুবিধা ব্যতীত খোলা করে সে জান্নাতের সুঘাণ পাবে না। 


এ 
পা ৫৮৮৫ শত ৫ ৬৮০ সিজ্ত ৫ 


0. 355১5 ২৯১০ ক ৩ ৩০ ৯ এ 5৫9 ভি 9 এউ এ 
৯৫ ০ পতি প্র 
এরি 24 00859 980:5 ১555 আসে প্রি লও ০০ 55591 052) 


১১৯১। অর্থ : এ হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে বাশশার বুনদার-আবদুল ওয়াহহাব সাকাফি- 
আইযুব-আবু কিলাবা-জনৈক বর্ণনাকারি-সাওবান রা. সুত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ 
করেছেন, যে মহিলা তার স্বামীর নিকট কোনো অসুবিধা ব্যতীত তালাক কামনা করে তার ওপর জান্নাতের সুম্বাণ 


হারাম । 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০.1 
হাদিসটি বর্ণনা করা হয় আইয়ুব-আবু কিলাবা-আবু আসমা-সাওবান রা. সূত্রে। আর অনেকে এই সনদে 
এটি আইয়ুব হতে বর্ণনা করেছেন । তবে মারফু“ আকারে নয় । 


টি ৮৫1 


রঙ 


৮.০ 1+5194208%৯ 1. 2 
অনুচ্ছেদ-১২ : নারীদের সংগে নত ব্যবহার প্রসংগে (মতন পৃ. ২২৬) 


পালিত 2 তি ৯ ৬ তা ভি 5 রর পে ০2৯৮৯ 
২৯ এ ০4৫ ৪94 3042 কত এ এ ০১৩৩৩ ৩৩5% প্র ৬০71৭ 
পা ৫ পার তা পাকিন 


56 ০০ ক এ 2০4০ ০ 654 30464 ৩ 


*** এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । -সংকলক। 


**** 9191১ এর অর্থ হলো, দুনিয়ার ভালো করর জন্য দুনিয়া ব্যয় করা । (পার্থিব সংশোধনের জন্য পার্থিব কোনো বিষয় খরচ 
করা) এবং দীন ঠিক করার জন্য দুনিয়া ব্যয় করা । তবে মুদাহানাতের অর্থ হলো, দুনিয়া ঠিক করার জন্য দীন নষ্ট করা । সর. আল- 
কাওকাবুদ দুররি : ২/২৬৭। -সংকলক। 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৮ ৫৯১ 


৪৯ ০৯জক৯০৬১৯৯৯৩ডক ৯৯৯৯৯ করত কটিচিজ্রকউককতক৯তকক$ ৬ ক রজউররউররওউ৬ডজ ক কককরীকউউ ডিক কত $জজজউ ৪৬১৪৯৪৬৬৯৯৪ ডর তকরডকক১জডচকরাকডরকউডর ৯৬৪৬৪ ৪৬কড৩৬৮৬৪৪১৩৬ক০৪৬৪উউএকিতশলক্ভঠ৬$ক৩ কপ ঠ৩কতকএকডলকরডকককওকউকত৬এএ৮ ৬৬৪০০ 


১১৯২। অর্থ : হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমণী 
হলো পাঁজরের হাড়ের মতো । তুমি এটিকে সোজা করতে গেলে ভেঙে ফেলবে । আর যদি তাকে এমনিই ছেড়ে 
দাও, তাহলে তার হতে উপকৃত হবে বক্রতা সহকারে । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত আবু জর, সামুরা ও আয়েশা রা. হতে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-এর হাদিসটি এই সনদে ০১০ ০০৯০ ০১ 
এর সনদ আফজাল । 


দরসে তিরমিযী 
0) ৮৮ ০ 401 ৯০ এ০ ০9৮9 08 2 ০8 4০ এড) ০43০ এ ভা) 58০৯ ও ১০ 
১০ ০ 45০ 555 03 0১১ ৯ ০৯৬৪ 0 ৪০ ম ০ 
নারীকে পাজরের সংগে উপমা দান একটি উচ্চাঙ্গের ভাষা সাহিত্যগত দৃষ্টান্তই বটে। এতে এই হিকমতও 
আছে যে, হাওয়া আ. আদম আ.-এর বাম পাঁজরের সবচেয়ে ওপরের হাড্ডি দ্বারা তৈরি হয়েছেন, যা সমস্ত 
পাঁজরের হাড্ডি হতে বেশি ছোট এবং সবচেয়ে বাকা হয়ে থাকে । এতে বুঝা গেলো, রমণীর বক্রতা তার 
স্বভাবজাত বিষয়ই । 

অতএব হাদিসের অর্থ হলো যে, পুরুষদের জন্য স্ত্রীর বক্রতা সম্পূর্ণ শেষ করে দেওয়ার পেছনে না পড়া 
চাই। কেনোনা, এই ধরনের চেষ্টা সফল হতে পারে না। বরং এতে অমিল সৃষ্টি হয়ে বিচ্ছেদ ও তালাকের পর্যায় 
পর্যস্ত পৌছে যাওয়ার আশংকা আছে। অবশ্য মধ্যপন্থায় তার সংশোধনের ফিকির করা যেতে পারে । যাতে তার 
বক্রতা আরো বৃদ্ধি না পায়। এভাবে সে স্ত্রী হতে উপকৃত হতে পারে । 

এ হাদিসে এদিকেও ইশারা করা হয়েছে । কেনোনা রমণীর মধ্যে কিছু বক্রতা. এটা দৃষণীয় নয়। যেমনভাবে 
পাজরের হাড়ের বক্রতা সেটার জন্য দোষের ব্যাপার নয়। সুতরাং পুরুষের জন্য মেয়েদের মধ্যে পুরুষের মতো 
গুণ অন্বেষণ করা উচিত নয়। কেনোনা, আল্লাহ তা'আলা উভয় জাতিকে এমন কতগুলো বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি 
করেছেন, যেগুলো অন্যদের মধ্যে পাওয়া যায় না। 


তারপর এ অনুচ্ছেদের হাদিসে “5০ ০ ৮৫ ২১০১॥ শব্দ দ্বারা নম্র ব্যবহার শিক্ষা দেওয়া উদ্দেশ্য, 
মুদাহানাত দৌনি বিষয়ে টিলেমি ও নম্রতা) নয়। স্পষ্ট বিষয় যে, মহিলার বক্রতাকে বরদাশত করে মুদাহানাত 
দ্বারা কার্য উদ্ধারের কোনো অবকাশ নেই । এ বিষয়টিকে স্পষ্ট করার জন্য ইমাম তিরমিযী রহ. এ হাদিসের ওপর 


৮০] 21034 ও$ ০৬৯ ৬ ৪ শিরোনাম দাড় করেছেন 1১৮৯০ 


] ১৮৮৯ 


**৯ সহিহ বোখারি : ২/৭৭৯, ৮১] ০ 90১] ৬৭৪ | ০4৩৪ সহিহ মুসলিম : ১/৪৭৫, 5435 ০৮৮3 2৯-০9] ৩৯১ 
(৮০১ । -সংকলক। 


** এই অনুচ্ছেদের সংগে সংশ্লিষ্ট পূর্ণ ব্যাখ্যা। আল-কাওকাবুদ দূররি : ২/২৫৭-২৬৮, তাকমিলায়ে ফতহুল মূলহিম : 
১/১২২-১২৩ হতেই গৃহীত। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৩ ৫৯২ 


54555 - ৮৮ 
4৯3 98 01 ১৬৪ 40৪ এগ ক £৮ 0 লি 
অনুচ্ছেদ-১৩ : পিতা ছেলেকে স্ত্রী তালাক দেওয়ার নির্দেশ প্রসংগে মেতন পৃ. ২২৬) 
মে ভরা, টি পচে এসি ০ তা পবা পাঠে ঠচিল ০ 2 ইত গিরি পাত $ ঢু টি 
5 তর্এা ০) 5১১৭ ৯০০ তল 945 কী ম০এ ৩০০ 9৩ 2 এ ০৯০ 0805 5 01৭ 
রর শট ০৪ জপ ৫ পাটি তে ৯১ কিল ২ নি পি নিস 
১০) 51525 08 এ ০ 503 0০ 3 485 এ0 ৬৮ উঠ ০4১ 5555 
১১৯৩। অর্থ : হজরত ইবনে উমর রা. বলেন, আমার অধীনে এক স্ত্রী ছিলো, তাকে আমি ভালোবাসতাম । 
আমার পিতা তাকে অপছন্দ করতেন। তাই আমার আব্বা আমাকে নির্দেশ দিলেন, যেনো আমি তাকে তালাক 
দিয়ে দিই। আমি তা করতে আপত্তি করলাম । তারপর এ বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সংগে আলোচনা করলে তিনি বললেন, আবদুল্লাহ ইবনে উমর! তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। 


ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি ০৯৮০ ০৯৬১ 
এটি আমরা কেবল ইবনে আবু জিবের হাদিস দূপেই জানি । 
দরসে তিরমিযী 
ও ক ৮০০৩ ৯১০৪ এম এএএ এ এনএ ৬৯৩ এএ৩ এও 49০ »এ। ক ০৭০ 9 ৯২০০ 
"9১৭ 90০ 1১৭০ 08 30 ৬০ 0 0৩ ০১5 ০ এ ৪৮০ ৪৯ ১ 5955 এও এর 
এখানে দু'টি বিষয় আছে, ১. মাতা-পিতার ওয়াজিব ও গরওয়াজিব অধিকারের মধ্যে পার্থক্য । যেটি একটি 


ব্যাপক আলোচনার মর্যাদা রাখে । ২. এ বিষয়টি মাতা-পিতার পক্ষ হতে তালাক কামনা সংক্রান্ত, যা এ 
অনুচ্ছেদের উদ্দেশ্য । 


কি কি বিষয়ে মাতা-পিতার আনুগত্য 


আবশ্যক আর কিসে নয়? 


যেমনভাবে অনেক লোক শিথিল পহ্থার শিকার হয়ে মাতা-পিতার অধিকার আদায়ে ক্রটি করে এর বিপদ 
মাথার ওপর নেয়, এমনভাবে অনেক দীনদার ব্যক্তি চরম পন্থার শিকার হয়ে প্রয়োজনাতিরিক্ত মাতা-পিতার 
আনুগত্য করে অন্যান্য হকদার যেমন, স্ত্রী কিংবা সন্তানদের হক নষ্ট করে। যা থেকে এসব নস বাদ দেওয়া 
আবশ্যক হয়ে পড়ে, যেগুলোতে তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে । আবার অনেকে 
কোনো হকদারের হক তো নষ্ট করেন না, কিন্তু গরওয়াজিব অধিকারকে ওয়াজিব মনে করে সেগুলো আদায়ের 
চেষ্টা করেন। তারপর যেহেতু অনেক সময় তাদের সহ্য হয় না, এজন্য সংকীর্ণমনা হয়ে যান এবং কুধারণা সৃষ্টি 
হতে শুরু করে যে, কোনো কোনো শরয়ি আহকামে অসহনীয় কঠোরতা ও সংকীর্ণতা আছে। এর ফলে অন্য 
আরেকজনের হক, তথা নফসের হক নষ্ট হয়। এসব ক্রটি হতে বীচার জন্য ওয়াজিব অধিকার ও গরওয়াজিব 
অধিকারের মধ্যে পার্থক্য করা আবশ্যক । যার জন্য কতগুলো বিষয় জেনে নেওয়া অত্যাবশ্যক । 





১৮৯১ 


এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। 


”* সুনানে আবু দাউদ : ২/৬৯৯, 2১১) ১৪ ৪ ২৯3 ২3১ 5১৫৫ ইবনে মাজাহ : ১৫১, ৪১১৬৭ * ৯] ১১4 7৯) 
*৩১॥। -সংকলক। 


কত আপ ব৮৯০ত কপ ০ নাট শা পাতি উপ পি্দন লী ক 80 ৮ ৬৮ ₹+৯ল 


৮ সী শাপিসিদা ৯ এলিপিল। পাপা 1 


শঠঠতততিতদশত তই কক২৩ক৬৪লউিউজউতিহরির$কউজ তত ৪৮৬০৪৬৪৪৯৪৬ ১৪৬ক৪৬৬৪৩ক ৪১৬৬৩ ড৪৪৪৪৩১৩ ৩১৪১০ 


নই সত তত 85845525585255585552855:52588541 


১. যে বিষয়টি শরয়ি মতে ওয়াজিব এবং মাতা-পিতা তা হতে নিষেধ করলে এতে তাদের আনুগত্য বৈধই 
নয়, ওয়াজিব হওয়া তো দূরের কথা৷ যেমন, 


তিদের কষ্ট হবে। অর্থাৎ, তাদের ওয়াজিব হক নষ্ট হবে। তাহলে বিৰি-বাচ্চাদের কষ্ট দিয়ে মাতা-পিতার পেছনে 


খরচ করা অবৈধ । কিংবা যেমন, যদি স্ত্রী স্বামীর মাতা-পিতা হতে ভিন্ন থাকার দাবি করে এবং মা-বাপ তাকে 
নিজেদের সংগে রাখতে বলে, তাহলে এমতাবস্থায় স্বামীর জন্য স্ত্রীর মর্জির খেলাফ মাতা-পিতার সংগে তাকে 
রাখা অবেধ। কিংবা যেমন, মাতা-পিতা ফরজ হজ কিংবা ফরজ পরিমাণ ইলম তলব করার উদ্দেশে যেতে না 


২. যেসব বিষয় শরয়ি মতে অবৈধ এবং মাতা-পিতা তা করার নির্দেশ দিলেও তাতে তাদের আনুগত্য 
অবৈধ যেমন, তারা কোনো অবৈধ চাকরি করার নির্দেশ দেন। কিংবা জাহেলি কুপ্রথা অবলম্বন করতে বলেন 
কিংবা এ ধরনের অন্য কোনো অবৈধ কাজ করতে বলেন, তবে এসব ক্ষেত্রে তাদের আনুগত্য করা. অবৈধ । 

৩. যেসব বিষয় শরয়িভাবে ওয়াজিব নয়, আবার নিষিদ্ধও নয়, বরং বৈধ। চাই মুস্তাহাবই হোক না কেনো 
এবং মা-বাপ তা করতে কিংবা না করতে বলেন। এতে বিস্তারিত বর্ণনা আছে। 

যদি সে জিনিসটি সে ব্যক্তির এতো প্রয়োজন হয় যে, তাছাড়া কষ্ট হবে ।-যেমন, গরিব লোক, তার নিকট 
পয়সা নেই এবং গ্রামে কোনো উপার্জনের পদ্ধতি নেই; কিন্ত্র মা-বাপ যেতে বাধা দিচ্ছে, তবে তখন মা-বাপের 
আনুগত্য করা আবশ্যক নয়। 

আর যদি এ পর্যায়ের প্রয়োজন হয় যে, তাছাড়া কষ্ট হবে, তাহলেও এ কাজ হতে বিরত থাকা আবশ্যক নয়: 

২ দেখতে, হবে যে, এ কাজ করাতে তার কোনো আশঙ্কা বা ক্ষতি আছে কিনা। তাছাড়া আরো দেখতে হবে যে 
এই ব্যক্তির এ কাজে রূত হওয়ার ফলে কোনো সেবক কিংবা সামানপত্র না হওয়ার কারণে মা-বাপের কষ্ট 
বরদাশত করার শক্তিশালী সম্ভাবনা আছে কিনা? 


১. এ কাজে যদি আশঙ্কা থাকে কিংবা তার অনুপস্থিতির ফলে আসবাব-উপকরণ না থাকার কারণে মা- 
বাপের কষ্ট হয়, তাহলে তাদের বিরোধিতা করা অবৈধ । যেমন, ওয়াজিব নয় এমন যুদ্ধে যাচ্ছে কিংবা সফর 
করলে মা-বাপের ধোজ-খবর রাখার কেউ নেই, সেবকের ব্যবস্থা করারও অবকাশ নেই এবং সে কাজ ও সফর 
আবশ্যক নয়। এমতাবস্থার ওয়াজিব হবে মাতা-পিতার আনুগত্য করা। 

২. এ দুটি বিষয়ের যদি কোনো একটি বিষয় না হয়, অর্থাৎ, না সে কাজে বা সফরে তার কোনো আশঙ্কা 
আছে, না মাতা-পিতার কষ্ট-তাকলিফের বাহ্যিক কোনো শক্তিশালী সম্ভাবনা আছে, তাহলে বিনা প্রয়োজনেও সে 
কাজ কিংবা সফর মাতা-পিতার নিষেধাজ্ঞা সত্তেও বৈধ । এ সময়েও তাদের আনুগত্য করা মুস্তাহাব 1১৮৯০ 


মা-বাঁপের দাবি সত্বে স্ত্রীকে তালাক দেওয়ার বিধান 


_ পেছনে আলোচনার আলোকে এবার এটা বুঝাও সহজ যে, কোনো ব্যক্তির মা-বাপের যদি তার স্ত্রীর কারণে 
কষ্ট হয় এবং মাতা-পিতা তাকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলে, তাহলে এমতাবস্থায় এ ব্যক্তির দায়িত্ব 


চা 





১৮৯৩ 


ওপরযুক্ত আলোচনা সংক্ষিপ্ত আকারে সহজ করে ঈষৎ পরিবর্তন সহকারে হাকিমুল উম্মত হজরত থানবি রহ.-এর রিসালা 

তা'দিলু হুকৃকিল ওয়ালিদাইন হতে গৃহীত। ঘেটি বাওয়াদিরুন নাওয়াদিরে (৪৮৩-৪৮৭) শামিল। বেহেশতি গাওহারের ছ্িতীয় 

পরিশিষ্টরূপে বেহেশতি যেওরের শেষে ছাপা হয়েছে। তাছাড়া ইমদাদুল ফাতাওয়ার চতুর্থ খণ্ডেও আছে দলিলসমূহের বিস্তারিত 

বর্নাও এসব ্স্থরাজিতে বিদ্যমান আছে। | 
হজরত মাওলানা আশেক এলাহি রহ. স্বীয় রিসালা হকুকুল ওয়ালিদাইনের শেষে হজরত থানবি রহ._.এর রিসালা সংস্ষি 

আকারে সহজ করে তৈরি করেছেন। -সংকলক। 

দরদে তিমমিহী -৩৮ক 


দরসে তিরমিহী-৩য় খণ্ড ৪৮ ৫৯৪ 


ক ঝশ্ড কক একশ ক কদর উতী জপ নক কপটান্ডিজজকারারজখাবাকীীউকীকাজ ব্রাক কাজা ককারীরার ক রক রাকরকককন্কীরীকতীক ও হজ্জ করন রডডরক্ককএডককজটকবাকঞক যাক কবওকরতকতককরার করত একত্রিত কক রিকরজরিরাট ডিউক গ্রাজ কবীর কনক বকর বর বরীরারা এয়ার ক্করীককাকীরকীকঝনীন্ কত তত ৮ ৩5 


তালাক দেওয়া ওয়াজিব 1১৯ তবে যদি এই স্ত্রীর কারণে মাতা-পিতার বাস্তবে কোনো কষ্ট না হুয়, বরং মাতা- 
পিতা অনর্থক তাকে তালাক দিতে বলছে, তাহলে মাতা-পিতার হুকুমের ওপর আমল করা তার জন্য আবশ্যক 
নয়। বরং তখন তালাক দেওয়া মহিলার ওপর এক ধরনের জুলুম । তালাক আল্লাহ তা'আলার নিকট যাল্সাজ্বক 
খারাপ জিনিস। এটা শুধু অপারগতার সুরতে বৈধ রাখা হয়েছে ।১৮* অনর্থক তালাক দেওয়া জুলুম এবং মাকরূহ 
তাহরীমি । বিয়ে তো প্রণয়ন করা হয়েছে শুধুমাত্র মিলানোর জন্য । বিনা কারণে বিচ্ছেদ কিভাবে বৈধ হতে পারে? 

বাকি আছে, হজরত ইবনে উর রা.-এর ঘটনা । এতে হজরত উমর ফারুক রা. স্বীয় সাহেবজাদাকে তালাক 
প্রদানের নির্দেশ দিয়েছেন! তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুকুমের জোরদার সমর্থন 
করে বলেন, 41১4 20 তথা তুমি তোমার স্ত্রীকে তালাক দাও । স্পষ্ট বিষয় যে, এর কোনো যৌক্তিক কারণ 
থাকবে । তা না হলে অনর্থক তালাক দেওয়া অন্যায় । উমর রা.-এর মতো সুমহান সাহাবি কারো প্রতি জুলুম 
কিভাবে করতে পারেন? আর যদি অসম্ভবকে মেনে নিয়ে তিনি এটা করতেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তা কিভাবে সহ্য করতেন এবং কিভাবে জুলুমে সাহায্য করতেন? নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে পূর্ণ আশস্ত ছিলেন যে, উমর রা. যে তালাকের নির্দেশ দিয়েছেন এর কোনো 
যথার্থ কারণ থাকবে 1৮৯ তখন মাতা-পিতার নির্দেশ পালন করা আবশ্যক 1 যেমন, পেছনে আলোচনা হয়েছে। 

প্রশ্ন : যদি তখন হজরত ইবনে উমর রা.-এর জন্য স্বীয় পিতা-মাতার নির্দেশ পালন করা আবশ্যক হয়, 
তাহলে তিনি শুরুতে তালাক দিতে অস্বীকার কেনো করলেন? যার ফলে তাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক বলতে হলোঃ এবং তিনি তালাক দেওয়ার নির্দেশ দিলেন? 

জবাব : তারা দৃষ্টি একদিকে স্বীয় পিতার হুকুমের দিকে ছিলো, অন্যদিকে ছিলো তালাক আল্লাহ তা'আলার 
নিকট মহা অপছন্দনীয় হওয়ার দিকে । যেনো, মাতা-পিতার অবাধ্যতা কিংবা মহা অপছন্দনীয় কাজ- এ দুটি 
কাজের মধ্য হতে কোনো একটিকে সহজতর মনে করে তিনি প্রাধান্য দিতে পারছিলেন না । তালাকের যে যথার্থ 
কারণের দিকে হজরত উমর ফারুক রা.-এর মনোযোগ ছিলো, সেটি স্ত্রীর মহব্বতের কারণে তার দৃষ্টির আড়াল 
ছিলো। এজন্য তিনি প্রথমতো তালাক হতে বিরত বইলেন। পরবর্তীতে তালাক দিয়েছেন প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে*”*:। 


১৯১ আল-মিসকুজ জাকি : ১/৩২৯ (পার্গুলিপি) ৷ -সংকলক । 

১৮৯ শামসুল আইম্মা সারাখসি রহ. বলেন, তালাক দেওয়া বৈধ । যদিও মুলত সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এটি খুবই 
অপছন্দনীয় কাজ । আবার অনেকে আছেন, যারা বলেন, প্রয়োজন ব্যতীত তালাক দেওয়া অবৈধ । রাসূলে আকরাম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা স্বাদ গ্রহণকারি তালাকদাতার প্রতি লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়সাল্লাম কলেছেন, যে মহিলা তার অবাধ্যতার কারণে তার স্থায়ী হতে ধোলা করেছে তার প্রতি আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের 
লানত । দ্র. মাবসৃত-সারাখসি : ৬/২ 5১০০০) ৮5 এ%। -সংকলক । 

১৯৯ ওপরযুক্ত তাফসিল হাকিমুল উম্মত হজরত থানবি রহ.-এর রিসালা ইঞ্জালাতুল রাইন আন হুকৃকিল ওয়ালিদাইন (১৩, ১৯) 
হতে গৃহীত । যেটি 'আদাবে জিন্দেগি ও ইসলাহি নিসাবের অংশ । -সংকলক । 

**৯* ওপরযুক্ত জবাব আল-কাওকাবুদ দুররি : ২/২৬৮ হতে গৃহীত । একটি জবাব এটি বুঝে আসে যে, যেহেতু তালাকের বিশুদ্ধ 
কারণ, তার দৃষ্টির অগোচরে ছিলো, সেহেতু বিনা কারণে তার মতে এমনিও তালাক প্রদান সঠিক ছিলো না৷ অথচ তার স্ত্রীর সংগে 
আস্তরিক সম্পর্ক বেশি ছিলো । এজন্য প্রথমদিকে তিনি তালাক দিতে অস্বীকার করেছিলেন । তারপর পর্বৰর্তীতে যখন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ঘ্বারা স্বীয় পিতার হুকুম মজবুত হয়ে গেলো, তখন তার হুকুম তামিলার্থে তালাক দিয়ে 
দেন। »৮০। 41১1 -সংকলক । 

দরসে ডিরমিফী ৩৮ 


হব উজির লতা 58865555555825558452584242-4 


অনুচ্ছেদ-১৪ প্রসংগ : কোনো নারী যেনো সতীনের 
হিয়ার ,. তলাক মা চায় মেতন পৃ. ২২৬) ণ 
ভি ৩৯৮ ৮ ০56৫ 8০ 59০ ও পতি 285 2582 ত৩- 11৭ 
2 25৪৪, 
১১৯৪ | অর্থ : হজরত আবু হুরায়রা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু'রূপে বর্ণনা 
করেন। তিনি বলেছেন, কোনো মহিলা তার সতীন বোনের তালাক চাইবে না, তার পাত্রে যা কিছু আছে তা 


ফেলে দেওয়ার উদ্দেশে । 
তিরমিযী বলেছেন, হজরত উম্মে সালামা রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 


আবু ঈসা রহ. বলেছেন, আবু হুরায়রা রা.-.এর হাদিসটি ৮৯.» ০.৯ । 


১১৬] 5905 55 ৪৬০ 
... অনুচ্ছেদ-১৫ : পাগলের তালাক প্রসংগে (মতন পৃ. ২২৬) 
৩৯৯ 31 45395 ৫৫০ ১4৪০ এ ০০০ এ 4৯4 এড: 0৩ £5% চা ১০-1৭5 
১১৯৫। অর্থ : আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব তালাকই 
বৈধ (গতিত হয়)। শুধুমাত্র মা'তৃহ তথা পাগলের তালাক ব্যতীত । 


ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি মারফুঁ আকারে আতা ইবনে আজলান সূত্রেই জানি। আতা ইবনে 
আজলান জয়িফ। তিনি হাদিস ভুলে যান। সাহাবা প্রমুখ ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত যে, 
মা তৃহ তথা পাগলের তালাক অবৈধ । তবে যদি এমন পাগল হয় যে, কখনো ইশ ফিরে আসে, তখন যদি সে হুশ 
অবস্থায় তালাক দেয়, সেটি ভিন্ন । | 
দরসে তিরমিযী 


১ ১১৯ 59৩০ 45 :253 495 এ ৩০ এ ৬৯০ ০৩ এও 43০ এআ ভান) 5১৯ ওম ৯০৯৯০০ 
4182 ৪১০ ৩:9৮] ০5:২৭] 3১0০ 


৯ এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত! 


১ শায়খ মুহাম্মদ আবদুল বাকির উক্তি অনুযায়ি এ হাদিসটি তিরমিযী ব্যতীত সিহাহ সিস্তার অন্য কোনো গ্র্থকার বর্ণনা 
করেননি ৷ আল-জামিউস সহিহ : ৩/৪৯৬। -সংকলক। 





১০১ ০৪৯০১৬৬৬৯ ৯৫ ০) ৯০৬০৪৪৪৪২৩৬ জ্রক তত এ জডকউজককজকক উকি লকরকনকরউওকজএজজাজ কত ১২৯ ৯৯১৯৩০০০০৪৭ ৪৭০৯ তত শিচত৯ ৯* কতটি ০৯০৩ রক পাচ করত ত৯ কক ৫৮ ০৬তিসিজসলসএজলতউত৯ততিিত তত ২সপাতিক ৬৮৩১৯৬৯৯০০২ ত তত 


হজরত গাঙ্গুহি রহ. বলেন, এ অনুচ্ছেদের হাদিসে *১.* বারা উদ্দেশ্য পাগল। ১৯৯৯ এর প্রসিদ্ধ অর্থ 

উদ্দেশ্য নয়। অর্থাৎ 
05231 ওঠ 2৯০১ 5৯৯ 4০৯০ ৯৪ ৭ ০৯৩ ১৯০১৯১ ০০৪] ৬১] 

(যাকে প্রভূত অভিজ্ঞতাহীন, অন্তদৃষ্টিহীন এবং অবুঝ লোক ছারা ব্যক্ত করা যায় ।) 

কারণ, তার তালাক পতিত হয়। আইনি**২ রহ.-এর বর্ণনা অনুযায়ি পাগল এবং অনভিজ্ঞ-অরুঝ লোকের 
তালাক পতিত না হওয়ার ব্যাপারে ইজমা আছে। তারপর তালাক পতিত না হওয়ার হুকুম ঘুমন্ত এবং বেহ্‌শ 
ব্যক্তি ইত্যাদিকেও শামিল করে। 

এখন ধারণা হতে পারে যে, ওপরযুক্ত মান্জুর ও নেশাগ্রস্ত বেইশের মাঝে কোনো পার্থক্য নেই। 
যেমনভাবে তাদের তালাক পতিত হয় না, এমনভাবে নেশাগ্রস্ত বেইশেরও তালাক পতিত না হওয়া উচিত। অথচ 
হানাফিদের মাজহাব অনুযায়ি তার তালাক পড়ে যায়+৯৮। 

জবাব : পাগল ও অনভিজ্ঞ-অবুঝ লোকের জ্ঞান পরাভূত ও জয়িফ হওয়ার কারণ কুদরতি ও অনৈচ্ছিক। 
এমনভাবে ঘুমন্ত ব্যক্তির ঘুম যদিও বাহ্যত এচ্ছিক বুঝা যায়, কিন্তু বাস্তবতা হলো এটাও অনৈচ্ছিক। চিত্তা- 
ফিকির করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অথচ নেশাগরন্ত বেছশ ব্যক্তির বিবেক পরাভূত হওয়ার কারণ তার 
স্বউপার্জিত। তাছাড়া এটা গুনাহের কাজ । সুতরাং তার তালাক পতিত হবে। 


১৯০৩ 





১৯০০ এ ব্যাখ্যা আল-মিসকুজ্ জাকি : ১/৩৩০ পাগুলিপি হতে গৃহীত। -সংকলক। 

১৯০১ প্রকাশ থাকে যে, আধা পাগল ব্যক্তি ফিকহের পরিভাষায় এমন লোককে বলে যার বুঝ কম। কথাবার্তায় গড়বড় হয়। 
কোনো কিছুর নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে পারে না। লোকটি পাগলের মতো। এর কারণ, জন্মের সময় হতে তার বিবেকের মধ্যে 
কোনো আপদে কারণে সমস্যা দেখা দিয়েছে ।-কাওয়াইদুল কিকহ : ৪৯৪। 

মা'তুহ এবং পাগলের মধ্যে পার্থক্য শুধু এতোটুকু যে, মা'তৃহ তথা আধা পাপল মারপিট ও গালাগালি করে না। তবে পাগল 
হতে এমন আচরণ হয় । -আল-বাহরুর রায়েক : ৩/২৪৯। 

মা"ডুহ এবং পাগলের তালাক পতিত হয় না। বাদায়িউস সানয়ি' : ৩/৯৯-১০০, ৩১৬) 45541 

এ অনুচ্ছেদের হাদিসে মা*তৃত হারা উদ্দেশ্য হলো, যার ব্রেনে সমস্যা আছে। এর মধ্যে মাতৃহ এবং পাগল উভয়ই এসে যায় । 
এ ব্যাধ্যা ছারা এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, হজরত গাঙ্গৃহি রহ. মা'তৃহের যে প্রসিদ্ধ অর্থ বর্ণনা করেছেন, এটি তৃতীয় একটি অর্থ। 
যেটি মাজনুন (পাগল) এবং মা*তৃহের পারিভাষিক অর্থের পরিপন্থি । 3১০১1 ৬ ১৯০) ০০৮1 সংকলক । 


১৯০২ উমদাতুল কারি : ২০/২৫১, ১৪১ 3১৬১। ওঠ ১৬ 51 সংকলক । 

১৮ কারণ, তাদের কারো মধ্যেই তখন হশ-জ্ঞান ও অনুভব শক্তি থাকে না । -সংকলক । 

১» মাতালের তালাক 

মাতালর তালাক পড়বে কিনা, এ নিয়ে মতপার্থক্য জাছে। হজয়ত সায়িদ ইবনে মুসাইয়িব, হাসান বসরি, ইবরাহিম লাখয়ি, 
ভুহরি, শাবি, ইমাম আওজায়ি, সুফিয়ান সাওরি, আবু হানিফা ও ইমাম মালেক রহ. মাতালের তালাক পতিত হওয়ার প্রবক্তা ৷ ই্ধাম 
শাফেয়ি রহ.-এর আসাহ উক্তিও অনুরূপ । তাছাড়া ইমাম আহমদ রহ.এরও জ়িফ বর্ণনা এটিই । 

বস্তুত আবুশ শা'ছা, ভাউস, ইকরামা, কাসেম, উমর ইবনে আবদুল আজিজ, রবি'আ. লাইস, ইমাম ইসহাক এবং মুজ্জানি রহ. 
মাতালের তালাক না পড়ার প্রবক্তা ৷ ইসাম আহমদ রহ.-এর প্রধান এবং ইমাম শাফেয়ি রহ.-এর জয়িক বর্পনাও অনুরূপ । হানাফিদের 


মধ্য হতে ইমাম তাহাৰি রহ.-ও এ মতই অবলম্বন করেছেন । দ্র. ফতছল বারি : ৯/৩৯১, 5১০১ ৬১ ১৪১৯৮ ০০৪। সংকলক । 


487 নহ্তহর্কার্য কান্না রাত 


জবাব : সফরের অবকাশ নির্ভরশীল সফরের ওপর। আর এটি গোনাহের অবস্থায়ও বিদ্যমান থাকে । ফলে 
সফরের অবকাশ লাভ হয়। আর গোনাহের অভিযোগ সেটি ভিন্ন আরেকটি বিষয়। যা তার ওপর অবশিষ্ট থেকে 
যায়। অথচ এখানে তালাক নির্ভরশীল হলো, তালাকের শব্দাবলির ওপর। মূলত এখানে তালাকের শব্দাবলি 
বিদ্যমান আছে। সুতরাং তালাক হয়ে যাবে 1১৯৫ কাজেই, বিষয়টি ভালো করে বুঝে নিন নি 


4ধ ২৬ হি 


শিরোনামহীন অনুচ্ছেদ ৩-১৬ (মতন পৃ ২২৬) 
রা (5:০৯ ণ ্ টির ০:42 20855 % ০) ৯৯4 % ০ ০০ পট রহ 
৬ নিত ৮৫ ৪ টির নি রগ ৮.2 2৫৯৫ ৮/ ০ ০৮ মি টপ বির টি 
2 ০৯ ৮৮৮১ 025 এ ৯5০৪ ৬৩ ১৭ 50 ধও দি স55 5 ০৮৫) 
৯১০50, ৪2০৫ 2 চি উই ঠা ৯8০৫ 5১, চ৪৪ রনি যর তলত ০৯৫ রি ই, যি 
$ ০. তে ওর্ত ৪৯০? লি রম ৬ 5 ৬ ৫ এ ৯৫2৩ ৮$ টির 
লি ০৫০ 4০৯৪ ০ ১০৮ এ এ উ্ 5 এ৭ 2০ এ ভি 58০ এআ 
রম ৮ (9 8 ০৯ রা 2 ৮9 25587 রা ৮. ৬ 
০০-50৮94 9০১০৪ এ এব উস 098 4 ৫85 ১০ ও 0৭ 
১১৯৬। অর্থ : আয়েশা রা. বলেন, মানুষের অবস্থা এমন ছিলো যে, একজন পুরুষ তার স্ত্রীকে যতো ইচ্ছা 
ততো তালাক দিতো। সে তাকে যখন ইদ্দতের ভেতর ফিরিয়ে আনতো তখন সে তার স্ত্রী হিসেবে থাকতো । 


অকে সে শতবার বা ততোধিক তালাক দিকনা কেনো। এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, আল্লাহর কসম! আমি 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআনের নিষ্েযুক্ত আয়াত নাজিল হওয়া পর্যন্ত নীরবতা অবলম্বন করলেন। 
আয়াতটি হলো- ০৯১ ০১৩ ॥ ১১০৯০ 4০৪৬ 03১০ ৪১৭ তথা তালাক দু'বার । এরপর হয় 
তাকে নিয়ম মাফিক রেখে দেবে কিংবা নিয়ম অনুযায়ি সৌজন্যমূলকভাবে ছেড়ে দিবে 





ঘুমন্ত ও পাগলের ক্ষেত্রেও পাওয়া যায়? 


অবশ্য এই জবাব দেওয়া যায় যে, তালাকের নির্ভরতা ভালাকের শব্দাবলির ওপর, তবে শর্ত হলো, তার বিবেক যেনো পরান 
হয়! যদিও মাতাল ব্যক্তির বিবেক পরাস্ত, কিন্তু যেহেতু তার আকল পরান হয়েছে নিজের ইচ্ছা ও অর্জনের ফলে: এজন্য তার হুকুম 
অপরাজিত বা অপরান্ত বিবেকবান ব্যক্তির মতো। সুতরাং তার তালাক পতিত হবে। -সংকলক 

১৮ এ অনুচ্ছেদের সংগে সংশ্লিষ্ট বেশির ভাগ ব্যাখ্যা আল-কাওকাবুদ দুররি (২/২৬৯-২৭০) হতে গৃহীত। -সংকলক। 

'** অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত। -সংকলক। 


মিলি বে ₹৩কজ কক এ এসপককীঠগন্া বীর বক *ঠঞককককককর কক কি ৮০৮০৪ কাক কক ক্ষ ৬ খন্দী ডক ক ক উন কারীক্ এ কা 3৬ ও আন ও ৫৪ কাপরন্ক- কত উ বারাস্কসকী কি « ৩ ৬৪ ৮৪০৭১৪রক একক ডককিককিত রিজিক তব ক১ক-এককড কক জকিকএ এব একক ঝজওকীর একা এস কর জরা কক +৭১কএ ক কক করীবাস্তণ একক», 


হজরত আয়েশা রা. বললেন, তারপর শুরু হতে লোকজন পরবর্তীকালের জন্য তালাকের হিসাব রাখতে 
শুরু করলো । যে তালাক দিয়েছে সে-ও তালাক যে দেয়নি সে-ও। 
1১৯ ১১4 ০০5০০ ০৪ ৭১৯ ৩০ 5১৪১ 02% ৯০ ৩১৯৯ ০১০ ০২ ২৬৯ ২৮ ৪৪১১৯ 
(4০ &) ৮০) ২১৪৮০ ০০) 4 2৯ 0১ ০১৭ ০০৯৭ 
আবু কুরায়ব....ওরও়া সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। তবে এতে তিনি 'আয়েশী রা. হতে' শব্দটি 
উল্লেখ করেননি । 
আবু ঈসা রহ. বলেছেন, এ টি ইয়ালা ইবনে শাবিবের হাদিস চহিতে আসাহ। 
দরসে তিরমিযী 
৬৯১ ৪0 ১০ 5 ০ 4১৭ 05 ০৯3 ০৭ ৮১০৩ এ ৬5 এ কাঁনিও ০৯০ তি, 
0৩) 3১) 09 ০০১ ৬০৯ ০ 89 3 55 245 এ 03 চা ও ৪৯১ ৯০০ 13 9০৭ 
১53 215 04 ০০ ১৩৫০ ১ 0১83] ৮8৩৬ 280 এর 40০৯৩ ০৮১৯০ 31 ৪3০৯৯ ১০৩ 
০৮০ 
অর্থাৎ জাহেলিয়াতের আমলে মানুষের সাধারণ নিয়ম ছিলো মহিলাদের তালাক দেওয়ার এবং তাদের 
ই্দতের ভেতরে তাদের পুনরায় ফিরিয়ে আনার স্থাহীনতা থাকতো। রুজু করলে মহিলা সে লোকের স্ত্রী গণ্য 


তারপর যখন কোরআনের আয়াত 3331 40৩০১ ৪১ নাজিল হলো, তখন এটি দ্বিতীয়বার ফিরিয়ে 
আনা গ্রহণযোগ্য এবং তৃতীয় তালাকের সময় নিশ্চিতরূপে চূড়ান্ত পর্যায়ে হারাম হওয়ার নির্দেশ! 

আয়েশা রা.-এর ওপরযুক্ত বাক্যের অর্থ হচ্ছে, কোরআনের আয়াত নাজিল হওয়ার পর লোকজন তিন 
ধর্তব্যে আনতে শুরু করেছে এবং তিন সংখ্যা পূর্ণ হলে চূড়ান্ত পর্যায়ের হারামের হুকুম লাগাতে শুরু করে। অবশ্য 
আয়াত নাজিল হওয়ার আগে প্রদত্ত এ ধরনের তালাকগুলো অস্তিত্হীনের মতো মনে করা হয়। যেগুলোর পর 


স্ত্রীকে ফিরিয়ে আনা হয়েছিলো । 
জাহেলি যুগের কাজকর্ম নিক্ষল 
এ থেকে বুঝা গেলো যে, জাহেলি আমলে কাজকর্মগুলো নিক্ষল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে এটা প্রমাণিত নয়, তিনি নওমুসলিমকে এটা জিজ্ঞেস করেছেন যে, সে সম্পদ কোথা হতে অর্জন 
করেছে। অথচ তাদের নিকট জুয়া, সুদ ইত্যাদির ব্যাপক প্রচলন ছিলো । এতে বুঝা গেলো, যদি কেউ ইসলাম 
গ্রহণ করে এবং সে ইসলামি দৃষ্টিকোণ হতে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে থাকে, তবে এমন সম্পদ তার 





১০ শায়খ ুহাম্মদ ফুয়াদ আবদুল বাফির উক্তি অনুবায়ি তিরমিযী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা 
করেননি । আল-জামিউস সহিহ-তিরমিবী : ৩/৪৯৭। -সংকলক । 

১৯,১5০ 04 এর খবর উহ্য। অর্থাৎ, “৩১ 9 ০৯)1) জুমলায়ে হালিয়া। আল-কাওকাবুদ দুররি : ২/২৭০। - 
সংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৫৯৯ 


১৬+৬৬৭সকককুএখনএ৬জরঞঠজত্বারক$১করককরককঠকক৮৩৬৬কর৪৩এ৬৩$ক৬৩জরঞত্রকসডককাতকক৩৬ ৪৩৬৬৮৪৪৭৩৪৬ ক৫র৪৬৬৪৪কক একক ক$ক৫ডডক৪৬৮৬৪৪৪৪ কক্রবডডএরসকএ+$করডঞ্ডত৫$ক%৮৪৬$কওএজওককলরড ডিও একতস্রকরকককর্কঞ্কজত্রজঠিতকজতীবতা জকি ঠ্গজততিককিচ ক্র রীউি নাকী 


জন্য বৈধ হবে এবং তাকে এ সম্পদ ফিরিয়ে দেওয়ার কিংবা সদকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। তবে 
শর্ত হলো সে সম্পদ তাদের সাবেক ধর্মের ভিত্তিতেও হালাল হতে হবে*৯১০ | 


$ 
চে 
৫ 


25424045445 944 ও 2৪4৪ 
অনুচ্ছেদ-১৭ : ্বামীহারা গর্ভবতী মহিলা সন্তান সব প্রসংগে মেতন পৃ. ২২৬) 
পিক 9235 53 955 ৩ 2৮ ০০০3  ৭ এ ৩১8০৭ তা ০৪ _- ১১৭ 


শি 
নি 6৮205 7৯০৯ ৪ ৫ 


& এ ০, ১৪০ ও ০০০ উ। এ১ 558035598ভ ৩৫৫ 3 ৩ শে ০ ০০2৪ 
পে চিত্র (0:89 


নিন্দার ররর রান্লান্নারারলার এরর 
কিংবা পচিশ দিন পর সন্তান প্রসব করেছেন৷ তারপর যখন নিফাস হতে পবিত্র হলেন, তখন প্রস্তুত হলেন বিয়ের 
(বিয়ের প্রস্তাবের) উদ্দেশে । ফলে তার ওপর এ ব্যাপারে প্রশ্ন উথাপিত হলো । সুতরাং নবী করিম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সামনে এ বিষয়টি আলোচনা করা হলে, তিনি বললেন, যদি সে তা করে থাকে, তবে 


সমস্যা কি? তার ইদ্দত তো শেষ | 
ইমাম তিরমিষীর বক্তব্য 

আহমদ ইবনে মানি'-হাসান ইবনে মুসা-শায়বান-মানসুর সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন । 

তিরমিযী রহ. বলেছেন, এ অনুচ্ছেদে হজরত উম্মে সালাম রা. হতে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, আবুস সানাবিলের হাদিসটি এ সূত্রে প্রসিদ্ধ । আবুস সানাবিল সূত্রে আসওয়াদের 
এছাড়া আর কিছুই আমরা জানি না। আমি মুহাম্মদকে বলতে শুনেছি, আমি জানি না যে, আবুস সানাবিল নবী 
করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জীবিত ছিলেন। 

হজরত সাহাবা প্রমুখ সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে এর ওপর আমল অব্যাহত যে, অন্তঃসত্ত্বা মহিলার স্বামী 
মারা গেলে সে যখন সন্তান প্রসব করে, তখন তার জন্য অন্যের নিকট বিয়ে বসা হালাল হয়ে যায়। যদিও তার 
ইদ্দত পূর্ণ নাই হোক না কেনো। সুফিয়ান সাওরি, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটি। সাহাবা 
প্রমুখ অনেক আলেম বলেছেন, দুটি মেয়াদের মধ্যে যেটি পরবর্তী ওই পর্যন্ত সে ইদ্দত পালন করবে । তবে প্রথম 
উক্তিটি আসাহ। 
৯55845 "| £ 2৮৩ ০০4৬৪৮৫০০১০ ৪ ও ৪৪ ৪ 8: _11৭% 


চা 


0৪ ৩৬ 68552553555 0530 ১0 65 ৩5 948 ৩২০ ১5 5 ০0 ০০৩ 
৮ রি তি ৪০ ০৮৫ পে» 
এপ ও ০৪ 4 04৫4 ঃ উঠ এ একা এ হু এ 
৫০৫৯০ তা ৫৭৫ 2 ০2৫০৯ 
2১ ১০ 4840 ২4 3৫৩০০ ৪৫০৮ ০০০ এ ০০০৯ হি নিতি 
৮০৫৯৫ লি তত 
) এ ১৪ 


“65552 0) 72581752112 ০ ০৭৫ ১১৪,৯১১ 





১৯১০ 


এনা আল-কাওকারুদ দুররি : ২/২৭০ হতে গৃহীত । -সংকলক। 
এ অনুচ্ছেদের ব্যাখ্যা সংকলক কর্তৃক প্রদত্ত । 


দঝসে তিরমিহী-৩য় খণ্ড ৮ ৬০০ 


শ্কএনউিএএ তইীক্কজ্কাট বন কঠকক+ ১কজলজকএজতকজ এক নকন্পচাবীজজকিউত্উিককতক উপর ডজএককততক স্কিন এ ৬ জকবজন্রাটীটরকত্জজীত্তকাত্বীব্ঠতরতকিউকুজককরককজ কক এআটিজ ৮৬ এক এজন করব কতক জারী এ তকারুজতজত জনত্জন্ককািবান তন করতরকুরক ত্র রন ১) পজকলজাকশককিতিতি তত পিকতক্ক একক, ১৩ক১ ০৬ 


১১৯৮। অর্থ : আবু হুরায়রা, ইবনে আব্বাস ও জাবু সালামা ইবনে আবদুয় রহুমান রা. জালোচনা করলেন, 
যে মহিলা অন্তঃসত্ত্বা এবং তার স্বামী মারা গেছে, তারপর সন্তান প্রসব করেছে, তখন ইবনে জাব্বাস রা, বললেন, 
সে ইদ্দত পালন করবে ছুটি মেয়াদের শেষ মুদ্দত পর্যস্ত । হজরত আৰু সালামা রা. বললেন, বরং সন্তান প্রসবের 
সময়ই তার বিয়ে হালাল হয়ে যাবে । আবু হুরায়রা রা. বললেন, আমার ভাতিজা অর্থাৎ, আবু সালামা রা.-এর 
সংগে আমি আছি। তারপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্জিনী হজরত উম্মে সালামা রা.-এর 
নিকট সংবাদ পাঠালেন! তিনি বললেন, সুবাই“জা আসলাধিয়া রা. তার স্বামীর ইনতেকালের সামানা পরই সন্তান 
জন্মদান করেছেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফতওয়া জিজ্ঞেস করলেন, 
তিনি তাকে তখন বিয়ে করার নির্দেশ দেন। 

ইমাম তিরমিষীর বক্তব্য 
আবু ঈসা বলেছেন, এ হাদিসটি ০.০ ১৯ 
দরসে তিরমিযী 
১ % (১১১৮০ 9 42১৩৩ 0৯50 585 ১৬৫ 43৬৭ ০৬৬০০ ৪ : পো ৬০০ ০৯ ০৪৩ ভয় ০৮ ২১ 
্াপ্টিডিদ লাজ বাগগ্রজণব্ার নন প্গারা 
4৯ ০৯ ২ ০০০ ৩) 0৩ ০৯১ 
যার স্বামী ইনতেকাল হয়েছে, তার ইন্দতের বর্ণনা এসেছে নিম্নেযুক্ত আয়াতে, 


23311১০3০৭0 9 ০৪০৬ 0০৯59 2139 03১53 (সি 0৯59 ০৯৪৪ 
'আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজ্ঞের স্ত্রীদের ছেড়ে যাবে, ভখন সে স্ত্রীদের কর্তব্য হবে 
নিজেদেরকে চারমাস দশ দিন পর্যস্ত অপেক্ষা করিয়ে রাখা ।' 


গর্ভবতীর ইদ্দতের বর্ণনা এসেছে এই আয়াতে ১৯৯- ০৫:৯৯ ০৯4০৪ 00 0৫1৯1 00৮০৯১15333 


'গর্ভবতী নারীদের ইন্দতকাল সন্তান প্রসব পর্যন্ত ।' 

এ দুটি আয়াতের আলোকে যার স্বায়ী মারা গছে এবং সে অস্তঃসত্ত্াও নয়, এমন মহিলার ইদ্দত সুনির্দিষ্ট 
অর্থাৎ চারমাস দশদিন 1১৯১৭ যে মহিলার স্থায়ী ইনতেকাল করেছে এবং সে অন্তঃসত্ত্বা তার ইদ্দতও সুনির্দিষ্ট । 
অর্থাৎ, সন্তান প্রসব । অবশ্য একটি সুরতে পরস্পর বিরোধ সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ, যে স্ত্রীর স্বামী মারা গেছে 


১৪ টি 
1 টি, 


১৯১ নাসায়ি : ২/১১৩, ৬৯১) ১০ 3৪5০০ ০৭৯ 5০০ ৬৭২১ ইবনে হাজাহ : ১৪৬, ৯৩) 4১০ 5২১৮৭ ০৮৯) ০৪1 
"সংকলক । 

১৯৮০ অর্থাৎ, তা (নিফাস) দূরীভূত আছে এবং সে মহিলা পবিত্র হয়েছে । -সংকলক । 

১৯৯ অর্থাৎ, সে মহিলা তার দিকে ঝুঁকে পড়েছে -সংকলক। 

১৯১৭ সুরা বাকারা : আয়াত-২৩৪, পারা-২। -সংকলক । 

১৯১* সূরা তালাক : আয়াত-৪, পারা-২৮ । -সংকলক । 

১৯১৭ তবে শর্ত হলো, ইদ্দত চাদের প্রথম তারিখ হতে বেনো শুক হয়। তা না হলে যদি ইদ্দত ইসলামি মাসের মধ্যখান হতে 
শুরু হয়, তাহলে ইদ্দতের সময় ১৩০ দিন হবে । যেনো, প্রথম সুরতে মাস ধর্তব্য। চাই মাস ২৯ দিনের হোক, কিংবা ৩০ দিনের | 
আর দ্বিতীয় সূরতে প্রতিটি মাস ৩০ দিনে নির্ধারিত । দ্র বাদায়িউস সানায়ে' : ৩/১৯৫ 0 5১ 7৯১৬ 09 ১৭১ ০০৪ 1 - 
পংকলক । 


দরসে তিরমিধী-৩য় খণ্ড ৪ ৬০১ 


৯৩ জভককআওজকিককাকবারজরীক্রকরারকরউীজকককজতত৬ ৮ এক রক্ত জতএ ৬ এ তরজউিগজউক জট কজকবাককিজডকককক৪এ ডজন ক তভ$ত৩রকত৬৩এ কত ও এড একক৬০১১০ক৪২৬১৬৩৩ক৬ককককড৬৩র৬৩৩৩ক তক ৪৪৬ কস১৪৪৯৬র৫শরএত৪এ৩ক কতক তঠকককতসসতহকি্ঠজ্ককতত$উ শত তি ঠকিতিককতরিতরিকিজজলততকককনত 


এবং সে অন্তঃসত্ত্বা অবস্থায় । প্রথম আয়াতের দাবি হলো এই মহিলার ইদ্দত চারমাস দশদিন হওয়া । অথচ 
দ্বিতীয় আয়াতের দাবি হলো তার ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত হওয়া। 

যে অন্তঃসত্ত্বা মহিলার স্বামী মারা গেছে, তার ইদত সম্পর্কে সাহাবায়ে কেরামের মাঝে মতপার্থকা ছিলো । 
হজরত আলি রা.-এর মাজহাব হলো, সন্তান প্রসব এবং চারমাস দশদিন উভয়টি পাওয়া যাওয়া আবশ্যক । এটা 
অধিক সতর্কতামূলকও | এ মাজহাবটিকে এভাবেও ব্যক্ত করা যায় যে, এমন মহিলার ইদ্দত ওপরযুক্ত দুটি 
সময়ের মধ্য হতে সবচেয়ে দূরবর্তীটি । শুরুতে হজরত ইবনে মাসউদ রা.-এর মাজহাবও এটিই ছিলো । তখন 
ওপরযুক্ত বিরোধকে যেনো নিরসন করে দেওয়া হয়েছে সামগ্রস্য বিধান্র পত্তায়। 

ংখ্যাগরিষ্ঠ সাহাবি এবং ইমাম চতুষ্টয়ের মতে, এমন মহিলার ইদ্দত সুনির্দিষ্টূপে সন্তান প্রসব! এ 
অনুচ্ছেদের ওপরযুক্ত হাদিস দ্বারা অধিকাংশের মাজহাবের সমর্থন হয়। এই বর্ণনাটির ওপর যদিও সনদগত 
বিচ্ছিত্রতার প্রশ্ন আছে, তা সত্ত্বেও এই অনুচ্ছেদের দ্বিতীয় বর্ণনা দ্বারাও অধিকাংশের মাজহাব সমর্থন হয়! 


৩৬১০ এ ৮০০ ০৯৯০ ৬০০১ ১5 আও ০ এ ০০ ০১৪০ 9835529 00) 
০8৯১1 ৯৭ ৩ ০০ ০০৩০ ০8 নাভ ৯33 24১ ১০ ৪০০ ০৭৯ ৯3 ৩ ৪১০) 1399. 
২০০ 4 01 ভাল ৬৯ ভি তে 012০০ 5০৪০২ $ 053 ৮৮০০ ০৪৯ ০৯০ ০১ ৮০3 এসএ ও ৪৪৪ 
2০1০31253০5 53 3৪ 003 259 4505 এ০। ৪১০০ ক] 033 5 এ ৫০০ খুন মে এ] 19098 
53501 ৬৭৩ 2053 35 এ] ৪৮০০ এ] ০১৭০ এএ৫এএ 4 এও ৪৬০ ০৪ 

তিরমিযী রহ. এই বর্ণনাটিকে ০৯..০ ০.৯ সাব্যস্ত করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা 
শোনার পরে অধিকাংশের মাজহাবের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। 

বাস্তবতাও এটাই যে, দ্বিতীয় আয়াতটি অর্থাৎ, ০৪৮০৯ ০৯:০৪ 0) 0)41৯] 00৯১1 ১ ১5 প্রথম আয়াত 
তথা 53)11)4০-) ৫-১। 25 ০৬০০৩ ০৪৪ ৪1931 0358১ ৮০ 05858 ১। এর জন্য পারস্পরিক 
বিরোধের সময় ব্রহিতকারি । অথচ উভয় সুরতে কোনো বিরোধই নেই । যেমন, পেছনে গেছে। যারা দু'টি সময়ের 
মধ্যে দূরতম এর উক্তি অবলম্বন করেছেন, প্রথমতো একটি ব্যাখ্যা এও ছিলো যে, তাদের নিকট সুবাই"আ 
আসলামিয়া রা.-এর বর্ণনাটি পৌছেনি এবং দু'টি সময়ের মধ্য হতে দূরতমটি এখতিয়ার করাতে সতর্কতা ছিলো। 
দ্বিতীয়তো এর এই কারণ ছিলো যে, তাদের এ কথা জানা ছিলো না যে, কোনো আয়াতটি আগে নাজিল হয়ে 
রহিত হয়ে গেছে। আর কোনোটি পরবর্তীতে এসে অপরটির জন্য রহিতকারি হয়েছে । অথচ আবদুল্লাহ ইবনে 
মাসউদ রা. বলেন, 5১80 8 এ ৩৬ ০৮ (09 2০৯) এ] এ 5৯৯ 9 ২৯৩ ০৬ ০০ 

“কেউ ইচ্ছা করলে আমি তার সংগে মুবাহালা করবো যে, ছোট সূরা নিসা তথা সূরা তালাক সূরা বাকারার 
আয়াতের পরে নাজিল হয়েছে।" 

তাছাড়া হজরত উমর রা. বলেন, 50 0 তর] ০৯৪১ ৮০১০ ০১০৪১ ০১৯১৯০০০ ৯3১৩ ৩৯০ » 


'যদি স্বামী খাটিয়ার ওপর থাকা অবস্থায় স্ত্রী সম্তান প্রসব করে তবুও তার ইদ্দত খতম হয়ে যাবে এবং তার জন্য 
অন্যত্র বিয়ে বসা বৈধ হয়ে যাবে 1১৯১৮ 


*১-ওপরযুক্ত ব্যাখ্যার জন্য নিশ্নেযুক্ত কিতাবাদির সাহায্য নেওয়া হয়েছে, ফতহুল কাদির : ৪/১৪২ £১.) ১, আল-বাহরুর 
রায়েক : ৪/১৩৩-১৩৪ 5২৬ এ আল-কাওকাবুদ দুররি £ ২/২৭০-২৭২। -সংকলক। 


দরসে তিরমিষী-৩য় খগ্জ ৫ ৬০২ 


৮2 শতশিস তত ৯ তত কশিত ১১১7 2কতিগ তত ইিকক্তি পতি ঠিসস্কতি বউ তজতকিশিত৬ত৯পক১ ৬৬৬৯৭ জবীতিজকী ওত ৯সউডক উপর কউ৯ তক ৬৫৩ কজউততীত তত কউ উিরজজরতিজততততক্রকীরী রক্ত কত কর উক্ত তক জককিতউক কক ক জকরাশত এজ কক ০০ কক ৪, উড উকি ক১ ০৪৬ক ৮৬৪ পর ৪ কক তত ১৪৯ কলকর ৮৬০৪ 


4555 ০8520 55 5 ৪ এ 
সিল 
তার ইচ্ছত প্রসংগে (মতন পৃ. ২২৬), 


৮ রক পু টি লতি তি ০৮ ভি ৮ পানি তা ছি ওলি 
১১০ এ। ০০০ ৪৪ 95257 ৮ 2০৯3: ৯ ৩৩৪ 54০ ১৩০৯ ৩৪- 33৭৭ 


৫) £$ হি পীর পাত হিতে রঙ্গ ০ পনি নি লিলা 9০ সি পল 9৮ ৯5০০ 


35 ৬2 4 3৯১ ৮৮০ ৩ ৩৪৯১৩০৬ 5০৪ ঠা ওপর ৬4 585 ৩১৯ 
১4৩০ এ ৩৮৮ এ ০৯০৫৩ লে ২০ ১০ ০১৭১০৪এ। 4919 : 31449 4 
-4% 553০০ ৫ লৈ 29৩48 2৫ ১৫:০০ ৫ উ ১৯৮ (852৬৮8১৯১৪১ ৯০০ 


পচে এত ৫ ”১ 


"1০১ ০৫ 
আনসারি জায়নাব বিনতে আবু সালামা রা. হুমাইদ ইবনে নাফে'কে এ তিনটি হাদিস বর্ণনা করেছেন। 
১১৯৯। অর্থ : জায়নাব বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী উম্মে হাবিবা 

রা.-এর নিকট প্রবেশ করলাম । তার পিতা আবু সুফিয়ান ইবনে হারব ওফাত লাভ করেছিলেন। তখন তিনি এক 
ধরনের সুগন্ধি আনালেন, তাতে হলুদ রং ছিলো খালুকের। খালুক হলো আরবের এক প্রকার সুগন্ধি, যেটি 
জাফরান ইত্যাদি দ্বারা কিংবা হলুদ এক প্রকার জিনিস হারা আরো কিছু জিনিস মিশ্রিত করে তৈরি করা হয় । এই 
সুগন্ধি এক যুবতীকে তিনি লাগালেন। তারপর তিনি তার নিজের গণুদ্বয়েও লাগালেন, তারপর বললেন, আল্লাহর 
কসম! আমার সুগন্ধি লাগানোর কোনো প্রয়োজন নেই। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি, কোনো মহিলার জন্য বৈধ হবে কোনো মৃতের ওপর তিন দিনের অধিক শোক পালন করা, যে 
75755557757585785 7755 


রি 
টে, শু টঠ 22 ০9৯০৬ ০ ঠিত্পারত ৮০১৫ ৫ ব্রি তি 


4107 ৩১ ৭ ৩৯০5 ২৪3 এও এ (53435 -1০1 


৭ 


এ। ০০০৭ ৯৫5৩০ ৭ ৪ সন ৬ ৭ এ $ এ ! 0 44039 4০ ১০১৩০৪ 
ির্ [53০০ ৫ 295১৫ ৫% ৯8:45 ৯% 0820 ১280১৫88০৮5 4০ 


রি 


০] 0০৬০ ও 
১২০০। অর্থ : জায়নাব বলেছেন, তারপর আমি জায়নাব বিনতে জাহাশ রা..এর নিকট প্রবেশ করলাম, 
যখন তার ভাইয়ের ওফাত হলো। তিনি খুশবু আনালেন এবং তা স্পর্শ করলেন ৷ তারপর বললেন, আল্লাহর 
কসম! আমার কোনো খুশবুর প্রয়োজন নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 
আল্লাহ ও পরকাল দিবসে যে মহিলা বিশ্বাস স্থাপন করে তার জন্য কোনো মৃতের ওপর তিন রাতের বেশি শোক 
পালন করা আবৈধ । তবে শুধু স্বাশীর বেলায় ভিন । চারমাস দশদিন তার শোক পালন । 
নর যি 2 5 রি 


হি পে ০৯৯ ত পতিত গাটেছি 


4৩৮০৩০45৬১০ 52৩ 45777 


কে 


ঢু চেন পি এ সে ৮ 


(5০০৭৬০০৩০০১ ৩৪ -)71 


ঞ রা 


5) দিয়ি। ১94 ১০ (78১5) 


দরসে তিরমিষী-৩য় খণ্ড * ৬০৩ 


করএকঞ্রক্রকবজকগত্ককরনজকতকিককতওজজউক্ষকরস উকি ততজচ্িক্কককডকককর বকর জাত রক৯৪৯৪০৪৫৭৫৫৪৯৪৯৪৫এককক৪৩৬৬৬ক ৪৪৪৬০ ৪র উকএক ৪৫৪৫৩৫৫৫৫৬৪ ৬১৪৪র একজে রকরককতক$৫৫৬৯ক ডর রাকা ক্রগী কিক কটা রককঠ ক হকককীত ঝা কীতিপ কপার ১ জট উতর জজ শক্ত ১ শত 


১২০১। অর্থ : হজরত জায়নাব বলেন, আমার আম্মা উম্মে সালামা রা.কে আমি বলতে শুনেছি, এক মহিলা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, হে আল্লাহর রাসূল! আমার মেয়ের স্বামী মৃত্যু বরণ 
করেছে। তার চোখে অসুখ হয়েছে, আমরা কি তাকে সুরমা দিতে পারবো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দুইবার কিংবা তিনবার বললেন, না। প্রত্যেকবারই তিনি বলছিলেন, না। তারপর তিনি বললেন, তার 
শোক পালনের সময় চারমাস দশদিন। অথচ তোমাদের একজন মহিলা জাহেলি আমলে এক বছরের শেষে 


উটের বিষ্ঠা নিক্ষেপ করতো । 
ইমাম তিরমিষীর বক্তব্য 
তিরমিযী রহ. বলেছেন, আবু সায়িদ খুদরি রা.-এর বোন ফুরাই'আ বিনতে মালেক ইবনে সিনান ও হাফসা 
বিনতে উমর রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 
আবু ঈসা রহ. বলেছেন, জায়নাবের হাদিসটি ০১৯-০ ০৯৯ 
সাহাবা প্রমুখের মতে এর ওপর আমল অব্যাহত যে, যে মহিলার স্বামী মারা গেছে, সে তার ইদ্দতের মধ্যে 
সুগন্ধি ও সাজসজ্জা হতে বিরত থাকবে। সুফিয়ান সাওরি, মালেক ইবনে আনাস, শাফেয়ি। আহমদ ও ইসহাক 


রহ.-এর মাজহাব এটিই । 
দরসে তিরমিযী 
88:53586-88702398581785778885485852 
০০০৯৬ ০95০৯ 49৯3৪ 558৮ 9 ৯১৬ ০০৪০ ও ৯৭ 25২ ০০৯ ০995 সা ২) 
058 00১ 43০ এ এল এ0। 05৮০ ১৬৯৭ কও ৯5 2৯ 0৭ এও এ] ৩ 3: এও তি টি ৬৯০ 
4 ০) 250 ০০ ০ 25 358 ০৪০ ৬৮ সা 01 ০৯) ৯3 4৩ 0০৬ 8০০১ ০৯৪১ 
1১১০১ 
এই বর্ণনায় ($১২)০১ ৯৬ শব্দ দারা বুঝা গেলো যে, যদি সুগন্ধি কিংবা সাজ-সঙ্জার উদ্দেশে কোনো 
কিছু গালে লাগায়, তবে সেটা বৈধ। মহিলাদের সাজ-সঙ্জা সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান ফিকহি গ্রহ্থাবলিতে 


পাওয়া যায় না। তবে কোরআন ও সুন্নতের সামগ্রিক দলিলসমূহ দ্বারা বুঝা যায় যে; কয়েকটি শর্ত সহকারে সব 
ধরনের সাজ-সঙ্জা করা মহিলার জন্য বৈধ । 


৯৯১৯ সহিহ বোখারি : ১/১৭০, ১4৯ 5535 1৯০ 4৯৮ ৮৮০ 2 ১৯ ৪ 5 সহিহ মুসলিম : ১/৪৮৬, ২০১৯3 ৩95 
০১ 3১৩ 91 এ 85 ও 4৯১৯৪ ৪৪১ 8১০ ও$ 4০৬)। 1 "সংকলক । 

১৯২০ এটি একটি প্রসিদ্ধ সুগন্ধি এটি জাফরান ইত্যাদি সুগন্ধি দ্বারা মিশ্রিত আকারে তৈরি করা হয়। লাল ও হলুদ এর ওপর 
প্রবল থাকে । -নিহায়া : ২/৭১। -সংকলক। 

১৯২ আল্লামা সানুসি রহ. বলেন, আরিজা বলা হয়, থুতনির ওপর হতে কানের নিচ পর্যস্ত চেহারার অংশকে ৷ উব্বি রহ. বলেছেন, 
আওয়ারিজ হলো, দীতসমূহ। এটিকে এখানে গগুদয়ের ক্ষেত্রে বপকার্থে প্রয়োগ করা হয়েছে। কেনোনা, গণ্ুদ্ধয় দাতের ওপরই 
প্রতিষ্ঠিত। সুতরাং এটি সংশ্লিষ্ট রূপক কিংবা কারণের ফলে কোনো একটি জিনিসের নামকরণের শামিল | -আন নিহায়া : ১/৩৫২  - 
সংকলক 

৯৭ ১৬৯ এও ১০০১ ১৬৩ ০৯৯১৩ ০৯০ এত ৬০ ৯3০ ৮৮০ ০] ০৯৯ তখন বলা হয়, যখন স্বামীর জন্য মহিলা উদ্দিগ্র- 
উৎকপ্ঠিত হয় এবং উদ্বেগ-উৎকষ্ঠার পোশাক পরিধান করে, সাজ-সজ্জা বর্জন করে। -আন নিহায়া : ১/৩৫২। -সংকলক । 


বকরিগজকবা ক করুন কনর রারাড রর রহ জর উুউজকীক করার ঠক এ -ক৩৩র৬এ৬০+কক কক 


১. গাইরে মাহরামের+৯২ জন্য না হতে হবে। ২. আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন না হতে হবে 1৯৯ 
অর্থাৎ, এমন সাজ-সঙ্জা হতে পারবে না যেটি আসল রূপ পরিবর্তন করে দেয়। ৩. কাফেরদের সংগে 
সাদৃশ্য১»৭ না হতে হবে। 
শোক পালন সংক্রান্ত মাসআলা-মাসার়েল,৯২ 
এ অনুচ্ছেদের হাদিস দ্বারা বুঝ্ধা গেলো যে, স্বামী ব্যতীত কারো জন্য তিনদিনের অধিক শোক পালন করা 
অবৈধ | স্ত্ী স্বামীর মৃত্যুর পর চারমাস দশদিন শোক পালন করবে । এটা ওয়াজিব। 
তারপর এই শোক সম্পর্কে মতপার্থক্য আছে। ইমাম মালেক ও শাক্ষেয়ি রহ.-এর মতে, যে মহিলার স্থায়ী 


মারা গেছে এবং সে ইদ্দত পালন করছে এমন সব মহিলার ওপরই এ শোর পালন করা আবশ্যক । চাই মহিলা 
ছোট হোক বা বয়স্ক, মুসলমান হোক কিংবা আহলে কিতাব | 


আবু হানিফা রহ.-এর মতে অপ্রাপ্ত বয়স্ক ও কিতাবি মহিলার ওপর শোক পালন করা আবশ্যক নয় । আবু 
সাওর ও অনেক মালেকিরও এটাই মাজহাব 1১৯২৭ 
এ অনুচ্ছেদের হাদিস আবু হানিফা রহ.-এর মাজহাবের দলিল। তাতে 49১ ১% 21১4১ ০৯ ২ বাক্যে 


ঈমানদার বালেগা নারীকে সম্বোধন করা হয়েছে। যার সারকথা হলো, শোক পালন করা (বালেগা) মহিলার ওপর 
আবশ্যক। অপ্রাপ্ত বয়স্ক মহিলার ওপর না। ঈমানদার মহিলার ওপর আবশ্যক, কাফের মহিলার ওপর নয়।১৯৮ 





১১২০ স্পষ্ট বিষয় বে, লা ঘাহরামের সামনে যাওয়া নিষিদ্ধ । সুতরাং না মাহরামের জন্য সাজ-সজ্জা অবলব্বন করা নিষিদ্ধ হবে না 
কে? তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ আছে, কোনো মহিলা যখন আতর তথা সুগন্ধি ব্যবহার করে 
কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে ভখন মে এমন এমন অর্থাৎ, ব্যডিচারিলী | -সুনানে তিরমিযী : ২/১১৩, ৬ ০৯0 ০৪ 
৯ 24৮০5৮০09 ২৮9 1 সংকলক । 

** হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবী করিম সাল্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা লানত 
করেছেন সেসব রমণীর ওপর, যারা অপরের দেহে উলকি করে এবং যারা নিজের দেহে উলকি করায়। যারা চেহারায় পশম উড়ানোর 
হুকুম দেয়। যারা সৌন্দর্যের জন্য দাত সরু করে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করে । -সংকলক। 

** নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের এরশাদ আছে, যে আমাদের ব্যতীত অন্যদের (বিধীদের) সংগে সামগ্তস্য 
অবলম্বন করে সে আমাদের দলভুক্ত নয় । তোমরা ইহুদিদের সংগে সামঞ্জস্য অবরত্বন করো না, লা খিস্টামদের সংগে । -তিরুমিষী : 
২/১১১, ৮১০ ৬৪ ১] 59০ 2১155 ৬৪ ০৬ 0 ০৪৩ 1 সংকলক । 


** এখান হতে নিয়ে ০) 05০ ৭4০ শি তা ০০০৪ ৯১৪০ 4:58 পর্যস্ত ব্যাখ্যা সংকলক কর্তৃক লিখিত। -রশিদ আশরাফ । 


৯ দ্র. শরহে নববি : ১/৮৪৬। তাছাড়া আবু হানিফা রহ.-এর মতে বিবাহিতা বাদির ওপরও শোক করা ওয়াজিব নয়। অথচ 
অধিকাংশের মতে ওয়াজিব । সূত্র এ । -সংকলক। 


'** উত্তাদে মুহতারাম তাকমিলায়ে ফতছুল মুলহিমে (১/২২৫) বলেন, হাফেজ রহ.-এর ফতহুল ৰারিতে (৯/৪৮৬, ১৯০ 
০ ১৮ এ$৬এ | সংকলক 1) বলেছেন, হানাফিদের এ দলিল মাফহুম (বিপরীত অর্থ) দ্বারা করা হয়েছে । তবে এটি বিশুদ্ধ নয়। 
কেনোনা, হানাফিদের মতে যাফহুমে সুকালিফ তথা বিপরীত অর্থ প্রামাণ্য নয়। আমাদের দলিলের সারমর্ম হলো, এ হাদিসটি দুটি 
অংশে বিভক্ত । ১. স্বাতী ব্যতীত অন্যদের ব্যাপারে তিন দিনের বেশি শোক পালন করা হারাম । ২. স্বামীর জন্য শোক পালন করা 
ওয়াজিব। এ দুটি বিষয়ে অর্থাৎ, হারাম এবং ওয়াজিব উভয় ক্ষেত্রে সম্বোধন করা হয়েছে শুধু ঈমানদার মহিলাকে । নাবালিকা ও 
জিম্মি মহিলাকে সম্বোধন করা হতে হাদিসে নীরবতা অবলম্বন করা হয়েছে। সুতরাং তারা তাদের দু'জনের বিষয়ে মূলনীতির দিকে 


প্রত্যাবর্তন করবে । সেটি হলো হারাম না হওয়া, ওয়াজিব না হওয়া। কেনোনা, প্রতিটি জিনিসের মূলনীতি হলো, বৈধ হওয়া। 
বিশেষত গাইরে মুকান্তাফের জন্য। হানাফিগণ নাবালিকা এবং জিশ্ি মহিলাকে শোকের জাহকাম হতে ব্াতিক্রমতুক্ত এপ্জন্ 


দরসে ভিরমিষী-৩য় বণ্ড.ম্ ৬০৫ 


অবশ্য এ অনুচ্ছেদের হাদিস 31 2১৩ 358 4৯4 ০০ ৯০ 0 ১৩১ 5৯0১ ৩ ০4% ম.১৯ ৯৪ এ 
1১১০১ 7 291 03 ০০ ১ দ্বারা দলিল পেশ করা হয়েছে, যে শোক পালন করা আবশ্যক হওয়ার ওপর 
এর ওপর প্রশ্ন উ্থাপিত হয় যে, এই হাদিসে ইসতিসনা তথা ব্যতিক্রমভুক্তি হয়েছে অবৈধতা হতে । যেটি শুধু 
বৈধতা দলিল করে । সুতরাং এর দ্বারা শোক পালন আবশ্যক হওয়ার ওপর কিভাবে প্রমাণ পেশ করা যায়? 

তাকমিলায়ে ফাতহিল মুলহিমে হজরত উসতাদে মুহতারাম দা. বা.১৯ বলেন, ব্যাখ্যাতাগণ এই প্রশ্বের 
যেসব জবাব দিয়েছেন এগুলোর ওপর মন প্রশান্ত হয় না। আমার মতে এর উত্তম জবাব হলো, এখানে 
ইসতিসনা বা ব্যতিক্রমভুক্তি বৈধ দলিল করার জন্য । বস্তুত বৈধতার দু'টি অর্থ আছে। ১. হারাম না হওয়া, এটি 
একটি ব্যাপক অর্থ যেটি ওয়াজিবকেও শামিল করে। ২. হারাম না হওয়া এবং ওয়াজিব না হওয়া যেটি একটি 
বিশেষ অর্থ। এ অনুচ্ছেদের হাদিসে উভয় অর্থ সম্ভব। তবে আমাদের মতে এখানে প্রথম অর্থ তথা যেটি 
ওয়াজিবকেও শামিল করে, এটি বিভিন্ন দলিলসমূহের আলোকে প্রধান । 

১. ইয়াহইয়া ইবনে সায়িদ রহ. সূত্রে মুসলিম শরিফে ১৯ টিসি রা রা রারির া 
ব্যতিক্রমতুক্তির পর শব্দগুলো নিয়েযুক্ত বর্ণিত হয়েছে, 1১১০ ০ 2০431 402 ২০৩ তথা সে স্বামীর ওপর 
সিটির দাজিজকডিপরৃদন নালা 
ওয়াজিব বুঝায়। 

২. হজরত হাফসা রা.-এর বর্ণনা উম্মে আতিয়্যা সূত্রে মুসলিমে১৯*১১ বর্ণিত হয়েছে, 

৮ 8১ ৪১ ০৯৯০ ০০ 01১ 44590 19 ৬০৫৮ ও 5১] 04) ৪১ 0৯০ 88 ০৪৪ ১) ২১৮০ 
0 হানায় 

“তিনি বলেন, আমাদেরকে নিষেধ করা হতো কোনো মৃতের ওপর তিনদিনের বেশি শোক করতে, তবে 
স্বামীর ওপর চারমাস দশদিনের শোক ব্যতিক্রম এবং আরো নিষেধ করা হয়েছে- সুরমা লাগাতে, সুগন্ধি ব্যবহার 
করতে, রঙিন কাপড় পড়তে এবং মহিলার জন্য তার পবিত্রতার সময়ে যখন সে মাসিক হতে (পবিত্র হয়ে) 
গোসল করে তখন এক টুকরা কুসত (চিকিৎসার জন্য ব্যবহৃত সুগন্ধি কাঠ বিশেষ) এবং আজফার (সুগন্ধি এক 
প্রকার উত্তিদ) ব্যবহার করার অবকাশ দেওয়া হয়েছে ।' 

৩. হজরত উম্মে সালামা রা.-এর বর্ণনায় মুসলিমেই১৯*২ স্বামী মারা যাওয়া স্ত্রীর জন্য সুরমা ব্যবহারের 


অনুমতি প্রার্থনা এবং তার জন্য অনুমতি প্রপান না করার উল্লেখ আছে। এটা প্রমাণ করে শোক পালন 
ওয়াজিব 1১৯০০. 





করেছেন। কেনোনা, এতোদুভয়ের জন্য কোনো ছকুম আসেনি । এ কারণে নয় যে, তারা বিপরীত অর্থ দ্বারা দলিল পেশ করেছেন । 
আমার নিকট এতোটুকু বিষয়ই প্রতিভাত হয়েছে। 2০। 4২. 4191 -সংকলক। 

১৯২৯ ১/২২৬। -সংকলক। 

সপ ১/৪৮৮, কো 3১০)। ৮১১৯১ ০১৬1 -সংকলক। 

৯১ ১/৪৮৮, ত]/১৯১। ৮১১৯১ ০৭৩1 "সংকলক । 

*২ ১/৪৮৭। -সংকলক। ূ 

১** এই বর্ণনাটি ভিরমিষী শরিষ্কের এ অনুচ্ছেদের শেষে আসছে। -সংকলক। 


এ এ দরসে তিরমিবী-ওয় খত. ৬০৬, ............................... 
ওপরযুক্ত পূর্ণ বিস্তারিত বর্ণনা স্বামীহারা স্ত্রী সম্পর্কে ছিলো । বাকি আছে তালাকগ্রাপ্তা বিষয়টি । রজয়ি 
তালাকপ্রাপ্তার ব্যাপারে শোক পালন বর্জনীয় | এটা সর্বসম্মত বিষয়। অবশ্য বাইন তালাক বা চুড়ান্ত পর্যায়ের 
হারামকারি তালাকগ্রাপ্তা সম্পর্কে মতপার্থক্য আছে। আবু হানিফা রহ. এবং তার ছাত্রদের মতে, তার ওপরও 
শোক পালন ওয়াজিব । এটাই আবু সাওর, আবু উবাইদ এবং হাকাম রহ.-এর মাজহাবও । অধিকাংশের মতে 
তার ওপর শোক পালন করা ওয়াজিব নয়। কেনোনা, স্বামী তাকে তালাক দিয়ে তার দূরত্ব বাড়িয়ে দিয়েছে। 
সুতরাং তার ওপর আফসোস করার কোনো কারণ নেই । 
এর জবাবে হানাফিগণ বলেন যে, শোক ওয়াজিব হয়েছে বিয়ের নেয়ামত ফওত হওয়ার কারণে 1১৯ 


43০ 41 ৮০ 401 ০0৯৮3 ওঠ 9০৭ ৮৯ 950 ডি এএ। ভাত বসন ও ভান ০৯৩ ০৯ ৩ 
১ ::585400১ 005 5০/ ৩০৩ 3 0505 5০ 22053 4০ এআ ৬ 
ইন্দত পালনকারিণীর জন্য ওজর অবস্থায়,» 


সুরমা ইত্যাদি লাগানোর হুকুম 

এই বর্ণনা দ্বারা দলিল পেশ করে জাহেরিগণ বলেন, ইদ্দত পালনকারিণীর জন্য সুরমা ইত্যাদি লাগানো 
অবৈধ । যদিও চোখে কোনো প্রকার কষ্ট হোক না কেনো। 

অধিকাংশের মতে, বিনা ওজরে সুরমা লাগানো যদিও অবৈধ, কিন্তু ওজর অবস্থায় রাতে সুরমা লাগানো 
কোনো অসুবিধা নেই। 

খ্যাগরিষ্ঠ আলেম এ অনুচ্ছেদের হাদিসের জবাব এই দেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হয়তো জানতে পেরেছেন যে, এই মহিলার রোগ এই পর্যায়ে নয় যাতে সুরমা লাগানো আবশ্যক । এজন্য 
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগানোর অনুমতি দেননি । বাকি আছে, দিনের বিষয়টি । আবু 
হানিফা ও মালেক রহ.-এর মতে, ওজর অবস্থায় দিনেও সুরমা লাগানোর অনুমতি আছে। অথচ ইমাম শাফেযি 
রহ. দিনে ওজর সত্তেও সুরমা লাগানোর অনুমতি দেন না। 

শাফেয়ি রহ.-এর দলিল হজরত উম্মে হাকেম বিনতে উসায়দ রা.-এর হাদিস*”*। তিনি স্বীয় মাতা হতে 
বর্ণনা করেন, 


৮১১৯] ০৯৪৪ ০) ৯০) ১০৬ 9 ১৮815 ০৯:55 5৪০ ৬০০০ ৬05) ৬৪5: 5) ১ 
১৭ ০০ ১) 4 এ 3 ৪ ০১৯০ ০৯৪ ০০ ০0 5 এ ৬59 এখন এ ভা] ক] 58৬০ 5598 
এ 00৯১০51০0৯১ 445 শি 4১ ০ এখ ১১০ ২৬৯০০০৩ এও ৮০ 80০ ৩ ৭৯ আট 


'”* ওপরযুক্ষ বিস্তারিত বর্ণনার জন্য দ্র. শরহে নববি : ১/৪৮৬, হিদায়া ফতহুল কাদিরসহ (৪/১৬০-১৬১, ৮৪০১ 35 ১১৯৪ 
ৈ) ৯১১১০ 559 9051) । সংকলক । 

*** এই এ বিষয়টিও সংকলক কর্তৃক লিখিত । -সংকলক। 

*** আবু দাউদ : ১/৩১৫, 5১০ ৬৪ 5২০০ ৮৩০৯০ ৪ ০০৪1 -সংকলক। 


**** শব্দটির জীমের নিচে যের মদ সহকারে । এর অর্থ হলো, ইসমিদ সুরমা । আর অনেকে বলেছেন, এর জ্রীমের ওপর যর 
এবং এতে মদ নয়, বরং কসর হবে । এটি এক প্রকার সুরমা । -আল নিহায়া : ১/২৯০। -সংকঙ্ক ৷ 


কিঠিকজিজনকনজ উজ কককক্কউক কতকরক কতক করত ৪৬ ক কওনিকক৪ক৪ ১ ডক ৬৬৭৪৫৫৬৪৫৬৭ ৪৪৯৬৫৮৪৪$৫ক৬৬- তত ক কক ৮ও রন্ড কা কক 


৫৬৩৫ ৩৬ক৬ডচ ক৫ক৪র কও কওিজ তর ক৬৩এ ৬ জজ্ররিউকও১ কক ১ উিজতডউজকিউউজকর ঝডতওকএডকনকবাককককচ তত তব ০০৯ এত-৮৮৮-১০৩৯৮৮-৩৯০ 


043 4০১03 ০80৪ লও ১৩ ৯ ৪৪ এ 0৩ ০৯৬ ৪ ০৭ 14 0559 ৩ সপ ৯০ ১৯ এ 


১৬১৯) 

'যখন তার স্বামী মারা গেছে, তখন তার চোখে রোগ ছিলো, ফলে চোখ পরিষ্কার করার তিনি এক প্রকার 
সুরমা ব্যবহার করতেন । আহমদ রহ. বলেন, সঠিক হলো, ৪১২৯৯] ১৯৪1 তারপর তার এক আজাদকৃত বাদিকে 
হজরত উম্মে সালামা রা.-এর নিকট পাঠালেন জিলা নামক এক প্রকার সুরমা ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞেস 
করার জন্য । তখন তিনি বললেন, তুমি ভীষণ আবশ্যক প্রয়োজন ব্যতীত এ সুরমা ব্যবহার করো না। সুরমা 
ব্যবহার করবে রাতে । দিনে তা মুছে ফেলবে । তারপর উম্মে সালামা রা. বললেন, আবু সালামা রা. যখন ওফাত 
লাভ করেছিলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন আমার নিকট প্রবেশ করেছিলেন, আমি 
তখন আমাব্র চোখে একটি তিক্ত গাছের রস লাগিয়েছিলাম, তথন তিনি জিজ্ঞেস করলেন, উদ্মে সালামা! এটা কি? 
তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! এটা হলো একটি তিক্ত পাচ্ছের রস। তাতে কোনো সুগন্ধি নেই। তা 
শুনে তিনি বললেন, এতো চেহারায় যৌবন দান করে। সুতরাং এটা তুমি কেবল ব্যবহার করবে রাতেই । দিনে 
ফেলে দেবে? 


ওজ্জর অবস্থায় দিনে সুরমা ইত্যাদি লাগানোর বৈধতার ওপর হানাফিদের কোনো মজবুত দলিল তালাশ 
সত্তেও পাওয়া গেলো না 1১৩৯ 


জাহেলি আমলে নিয়ম ছিলো বিধবা একটি সংকীর্ণ রুমে সবচেয়ে নিকৃষ্ট কাপড় পরে সারাবছর আবদ্ধ 
থাকতো । এই সুদীর্ঘ সময়ে সব ধরনের সৌন্দর্য ও সাজ-সজ্জা হতে পরহেজ করতো । বছর শেষ হওয়ার পর 
কোনো জন্ত্র তার রুমে পাঠিয়ে দেওয়া হতো, এই জন্ত কর্তৃক লেহনের মাধ্যমে সে মহিলা তার লজ্জাস্থান 
পরিষ্কার করতো । তারপর রুম হতে বের হয়ে তাকে গোবর দেওয়া হতো । তা বহন করে সে এগুলো নিক্ষেপ 
করতো । এটা হতো ইদ্দত পূর্ণ হওয়ার নিদর্শন 1+৯০ এ অনুচ্ছেদের হাদিসের ওপরযুক্ত হাদিসের ওপরযুক্ত 
শব্দগুলোতে এদিকে ইঙ্গিত আছে। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এদিকে ইঙ্কিত করা যে, জাহেলি আমলে ইদ্দতকালে মহিলা 
মারাত্বক কষ্ট বরদাশত করতো । ইসলাম সীমাতিরিক্ত সমস্ত পাবন্দি খতম করে দিয়েছে। এজন্য ইসলাম কর্তৃক 
নির্ধারিত হিকমত নির্ভর সাধারণ পাবন্দিগুলো খুশিতে সয়ে নেওয়া উচিভ। 


*** এক প্রকার তিক্ত গাছের নিংড়ানো রস। -সংকলক। 


** ওপরযুক্ত আলোচনা এবং এর সংগে সাশ্রিষ্ট মাজহাব ও দলিলসমূহের জন্য দ্র. শরহে নবৰি : ১/৪৮৭, ১১৯১1 ২৭১৯১ 
কতহুল কাদির : ৪/১৬৩, ০ 2540 ১০১ ০ )-০& তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/২২৭। -সংকলক। 

»*** নাফউ কৃতিল মুগতাজি আলা জামিইত তিরমিযী : ১/১৭৭। 

এই গোবর নিক্ষেপের দ্বারা কি উদ্দেশ্য হতো, এতে বিভিন্ন উক্তি আছে, ১. এদিকে ইঙ্গিত যে, সে মহিলা ইদ্দত ছুড়ে ফেলেছে। 
ফলে গোবর নিক্ষেপ করেছে। (মূল বক্তব্যে এ বিষয়টি এসেছে ।) ২. এদিকে ইঙ্গিত করার জন্য যে, সে যে সমস্ত কান্ত করেছে অর্থাৎ, 
অপেক্ষা ও তার ওপর পতিত বিপদে ধৈর্যধারণ যখন এর মুদ্দত শেষ হয়ে বার, তখন সে মহিলার নিকট এসব কাজ ছিলো সে নিক্ষিপ্ত 
গোবরের মতো, ফেটি সে এর প্রতি তাচ্ছিল্য করে নিক্ষেপ করেছে এবং তার স্বামীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনপর্বক করেছে । ৩. 


সে মহিলা শুভ হালের ভিত্তিতে গোবয্প নিক্ষেপ করে যে, এমন পরিস্থিতির দিকে সে আর কখনো ফিরে আসবে না। দ্র. ফতন্ুল বারি : 
৯/৪৯০, ১.৬) ১৯5 ৪ 039 1 -সংকলক । 


৩০০১০ক০, ০০৩ ১০৯৩৬৮৯১৯৯৯৪ তক+কিতক০ ০৮৩৩৩৩৯৪০৮৬ $কিকতজল ৮৯৪৯৪ ৯৯৭ কতক ০৯০৩৯*৬ত-জ$ কত ১৯৯তকসতিসিএসজওলিজ৪ ৬৯৯৩৩ ৬৪ "৯৬৯ ক৯জতকি৪কঠিক$ ১৯৩ ৪৬৯ জও কর পিস উতকজউতক ৬৬৯ ৯ ৮ ৯জঠিজতিিত ০কজকর আস জনিত ৭০৪৬৬ তিকিত ইস ৯লগসতত জি ৯ শত্তক্তীত শিস 


পে 


39 08 3 ১২৩৬৩ ৪০৩ এ ৩৫ 
অনুচ্ছেদ-১৯ প্রসংগ : ষেজিহারকারি কাফফারা 
দানা গাঙা বারারারা নাড়া | 
| ৩৪ ৫5 ১০৬৬৪ ৩০৭ ১০০ এ এ ০6: 2 ১৩০০ এ, 08 5985 55 তত 
21550 ৪ 2 
১২০২। অর্থ : হজরত সালামা ইবনে সাথর বায়াজি রা. সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হতে কাফফারা দেওয়ার আগে যে জিহারকারি সংগম করেছে তার সম্পর্কে বর্ণনা করেছেন, তিনি 


বলেছেন 'একটি কাফফারা? ৷ 
ইমাম তিরমিষীর বক্তব্য 


আবু ইসা রহ. বলেছেন, এ হাদিসটি ৮১০ ০১৯৯ 

সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে, এর ওপর আমল অব্যাহত । সুফিয়ান সাওরি, মালেক, শাফেয়ি, আহমদ ও 
ইসহাক রহ.-এর মাজহাব এটি । 

আর অনেকে বলেছেন, যখন সে তার স্ত্রীর সংগে কাফফারা দেওয়ার আরগ সং করবে, তখন তার ওপর 
দুটি কাফফারা ৷ আবদুর রহমান ইবনে মাহদির মাজহাব এটি ।, 


পেজ রী তি তে 


95 0% 2453 ০, 285 ০০১ +৮০ ৩০০ ৪১5 ১ ০০ 08 ৩2-১৭27 
১০০ এন এ এপ এ 07৮7৮525185 


শী গানরি্ধেিনি ১৬ 08 ১ রিনি দাধাধদে 

১২০৩1 অর্থ : ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীর সংগে জিহার করে তার সংগে সংগম 
করে। সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, হে আল্লাহর রাসূল। আমি আমার স্ত্রীর 
সংগে জিহার করেছি। তারপর কাফফারা আদায়ের আগে তার সংগে সংগম করেছি । তা শুনে তিনি বললেন, 
তুমি এ কাজ কেনো করলে? আল্লাহ তোমার প্রতি রহম করুন। লোকটি বললো, আমি চাদের আলোতে তার পা- 
বন্ধনি দেখেছিলাম । তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তার নিকটও যেও না, যতোক্ষণ 


না আল্লাহর আদিষ্ট হুকুম পালন করো । 
ইমাম তিরমিযীর বক্তব্য 


)$51 084 চে £8 ৮৩০৩ 
অনুচ্ছেদ-২০: জিহারের কাফফারা প্রসংগে (মেতন ২২৭) 


রাত *9৮9৮৯1৯ পপি 2 


053 2১৬ ৬ ৩ র্ 3১৮ ০61 5715 44 ১১০৮ ৪ ৬৯০ ৬৯৯5 ৫, £ 


শী কী কটি ৪ 


লি লগ 
£ ৯ ৪. তত. দর রর ৮ পে বক ৫ 


: 039 ৬ ৬৯০ 3০ ৬ এও 4০2 এ 2৫৬ 
॥ ০ ৩৩ % শে কে 215-815:2 


রর 
৪7527554055 2496 55 ৫ 


2৮777875055 রত্না রাহা ত্যার্র ররর রারারাভাারালা যারা 


৯ ০৩952508৮০৮ ০৫ 0 ১ এ ০৩৫05 এ এ এ এ 
০১০ ২০০৯ ১১৪ ০০৪ 3) শা এ১ ০৪০ ১৮০০ 05508 0 5305 এ ৬০০ এ ০559 0৪ 
82955 ৩ তে (5৮ 55 23 
১২০৪। অর্থ : বনু বায়াজার সালমান ইবনে সাখর আনসারি রা. স্বীয় স্ত্রীকে বললেন, তুমি আমার ওপর 
এমন হারাম যেমন মায়ের পিঠ রমজান অতিক্রান্ত হওয়া পর্যস্ত। যখন অর্ধ রমজান অতিক্রান্ত হলো, তখন তিনি, 
রাতে তার স্ত্রীর সংগে সংগম করে ফেললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে বললেন, 
তুমি একটি গোলাম মুক্ত করো। তিনি বললেন, আমি গোলাম পাবো না। তখন প্রিয়নবী সাল্সাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তাহলে দু'মাস লাগাতার রোজা রাখো । লোকটি বললো, আমার পক্ষে তাও অসন্তব। ফলে 
তিনি বললেন, ষাট মিসকিনকে খানা খাওয়াও । লোকটি বললো, তাও পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফারওয়া ইবনে আমর রা.কে বললেন, ওই থলেটি তাকে দিয়ে দাও। (আরাক হলো এমন 
একটি থলে যার মধ্যে পনের অথবা ঘোল সা জিনিস ধরে 1) ষাট মিসকিনের খাবার খাওয়ানো । 


ইমাম তিরমিযীর বক্তব্য 
আবু ঈসা রহ. বলেছেন, এ হাদিসটি (-..৯। 


এ লোকটিকে সালমান ইবনে সাখরও বলা হয়, আঘার বলা হয়, সালামা ইবনে সাখর বায়াজি। ওলামায়ে 
কেরামের মতে জিহারের কাফফারার ক্ষেত্র এ হাদিসের ওপর আষল অব্যাহত। 


দরসে তিরমিযী 

4০৬৯ ৬৪ ১৯ ৬১৮ ০৯৮০ 0৯ ০১৭ 9 058 ০২০০৯৩০৬০০৪ ১৯৪ 24 ৮ ১৪১৬৪ 
53 3০ ১ ০৬৮০ ০০৬৮৪ ৪ ৬৬ ০০১০৪ ৬৯ এ এন 585 405 43১৭ 0৯৯ 
03 550) ৬০০1 0059 495 এ) ৪১০ এ ০559 এ এও এ এ 345 2১5১ 435 এ এ০০ এ। চিনি 
এ॥ ০১৭০ ০ ০৯ 308 55০ ৯ (এ 05 ৬১০০ 9 03 5০8805০০৪5৫ ৮ 05 ৬৬] 
2০911০১০০৯০ ২৮৯৯ ৬৪ ০5০ 3৯3 ৭3০৯ এএ১ 4৮1 2১০০০ ৬৪ £3০এ ৪১3 4305 | ৩০০০ 
১ ০৮ ৪১২৮৪ (0০ ১১৩ 
এই বর্ণনা ছারা দলিল পেশ করে শাফেয়ি ও আহমদ রহ. বলেন, যে ষাটজন মিসকিনকে খানা খাওয়ানো 
হবে, তন্মধ্য হতে প্রত্যেককে এক মুদ**২ গম দিতে হবে। কেনোনা, এই ঘটনায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম পনের সা' দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক সা" হয় চার মুদে। সুতরাং পনের সা" হলো, সাত মুদ। 
প্রতিজ্জন ফকিরের ভাগে এক মুদ করে পড়লো । 





'** জাধু দাউদ : ১/৩০২, ১4) 44৭, ইবনে মাজাহ : ১৪৯, ৯২০ ৬৮] ২১১ । ইত পরিবর্তন সহকারে । -সংকলক 
** মদ শ্সটির মীমের ওপর পেশ। এটি ইমাম শাফেয়ি ও হিজাজবাসীর মতে ইরাকি এক রতল ও এক-তৃতীয়াংশ । আৰু 
হানিফা রহ. ও ইরাকবাসীর মতে দুই রতল। -জান নিহায়া : ৪৫/৩০৮। -সংকলক। 
দরসে তিরমিযী ৩৯ 


এর বিপরীত হানাফিদের মতে প্রতিটি ফকিরকে এক সা" খেজুর কিংবা যব কিংবা অর্ধ সা গম দিতে হবে। 
যেন, হয়ে খাকে সদকাতুল ফিতরের মধ্যে 1১৯৩ হানাফিদের দলিল সুনানে আৰু দাউদে১** বর্ণিত সালামা 
ইবনে সাখর সূত্রে ইবনুল আলা আল-বায়াজির রেওয়ায়াত। এতে সুস্পষ্ট বর্ণনা আছে যে, প্রিয়নবী সাল্লারাহ 
আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, (2.১ ৮১০ +*১ “তুমি বাটজন মিসকিনকে এক ওয়াসাক খেন্ুর 
খাওয়াও ।' এক ওয়াসাক হয় ষাট সা" পরিমাণ ।১৯৫ এভাবে এক সা করে জনপ্রতি মিসকিনের ভাগে আসে । 

বাকি আছে এ অনুচ্ছেদের হাদিস । এর ব্যাখ্যা এই যে, আবু দাউদের হাদিসের বর্ণনা অনুযায়ি আসল হুকুম 
তো এক ওয়াসাকই ছিলো । এক্জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুদতে ৮০. ০৯৭ (৯ বলে 


এরই হুকুম দিয়েছেন। তবে পরবর্তীতে যখন তিনি ১৯। বলে নিজের অক্ষমতা প্রকাশ করেছেন, তখন প্রিয়নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মওজুদ ছিলো তাকে তা দিয়ে দিয়েছেন। যেনো, তার বৈশিষ্ট্য ছিজো 
পনের সা যথেষ্ট হওয়া । 

এটাও সম্ভব যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একের পর এক চারবার এই থলে ভর্তি 
করে দিয়েছিলেন। আর এভাবে ঘাট সা" পরিমাণ পূর্ণ হয়ে যায়। এর সমর্থন এর দ্বারাও হয় যে, তাহাবির+*** 
বর্ণনায় আছে, ০৮ ১১০ 2১৮০১০8১406 ৪ 09054 5551 2১53 48০ এআ ১5 এ ৪৯০ ও) 

“তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি থলে দান করেছিলেন । প্রতিটিতে ছিলো পনের সা'।' 
এই বর্ণনা ছারা দাবি পূর্ণরূপে প্রমাণিত হয়নি। তবে এতোটুকু অবশ্যই বুঝা যায় যে, এক থন্লর ওপর ক্ষা্ত 
হননি । সম্ভবত দুই থলের পর জারো এরটি থলেও দেওয়া হয়েছিলো বর্ণনাকারি তা জানতে পারেননি 

খাস্তাবি রহ. বলেন, সালামা ইবনে সাখরের বর্ণনা অধিক সতর্কতাপুর্ণ ৷ আর পনের সা'বিশিষ্ট বর্ণনায়ও এই 
সন্তাবনা আছে যে, শস্যের যে পরিমাণ তখন প্রস্তুত হয়েছিলো, সেটা সাময়িকভাবে সদকা করার জন্য দিয়ে 
দেওয়া হয়েছিলো । অবশিষ্ট পরিমাণ খণ হিসেবে দায়িতে ওয়াজিব মনে করা হয়েছে । পরে অবকাশ হলে তা 
দিয়ে দেওয়া হবে । তখন স্পষ্ট বিষয় হলো যে, পনের সা'য়ের ওপর স্থির হয়নি। 


তাছাড়া এ অনুচ্ছেদের হাদিসে 3০ শব্দ এসেছে। এটি থলের অর্থে ব্যবহৃত হয়। এতে কি পরিমাণ ধরে 
সে সম্পর্কে বর্ণনাকারিদের মতপার্থক্য আছে। এ অনুচ্ছেদের হাদিসে যদিও বর্ণনাকারি এর ব্যাখ্যা ২৯৩ ০৮ 
১০৮০ ১১০ 204 9 ০.০ ১১০ 2.৬ দ্বারা করেছেন, কিন্তু আরু দাউদে এক বর্ণনায় এর ব্যাখ্যা এসেছে 


৩1০ ০৪১৩ ৫১০৫০ ত্রিশ সা' ধরে এমন একটি থলে ।) আর সুনানে আবু দাউদেরই আরেকটি বর্ণনায় এর 
পরিমাণ ষাট সা+১৯৪৭ বর্ণনা করা হয়েছে। এই শেষ বর্ণনাটি হানাফি মাজহাবের অনুকূল । এর প্রাধান্যতা এ 
হিসেবেও আছে যে, হানাফিদের দলিল ওয়াসাক তথা ষাট সা'বিশিষ্ট বর্ণনাটি এর সমর্থক। 


১*১ আল-সুগনি : ৭/৩৬৯-৩৭০ -৯এ 9 ১৩ ০০৮৬ ১৬ ৬ ০৮ 5১৬ ০৯০৯০০ ০5] 2 ৩৬ 2 পুশ 1 এখানে আল- 
মুগনিতে ইয়াম মালেক রহ.-এর মাজহাব এমন বর্ণনা করা হয়েছে, 'প্রতিটি মিসকিনের জন্য সব ধরনের জিনিসেরই দুই মুদ। - 
সংকলক । 

১৯৪ ১/৩০১, 34০ 495 1 সংকলক । 

১৭ আন নিহায়া : ৫/১৮৫ 1 -সংকলক। 

১৯৪৯ এই বর্ণনাটি তালাশ সন্্েও তাহাবি কিংবা অন্য কোনো হাদিস গ্রন্থে পাওয়া গেলো না! -সংকলাক । 


১৯৪৭ সুনানে আবু দাউদ : ১/৩০২, 04৮0 ০১৬ । সংকলক । 


পপ ২০০০০০০০০০০ 
₹১৩|। ৪১ ₹১৯ ৩ 

টনের ইলা নিউ চারা % রা 

৪386 ৫54 ৬৪ ৩৯৯১৩১৪ 


১২০৫ । অর্থ : আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের নিকট না যাওয়ার 
ব্যাপারে শপথ করেছিলেন এবং হারাম করে দিয়েছিলেন। ফলে হারামকে হালাল করেছেন এবং কসমের 


কাফফারা দিয়েছেন। 
ইমাম তিরমিষীর বক্তব্য 

তিরমিযী রহ. বলেছেন, হজরত আবু মুসা ও আনাস রা. হতে এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। 

আবু ঈসা রহ. বলেছেন, মাসলামা ইবনে আলকামা-দাউদ সূত্রে হাদিসটি আলি ইবনে মুসহির প্রমুখ দাউদ- 
শাবি সূত্রে মুরসালরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। এতে “মাসরূক হতে 
আয়েশা রা. সূত্রে' শব্দটি নেই । এটি মাসলামা ইবনে আলকামার হাদিস চাইতে আসাহ। 

দরসে তিরমিযী 

ইলার অর্থ হলো, কোনো পুরুষ কর্তৃক তার স্ত্রীর নিকট চারমাস বা ততোধিক সময়ের জন্য নিকটবর্তী না 
হওয়ার কসম খাওয়া ! 

এ ব্যাপারে ওলামায়ে কেরাম মতপার্থক্য করেছেন, (কসমের পর) যখন চারযাস অতিক্রান্ত হয়ে যায়। 
সাহাবা প্রমুখ অনেক আলেম বলেছেন, যখন চারমাস অতিক্রান্ত হয়ে যায়, তখন তাকে বিচারপতির সামনে দাড় 
করানো হবে। হয়তো সে তার স্ত্রীকে ফিরিয়ে আনবে, আর না হয় তালাক দিয়ে দিবে । ইমাম মালেক ইবনে 
আনাস, শাফেয়ি, আহমদ ও ইসহাক রহ.-এর মাজহাব এটাই । 

সাহাবা প্রমুখ অনেক আলেম বলেছেন, চারমাস অতিক্রান্ত হলে পরে এটি এক তালাকে বাইনা। এটি 
সুফিয়ান সাওরি ও কুফাবাসীর মত । 


অভিধানে হলফ বা শপথকে ইলা বলে। বলা হয় 2) ৪১৪ ৬)% ৬]। শপথ করা শরিয়তের পরিভাষায় 
০৯০5136১১0০ 135৮৪ ০৩ )। 2৯৪৫৬ 03০8 ০৮ ০] ₹৬ তথা চারমাস বা ততোধিক পরিমাণ 
সময় স্ত্রীর নিকট যাওয়া হতে নিজেকে কঠোরভাবে কসমের মাধ্যমে বিরত রাখাকে বলা হয় 1১৯৪৮ 
0২৯৪ ৯৯১4 ৩০ ৫০৩ 4৯০ আআ এ২০ এ0। ০১৯০ ভা 2 এও কও এ। তা০9 ২০৩ ৩০ 
14505 ০১০) ৬৪ ০৯৯১ ১১৬ ৮০৭৭ 
এই ইলা পারিভাষিক ইলা ছিলো না। কেনোনা, এটি চার মাসের কম মেয়াদের জন্য । তাই বোখারি 
শরিফে১৯০ হজরত উম্মে সালামা রা.-এর বর্ণনায় এসেছে 44. ০ এ] ৮৮০১ 42০ ০1 ৬৮০ ভা তা 





১৯৮ ইনায়া ফতহুল কাদিরের হাশিয়া (8/8০, ৮১১)। 443) -সংকলক । 
১» শায়খ মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির উক্তি জনুসারে তিরমিবী ব্যতীত সিহাহ সিত্তার অন্য কোনো গ্রন্থকার এটি বর্ণনা 
করেননি । (৩/৫০৪, নং-১২০১).। “সংকলক ৷ 


০ ১1২৫৬, দে 1৯ কটি 83103 05 ৪০ 401 ৩১১০ ভা] 056 ৩ ত৩ীশ্]। 2535 1 সংকলক 


দরলে তিরমিযী-৩য় খণ্ড 2 ৬৯৭ 
৯ কক৯* +ন্ ১০৬০ জনক করাও ক্রস্টি ডিও রবাস্ক ক ক ক ৯৬২১ + চর ক তক এস চক তী ৫ ১৩ ক ররর ক পরপর ক কাজ কপককীউকী বনজ কজত$ 


1 ০ তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীপণের নিকট যাওয়া হতে এক মাসের জন্য ইলা 
(কসম) করেছেন। 

আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণানায় এসেছে- ৯৮৮০১ (91১৯ 1) 43০ 401 ০১০ ৬৯0 ও তথা নবী 
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। এর দ্বারা বুঝা যায় যে, প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সহ্ধর্মিনণীগণকে তালাক দিয়েছিলেন । তবে প্রধান এটাই যে, তিনি শুধু 
একমাসের জন্য বিচ্ছেদ অবলম্বন করেছেন । যেমন, এ অনুচ্ছেদের হাদিস তা দলিল করছে। বাকি আছে, ইবনে 
উমর রা. হতে বর্ণিত (এ অনুচ্ছেদের) হাদিস! প্রথমতো এর বিশুদ্ধতা জানা নেই । দ্বিতীয্মতো এই বর্ণনাটি যদি 
সনদগতভাবে সহিহও হয়, তবুও উমর রা.-এর বর্ণনা এই প্রসিদ্ধি নির্ভর হতে পারে যা লোকজনের মধ্যে 
ব্যাপকতা লান্ভ করেছিলো যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পবিত্র স্ত্রীকে তালাক দিয়েছেন। 
প্রবল ধারণা, মুনাফিকরা এ বিষয়টি ছড়িয়ে দিয়েছিলো যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পবিত্র অর্ধাঙ্গিনীগণকে তালাক দিয়ে ফেলেছেন। তাদের মাধ্যমে অনেক মুসলমানের মধ্যেও একথা ছড়িয়ে 
পড়েছিলো । তা না হলে বাস্তবতা তাই যা ওপরে বর্ণিত হয়েছে ।১৯৫১ 
রাসূলুল্লাহ সাল্পাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসন্তোষ এবং পবিত্র স্ত্রীগণ হতে ইলা করার বিভিন্ন কারণ 


ছিলো । ১. মধুর ঘটনা+৯২, ২. মারিয়া রা.-এর ঘটনা১*, যদি এটি সঠিক হয়, যার ফলে ০] ৬৯] ১:৬2 8 
১১৯১) 585 405 এ39 ৮০০০ কমন এ এ ৩৭ 5০০ আরাত নাজিল হয়েছে। তৃতীয় ঘটনা১*ৎ 
পৰিত্র স্ত্রীগণের পক্ষ হতে খোরপোষ বৃদ্ধির দাবির পরিস্থিতিতে সষ্টি হয়েছিলো । এ ধরনের কারণে প্রিয়নৰী 


*** দ্র, তাকমিলায়ে ফতহুল মূলহিম : ১/১৮৮, 25304 31 ১২১ 055 3 43০৭ +১৮৯০ 0 এজ ০১৪ 1 সংকলক । 

১*২ আয়েশা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জায়নাৰ বিনতে জাহাশ রা.-এর 
নিকট মধুপান করতেন এবং ভার নিকট অবস্থান করতেন। একবার আমি ও হাফসা দু'জনই একমত হলাম, আমাদের যার নিকটই 
রাসূলুল্লাহ সাক্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশ ঘটুক না কেনো, সেই তাকে বলবে যে, আপনি মাগাফির খেয়েছেন । (এর এক 
বচন হলো ৯০ এটি হলো, এক প্রকার গাছের নিংড়ানো রস। সে গাছটি হলো উরফুত। এর এই রস মিষ্টি নাতিফের (এক প্রকার 
মিষ্টান্ন দ্রব্য বিশেষের) মতো! । -নিহায়া : ৩৩৭৪)। আমি আপনার নিকট হতে মাগাফিরের গন্ধ অনুভব করছি । প্রিয়নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, না । আমি তো জায়নাব বিনতে জাহাশের নিকট মধুপান করি । আচ্ছা, তাহলে আর ভবিষ্যতে কখনো 
তা পান করবো না! কসম খেয়েছি, তুমি এ ব্যাপারে কাউকে বলো না। বোখারি : ২/৭২৯, 5১০০ ৯5০ ৮৩ 5৯০০ 0 
₹॥ এ৯/১)1 | সংকলক । 

*** এটি তাবারানি ইশরাতুন নিসায় বর্ণনা করেছেন। ইবনে মারদুওয়াইহ আবু বকর ইবনে আবদুর রহমান-আবু সালামা-আবু 
সালামাঁ-আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেছেন! তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাফসা রা. এর ঘরে 
মারিয়া রা.-এর নিকট প্রবেশ করলেন, তখন হজরত হাফসা রা. এসে তাকে তার সংগে পেলেন! তখন তিনি বললেন, হে আল্লাহর 
রাসুল! আপনি আমার ঘরে অন্য স্ত্রীদের সংগে নয়, বরং আমার সংগে এ আচরণ করেছেন | তারপর বর্ণনাকারি অনুষ্প বর্ণনা 
করেছেন। (অর্থাৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রা.-এর নিকট কসম খেয়েছেন, তিনি তার ৰাদির নিকট আর 
যাবেন না এবং বললেন, সে বাদি আষার ওপর হারাম । তখন তার কসমের কাফফারার হুকুম অবতীর্ণ হলো ।) ফতহুল ৰারি : 
৮/৬৫৭, 91 এ] এ এ ও ৯০ এ জে কঃ 5 25৩ সংকলক । 

১** সূরা তাহরিম : আয়াত-১, পারা-২৮। -সংকলক । 

**** এ ঘটনাটির কিস্তারিত বর্ণনা হজরত জাবের ইবনে আবদুষ্পাহ রা.-এর বর্ণনায় এসেছে। দ্র. সহিহ মুসলিম : ১/১৬৯-১৯৫, 
এ 91 ৪১৬ 593 3 4৭১৭) ৯৯৪৩০ ও ০৬ ০ 1 সংকলক । 


শকজকীকিিউিতখ ৩৬৩০ দগ্নসে তিরমিযী- ৩য় ও হর ৬১৩ ++ ক ৪৫৬৯০ 

সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসের জন্য স্বীয় পবিত্র ত্রাণ হতে বিচ্ছিন্নতা অবলম্বন করেছেন: একমাস 
পূর্ণ হওয়ার পর এখতিয়ার*** দানের আয়াত১৭ নাজিল হলো ১১০ ০06 01 ৯১১ 39 5330 3 
প3। 905 ৬০] 2৯৯ 

হলফকারির এখতিয়ার আছে, ইচ্ছে করলে চার মাসের আগে স্ত্রীকে ফিরিয়ে এনে কসম ভেঙে দিতে পারে । 
তখন কসমের কাফফারা আদায় করবে । আর ইচ্ছে করলে চারমাস অতিক্রান্ত হতে দিবে! তারপর হানাফিদের 
মতে চারমাস অতিক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বাইন তালাক পতিত হবে । বিচ্ছেদের জন্য বিচারকের বিচারের 
প্রয়োজন হবে না। ইমামত্রয়ের মতে চারমাস অতিক্রান্ত হওয়ার পর নিজে নিজে তালাক পতিত হয় না। বরং 
মেয়াদ পূর্ণ হওয়ার পর বিচারক স্বামীকে ডেকে এনে স্ত্রীকে ফিরিয়ে আনার নির্দেশ দিবে । যদি সে তাকে ফিরেয়ে 
আনে, তবে তো ঠিক আছে। তাকে তালাক দেওয়ার নির্দেশ দেবে 1১৯৫৯ 


ইমামত্রয়ের দলিল 4 08 ১5৮ 401 13156 04 ০৪) 2401 ১৯১০ ০০৩ ০০ 08৯ 
১৪১০ ৮১৮ ৯১০৬ 155 03 7৯৯০ আয়াত | এতে চারমাস অতিক্রান্ত হওয়ার পর তালাকের দৃঢ় ইচ্ছার 
উল্লেখ আছে! যা এর দলিল যে, শুধু মেয়াদ অকিক্রান্ত হওয়ার ফলে তালাক পড়ে না, বরং তালাকের সুদৃঢ় ইচ্ছা 
আবশ্যক । 
সাঁধেত রা.-এর আছর । যেগুলো এ ব্যাপারে একমত যে, চারমাস অতিক্রান্ত হলে নিজে নিজেই বাইন তালাক 
পতিত হয় 1১৯১১ 

বাকি আছে, কোরআনের আয়াত দ্বারা দলিল । এর ব্যাখ্যা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত 
আছে €৮৯] ও 3১ ৪১০ 45931 "75০0 চারমাস পূর্তি হলো তালাকের সুদৃঢ় ইচ্ছা। আর 
তাকে ফিরিয়ে আনা মানে সংগম করা। 


১৯৬ এখতিয়ার প্রদান সংক্রান্ত ঘটনার সংগে সংশিষ্ট বিভিন্ন বিস্তারিত বর্ণনার জন্য দ্র. তাকমিলায়ে ফতহুল মুলহিম : ১/১৬৯- 
১৯৫, 25 31 ৩১১৬ 55 3 435৭ ৯১৪৯০ ও) ০৯৪ ৬ 1 -সংকলক। 

৯৮১ সুরা আহজাব : আয়াত-২৮, পারা-২১। -সংকলক। 

*** অনুচ্ছেদের শুরু হতে এতোটুকু পর্যন্ত ব্যাখ্যা সংকলক কর্ভৃক বর্ধিত । -সংফক্দক। 

**৯» মাজহাবসমূহের ওপরযুক্ত বিস্তারিত বর্ণনার জন্য দ্র. আল-মুগনি : ৭/৩১৮-৩১৯, 45810) 04 91 4৮০৬০ ৩1 - 
সংকঙ্গক ৷ 

১৯ সূরা বাকারা : আয়াত-২২৬-২২৭, পারা-২। -সংকলক । 

১*৯ হজরত উসমান ও জায়দ ইবনে সাবেত রা. বলেন, যখন চার মাস অতিক্রান্ত হয়, তখন সেটি এক তালাক । সে ব্রহিলা 
তার নিজের ব্যাপারে অধিক হকদার । সে তালাকপ্রাপ্ত মহিলার মতো ইদ্দত পালন করবে । 

এ বিষয়টি হজরত আলি, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রা. হতেও বর্ণিত আছে। তাবেয়িগণের আছার এগুলো ভিন্ন । দু, 
মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৬৪৫৩-৪৫৭, 24931 ৮০৪) ০৯৩ ১৬ ০১৩৩ , নং-১১৬৩৭, ১১৬৪৪, ১১৬৪৫, মুয়ামা ইমাম 


সুহাম্মদে (২৬৩, ৮১৩৯৬ ১৪ ) হজরত উমর ইবনে খাত্তাব রা.-এর আছর আছে, যখন কোনো! ব্যক্তি তার স্ত্রীর সংগে ইল করে। 
ভারপর তাকে ফিরিয়ে আলার আগে চার মাস অ্বতিত্রান্ত হয়ে যায়, তখন সে মহিলা এক তালাকে বায়েনা দ্বারা বিচ্ছিব্র হয়ে যায় । - 
সংকলক । 

** মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৬৪৫৪, নং-১১৬৪০। -সংকলক। 


৮৬ বী-৩য় খণ্ড ৪ ৩১৪. পপ কক শক ০ ক লকএক্ক একক 


রিবন বলা 
অনুচ্হেদ-২২ : লেআন প্রসংগে (মতন পৃ. ২২৭) 


টবে ৮৮৮ এটি এজ তটি পাশ 


চি 352 ৩৪ ৩ ৪০54 3 এ এ 2 এ _1,৬ 


55111755555 
১২০৭। অর্থ : হজরত ইবনে উমর রা. বলেন, স্ত্রীর সংগে এক ব্যক্তি লেআন করেছিলো । আর নবী করিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়েছিলেন এবং সন্ভানটিকে মিলিয়ে দিয়েছিলেন 


মায়ের সংগে । 
ইমাম তিরমিযী বক্তব্য 


আবু ঈসা বলেছেন, এ হাদিসটি ০.০ ০৯1 
ওলামায়ে কেরামের মতে এর ওপর আমল অব্যাহত 


দরসে তিরমিযী 
৪১১ ৮১ ৬০ 401 এত কট 9583 40০৭ ০৯০ ৩৪ উ এড 45 এ ভা) ১৯০ ৩৪ পট ৩০ 
“১৩ এ১॥ ৯) 


লেআনের ব্যাপারটি ইলার বিপরীত । ইলাতে হানাফিদের মতে শুধু সময় অতিক্রাম্ত হলেই তালাক হয়ে 
যায়। বিচারকের বিচ্ছেদের কোনো প্রর়োজ্র হয় না। অথচ লেআনে হানাফিদের মতে শুধু লেআনের দ্বারা 
বিচ্ছেদ ঘটে না। বরং বিচারকের বিচ্ছেদ করে দেওয়া আবশ্যক । 

ইমামত্রয় ছিলেন ইলাতে বিচারকের বিচ্ছেদ ঘটানোর প্রবক্তা । তবে লেআনে বিচ্ছেদের জন্য বিচারের 
প্রয়োজন অনুভব করতেন না। বিচ্ছেদের জন্য শুধু লেআনকে যথেষ্ট সাব্যস্ত করতেন । বরং ইমাম শাফেয়ি রহ.- 
এর মাজহাব হলো, লেআন নাই করে থাকুক! কেনোনা, এই বিচ্ছেদ হয় উক্তি দ্বারা । সুতরাং এটি শুধুমাত্র 
স্বামীর উক্তি দ্বারা অর্জিত হবে, যেমন, তালাক ।১৯ 


১»* লেআন শব্দটি দূর দূর করার অর্থে ব্যবহৃত হয়। হানাফিদের মতে শরিয়তের পরিভাষায় লেজান হলো, এমন কতগুলো 
সাক্ষ্যের নাম, যেগুলো কসম ছারা তাকিদপূর্ণ এবং লানতের সংগে মিলিত, পুরুষের ক্ষেত্রে অপবাদের দণ্ডের স্থলাভিষিক্ত এবং 
মহিলার ক্ষেত্রে ব্যভিচারের দণ্ডের স্থলাভিভিক্ত । অথচ শাফেরিদের মতে লেআন হলো, এমন কতগুলো কসম যেগুলো সাক্ষ্য ঘারা 
তাকিদপূর্ণ..... । যেহেতু হানাফিদের মতে লেআনের হাকিকত হলো কসম দ্বারা তাকিদপূর্ণ সাক্ষ্য, সেহেতু তাদের মতে লেআনের 
জন্য স্বাস্রী-স্ত্রীর সাক্ষ্য যুক্ত হওয়া আবশ্যক । আর শাফেয়িদের মতে যেহেতু এর হাকিকত সাক্ষ্য হ্বারা তাকিদপূর্ণ কসম, সেহেতু 


তাদের মতে লেআনের জন্য কসমের যোগ্যতাই যথেষ্ট ৷ ৯০1 41) । দ্র. হিদায়া টীকাসহ : ২/৪১৬-৪১৭, ০). ১৩ 7 -সংকলক । 
১৯* সহিহ বোখারি : ২/৮০১, 5১৬] 5505 5 ০০১৪ 3১। ৩৯৪ ১৪, মুসলিম : ১/৪৯০, ০৮৬ 55551 -সংকলক। 


১» ওপরযুক্ত বিস্তারিত বর্ণনা আল-মুগনি (৭/৪১০-৪১১, ০১০1] ০১35) হতে গৃহীত । 

আল্লামা ইবনে কুদামা রহ. ইমাম শাফেয়ি রহ.-এর উক্তি সম্পর্কে বলেন, আমরা এমন কাউকে জানি না, ঘিনি এ উদ্চিতে ইম়ায় 
শাফেজি রহ.-এর সংগে একমত হয়েছেন । তাছাড়া আরো বলেন, বাত্তি হতে বর্ণিত আছে যে, লেআনের সংগে বিচ্ছেদের কোনো 
সম্পর্কে নেই । কেনোনা, বর্ণিত আছে, হজরত আজলানি রা. যখন তার স্ত্রীর সংগে লেআন করেছিলেন, তখন তিনি তাকে তিন 
তালাক দিয়েছিলেন! তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালাক বান্তব্যয়ন করেছিলেন । যদি বিচ্ছেদ ঘটে ঘেতো, 
তবে তার তালাক বাস্তবারিত হতো না। তারপর ইমাম শাফেয়ি ও বাতি রহ.-এর বক্তব্য রদ করে বলেন, "দুটি উক্তি বিশুদ্ধ নয়: 
কেনোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছেদ খটিয়েছেন দুই লেজানকারির মাঝে... এবং সাহল রা. বলেছেন, সুতরাং 


দরসে তিরমিষী-৩য় খণ্ড ৪ ৬১৫ 


করিস ৯এশ১ককখররিককঠ বক উকজজকককত কা ১এ১৯তকিকঠতকতবককিরঠগররজজরাক বক এ কককজুজকজএডকরককডঞজএরককজরকরানাককককিকওিলিকও 


২০১ ১৭৬১৭৯৪৬৬একরাক কক ক $ক এ ৬৬৬৯৪ ৪১জকক্ডুডঞ্রড়এ কক ৬৬ ক সরকারীতকক্রদ্রকরীঞচজ +রজ বস $ ককি১ক১ ১ জবীজ্রক্ককলন্ এ ০৮৬ পা ₹ 


০২১৭১ শব্দ এসেছে। 
লেআন১৯* দ্বারা হারাম প্রমাণিত হওয়ার পর্যায় 


লেআন সংক্রান্ত আরেকটি এ বিষয় হলো, এর ফলে সাব্যস্ত হারামের পর্যায় কি? 

আবু ইউসুফ ও মুহাম্মদ রহ. বলেন যে, লেআনের ফলে যে বিচ্ছেদ ঘটে এটি বাইন তালাকের পর্যায়তুক্ত। 
অবশ্য যতোক্ষণ পর্যস্ত লেআনের ওপর স্থির থাকবে, ততোক্ষণ পর্যন্ত ছিতীয়বার বিয়েও দুরুস্ত নয় । তবে যদি 
স্বামী ব্যভিচারের অভিযোগ আরোপে নিজেকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার ওপর অপবাদের দণ্ড কার্যকর 
হয়+**, কিংবা স্ত্রী স্বামীর অপবাদকে সঠিক সাব্যস্ত করে নিজেকে মিথ্যুক প্রতিপন্ন করে তাহরে তাদের জন্য 
দ্বিতীয়বার বিয়ে করা বৈধ হয়ে যাবে । 

আবু ইউসুফ, জুফার এবং হাসান ইবনে জিয়াদ রহ. বলেন যে, লেআন হলো, তালাকবিহীন বিচ্ছেদ । আর 
এই বিচ্ছেদ ছ্বারা সাব্যস্ত হারাম চিরস্থায়ী ৷ যেমন, দুধ সংক্রান্ত ও শ্বশুর সংক্রান্ত হারাম। 

তাঁদের দলিল সুনানে দারাকুতনিতে ১৯৯ বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.-এর একটি মারফু' 
হাদিস। 1২3 ০/-৯৪১ ৪819 0১০১৩ “দুই লেআনকারির মাঝে যখন বিচ্ছেদ ঘটে যায়. তখন তারা হতে 
পারবে না একত্রিত আর কোনো কালেই।' 

আবু ইউসুফ ও মুহাম্মদ রহ.-এর বক্তব্য হল্পো, উয়াইমির আজলানি রা.-এর লেআনের ঘটনায় বর্ণিত হয়েছে, 
১১০30) 45 ৩03 45৬ ৬৭ 01901 0959 0 ৩৪ ০4৪ 051৮১ ০০৩৩১ এ 

-০৯১০১এএ 25 494 কত ও এও ৭৮০১ 5 এ ৬৮০ এ ০৯০) 

'তারা যখন তাদের লেআন হতে অবসর হলো, তখন উয়াইমির বললেন, হে আল্লাহর রাসূল! আমি যদি 

তাকে রেখে দেই, তবে আমি তার প্রতি মিথ্যা আরোপ করলাম । তারপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের নির্দেশ দেওয়ার আগেই তাকে তিন তালাক দিয়ে দিলেন। ইবনে শিহাব রহ. বলেছেন, সুতরাং 
এটি হলো দুই লেআনকারির সুন্নত 1১৯৬, 





এটি তাদের পরবর্তী লোকদের জন্য সুন্নত হয়ে গেলো যে, দুই লেআনকারির যাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে । উমর রা. বলেন, 
দুই লেআনকারির মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে। তারপর তারা আর কখনো একত্রিত হতে পারবে না' ! -সংকলক। 
** এ আলোচনাটি সংকলক কর্তৃক ৰর্ষিত। -সংকলক। 


**** এই পদ্ধতিটি বাদায়িউস সানায়ে" হতে গৃহীত। অথচ ফতছুল কাদিরে (৪/১২০, ৬] -১১)-এর বিভিন্ন পদ্ধতি এসেছে। 
যার সারমর্ম হলো, যদি স্থামী লেআন এবং বিয়ে বিচ্ছেদের পর নিজেকে যিখ্যা প্রতিপন্ন করে তবে ভার জন্য পুনরায় সে মহিলাকে 
বিয়ে কর! বৈধ। চাই অপবাদের দণ্ড ভার ওপর বাস্তবায়িত হোক কিংবা না হোক । আর যদি স্থায়ী লেআনের পর বিচ্ছেদের আগে 


নিজেকে মিথ্যুক প্রতিপন্ন করে, তবে সে মহিলা তার জন্য বিয়ে নবায়নের আগেই হালাল! বিস্তারিত বর্ণনার জন্য দ্র. ফতহুল 
কাদির 1 -সংকলক্ষ। 


শপ ৩/২৭৬, নং-১১৬ ০৬] ০১৬ সুনানে আবু দাউদে (১/৩০৬, ১). ৬$ ২১৩) হজরত সাহল ইবনে সাদ রা. বলেন, ফলে 


দুই লেআনকারির ব্যাপারে পরবর্তীতে এই সুন্নত চলে এসেছে যে, তাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হবে: তাব্রা দু'জন কখনো 
একত্রিত হতে পারবে না। -সংকলক । 


**** সহিহ বোখারি : ২/৮০০ ৮0 ৪ 1 সংকলক । 


54 5». দরসে তিরমিবী-তয় খণ্ড ৬১৬... 2.2. 

তালাক দেওয়ার ওপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরবতা অবলম্বন যানে তালাককে কার্যকর 
সাব্যস্ত করা । সুতরাং লেআনকারির ব্যাপারে আসল তো হলো, সে নিজে তালাক দিবে । জার যদি সে তালাক 
প্রদান হতে বিরত থাকে, তাহলে বিচারক তার স্থলাভিষিক্ত হয়ে বিচ্ছেদ করিয়ে দিবেন। যা হবে তালাকের 
পর্যায়ভুক্ত । যেমন, কাপুরুষ সম্পর্কে হয়ে থাকে। 

তাছাড়া এই বিচ্ছেদের কারণ যেহেতু স্বামীর কাজ তাই এটি তালাকের পর্যায়ভুক্ত হবে। কেনোনা, এই 
বিচ্ছেদের কারণ হলো, স্বামীর অপবাদ । কারণ, এটি তো লেআনকে ওয়াজিব করে। আর লেআন সৃষ্টি করে 
বিচ্ছেদ । বিচ্ছেদকরণ সৃষ্টি করে বিচ্ছন্রতা । সুতরাং এসব মাধ্যমে বিচ্ছেদ সাবেক অপবাদের দিকে সমদ্ধযুক্ত 
হলো। বস্তত যেসব বিচ্ছেদ স্বামীর পক্ষ হতে হয় কিংবা স্বামীর কোনো কাজের কারণ হয়, সেটি হয়ে থাকে 
তালাক । যেমন, কাপুরুষ হলে এবং খোলা ও ইলার সুরতে হয়ে থাকে৷ 

বাকি আছে, আবু ইউসুফ রহ.-এর দলিলের জবাব হলো, এর প্রকৃত অর্থ তো নিশ্চিতরূপে উদ্দেশ্য নয়। 
কেনোনা, লিআনকারি বাস্তবে স্বামী-্ত্রীকে তখন পর্যস্ত বলা যাবে, যখন পর্যন্ত লিআনের কার্যক্রম চলে । যখন 
তারা দু'জন লি'আন হতে অবসর হয়ে যায়, তখন প্রকৃত অর্থে তারা দু'জন লিআনকারি থাকে না। স্পষ্ট বিষয়, 
এই অর্থ উদ্দেশ্য হতে পারে না। কেনোনা, লিআনের আগে বিচ্ছেদ প্রমাণিত হয় না। আর লিআন হতে অবসর 
হওয়ার পর তারা লিআনকারি থাকে না। স্পষ্ট বিষয়, এই অর্থ উদ্দেশ্য হতে পারে না। কেনোনা, লিআনের আগে 
বিচ্ছেদ প্রমাণিত হয় না। আর লিআন হতে অবসর হওয়ার পর তারা লি“আনকারি থাকে না। এ কারণে 
1১ )১ 3561 ০১০১৩ এর অর্থ এই হবে যে, যতোক্ষণ পর্যন্ত তারা লিআনের গুণে গুণান্থিত হবে, 
ততোক্ষণ পর্যস্ত তারা একক্রিত হতে পারবেনা । তবে যখন স্বামী নিজেকে মিথ্যুক প্রতিপন্ন করলো, তখন স্বায়ীর 
অপবাদ যেটি লিআনের কারণ ছিলো, মোট অবশিষ্ট থাকলো না । সুতরাং হুকম্িভারেও তারা লিআনকারি থাকলো 
না। যেহেতু লিআনই থাকলো না, সেহেতু একব্রিত হওয়ার হারামও অবশিষ্ট রইলো না। কেনোনা, এটা তো 
নির্দিষ্ট ছিলো দুই লিআনকারির সংগে 1১৮৭০ 


০০১১ 5১৩৪ ০৭ ৪৩৪ ৮৯] 5৫০ 43 5009 ০9১৩০ 581 0৩ ০০৭ ৯১০91 ১) ০ ১১ 1১২ 
155 351 ১০৯] 48 45১ 

এ) ৩৬৪24৮০8919 5১০ ৭] 25৭ এ ভ১ ০০ ০৪০৯৪ ৬৪০ এউ০৪ ২০] ০245৩ 
(৮০) 01) ৬ ১০-৯5-117৭ 29৯3 55০ ৮৪) ৯১৮১০153৪৯২] ০০৭ 
2৪] 2১৩৫0 ৪৪৬ ৮ ০১৪ 0 ৪৪৮ 0 এপ 05 ০৬৯৩ ৮৪১০ ০ 9 ২5553 
১০০) ০৭১১০) ০9] ০০ ১5০0 ৬৮০৩ ০১৭৮ তত এছ ভু 1 ৪ এসাও 
6 95) ০৯1 4191 ৫301 ₹ 7৯] গো. 4 ৮1০2 43055 ৫১১৯৮ 4551 (১৯৭) 43১৯৯৭। 

43০ 2 (৬০5৪১০১০৩৪০ 


৩৩ 51 £ 5 ০9)৫ ০৯৯] 04 210 ১১৬৯ 


১৯৭৮ এই সর্বশেষ আলোচনা ঈষৎ পরিবর্তন ও পরিবর্ধন সহকারে বাদায়িউস সানায়ে (৩/২৪৫-২৪৬ এ 4০৪ ০ ০২ 
20 ০৬৪ ৮5৯ ) হতে গৃহীত এবং সংকলক কর্তৃক লিখিত । 41 ৮৬০ ১০০) ১১০) ৯৭০ এ) এআ সসস্টা ০৩৯০৩ ১৯) 


